| বৈজ্ঞানিক অভিধান 


সংকলক 


শুভেন্দ্রকুমার মিত্র 


মিত্রও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ 


১০, শ্যামাচরণ দে স্ট্রীট % কলিকাতা-৭৩ 


প্রথম প্রকাশ, মাঘ ১৩৮১... 
দ্বিতীয় সংস্করণ, কার্তিক ১৩৯৭ 


= পঁচাত্তর টাকা __ 


মিত্র ও ঘোষ পাবাঁলশার্স প্রাঃ লিঃ, ১০ শ্যামাচরণ দে কালিকাতা-৭ 
€ Ey ৬ হইতে Je by . > 


১৫ টি ২5:৬৬ 


উৎসর্গ 


বাল্যকালে যাঁর বিজ্ঞান-বিষয়ক রচনা পড়ে বিজ্ঞান সম্বন্ধে 
. কৌতূহলী হই, বাংলায় বিজ্ঞানালোচনার অন্যতম পথিকৃৎ 
শান্তিনিকেতনের বিজ্ঞান-শিক্ষক, সেই পৃণ্যস্মাঁত ৬জগদানন্দ 
রায়ের উদ্দেশে এই সংকলনটি উৎসর্গ করে নিজেকে ধন্য 
মনে করছি। 


শুভেন্দরকুমার মিত্র 


bs On 


স্পা 


“যু... 


সংকলকের নিবেদন 

সখের বিষয় বর্তমানে সমাজে বিজ্ঞানচেতনা ক্রমশঃ ছাড়িয়ে পড়ছে এবং শিক্ষিত 
সমাজে বৈজ্ঞানিক প্রসঙ্গ আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে । বিজ্ঞান 
সম্বন্ধে আলোচনা শুনলে নানারকম শব্দ ইংরেজীতেই কানে আসার সম্ভাবনা । 
সেগুলির সঠিক অর্থ বা প্রাসাঙ্গকতা যদি কোন শ্রোতার কাছে পারিছকার না হয়, 
তাহলে তাঁর কৌতূহল অল্প কথায় মেটানোই এই সংকলনের উদ্দেশ্য । সেই 
জন্য আভধানের অঙ্গীভূত শব্দগুলি ইংরেজী বর্ণক্রমে সাজানো হয়েছে তবে 
ইংরেজী শব্দের আগে বাংলা অক্ষরে ইংরেজী শব্দগযীলর লিপান্তর দেওয়া 
হয়েছে । তার একটা অসুবিধা এই যে, িপ্যন্তর উচ্চারণ অনুযায়ী করতে 
হয় এবং ইংরেজী উচ্চারণের কোন বাঁধাধরা নিয়ম নেই, কাজেই কোন্‌ ক্ষেত্রে 
কোনটি সঠিক উচ্চারণ তা নির্ণয় করা দুরূহ, এবং অভিধানের শব্দ সাজানোর 
ক্রম সম্বন্ধেও মতভেদের অবকাশ আছে । তবু ইংরেজী শব্দটি ইংরেজী অক্ষরে 
অব্যবাহত পরেই দেওয়াতে সে অসুবিধা খানিকটা দুর হবে এমন আশা অসঙ্গত 
নয়। ইংরেজী ছাড়া ফরাসী, জামণান ইত্যাদি ইউরোপীয় মুল মহাদেশে প্রচলিত 
ভাষাসমূহের উচ্চারণ অনেকটা বিধিবদ্ধ কিন্তু অনেক শব্দ আমাদের দেশে 
ইংরেজীর মাধ্যমে বহুঁপরিচিত হওয়ায় তাদের ইংরেজিতে প্রচলিত উচ্চারণই 
পারাচিত হয়েছে, সেখানে শেষোন্ত উচ্চারণই বহাল রাখা হয়েছে । পারণকে 
প্যারিস, প্রাহাকে প্রাগ, মহ্নানূখেনকে মিউানক বললে বাঙালী পাঠকরা সহজে 
চিনতে পারবেন বলে মনে হয় । তবু চেষ্টা সত্বেও অজ্ঞতার জন্য উচ্চারণে ভুল, 
ভ্রান্তি অনিবার্য, পাঠকগণ সেগুলি নিজগুণে ক্ষমা করবেন । 0০৪৮ ৪-র যে 
উচ্চারণ অর্থাৎ বিবৃত &-কে বাংলাতে “আ্যা” রুপে লেখা হয় । তবে ‘জ্যা’ বর্ণাট 
&-র প্রতিনিধিত্ব করছে বলে এঁ বর্ণাটকে “অ” এবং “আ”-র মধ্যে সাজানো 
হয়েছে আভধানের সর্বত্র, পাঠকগণ অভিধান ব্যবহার করার সময় এই কথাটি 
মনে রাখবেন । 

বাংলা লিপ্যন্তর ও ইংরেজী অক্ষরে শব্দটির পরেই বাংলা ও হিন্দী পারভাষা 
দেওয়া হয়েছে । পরিভাষা নিয়ে আমাদের দেশে বাদানুবাদের শেষ নেই ॥ 
অনেক দন থেকেই যাঁরা বাংলাতে বিজ্ঞান সম্বন্ধীয় আলোচনা করতে চান না, 
তাঁরা “উপযুক্ত পারভাষার অভাবে বাংলা ব্যবহার করছি না” এই অজুহাত 
দিতে অভ্যন্ত। পাঁরভাষার অভাবে বৈজ্ঞানিক আলোচনা ব্যাহত হবার কথা 
নয়, ব্যান্তগত অভিজ্ঞতা থেকেই বলতে পারি যে, এখন থেকে পণ্চাশ-বাট বৎসর 
আগেও এমন স্াশক্ষক আমাদের দেশে ছিলেন যাঁরা মাতৃভাষায় ছাত্রদের কাছে 
আত সুলালত ভাবে দুরূহ বৈজ্ঞানিক তথ্যের ব্যাখ্যা করে গেছেন। আর 


৮৩ 


পারভাষার শব্দটি ভাল ক মন্দ সে আলোচনাও নিরর্থক, কেননা পারিভাষিক 
শব্দটি বৈজ্ঞানিক শব্দাটর সম্পূর্ণ পারচয় বহন করবে এমনও কোন কথা নেই। 
ইংরেজী, জার্মান, রুশ ভাষাতেও যে সব পারিভাষিক শব্দ ব্যবহৃত হয়, সেগঢুলিও 
আভিধানিক অর্থে শব্দের যথার্থ ধারণা সব সময় দিতে পারে না। তাতে 
অসুবিধা হয় বলে শ্বানীন। তবে একই পারিভাষিক শব্দ সকলের ব্যবহার করা 
প্রয়োজন । প্রত্যেকে নিজ নিঙ্গ পাঁরভাষা গঠন করার চেষ্টা করলেই বিভ্রাটের 
সম্ভাবনা, যা বর্তমানে প্রচালত বিজ্ঞানের অনেক পাঠ্যপন্তকে লক্ষ্য করা যাচ্ছে। 
এতে ছাত্রদের মনে বিভ্রান্তির সম্ভাবনা অবশ্যম্ভাবী । সেই জন্য এই সংকলনে 
কোথাও নূতন পাঁরভাষা গঠন করার চেষ্টা করা হয়ান। বাংলা প্রতিশব্দ 
কলিকাতা বিশ্ববিদ্যালয় দ্বারা প্রকাশিত “বৈজ্ঞানিক পরিভাষা” ও ৬রাজশেখর 
বস? সংকালিত “চলান্তিকা” আভধানের পারশিষ্ট থেকে এবং "হন্দ? প্রাতিশব্দ ভারত 
সরকার কর্তৃক প্রকাশিত “বৈজ্ঞানিক শব্দাবলী” থেকে সংগৃহীত হয়েছে । হিন্দী 
প্রাতশব্দগদীল সংকলনের অন্তর্ভুক্ত করার কারণ এই যে ভারত সরকার কর্তৃক 
প্রকাশন. কলিকাতা বিশ্ববিদ্যালয় কৃত প্রকাশনের পরে গ্রথত এবং তার মধ্যে 
অনেক বেশী শব্দের সংগ্রহ আছে । কাজেই যেখানে প্রামাণ্য বাংলা পারভাষা 
নেই এবং ইংরেজী প্রাসাঙ্গক পারভাষার লিপ্যন্তর ব্যবহার করা বাঞ্ছনীয় নয় বলে 
মনে হয়, সেখানে নূতন পাঁরভাষা গঠন করার চেণ্টা করে-বিভ্রান্তির সৃষ্টি না 
করে হাতের কাছে হিন্দী পাঁরভাষা ব্যবহার করায় দোষ নেই, বরং তা সহজবোধ্য 
হবে এবং বৈজ্ঞানিক ভাবের আদানপ্রদানে ভবিষ্যতে বেশী ফলপ্রস্‌ হবার 
সম্ভাবনা । কত বেশী শব্দের ক্ষেত্রে বাংলা ও হিন্দী পাঁরভাষা একই, সেটাও 
লক্ষণীয় এবং ভাবষ্যতের পক্ষে উৎসাহজনক ৷ যেখানে কোন পাঁরভাষা দেওয়া 
হয়নি, সেখানে বুঝতে হবে যে হয় এই দুটি শব্দকোষে কথাটি নেই বা ইংরেজী 
পারভাষাই লিপ্যন্তর করে ব্যবহার করা হয়েছে । 

এইখানে যান বাংলায় বিজ্ঞানালোচনার প্রসার তাঁর বিজ্ঞানীজীবনের 
অন্যতম উদ্দেশ্য করে নিয়েছিলেন, পরলোকগত সেই বিজ্ঞানী প্রবর আচার্য 
সত্যেন্দ্রনাথের মতামত উদ্ধার করা অপ্রাসঙ্গিক হবে না। “গত দেড়শো বছর ধরে 


পাঁরভাষা রচনার চেষ্টা কম হয়ান। সেই মূলধন নিয়েই আপাততঃ কাজে লাগা ' 


যেতে পারে । তাছাড়া পাঁরভাষার উপর যতটা গুরুত্ব আরোপ করা হয় তার 
আদৌ কোন যুক্তি আছে কিনা ভেবে দেখা দরকার । পরিভাষা অনেকটা ধাতুর 
মত ৷ তার ব্যুৎপান্তগত অর্থের চেয়ে ব্যবহারিক অর্থই অধিক গণ্য । আধুনিক 
বিজ্ঞান ও প্রয়োগাদ্যা সম্পর্কে আমাদের জ্ঞানের অনেকাংশ পাশ্চাত্য দেশ থেকে 
নেওয়া। তারা বৈজ্ঞানিক তথ্য, যন্ত্র বা ধারণাকে যে নামে চিহ্নিত করেছে, 
সেই তথ্য, যন্ত্র বা ধারণাকে আমরা সেই নামসমেত গ্রহণ করেছি। সেই নামের 
প্রতিশব্দ সন্ধান করা অনেকটা টেলিফোনকে দুরভাষ যন্ল বলার মতই বাতুলতা । 


BLA REA OTA 


oe 


অপরের কাছ থেকে নেওয়া জিনিস অপরের দেওয়া নামেই ব্যবহার করা বাঞ্ছনীয় । 
বাংলাভাষায় বিভিন্ন বিদ্যায় ও বৃত্তির নিয়মিত চচারি ফলে বাংলা পারভাষা .. 
যথাকালে দেখা দেবে । ততদিন পর্যন্ত ইংরেজী পাঁরভাষাকে অন্তযজ জ্ঞান, 
করার কোন কারণ নেই । শেষ পর্যন্ত প্রচলিত ইংরেজী পরিভাষা যাঁদ বাংলায় 
সাজবদল করে তাতে বাংলারই লাভ। কোন ভাষাই চারিদিকে দেওয়াল তুলে 
সমৃদ্ধ হতে পারে না।” আচার্ধের এই নির্দেশ অনুসরণ করে কতকগুলি 
আভিধাকে লিপ্যন্তর করে ইংরেজী শব্দের সংজ্ঞাতেই বিবৃত করা হয়েছে, তার 
মধ্যে পঁজাটভ, নেগেটিভ, নিউক্লিয়াস ও নাভ উদাহরণ স্বরূপ উল্লেখ করা যায় । 
এইগঢুলির বিকল্প হিসাবে ধনাত্মক, ঝণাত্মক, কেন্দ্রীন, স্নায়? বাংলা পাঠ্যপুস্তকে 
চালু করা হয়েছে, কিন্তু তাতে ব্য্যৎপাত্তগত অর্থে বা ব্যাবহারিক অর্থে যে 
ধারণাগনুলি বেশী স্পষ্ট হয়েছে এমন মনে করার কারণ নেই। বরং কেন্দ্রীন ও 
স্নায়্‌ বললে বিভ্রান্তিরই সৃষ্টি হয়, কেননা কেন্দ্রীন অনেক সময় কেন্দ্রে থাকে না 
আর স্নায়ুর ভিন্ন অর্থ আছে। 

এই ধরনের সংকলনের প্রয়োজনীয়তা সম্বন্ধে আর একজন বিজ্ঞানীপ্রবর, 
যান বাংলা পরিভাষা গঠনে বহুদিন ধরে পরিশ্রম করে আসছেন, সেই আচার্য 
জ্ঞানেন্দ্রলাল ভাদু্ড়ীর বন্তব্য উদ্ধার করা যায়। “যে রকম প্রতিশব্দ আমাদের 
থাকুক না কেন, যে রকম প্রাতশব্দের তালিকা আমরা তৈয়ারী কার না কেন, 
যাকে আমাদের মাতৃভাষায় কায়েমী করে চালাতে চাই, তার প্রত্যেকটির একট 
শব্দযান্ত ব্যাখ্যা যুন্ত করে অভিধান তৈরী করা প্রয়োজন” আচার্ষের নির্দেশ 
যথোপযদুন্ত ভাবে পালিত হবার আগে এই সংকলন:ট যাঁদ সাগরবদ্ধনে কাঠ- 
'বিড়ালীর প্রচেষ্টা বলে গণ্য হয়, তাহলেই সংকলয়িতার শ্রম সার্থক হবে। 

শেষে একটি কথা, বিজ্ঞানের সকল বিষয়ে জ্ঞান কারুর থাকা সম্ভব নয়। 
এই অভিধানের বিবৃতিতে শব্দগুলি সম্বন্ধে সাধারণ প্রাথমিক ধারণা দেবার 
চেষ্টা করা হয়েছে । বিবরণসমূহের কোন অংশকেই প্রমাণ বলে ধরা ঠিক হবে 
না। কোন শব্দের প্রমাণ সংজ্ঞা বা বিবরণের জন্য বিজ্ঞানের সংশ্লিষ্ট বিশেষ 
বিশেষ শাখার পাঠ্যপূভ্তকের শরণ নেওয়াই বাঞ্ছনীয় । এই ধরনের সংকলনপ্রন্থে 
ভুল-ত্রুটি থাকা অবশ্যম্ভাবী । যেগুলি কোন সহৃদয় পাঠকের নজরে পড়বে, 
সেগর্ীল প্রকাশকদের কাছে অনুগ্রহ করে জানিয়ে দিলে, আগামী সংস্করণে 
সেগুলি সংশোধিত করার সুযোগ পাওয়া যাবে । 

শন্ভেন্দরকুমার মিন্র 


২ বৈজ্ঞানিক অভিধান 


যোগে পারণত হয়, অধাতব মৌলদের 
অক্‌সিজেন যৌগ প্রায় অম্ল উৎপাদন 


করে, কিন্তু দস্তা, আযলুমিনিয়াম : 


প্রভৃতি ধাতব অক্সাইড অবস্থা ভেদে 
কখনও অম্ল, কখনও ক্ষার গণ প্রদর্শন 


যোগকেও জারণ প্রক্রিয়া বলা হয় । 
অক্সিজেন ০৪০০ ( রসায়ন-বিদ্যা ) 
গ্যাসীয় মৌল । চিহ্ন 91 পরমাণু 
অঙ্ক ৮, পরমাণু ভর-১৬, গলনাঙ্ক__- 
২১৮৮ সেঃ, স্কুটনাঙ্ক_-১৮৩০ সেঃ । 
অন্য কোন মৌলের সহিত যুত্ত না 
হইয়াই ইহা পৃথিবীর বায়ুমণ্ডলের 
এক পঞ্চমাংশ দখল করিয়া আছে। 
সিলিকন, আযালুমিনিয়াম, লৌহ ইত্যাদি 
মৌলের সাহত য্যস্ত অবস্থায় ভূত্বকের 
প্রায় অর্ধেকই অক্‌সিজেন। ভূপ্‌ষ্ঠের 
যে তিনভাগ জল, একভাগ স্থল, সেই 
জলের নয় ভাগের আটভাগ অক্‌সিজেন। 
ইহা সমস্ত জীবকোষে বিরাজমান ও 
জীবদের জীবন-ধারণের জন্য অপরি- 
হার্য। রাসায়নিক ভাবে ইহা অত্যন্ত 
সক্রিয়, ধাতব অধাতব প্রায় সমস্ত মৌলের 
সহিত ইহার যৌগ আছে। বর্তমান 
যুগে শিল্পে ব্যবহারের জন্য ইহা 
তরলাকৃত বায়ুর আংশিক বাত্পীভবন 
দ্বারা প্রস্তুত হয় । 
অক্‌সিন ৪৮ ( উদ্ভিদ-বিদ্যা ) 
উদ্ভিজ্জ হরমোন গোষ্ঠী । ইহারা 
জৈব রাসায়নিক যৌগ, এবং ইহাদের 


আত লঘু দ্রব (একলিটার জলে আণবিক 
ভরের সহস্রভাগের এক ভাগ ) প্রয়োগ 
করিলে উদ্ভিদ মাথার দিকে লম্বা হয়। 
ইহাদের সুপরিচিত একটি যৌগকে 


ইনডোল-_৩__আ্যাসেটিক- :আযাসিড 
( Indole—3— acetic acid ) 
নিধারিত হইয়াছে । 

অক্স্যালক ত্যািড oxalic 
8০1৫ (রসায়ন-বিদ্যা ) 


সংকেত (COOH), । 
ইহা একটি অন্ল। অম্লতায় জৈব 
রাসায়নিক অম্লদের মধ্যে প্রায় তীব্রতম। 
ইহার অনেক লবণ নানা উদ্ভিদের 
ফলের মধ্যে পাওয়া যায়। রূগ্‌ণ 
প্রাণীর প্রত্রাবেও দেখা যায়|: ইহার 
লঘু দ্রবণ দিয়া ঘাঁষলে ব্ল্যাক কালির 
দাগ সহজে উঠিয়া যায়। .. 
অকালটেশান occultation 
জরাহা-সভ্ভাব্ল (জ্যোতিবিদ্যা ) 

. চন্দ্রমণ্ডল দ্বারা কোন গ্রহ বা 
নক্ষত্র অদৃশ্য হইয়া যাওয়া ৷ চন্দ্রের 
পিছনে কোন গ্রহ নক্ষত্র অদৃশ্য হইবার 
সঠিক মুহূর্ত, মধ্যবতাঁ দূরত্ব সঠিক 
ভাবে নির্ধারিত এমন দুইটি স্থান হইতে 
পর্যবেক্ষণ করিয়া পৃথিবী হইতে চন্দ্রের 
দুরত্ব সঠিক ভাবে মাপা গিয়াছে। 
আবার চন্দ্রের দূরত্ব সঠিক ভাবে জানার 
পর পৃথিবী পৃজ্ঠের দুইটি স্থানের 
সঠিক ব্যবধান, এই প্রকার পর্যবেক্ষণের 
ফলে নিধারণ করা যায়। পূর্ণগ্রাস 
সম্যগ্রহণকে এই আখ্যা দেওয়া য়ায় ৷. 


লি পিপি 


বৈজ্ঞানিক আঁভধান ৩ 


অগাঁনক লাইন 820710 line 
অকোণক রেখা হ্যুল্যহিচ্ছঘানিইজ্লা 
( পদার্থ-বিদ্যা ) 

ভূপ্ঠের বেশীর ভাগ স্থানে দেখা 
যায় যেভৌগো লিক মধ্যরেখা (8০০৪:৪- 
phical meridian) ও চৌম্বক মধ্য- 
রেখা ( magnetic meridian ) এর 
মধ্যে কিছ: কোণ আছে, উহাকে চ্যাত 
কোণ বলে। যে যে স্থানের চ্যাতকোণ 
শুন্য, মানচিত্রে সেই সেই স্থানকে য.ন্ত 
কাঁরলে যে আঁকাবাঁকা রেখা পাওয়া 
যায় তাহাকেই অকোণিক রেখা বলে । 
অটপ্‌ঁস . ৪0009 শবব্যবচ্ছেদ 
হালপ্তীল্া (চাকৎসা-বিদ্যা ) 

কোন অস্বাভাবক মৃত্যু সন্দেহ 
কারলে শবদেহকে ব্যবচ্ছেদ করিয়া 
মৃত্যুর সাঠক কারণ ও সময় নিরূপণ 
করার প্রক্রিয়া । ইহাকে পোস্টমর্টেমও 
( post mortem ) বলে | 
অটোরেভ autoclave 
আাথ-নিভক্ষামক্ক (চাকংসা-বিদ্যা ) 

শল্য চিকিৎসায় যন্পাতি ও 
আসবাবপন্ নিবাঁজ করার জন্য ব্যবহৃত 
যন্ত বিশেষ। সাধারণ বায়ুমণ্ডলের 
চাপে ফুটন্ত জলের উত্তাপ ১০০" : সেঃ" 
এর বেশী হয় না। কয়েকটি রোগের 
বাঁজ এই উষ্ণতায় অনেকক্ষণ ফুটাইলেও 
নষ্ট হয় না, সেই জন্য বন্ধপাত্রে ফুটানো 
হয়, যাহাতে উচ্চ চাপের প্রভাবে ফুটন্ত 
জলের উষ্ণতা ১০০"র বেশী হয়, এবং 
সকল প্রকার রোগের বীঁজ এইভাবে নষ্ট 
হইতে পারে । ইহাকেই অটোক্লেভ 
বলে। ইহার পারিবারিক সংস্করণ 
সপারাচত প্রেসার কুকার । 


অটোগোঁম.: :906080)5  স্বসেক 
হন্ঘহাবাতা (উীদ্ভদ্‌বিদ্যা ) 

যে সকল জীবের জনন যৌন 
প্রণালীতে হয় সেখানে প্রায় সকল 
ক্ষেত্রেই দুইটি বাঁভন্ন জনন কোষের 
নিউক্লীয়াসের সংযোজনদ্বারা নবজাতের : 
নিউর্লীয়াস গাঁঠিত হয়, ইহার একটিকে 
পদুং আর একটিকে স্ত্রী বলে। আত 
মুষ্টিমেয় কয়েকটি এককোষা জীবের 
ক্ষেত্রে একই কোষের মধ্যন্থ দুহাট 
নউক্লীয়াসের যুক্তির ফলে নবজাতকের 
উদ্ভব হয়। এই আভ্যন্তরীণ সংযো- 
জনকে স্বসেক বলে . 
অটো-জাইরো ৪০6০-21০ (বিমান) 

গবমানযান বশেষ ৷ ইহার উপরে 
অনুভূমিক তলে ঘূ্ণযমান পাখা থাকে। 
এইগীলতে এজন বন্ধ হইলেও তং 


তফাত এই যে ইহার ঘূর্ণযমান .পাখা- 
গলি হেলিকপ্টারের পাখাগ্ীলর 
ন্যায় যন্তচালিত নয়। 
অটোটাম-98০6005 হন্বলিক্জুহুল 
(প্রাণী-বিদ্যা ) 

কোন কোন প্রাণী আহত বা শত্রু 
ধৃত অঙ্গ-প্রত্যঙ্গকে নিজের কোন ক্ষাত 
না কারয়া পাঁরত্যাগ কাঁরতে পারে ।: 
ইহার সুপরিচিত উদাহরণ 'টিকাটিকর 
লেজ খাঁসয়া যাওয়া । 
অটোক্টরীফক 996010000 স্বভোজনী 
হন্রসীনী ( উদ্ভিদ-বিদ্যা ) 

যে সকল জীব নিজপনুষ্ট নিজ দেহ 
অভ্যন্তরেই বড়জোর বায়; বা জল 
হইতে, সংগ্রহ কারতে পারে। 


৪ বৈজ্ঞানিক অভিধান 


অটোমোবিল 28860710119. জ্বয়ংগম 
(যন্ত্র-বিদ্যা ) 

... ব্যৎপান্তগত অর্থে যে সকল যান 
বাহিরের কোন বাহক. বা যন্বলে 
চালিত না হয় তাহাকেই স্বয়ংগম বলা 
যায়, যেমন জাহাজ, বিমান ইত্যাদি । 
কিন্তু ব্যবহারিক প্রয়োগে শব্দটি 
বিশেষ ভাবে খাঁনজ তৈল দহনকারী 
অন্তদহি ( internal combustion ) 
প্রণালী-চালিত এ্জিনবিশিষ্ট যানকে 
বোবঝায়.। যেমন মোটরগাড়ী, ডিজেল 
চালিত মোটর লারি ইত্যাদি ৷ 
অটোসাজেস্‌শন  auto-suggestion 
স্বাভিভাব জাং্সলিই্হা (মনোবিদ্যা) 

.... স্বতঃস্ফীরিত মনোভাবের সাহায্যে 
নিজদেহ বা মনকে নিয়ন্তিত করাকে 
মনোবিদ্যায় বা শিক্ষাবিদ্যায় এই আখ্যা 
দেওয়া হয়। এক চিকিৎসক তাঁহার 
রোগ্ীদিগকে প্রতাহ সকালে উঠিয়া 
“আমি ভাল আছ,আম ভাল আছি,” 
এইরূপ চিন্তা করিতে পরামর্শ দিয়া 
তাহাদের আরোগ্যের পথে অগ্রসর 
করিতে সক্ষম হইয়াছেন বলিয়া দাবী 
করেন। তাঁহার দাবা যাঁদ সার্থক হয় 
তো, উহা স্বাভিভাবের প্রকৃষ্ট 
উদাহরণ ॥ ক 

আঁডিওঁমটার 88830716697. এুতমান 
মন্দ (চিকিৎসা-বিদ্যা ) জালা 


শ্রবণশান্তর  তীক্ষমতা মাপিবার : 


বৈদয্যুতিক যল্ল বিশেষ ৷ 
অপজিশান ০pposition  প্রাতযোগ 
লিত্ৰীনা (জ্যোতিবি'দ্যা ) 

পৃথিবী হইতে লক্ষ্য করিলে যখন 
কোন গ্রহ, ধূমকেতু বা চন্দ্রকে সূর্যে 


( celestial longitude ) যখন ঠিক 
১৮০° হয়, তখনকার অবস্থাকে প্রাত- 
যোগ বলে। 

অপাঁটিকস ০০৪ আলোকবিদ্যা 
সক্কাহান্টী (পদার্থ-বিদ্যা ) 


পদার্থ বিজ্ঞানের যে শাখায় 


আলোক ও দুষ্ট সংক্রান্ত বিষয়ের চা 
করা হয়। ইহার প্রধান শাখা দুইটি 
জ্যামিতক ও ভৌত । আলোকের 
প্রীতফলন, প্রাতসরণ, লেনসের প্রকৃতি 
ও রুপ, এবং দুরবীক্ষণ, অণুবাঁক্ষণ 
ইত্যাদি 'যন্তের ব্যবহারোপযোগা 
লেন্স সমন্টির নিরূপণ - প্রভৃতির 
জ্যামিতিক আলোকবিদ্যার বিষয় । 
আর আলোকের বিচ্ছযুরণ (dispersion), 
ব্যতিচার (interference ), সমাবর্তন, 
(polarisation) ও {ববর্তন (diffra- 
ction) ইত্যাঁদ যে সব ব্যাপারের 
ব্যাখ্যার জন্য আলোকের গতি ও 
প্রকৃতির তত্বীয় জ্ঞান আবশ্যক তাহাই 
ভৌত আআালোকবিদ্যার (physical 
optics ) বিষয় । 

অপ্‌টিক আযকসস ০ptic xis 


(double refraction) বলে | কিন্তু 
স্ফটিকের একটি বিশেষ দিকে দেখিলে 
প্রাতরণের এই দ্বিত্ব দেখা যায় না, 


বৈজ্ঞানিক অভিধান G6 


ইহাকে ওঁ স্ফাটকের অপ্‌টিক আযাক্‌- 
সিস বলে! ক্যালসাইটের এইরূপ 
একটি অক্ষ আছে, কিন্তু পোখরাজের 
এইরূপ দুইটি অক্ষ আছে । 
অপটিক্যাল আযাকাঁসিস optical axis 
আলোকাক্ষ সক্জাহাঞ্ঘ (পদার্থবিদ্যা) 
কোন দর্পণ বা লেন্সের ফোকস 
ও প্রাতফলক বা প্রাতসরক তলের 
শীর্ষের অন্তবর্তাঁ রেখা ॥ এ তলগঢ়ল 
এই অক্ষের উপর আবর্তনের চিত্র বলা 
যায়। 
অপখালমিয়া opthalmia ( চাকৎসা- 
বিদ্যা) 
নেন্রবত্ম্থ কলার ( conjunctiva ) 
প্রদাহ জানত চক্ষুরোগ ৷ চালত ভাষায় 
“চোখ ওঠা” বলে। 
অপখালমোস্কোপ opthalmoscope 
সিনহা (চাকৎসা-বিদ্যা ) 
আঁক্ষপট (retina ) 
কারবার যন্ধ বিশেষ । 
অপ্‌সোনন্‌স opsonins 
('চাকৎসা-বদ্যা ) 
ট্‌ রোগবীজ আক্ুমণকারীদের রক্তের 
শ্বেত কাঁণকার 1দকে আকর্ষণ করার 
জন্য আ্যাশ্টিবডি বিশেষ । 
অব্জেক্টিভ (লেন্স) objective 
(199) আঁভলক্ষ্য জমলিহহ্বন্ত 
( পদার্থবিদ্যা ) টা 
দুরবাঁক্ষণ বা যৌগিক অণুবাঁক্ষণের 
যে লেনসাট নিরাক্ষ্য বস্তার দিকে 
রি থাকে। 
অব্‌সেসন ০৮5০55১01 আবেশ সংবনৱা 
(মনোবিদ্যা ) 
কোন একটি . বিশেষ ধারণা বা 


পরাঁক্ষা 


আবেগ লইয়া" এমন ভাবে মাথা 
ঘামানো, যাহা মানাঁসক ?বক্ীত বালয়া 
গণ্য । অনেক সময় রোগা ইচ্ছার 
বিরুদ্ধেও কাজ কাঁরতে বাধ্য হয় । 
অব্স্টেটরিকৃস obstetrics 
আালি-লিজা (চাকৎসা-বিদ্যা) 
চিকিংসা-বিদ্যার যে শাখায় নারীর 
গভবিদ্থা, সন্তান-প্রসব, প্রসূতি ও নব- 
জাতকের যত্ন ইত্যাদির চর্চা করা হয়। 
গ্রভবিদ্থার স্থিতিকাল সাধারণতঃ ২৮০ 
দিন ও প্রথম সন্তান প্রসব করিতে 
প্রসতিকে গড়ে প্রায় ষোল ঘণ্টা যন্ত্রণা 
ভোগ কাঁরতে হয়, পরের সন্তানগলর 
বেলা গড়ে প্রায় এগারো ঘণ্টার বেশী 
লাগে না। প্রথম ব্যথা অনুভব করার 
পর হইতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রায় 
আধ ঘণ্টা পরে ফুল ( placenta ) 
বাহির হইলে প্রসবকার্য (labour ) 
সম্পূর্ণ হয়। 
অয়লার, লিওনা্ড Euler, Leonard 
( ১৭০৭-১৭৮৩ ) 
স:ইৎজারল্যাণ্ডবাসী গরণতন্ঞ ৷ 
উচ্চ পর্যায়ের গাণতশাপ্নের অন্যতম 
প্রাতষ্ঠাতা বলিয়া খ্যাত। প্রিকোণ- 
িতিতে তাঁহার নামে পাঁরচিত একাঁট 
সূত্র আছে, জ্যোতিষে ও জলগাঁত 
{বদ্যায়ও ( hydrodynamics ) 
তাঁহার উল্লেখযোগ্য দান আছে। 
অরাকাঁনডা arachnida (প্রাণী-বিদ্যা)' 
আর্-পডা পর্বের জীবগোষ্ঠী 
বিশেষ । মাকড়সা, : কাঁকড়াবিছা, 
এটুলী প্রভাত এই শ্রেণীর অন্তগ্তি। 
ইহাদের সাধারণতঃ ছয় জোড়া প্রত্যঙ্ 
আছে, তাহার পিছনের চার জোড়া : 


৬ ূ বৈজ্ঞানিক অভিধান 


পায়ের কাজ করে, কিন্তু সামনের দুই 
জোড়া শিকার ধরিয়া তাহাদের 
পাষবার কাজে লাগে। মাকড়সার 
সামনের প্রত্যঙ্গে বিষের থাল থাকে। 
কাঁটদের সহিত এই তফাৎ যে, ইহাদের 
মাথা ও বুক জোড়া থাকে। এই 
শ্রেণীর প্রাণী পৃথিবীর সর্বত্র দেখা 
যায়, এবং প্রায় সকলেই দ্থলচর ৷ 
অরাকনয়েড মেমবেডুন arachnoid 
membrane জানতবালিক্কা 

(শারার স্থান ) 


মস্তিভ্ক ও মেরুদণ্ড মধ্যস্থ সুযডুম্না 


কাণ্ডের আবরক বিল্লী ত্রয়ের মধ্যে 
দ্বিতীয় স্তরের স্বচ্ছ বিল্লা। 
আরন্হলজি orinthology 
(প্রাণী-বিদ্যা) 

প্রাণী-বিদ্যার যে শাখায় পক্ষীদের 
শ্রেণী-বিভাগ জীবনবৃত্তান্ত ইত্যাদি 
আলোচনার বিষয় । 
অরোগ্রাফক (রেইন বা ফগ্‌) 
orographic (rain or fog) 
(নমা না স্তুহুহা) (ভূগোল) 

জলীয় বাম্পবাহী বায়ুস্রোত কোন 
পর্বতের ঢাল: দিকে লাগলে গড়াইয়া 
উপরে উঠিয়া যায়, তজ্জনিত অধঃ- 
ক্ষেপণের ফলে যে বৃষ্টি বা কুয়াসা হয় 
তাহাকে এই নামে আভাহিত করা হয়। 
অরোরা ৪8:08 মেরুপ্রভা ঈন্ঘতঘীবি 
(ভূগোল) 

পৃথিবীর শীতমণ্ডলে শীতকালে 
রাত্রির স্থিতিকাল প্রায় ২৪ ঘণ্টা । এই 
দীর্ঘ রাত্রির অন্ধকারে আকাশ এক 


আশ্চর্য জ্যোতিতে উদ্ভাসিত হয়। 
ইহার অবস্থান ভূপ্‌ষ্ঠ হইতে প্রায় 
পণ্ঠাশ মাইল উপরে । সৌর কলঙ্কের 
হাস বৃদ্ধির সাহত ইহার জ্যোতির হাস 
বৃদ্ধি সম্পার্ক'ত দেখা যায়। এইজন্য 
বিজ্ঞানীরা মনে করেন ষে, সূ্ধরশ্মির 
অতি বেগুনী অংশ দ্বারা বায়ুর 


বা সরণ ( displacement ) ঘটাইতে 

যে পরিমাণ কার্য করিতে হয় তাহাকে 

এক অর্গ বলে। 

অগ্গট ০০৪০$ জাহান (চিকিৎসাশীবদ্যা) 
রাই (75০) ও অন্যান্য শস্যের 


বৈজ্ঞানিক অভিধান a 


উপর জাত ছত্রাক -হইতে নি্কাশত 


গুষধ । ইহা কয়েকটি উপক্ষারের মিশ্রণ, 
অর্গোনোভন (সং 04 Hs ও 
05) অর্গোটক্সিন (সং 0৪5 719০ 
5 0, ), অৰ্গে“ট্যানন (Css Has 
বত 05), অর্গেণসিন (C5০ Hs; 
N; 05) ও অর্গেক্রিস্টিন (055 


'Hs9 N5 0; ) মাংসপেশীর উপর 


এবং এক হইতে অন্যকে প্রস্তুত করা 
যায় না, পরে - দেখা যায়, এই ধারণা 
ঠিক নয় । জীবদেহে জৈব ক্রিয়ার ফলে 
যে সমস্ত রাসায়নিক যৌগ প্রস্তুত হয় 
তাহাকে সম্পূর্ণ জড় উপাদান হইতেও 
প্রচ্তুত করা যায়৷ ব্যাপক বিশ্লেষণের 


. ফলে দেখা যায় যে, ইহারা সকলেই 


কার্বন মৌলের যৌগ, সেই জন্য জৈব 
রসায়নকে কার্বানক রসায়নও  বলে। 
জীবদেহজাত যোগগঢ়ল প্রায় সমস্ভই : 


কার্বন, হাইড্রোজেন, আকঝ্সজেন, নাই- - 


ট্রোজেন, গন্ধক, ফস্ফরাস--এই মৌল 
গল দ্বারা গঠিত । এই যৌগগদীলর 
সংখ্যা লক্ষ লক্ষ ৷ রসায়নের এই শাখায় 
দুইটি প্রধান বিভাগ । কার্বন পরমাণু 
গুলি যখন পরস্পরের সহিত সোজা 
ভাবে শৃঙ্খালত হইয়া কোন যৌগ 
উৎপন্ন করে, তখন সেগুলিকে আযাল- 
ফ্যাটিক যৌগ বলে, এবং তাহাদের 
চর্চা প্রথম বিভাগের বিষয় ॥ কিন্তু 
যে সব যৌগে কার্বন পরমাণুগনুলি 
পরস্পরের সাঁহত অঙ্গ;ুরীর আকারে 
যান্ত থাকে, তাহাদের আ্যারোম্যাটিক 
যৌগ বলে এবং (গল দ্বিতীয় 
বিভাগের উপজীবা ৷ 
অগ্ণানোমেটালিক কমপাউণ্ড 08810" 
metallic compound জ্বাল ঘান্লিক্ক 
আীণিক্ধ (রসায়নবিদ্যা) 

মিথাইল, ইথাইল ইত্যাদ আলি- 
ফ্যাটক গোষ্ঠীর যৌগদের মূলকের 
সহিত দগ্া, ম্যাগনেসিয়াম, টন, স্বর্ণ, 
রৌপ্য, সীসা ইত্যাদি ধাতুর যৌগ । 
ইহাদের মধ্যে দন্ভা, ম্যাগনেসিয়াম ও 
সীসার  যৌগগতলই প্রয়োজনীয় । 
ইহারা উদ্বায়ী তরল পদার্থ এবং সহজ 
দাহ্য । জল.ও আযালকোহল ইত্যাদির 
সাঁহত সহজে ‘বিক্রিয়া করিয়া নানা 
প্রকার আ্যালিফ্যাটিক যৌগ সংযোজনে 
সহায়তা করে৷  ম্যাগনোসয়াম ও 
িথাইল আয়োডাইডে যে যৌগ হয় 
তাহাকে গ্রিঙার্ডের .িকারক_ ( ৪i- 
gnard’s reagent) বলে । বিষান্ত 
সীসক যোগ টেট্রাইথাইল লেড 
(15085051158) মোটরযানের 
পেপ্রলের সহিত মিশাইলে এঁঞ্জনে 


৮ ও বৈজ্ঞানিক অভিধান 


তৈলদাহ মসৃণ ভাবে হয় বাঁয়া শিল্পে 


বহ; ব্যবহৃত ৷ 
অর্গোস্টেরল ( ergosterol ) ~ 
জনালীৰন্ত (চাকৎসা-বিদ্যা ) 
ঈস্টে প্রাপ্ত রাসায়নিক যৌগ 
বিশেষে । সং 05৪ মং 0H । জলে 
অদ্্রাব্যঃ কিন্তু অধিকাংশ জৈব দ্রাবকে 
দ্রবণীয়। আতিবেগ,ুনী রশ্মির (ultra 
violet rays ) প্রভাবে ইহা ভিটামিন 
ডি-১য়ে পরিণত হয়। এই বস্তুটি 
মান;ষের ত্বকেও থাকে এবং সূর্যালোক 
লাগলে ভিটামিন ডি-১য়ে পারণত 


(calciferol) নামক ওষধ তৈয়ারী হয়। 
অর্গযান 018) য'্ত্র, ইান্দয় [ বাংলা ও 
হিন্দা ], জবা (জীবাবিদ্যা) 

আঁত আদিম শ্রেণীর জীব ছাড়া 
অন্য সকল জীব দেহে কলাগনুলি 
. (558৩5) দেহের ভিন্ন ভিন্ন প্রয়োজন 
সাধনের উদ্দেশ্যে বিশিষ্ট আকার পাঁর- 
গ্রহ করে। এইগ্দুলিকে ইন্দ্রিয় বা 
যন্ বলা হয়। যেমন মনষ্যদেহে 
পাচন যল্ত ( digestive organ ) 
শবাস-যন্ 18 Organ )১ 
ইত্যাদি ৷ 
অর্গযান অফ্‌ কোর্টি 07297 of corti 
জ্কীতিং ভান (শারীর স্থান ) 

কর্ণের অন্তরতম প্রদেশে যে কক্‌- 
পিয়ার নালীটি ( cochlear canal ) 
আছে তাহার মধ্যস্থ স:ক্ষম কোষসমনহের 
সমাম্টি। 
কোষগুলি থাকে । 


ইহাতেই শব্দ সংগ্রাহক : 


অর্ডাভাসিয়ান পপাঁরয়ড ০:1০. 
vician period অর্ডাবসণয় কল্প 
জন্ত নিভীন্র লা ( ভূ-বিদ্যা ) 

পুরাজীবীয় (815০291০) আধ 
কল্পের এক পর্ব ক্যাম্বয়ান ও fসল;- 
রিয়ান পবে'র মাঝামাঝি ৷ প্রায় পৌনে 
চার কোট বৎসর ইহার স্থিতিকাল ৷ 
এই সময় ভূপৃচ্ঠের পালল শিলাগযীল 
গঠিত হয়, এবং আদিম মেরুদণ্ড 
প্রাণীদের আবির্ভাব শুর হইয়াছে। 
এখন হইতে প্রায় ৪২ কোটি বংসর 
আগের কথা । 
আর্ডনেট ০rdinঞte কোটি [ বাংলা ও 
হিন্দী ] (গণিত-বিদ্যা ) 

জ্যামিতিক বিশ্লেষণে পরস্পর লদ্ব 
যে দুইটি অক্ষ হইতে দূরত্ব দ্বারা 
বিন্দুর স্থানাঙ্ক ' নির্দোশত হয়, 
তাহাদের মধ্যে যে অক্ষ কাগজের 
উপর হইতে নাচে টানা হয় । কাগজের 
এক পাশ হইতে অপর পাশে যে অক্ষ 
ইহার সহিত লম্ব তাহাকে ভুজ 
( abscissa ) বলে । Y 
অর্থগোনাল ০০৪০৪! সমকোণীয় 
ভাঁনিজ্ক (গাঁণত-বিদ্যা ) 

যাহার অংশগনুলি পরস্পরের সহিত 
সমকোণে  অবস্থিত। | বিশ্লেষণী 
জ্যামিতিতে (analytical  £০- 
metry ) কার্তেসীয়. অক্ষগঃলিকে 
এই বিশেষণে আভাহিত করা যায়। 


 বৈজ্ঞানক অভিধান - ২ ৯ 


তাহার ব্যবস্থা এই শাখায় চর্চা করা 
হয়। 
অর্থপটেরা 07010006078 
বিদ্যা) ) 
লম্বালম্বি দেহ ও অঙ্গ-প্রত্যঙ্গ 
বিশিষ্ট পতঙ্গশ্রেণী বিশেষ । উইচিংড়া 
ও আরশোলা এই শ্রেণীর সপাঁরচিত 
উদাহরণ । ইহাদের সাধারণতঃ দুই 
জোড়া পাখা থাকে, যদিও প্রত্যেক 
'গোত্রেই দুই একটি পক্ষাবহান প্রজাতি 
আছে। ডিম্ব হইতে পূর্ণাঙ্গ হওয়ার 
মধ্যে যে রুপান্তর ( metamor- 
phosis ) তাহার মধ্যে লার্ভা পর্যায় 
থাকে না। 
অর্থোক্লোমোটিক ফটোগ্রাফি ortho 
" chromatic photography (পদার্থ 
বিদ্যা )) 
আলোকচিন্রণের যে পদ্ধাততে এক- 
রঙা ছবির মধ্যেও দৃশ্য বস্তুর বর্ণের 
ওজ্জবল্যও_ যথাযথভাবে ধরা পড়ে। 
বিশেষ রাসায়নিক যৌগ দ্বারা প্রস্তুত 
ফিল্ম ইহাতে ব্যবহৃত হয় । 
অর্থোরেজ rthoclase ( ভূ-বিদ্যা ) 
যে সব খনিজ শিলা ভাঙ্গিলে 
সচ্ভেদ (919%889) পরস্পর লম্ব 
তল অবলম্বন করিয়া হয়। ফেল্‌স্‌পার, 
ইহাদের একটি সুপাঁরচিত দৃষ্টান্ত । 
অর্থেগ্রাঁফক প্রোজেকশান ortho- 
graphic projection লম্ৰ আঁভক্ষেপ 
ন্তম্নইভ্ী সন্ত (ভুগোল ) 
সমতলে ত্ৰিমাত্ৰিক পদার্থের . ধারণা 
দেওয়ার জন্য যে সকল প্রণালী 
অবলম্বন করা হয় তাহাকে: অভিক্ষেপ 
বলে। সমান্তরাল রশ্মি লম্বভাবে 


(প্রাণী- 


ফেলিয়া সমতলে তাহার যে ছাপ পড়ে 
তাহাকেই লম্ব অভিক্ষেপ বলে । ভূচিন্র 
প্রদ্তৃতকরণে ও বাস্তাশজ্পে নক্সা 
তৈয়ারীতে এই প্রণালীর ব্যবহার হয় । 
অর্থোপাঁডক্স orthopaedics 
নিন্কন্তাঘা লিল্মা ( চিকিংসা-বিদ্য ) 

চিকিৎসাবিদ্যার যে শাখায় অস্থি 
সংগঠনের বিকৃতির শোধন করার ব্যবস্থা 
করা হয়। বিশেষভাবে শিশুদের 
বয়োবৃদ্ধির সময় যে সব অস্থিবিক্বৃত 
ধরা পড়ে তাহার চিকিৎসা ইহার 
বিষয়ীভূত। 
অর্থোসেপ্টার orthocentre লম্বাবিন্দু 
ভননল্ু (গাঁণত-বিদ্যা ) 

ন্রিভুজের তিনাট কোণ হইতে 
তাহাদের প্রত্যেক্যের বিপরীত বাহুর 
উপর যদ লম্ব টানা হয়, তাহা হইলে 
দেখা যায় যে ল্ন্রয় এক বিন্দুতে 
মিলিত হইয়াছে, তিনটি লম্বের এই 
ছেদবিন্দুকে লম্ববিন্দ; বলে ৷ 
আঁপর্মেণ্ট ০rpiment  হারিতাল 

আসেশিনকের হরিদ্রা রঙের খানজ 
আকার । রাসায়ানক সংগঠনের সংকেত 
AssSs. | আর্সেনিক ঘাঁটত সকল 
পদার্থের ন্যায় ইহাও বিষ । 
আর্ট ০! কক্ষ (বাংলা ও হিন্দী) 
(জ্যোতীর্বদ্যা ) .. 

সৌর জগতের অধিবাসী গ্রহ উপ- 
গ্রহেরা মহাশুন্যে যে পথ দিয়া সর্ষের 
বা অন্য গ্রহের চতুর্দিকে পারক্লমা 
করে। সূর্যের চতাদ্দকে গ্রহদের 
পরিক্রমার পথ উপবৃত্তাকার ৷ নর্থ . 
হইতে গ্রহদের গড় দুরত্ব এই উপবৃত্তের 


'ছুহবান্ত (ভু-বিদ্যা ) 


১০ বৈজ্ঞানিক অভিধান i 


পরাক্ষের (major 855) অর্ধেকের 
সমান । কক্ষের যে বিন্দাটতে অবস্থান 
কালে গ্রহটি সূর্যের নিকটতম হয় 
তাহাকে অনুসূর ( perihelion 
আর যে বিন্দুতে থাকাকালীন: দুরতম 
হয়, তাহাকে অপসূর (81108 ) 
বলে। গ্রহগুলি যদি সূর্যের আকর্ষণী 
শান্ত দ্বারাই চালত হইত তাহা হইলে 
কক্ষগনলে খাঁটি উপবত্তাকার হইত । 
ইহা নিউটন গাণিতিক য্যান্ততে প্রমাণিত 
করিয়াছিলেন, কিন্তু বাস্তবে গ্রহগনীল 
পরস্পরকে মহাকর্ষ শান্ত বলে প্রভাবিত 
করে বালয়া কক্ষগ্লির আকারে উপ- 
বৃত্ত হইতে কিছ; বিচ্যুতি লক্ষ্য করা 
যায়, ইহাদের স্খলন (perturbation) 
বলে। ধূুমকেতুদের কক্ষগযীল অধি- 
বৃত্তাকার ( parabolic ) |. উপগ্রহ- 
গলে যদি গ্রহদের ব্যাসের ১০।১২ 
গুণ দূরত্বের মধ্যে ভাম্যমাণ হয় তাহা 
হইলে তাহাদের কক্ষ প্রায় বৃত্তাকার 
হয়। 
অলটারনেটিং কারেণ্ট alternating 
current পারবা প্রবাহ সম্মাননা 
ঘাহা (পদার্থবদ্যা ) 

চলবিদদ্যৎ উৎপাদক যন্নগল এই 


মধ্যে চলমান হয় তাহা হইলে যে সকল 
চৌম্বক বলরেখাকে সে ছেদ কারবে 
তাহার ঘনত্বের পরিবর্তন হইলেই 
পাঁরবাহীর মধ্যে আবিষ্ট তাঁড়ৎপ্রবাহ 
উৎপন্ন হইবে৷ চৌম্বক বলরেখার 
ঘনত্ব বাড়িতেছে কিংবা কমিতেছেঃ 
তাহার উপর পাঁরবাহীর মধ্যে কোন 


" দিক হইতে বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত 


হইবে তাহা নির্ভর করে৷. এখন কোন 
চৌম্বক ক্ষেত্রের মধ্যে যাঁদ কোন আয়ত 
ক্ষেন্রাকার পাঁরবাহণী বর্তনী ঘ্দারতে 
থাকে তাহা হইলে সে যে সকল চৌম্বক 
বলরেখা ছেদ কারিতে থাকিবে তাহা 
পর্যায়ক্রমে বাড়বে ও কমিবে। 
সেক্ষেত্রে বর্তনীর মধ্যে আবিষ্ট প্রবাহও 
পর্যায়ক্রমে দ্রুত দিক পাঁরবর্তন 
করিতে : থাঁকবে। এই পার" 
বর্তন সাধারণতঃ সেকেন্ডে ১২০ বার 


হয়। এই প্রবাহকে পারবর্তা প্রবাহ 


বলে এবং সাধারণতঃ দেশে যে বিদ্যুৎ 
শান্তি সরবরাহ করা হয়, তাহা এই 
রুপেই করা হয়। 
অলফ্যাকটার সেন্স olfactory 
885০ গ্রাণবোধ ভাণা জবি ( শারীর- 
বিদ্যা) 

মান্ভিত্কের কতকগুলি বিশেষ নার্ভ 
সেল দ্বারা আমরা প্রাণের আন্দাজ 
পাই। খাদ্যের আস্বাদ গ্রহণকারী : 
সেলগীলর সাঁহত ইহাদের ঘনিষ্ঠ 
সম্পর্ক । নাসারন্ধের উপর দিকে একটি 


পাঠায় । এই সকল ব্যবস্থার সমষ্টিগত 
নাম। 
অলস্পাইফ.8119106 ( উদ্ভিদ্‌-বিদ্যা ) 
পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে উৎপন্ন 
গুল্ম বিশেষ ৷ ইহার ছোট ছোট 
ফলগনীল মসলা হিসাবে ব্যবহৃত হয়। 
ইহার গন্ধ লবঙ্গ, দালাঁচিনি ও জায়- 
ফলের মিশ্রণের সমান বলিয়া দাবী করা 
হয়। এই গণ হইতে ইহার ইংরাজী 


বৈজ্ঞানিক অভিধান 


নাম উদ্ভূত অথাৎ সকল মসলা। 
ইহাকে জামেইকা মরিচও বলে। 
আলগোঁসন পাঁরয়ড 01120087 
period জঘিলুলল জু (ভূ-বদ্যা ) 
নবজীবায় অধিকল্পের ( Caini- 
£০1০ era ) তৃতীয় পর্বের শেষ অংশ ৷ 
পৌনে তিন কোটি বছর আগেকার 
কথা। সেই সময় ভূপ্‌্ঠে স্তন্যপায়ী 
জীবেরা সমপ্রাতীষ্ঠত এবং উচ্চতর 
প্রাণীদের আবিভবি হইয়াছে । 
আঁলাফন্‌স ০efine৪ ( রসায়ন-বিদ্যা ) 
আযালিফ্যাটিক হাইড্রোকার্বন 
গোম্ঠী বিশেষ । রাসায়নিক সংগঠনের 
সাধারণ সংকেত 0% চা*% | ইহার 
সরলতম গ্যাস এথিলিন ( Ethylene 
Cs H,)! পেট্রোলিয়ামকে উচ্চতাপে 
ও উচ্চচাপে আংশিক পাতনের সময় 
ইহারা প্রচুর পাঁরমাণে উৎপন্ন হয় এবং 
গ্লাস্টক শিল্পে ও কৃত্রিম রাবার 
প্রদ্তুতে বাবহৃত হয় । 
আল JUNE BT 
জলপাই রঙের বা বাদামী 
রঙের ঈষদচ্ছ খনিজ বিশেষ । লোহ 
ম্যাগনেসিয়াম ও সিলিকনের যৌগ । 
ভূত্বকের গভীর ভ্ভরে আগ্নেয় শিলার 
মধ্যে এই খনিজ প্রধান উপাদান । 
অসিকউলোশন 88900186107 গালণা 
নিন্বান (চাকৎসাশবদ্যা ) 
প্রত্যক্ষে কান পাতিয়া বা স্টেথ- 
স্কোপ ইত্যাদি ঘল্ত প্রয়োগে ফুসফুস 
বা হৃদ্‌যন্বের ক্রিয়ার পরাক্ষা পদ্ধতি ৷ 
অসটাটিক ৪56i জম্ধীনিক্ক (পদার্থ 
বিদ্যা) 


১১ 
চুম্বক মাত্রা ( pole strength ) এবং 
দৈর্ঘ্য সমান, তাহাদের এমন ভাবে 
বিপরীতমুখী করিয়া * কঠিন বন্ধনে 
বদ্ধ করা. যায় যাহাতে তাহারা 
সম্পূর্ণভাবে ভূ-চুদ্বকত্বের ( terrestrial 
magnetism ) প্রভাব মুক্ত হয়। 
এইরূপ যোগ একপ্রকার গ্যালভ্যানো- 
মিটারে ব্যবহৃত হয়। 
অস্‌মিয়াম ০৪i॥৷ ( রসায়ন-বিদ্যা ) 
“ল্যাটিনাম গোষ্ঠীর ধাতব মোল। 
চিহ্ন 0৪ । পরমাণু অংক ৭৬, প্রমাণ 
ভার ১৯০'২, আপেক্ষিক গদরত্ব 
২২:৪৮, কাঠিন্য এ, গলনাঙ্ক ২৭০০০ 
সেঃ। ইহা নীলাভ সাদা রঙের ধাতু, 
আযসিডে অন্রাব্য, এমন কি অন্লরাজ 
( Aquaregia ) যাহাতে স্বর্ণ দ্রাবা, 
তাহাতেও ইহা দ্রবণীয় নয়। ইহার 
আপেক্ষিক গুরডুত্ব পার্থিব সকল বস্তুর 
অপেক্ষা বেশী । ইহার গ';ড়া অনুঘটক 
হিসাবে বহু রাসায়নিক বিক্লিয়ায় 
ব্যবহৃত হয়। ইরিডিয়ামের সাহত 
ইহার সংকর খুব কঠিন ধাতু এবং 
ফাউনটেন পেনের নিবের ডগায় 
লাগানোর জন্য বহ; ব্যবহৃত। এ 
সংকর ধাতুকে : অসমিরিডিয়াম 
(05101110100) ) বলে | 
অসমোঁসস ০5০5১5  নহিলহগ 
(পদার্থ-বিদ্যা ) ) 
কতকগঢুলি বস্তুর বা বিল্লার মধ্য 
দিয়া তরল পদার্থের একমুখ' প্রবাহ । 
একি রাবার বিল্লার মধ্যে কিছ; 


| 


১২ 


জ্লপান্রে রাখা যায় তো দেখা যাইবে 
যে, আলকোহল বিল্লী-প্রাকারের মধ্য 
জলের সাঁহত াশতেছে, কিন্তু 
বাঁহরের জল 'বিল্লীগান্রের মধ্যকার 
আ্যালকোহলে পেশীছিতে পাঁরতেছে 
না। সেলোফেনের 'বল্লীর মধ্যে ছু 
শকরা দুব রাখিয়া উহাকে জলপর্ণ 
পান্ত্রের মধ্যে স্থাপন: করলে, জল 
ধিল্লীর মধ্যে ঢুকিয়া, শর্করা দ্ুবকে 
লঘঢ করিবে, ীকন্ত্; শর্করা বাহিরের 
জলে সপ্তারত হইবে না। এই 
ব্যাপারকে অস্মোসিস বলে এবং এ 
ধরনের বিল্লীকে আপ্রবেশ্য (semi- 
permeable) বলে । আপ্রবেশ্য 
দিল্লীর ভিতর অবাস্থত দ্রবের মধ্যে 
জলের প্রবেশ বন্ধ করার জন্য যে 
পাঁরমাণ চাপ দেওয়া প্রয়োজন তাহাকে 
অস্মোটিক প্রেষ ( osmotic press- 
Ure) বলে। দুইটি দুবণের অস্‌- 
মোটিক প্রেষ সমান হইলে উহাদের 
আইসোটোঁনক (1500710) দ্রবণ 
বলে। জীব রাজ্যে অস্‌মোসিসের খুব 
গরু ভূমিকা ৷ বৃক্ষের শিকড়েরা ইহার 
প্রভাবেই মৃত্তিকা হইতে রস সংগ্রহ 
করে বাঁলয়া বিজ্ঞানীদের আঁভমত ৷ 
কোষের প্রাচীরগযীল এ ক্ষেত্রে 
আগ্রবেশ্য বিল্লীর কাজ করে। 
প্রাণীদের দেহকোষেও এই উপায়ে নানা 
দ্রাব্য বস্তু বাহিরের রস হইতে কোষের 
ভিতরে প্রবেশ কাঁরতে পারে এবং 
কোষের পারত্যাজ্য বস্তু এইভাবে 
দেহের রসের মধ্যে মুক্তি পায় । 

আঁসিলেটর 09০11960: দোলক [ বাংলা 
ও হিন্দী ] ( পদাৰ্থ-বিদ্যা ) 


বৈজ্ঞানক অভিধান 


রেডিও ভাল্‌ভ বা টিউব ঘটিত 
তীঁড়িতবর্তনী বাহার মধ্যে বাঞ্ছিত 
কম্পাঙ্কের ( ৮eque৷০১ ) পারব্তাঁ 
তীঁড়ৎ প্রবাহ উৎপন্ন হয়। এ প্রবাহকে 


অসিলেটর বর্তনী 

অসিলোঁটং কারেণ্ট বলে । ইহা মূলতঃ 
পাঁরবর্তাঁ তাঁড়িৎ প্রবাহ ( 81157780178 
current ) | 
আঁসলোগ্রাফ 05011102901 লীততন- 
ইলী (পদার্থবিদ্যা) 

পরিবতাঁ বিদুৎ প্রবাহের আকার 
চিত্রে লাঁপবদ্ধ করার বা দেখানোর 
যন্ বিশেষ । বর্তমানে একটি ক্যাথোড 
রশ্মি টিউবের প্রাতপ্রভ (fluorescent) 


লাপবদ্ধ করা হয়। এই রুপ লিপিবদ্ধ 
করার ব্যবস্থা যদ স্বয়ংক্রিয় হয়, তাহা 
হইলে সেই যন্তুকে তখন আঁসিলোস্কোপ 
( oscilloscope ) বলা হয়। 
আঁস্টঁচ 99410 উটপাখী হয সুবা 
(প্রাণী-বিদ্যা ) 

আফ্রিকার অধিবাসী বৃহৎ পক্ষী 
{বিশেষ ৷ পক্ষীকূলে ইহারাই বৃহত্তম । 
পঢং অস্ট্রিচ ওজনে প্রায় সাড়ে আট মণ 
ও লদ্বায় ৮ ফুট । ইহাদের পাখাগযুল 
দেহের অনুপাতে খুব ছোট বাঁলয়া 
তাহাদের সাহায্যে ইহারা উড়তে 


বৈজ্ঞানিক অভিধান ৯৩. 


পারে না। কিন্তু ইহারা খুব দ্রুত 
দৌড়াইতে পারে এবং দৌড়াইবার সময় 
করে। দৌড়াইয়া ইহারা অশ্বের 
বেগকেও ছাড়াইয়া যায়। এক এক 
কদমে ১০ হাত অতিক্রম করে। 
ইহাদের পায়ের শক্তি অসাধারণ এবং 
লাখির ঘায়ে শন্তুকে জখম কাঁরতে 
পারে। পায়ের মাঝের আঙ্গুলের নখ 
দিয়াও শন্লুর পেট চিরিয়া ফোলতে 
পারে । ইহারা নিরামিষাশী । .এক- 
একটি ডিম প্রায় দেড় কিলোগ্রাম 
ওজনের হয়। ইহাদের মদ্দাপাখী 
সাধারণতঃ দুই সাতটি পর্যন্ত মাদী 
লইয়া বাসা বাঁধে। ইহাদের পালখ 
সৌখীন সমাজে আদৃত বলিয়া এই 
পাখী পেশাদার শিকারার হাতে প্রায় 


লোপ পাইতে চলিয়াছে। এখন সেই : 


জন্য দ্থানে স্থানে ইহাদের পদুষিয়া, বংশ 
বৃদ্ধি করানোর ব্যবস্থা হইয়াছে । সময় 
সময় ইহারা লম্বা গলাটি মাটিতে 
রাখিয়া বিশ্রাম করে বািয়া একটা 
মিথ্যা ধারণা চালত আছে যে, ইহারা 
ভয় পাইলে বালির মধ্যে মাথা 
গণীঁজয়া স্থির হইয়া থাকে। 
অস্ট্রোলয়া 489/9118 ( ভূগোল ) 
পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ । আয়- 
তনে মাত্র সাড়ে উনন্রিশ লক্ষ বর্গ 
মাইল। জনসংখ্যা মান্র এক কোটি। 
চতুর্দকে সমুদ্র বেষ্টিত বলয়া ইহাকে 
পাথবীর বৃহত্তম দ্বীপও বলা যায়! 
ভূ-বিজ্ঞানীদের মতে ইহা পৃথবীর 
অল্প বয়সে দক্ষিণ ভারত ও দক্ষিণ 
আফ্রিকার সাঁহত যুক্ত ছিল। পরে 


স্থানে স্থানে অধোগমন জনিত সমুদ্র 
ব্যবধানের সৃষ্টি হয়। এই জন্য কয়েক 
প্রকার উদ্ভিদ ও প্রাণী যাহা অভিব্যক্তি 
ক্রমে পথবার অন্যান্য স্থল ভাগ হইতে 
নিশ্চিহ্ন হইয়াছে, তাহারা এই দ্বাঁপে 
আশ্রয় পাইয়া বর্তমান যুগ অবধি 
টিকিয়া গিয়াছিল। 
ত্যা 

আযাকটিনিক রেজ্‌ actinic rays 
বিকারক রশ্মি দ্ধিয়াস্থবীল্ত কি” 
(পদার্থ-বিদ্যা ) 

সূর্ধরশ্মির যে অংশের রাসায়নিক 
প্রভাব আছে । দৃশ্য রশ্মিসম্‌হের মধ্যে 
বেগুনী ও ভায়োলেট রঙের রশ্মিগ:লি 
আলোকচিন্রের প্লেট ও ফিলমকে. 
প্রভাবান্বিত করায় ছবি তোলা সম্ভব 
হয়। অতি বেগুন (ultra violet) 
রশ্মিগলির এই প্রভাব আরও তাঁব্র। 
দেহের কয়েকাট রোগে এই রশ্মিগুলি 
রোগোপশমেও সাহায্য করে। 
আযক্টানিয়াম actinium 
( পদার্থ-বিদ্যা ) 

ধাতব মৌল । চিহ্ন 4১০। পার- 
মাণাবক ক্রমাঙ্ক ৮৯, পরমাণু ভর 
২২৭। তেজক্কিয়তা (radio activity) 
ইহার বৈশিষ্ট্য । ইউরেনিয়াম হইতে 
তেজক্িয় বিশরন (disintegration) 
দ্বারা উৎপন্ন হয়। ইহার পূর্বের মৌল, 


প্রোটো আযকটিনিয়াম। ইহার অর্ধ- 


আয়, (half life) প্রায় ২০ বংসর। 
ইহার ক্রমিক বিশরনের শেষ ফল যে 
সাঁসা তাহার পরমাণূভর ২০৭ । এই 
বিশরনজাত তেজাক্ষিয় মৌলগুলিকে 
সম্টগত ভাবে আ্যাকটিনিয়াম পায় 


BP ্য্ু 


১৪. বৈজ্ঞানিক অভিধান 


(60163) বলে ৷ জন্য দুইটি পর্যায় 
যথাব্রমে , ইউরেনিয়াম ও থোরিয়াম 


রাসায়নিক প্রভাব দ্বারা আলো- 
কের তীব্রতা পাঁরমাপ করার যন্ব্র। 
শক্সািলক আযাসিডের বিয়োজনের 
হারের সাহায্যে এই মাপ করা যায়। 
ফটো তুঁলবার লেনস কতখানি সময় 
খোলা রাখা হইবে তাহা নিধারণ করিতে 
অনেক সময় এই যন্ত্র ব্যবহৃত হয় । 
ত্যাকটনোমাইসিট্‌স actinomycetes 
(জীবাবদ্যা) 

ব্যাক্টিরিয়াদের এক প্রধান গোষ্ঠী 
ইউব্যাকাটারয়াদের অন্যতম শাখা । 
ব্যাক্‌টারয়াদের মত ইহাদের কোষ- 
প্রাচীর দৃঢ় এবং নিজেদের দ্বিধাবিভন্ত 
করিয়া শৃঙ্খলাকার শাখা-প্রশাখা সৃষ্টি 
করে। এইগনুল ভাঙ্গিয়া আবার নুতন 
ব্যাকাঁটরিয়ার জন্ম হয় । একন্তে বহু 
থাকলে ছত্রাকের ন্যায় দ্ট হয়। 
আযাকডাকৃট aqueduct জন্তধন্ত 
(ভূগোল) 

নদীহীন দেশে দুর হইতে জল বহন 
করার জন্য পাকা নালা বা নল। 
সাধারণ নালা হইতে ইহার প্রভেদ এই 
যে নালা যেমন সব সময় জাম কাটিয়া 
তৈয়ার হয়, এই কতুটি অনেক সময় 
জমির উপর দিয়া পাহাড়াদি আত্ম 
করিয়া যায় ! রোমানদের প্রধান জল- 
সেতুগ:ুলি বিশ্ববিখ্যাত ৷ 


আ্যাকাঁসস এXiও অক্ষ [বাংলা ও হিন্দী] 
(জ্যামাত) 

যে রেখা দ্বারা কোন চিন্রকে ভাগ 
কাঁরলে উভয় পাশর্ব সমান হয়। 
(জ্যামিতিক বিশ্লেষণে) যে রেখা 
হইতে কোন - বিন্দুর অবস্থিতি 
পরিমাপ করা হয় । পদার্থ-বিদ্যায়ও 
এই কথাটি বহ: ক্ষেত্রে ব্যবহৃত হয়, 
যথা কেলাসাক্ষ (crystalline axis), 
চুদ্বকাক্ষ (magnetic 815), আলো- 
কাক্ষ ( optical axit, optic axis ) 
ঘূণক্ষি (axis of rotation), দোল- 
নাক্ষ (axis of oscillation ), 
লেনসের অক্ষ, দুরবানের অক্ষ ইত্যাদ । 
আযাকসূল 8%19 অক্ষদণ্ড ঘৃহী 
(যন্তাবদ্যা ) 

চক্রবাহত যানে দুই দিককার 
চক্রকে যে কাষ্ঠ, ধাতু বা অন্য পদার্থ 
'নার্মত দণ্ড যোগ করে। ইহার সাহা- 
য্যেই ঘর্ণ/মান চক্রের বৃত্তাকার গত 
যানের রৈখিক গতিতে পাঁরণত হয় । 
আ্যারিক্্যাভিন acriflavine 
( চিকিৎসা-বিদ্যা ) 

জৈব রাসায়ানক আ্যাক্রাডন 


CH 

(acridine) (C,H, _CsH,) ঘাটত 
N 

রঞ্জক (795০), বর্ণ লালচে হলদে ৷ 


দুষিত ক্ষতে ইহার লঘু দ্রবণ প্রয়োগ 
করিলে ক্ষতকে নিবাঁজ কাঁরতে সাহায্য 


.করে। দেহাভ্যন্তরেও কোন গহবরে 
বীজ সংক্রমণ হইয়া থাকলে ইহার খুব 


লঘু দুব দ্বারা ধৌত করা হয়, যেমন 
বাণ্তর প্রদাহে। 


মিঃ 
i 
fl 


পিটুইটারা গ্রন্থির দোঁব'ল্যজনিত 
রোগ বিশেষ । ইহাতে মাথাটা বড় 
হয়, মহখ ও চামড়া মোটা ও কর্কশ হয়, 
হাত পা অদ্বাভাঁবিক ভাবে বাড়ে। 
রোগ বেশী দুর অগ্রসর হইলে হৃংপণ্ড 
ও উদর স্ফীতি ঘটে । 


ত্যাক্লোম্যাটিক লেন্‌স achromatic 
1905 অবর্ণ লেন্স জন্ঢান্ক ভাত 
(পদাৰ্থবিদ্যা ) 


প্রাতসরণ জানত কিছু বিচ্ছরণ ( dis- 
persion) ঘটে, তঙ্জন্য লেন্সের প্রতি 
বিদ্বকে ঘিয়া নানা বর্ণ প্রকাশ পায় 
এবং তাহার স্পষ্টতা ব্যাহত হয় ॥: এই 
জন্য লেনস প্রস্তুতকারকগণ একাধিক 


. প্রাতিসরাঙ্ক বিশিষ্ট কাচের সাহায্যে 


acceleration 


ত্বরণ ll বাংলা ও হিন্দী ] (বল-বিদ্যা) 


ত্যাক্‌পিলারেশান 


কোন বস্তুর বেগ যদি বাড়িতে 
থাকে তাহা হইলে বেগ বৃদ্ধির 
হারকে এ বস্তুর ত্বরণ বলে। বেগ 
যদি কমিতে থাকে তো বেগ হাসের 
হারকে এ বস্তুর মন্দন (754. 
dation ) বলে৷ বেগ যাঁদ সরল রেখা 
ধারয়া হয় তো বেগ বৃদ্ধির হারকে 
বৈখিক ত্বরণ ( linear accleration ) 
বলে। আর বেগ যাঁদ চক্রাকারে হয়, 
সে বেগের পরিবর্তনের হারকে 
কৌণিক (5৪188187) ত্বরণ বা মন্দন 
বলে। কিন্তু কোন বস্তু যদি কোন 


কেন্দ্রের চতুর্দকে বৃত্তাকার কক্ষে সমান 
কৌণিক বেগে ঘুরতে থাকে তাহা 
হইলে বেগের, কোন পরিবর্তন না 
হওয়াতে কৌণিক ত্বরণ শুন্য হইবে, 
কিন্তু দেখা যায় যে, এ অবস্থায়ও 
বস্তুটির কেন্দ্রাভমনখে একাট ত্বরণ 


“থাকে, উহাকে বেন্দ্রাভগ ( cen- 


80011) ত্বরণ বলে। উহা না 
থাকিলে বস্তুটি কক্ষচ্যুত হইয়া কক্ষ- 
পথের স্পর্শক ধরিয়া সোজা চলিয়া 
যাইত। এই বরণের সূত্র {= 
যেখানে £= ত্বরণ, = বস্তুটির কক্ষের 
স্পর্শক পথে বেগ ও :-কক্ষবৃত্তের 
ব্যাসার্ধ । 


১৬. * বৈজ্ঞানিক আভধান 


_ আ্াকউামউলেটর 


accumulator 
সণ্চারক [ বাংলা ও 'হন্দী ] 
( পদাৰ্থবিদ্যা ) 


গ্রাহীতাড়ং সেল ( secondary - 


electric cell ) এর অন্য নাম'। 


নামক প্রথম শ্রেণীর তারা ইহার 


acoustics 
( বাস্তুবিদ্যা ) 
ব্যৎপাতিগত অর্থে ধ্ৰনোবিজ্ঞান 
কিন্তু প্রযযন্তি বিদ্যায় যে সবপ্রেক্ষাগৃহে 
বা রঙ্গালয়ে গান, অভিনয় প্রভৃতি হয় 
তাহাদের মধ্যে ধ্যান কি ভাবে রাহিত 
ও প্রতিধ্বানত হয় তাহার চকে এই 
নামে আভীহত করা হয়। বিশেষভাবে 
ধ্বনির অনুরণন ( reverberation ), 
প্রীতফলন ( reflection) ও ব্যতী- 
করণ (interference )-এর চা | 
বাদ্যযন্ত্রের গঠন যাঁহারা অনুধাবন 
করিয়াছেন তাঁহারাই জানেন যে, 
বেহালা, এসরাজ, সরোদ, পিয়ানো, 
প্রভৃতি যন্রের বাজনা অনদুরণনের 
জন্যই উপভোগ্য হয়। প্রেক্ষাগৃহে 
ও রঙ্গালয়ে যথাযোগ্য অনুরণন না 
হইলে গান বাজনা জমে না। তেমান 
মান্রাতীরন্ত প্রতিফলন ও ব্যতীকরণের 
জন্যও প্রেক্ষাগৃহের সঙ্গীত বা আবৃত্তির 
উপভোগ ব্যাহত হয় । এই জন্য যে 
সমস্ত স্থপতি প্রেক্ষাগৃহ বা: রঙ্গালয়ন 


নিমাণের ভার পান, তাঁহাদের এই 
শাদ্বের সঙ্গম চর্চা করিতেই হয় । 

আযাকোনাইট Aconite (রসায়নশীবদ্যা) 
তার টীদ্ভজ্জ {বিষের উৎস। বাটার. 
কাপ ( butter ০8০) জাতীয় ফুলের 
গাছ হইতে আ্যাকোনাঁটন নামক 
উপক্ষার (8119101) নিচ্কাশত হয় । 
এই উপক্ষার সেবনে নার্ভের ডগাগনল 
ও মেরুদণ্ড অবশ হইয়া যায় এবং 
নিশ্বাস বন্ধ হইয়া মৃত্যু ঘটে । 

আযাকোয়াটন্উ aquatint (প্রয়োগ- 


সাহায্যে চিত্র খোদাই করিয়া রঙ্গীন 
চিত মুদ্রেণের কারুশিল্প । এই প্রণালী 
প্রথম ফরাসীদেশে আবিষ্কৃত হয় । 
আ্যাকোয়াফাঁটস 2quafortis রসায়ন" 
বিদ্যা) 

নাইট্রিক আযাসিডের অন্যতম নাম । 
আযাকোয়ামোরন aquamarine বন্ধ 

(ভূবিদ্যা) 

নীলচে সবুজ রঙের বৈদ;্ধমাণি । 
আ্যাকোয়ারাজয়া 91890819 অন্লরাজ 
(বাংলা ও হিন্দী) ( পদার্থাবদ্যা )' 

একভাগ নাহীট্রিক আযসিড ও চার 
ভাগ হাইড্রোর্লোরিক আযসিড মিশাইয়া 
যে তরল, পদার্থ পাওয়া যায়। স্বর্ণ 
দ্রবণের কার্যে“ স্বর্ণকাররা ইহা ব্যবহার 
করেন। স্বর্ণ অন্য কোন আযসিডে 
দ্রবীভূত হয় না, অথচ ইহাতে হয় বলিয়া 
ইহার রাজা খেতাব। আরও কয়েকটি 
খাঁনজ পদার্থ বা ধাতু যাহা অন্য কোন 


আযসিড দ্বারা ক্ষু্ হয় না, তাহারা 


ইহা দ্বারা আক্রান্ত হয়। 


বৈজ্ঞানিক অভিধান - ১৫ 


আযাকোয়ারিয়াম aquarium 
অল্তর্জীনহান্তা (প্রাণী-বিদ্যা ) 
স্বচ্ছ কাচ দ্বারা নির্মিত চৌবাচ্চা, 
যাহাতে সঞ্চরমাথ জলচর. প্রাণীদের 
গতিবিধি লক্ষ্য করা যায় ৷ ছোট ছোট 
বাক্সের মত চৌবাচ্চার রঙীন ছোট 
ছোট ও. নানা অদ্ভুত আকারের মাছ 
রাখিয়া আজকাল শোৌখীন লোকেরা 
আসবাব হিসাবে ব্যবহার করিয়া গৃহ- 
শোভা বর্ধন করেন। 
আ্যাকোয়ারিয়াস Aquarius : কুম্ভ 
(বাংলা ও হিন্দী ) (জ্যোতর্বিদ্যা) 
কুদ্ভরাশি নামে খ্যাত রাশিচক্র 
(Zodiac )-স্থিত তারামণ্ডল । 
আ্যাক্যাইম্যাটিজেশন এcclimatization 
ঘহিি্নিজন্ুদ্ধুন্তল (প্রাণী-বিদ্যা ) 
কোন জীবের (প্রাণী বা উদ্ভিদ্‌) 
অভ্যস্ত প্রাতবেশের (environment) 
পরিবর্তন ঘটিলে পরিবর্তিত প্রতিবেশের 
সহিত খাপ খাওয়াইয়া নিজের জীবন- 
ধারাকে সহজ করিয়া লওয়া । জীবটি 
যদি এই কার্য উপযান্ত সময়ের মধ্যে 


করিতে সক্ষম না হয় তাহা হইলে 


তাহার ক্ষাত হয়, যেমন সোনালী 
মাছের আধারের জলকে যাঁদ ২৫' সেঃ 
উষ্ণতায় কিছুদিন রাখা যায়, তো মাছ- 
গুলি উহাতেই অভ্যস্ত হইয়া যাইবে । 
তাহার পর যদি তাহাদের ৫" সেঃ-এর 
নীচে বা ৩৬ সেঃ-এর উপরের উষ্ণতার 
জলে ছাড়িয়া দেওয়া হয় তাহা হইলে 
উহারা মরিয়া যাইবে, কিন্তু ৫' সেঃ 
বাশষ্ট জলে স্বচ্ছন্দ বাঁচিয়া থাকিতে 
পারে এরুপ ভাবেও সোনালী মাছকে 
অভ্যস্ত করা যায়৷ যাঁহারা হিমাচল 
২ 


আাঁভযানে যান তাঁহারা ৮০ 2. 
যাওয়ার আগে মধ্য স্তরে নিজেদের খুব! 
ঠাণ্ডায় ও বিরল বায়; সেবনে নিজেদের 
আযাক্লাইম্যাটাইজ করিয়া তৈয়ার কারয়া: , 
লইলে ফল ভাল হয় । 
আযাগেট ৪8৫ অকীক: (বাংলা ও. 
হিন্দী) (ভূ-বিদ্যা ) 

নানা রঙের খনিজ প্রস্তর বিশেষ 
অপেক্ষাকৃত অল্প দামের অথচ সহজে 
ক্ষয় প্রাপ্ত হয় না বাঁলয়া, যন্বের যে সব 
অংশ বেশী ঘা'ত হওয়ার স্ভাবনা, 
সেখানে ব্যবহৃত হয়, যেমন তুলাষন্তের 
দণ্ডের উপর যেখানে দাঁড় বসানো 
থাকে বা যে স্থান হইতে পাল্লাগঢুজি' 
বঢলানো থাকে: সেখানে ৷ ' ঘড়ির 
যাহাকে “জ.য়েল'? বলা হয় সেও প্রায় 
এই বন্ত; ৷ ব’ক্ষণাগারে বিশেষ বিশেষ 
প্রক্রিয়ার অকাঁকের খলন্যাঁড় ব্যবহৃত 
হয়। t 
নটা পট দল না 1 70 
(জ্যামিতি) 

এক সমতলে দুইটি সরল রেখা 
একটি বিন্দুতে ছেদ কারলে যে চিত্র 
উৎপন্ন হয় তাহাকেই কোণ বলে । সরল 
রেখা, দুটিকেই উহার: বাহ; বা ভুজ 
এবং ছেদ বিদ্দাটকে উহার শীর্ধ বলে। 


প্রামানিক জ্যামিতিতে দুই. বা ততো- 


ধিক সমতল একই রেখায় মিলিত হইলে 
ঘন কোণের (5011৫. angie ) উপাত্ত 
হয়। 
্যা্গল্‌সাইট 8596 ('ভূ-বিদ্যা ). 
প্রাকৃতিক লেড সালফেট ঘটত 
খনিজ ৷ সাঁসার সুপারচিত. আকর ৷ 
সং ৮০৪04, আপেক্ষিক গ্রন্থ ৬'৩। 


হর বৈজ্ঞানিক আভধান 


ত্যাঙ্গস্ট্রইম Angstrom, A. J. 
(১৮১৪-১৮৭৪ ) 

সুইডেন জাত পদার্থ-বিজ্ঞানী.। 
. সূর্যালোকের দৃশ্য বর্ণালীর প্রত্যেক 
, কষ্ণরেখার তরঙ্গ-দৈর্ঘ্য নির্ধারণ তাঁহার 
প্রখ্যাত বিজ্ঞানকৃতি ৷ তাঁহার সম্মা- 
নার্থে আলোকের তরঙ্গ-দৈর্ঘ্য পাঁর- 
মাপের একক তাঁহার নাম বহন করে । 
ইহার পরিমাপ এক সোন্টিমিটারের এক 


ভাগের রাসায়নিক সংগঠনের সংকেত 
2 CuCO, Cu (019)5 | তাসের 
অন্যতম আকর । 

আ্যাজমাথ এzimঘh ?দগংস (বাংলা ও 
হিন্দী) (জ্যোতির্বিদ্যা ) 


খগোলকে কোন জ্যোতিচ্কের অব- : 


স্থিতি জ্ঞাপক কৌণিক পরিমাপ ৷ মধ্য- 
রেখার উত্তর ও দক্ষিণ শেষ বিন্দু 
হইতে ইহার গণনা শুর হয় । 
আ্যাজোকম্‌পাউণ্ডস ' ৪2০-০0]17080709 
(রসায়ন-বিদ্যা) 

জৈব রসায়নে এক শ্রেণীর যৌগ 
যাহার মধ্যে দুইটি মাইট্রোজেনপরমাণড 
যুগ্ম যোজ্যতা দ্বারা পরস্পরের সহিত 
যুক্ত. আছে,__N= এইভাবে । 
বোঞ্জন (benzene) অণু ঘাঁটত 
আযাজো যোগগ;লি হইতে অনেক প্রকার 


সংশ্লোষত রঞ্জক ( synthetic dyes ) 

তৈয়ারী হয়। $ 

আ্যাজোঁয়ক রক্‌স 82010 rocks 

অজীবীয় শিলা জানন্থাল হাঁ 

(ভবদ্যা ) 
ভুত্বকের যে সমস্ত শিলান্তরে কোন 

জৈব পদার্থের চিহ্ন পাওয়া যায় না। 


আযাটমসফিয়ার atmosphere 
বায়ুমণ্ডল [বাংলা ও হিন্দী] (ভুগোল) 

ভুগোলকের বায়বীয় আবরণ । 
ইহা ভুপ্‌ষ্ঠ হইতে বহুদুর পর্যন্ত 
বিস্তৃত । আবহবিদ্‌রা ইহাকে মোটা- 
মুটি তিনটি স্তরে ভাগ করেন। মের;- 


- প্রদেশে ভুপন্ঠে হইতে প্রায় পাঁচ মাইল 


IN AN ATTENUATED FORM 
THE AIR EXTENDS FOR 500 MILES 


2328 
APPLETON LAYER 


--TKenNeLlY-HeAVisioe 0১১৯] 


STRATOSPHERE 
TROPOSPHERE 


৬ পাশা = 


RAEN 


AY 2 


28০০০০৮৮০০৯ ০১১০ 


চির 


বৈজ্ঞানিক অভিধান ১৯ 


উচু এবং বিষুবরেখার কাছে ভূপ্‌ষ্ঠ 
হইতে প্রায় এগারো মাইল উঁচু একটি 
{ troposphere) বলে। ইহার 
মধ্যে সাধারণতঃ : উচ্চতানুযায়ী 
উষ্ণতা কমিয়া থাকে এবং ইহা সদা 
চঞ্চল, মেঘ, ঝড়, বৃষ্টি, তুষারপাত 
ইত্যাদির অকুস্থল ৷ ইহার উপরের স্তর 
অপেক্ষাকৃত শান্ত এবং সেখানে উষ্ণ- 
তাও প্রায় স্থির । ইহার নাম স্ট্রযাটস্‌- 
ফিয়ার (stratosphere ), গভীর 
তায় ইহা প্রায় ৫০ মাইল ৷ 'ইহারও 
উপরের স্তর সু্যালোকের আতিবেগুনী 
রাশ্মদ্বারা তাঁড়তাহিত ৷ উহাকে আয়- 
নোসফিয়ার (ionosphere ) বলে। 
ভূপৃজ্ঠে বেতার-তরঙ্গ সম্প্রসারণের 
{দক হইতে শেষোন্ত ভ্তরাট অত্যন্ত 
গযুর্ত্বগর্ণ। বায়ুমণ্ডলের উপাদানের 
অধিকাংশ অক্সিজেন ও নাইট্রোজেন ৷ 
ইহা ছাড়া ট্রপসৃফিয়ারে অল্প পরিমাণে 
কার্বন ডায়ক্সাইড ও জলীয় বাষ্প 
থাকে । উপরের স্তরে ওজোন (০2০০) 
এবং সবই নাইস্রোজেনের সাহত 
কতকগ্ীল নিক্কিয় গ্যাস, আগ্গন, 
ইত্যাদি আত অল্পমাত্রায় মিশ্রিত থাকে। 
আ্যাটম ৪০70 পরমাণু [ বাংলা ও 
হিন্দী ] (রসায়ন বিদ্যা ) 

মৌল পদার্থের ক্ষুদ্রতম বিভাজিত 
অংশ যাহাতে মৌলের রাসায়নিক ধর্ম 
আবিকৃত থাকে | অধিকাংশ রাসায়নিক 
বিক্রিয়ায় ইহারাই একক । উনবিংশ 
শতাব্দীতে ইহাঁদগকে জড় পদার্থের 
-আবিভাজ্য কণা বলিয়া মনে করা হইত, 


কিন্তু তেজক্কিয়তার আঁবচ্কারের পর 
হইতে এই ধারণা পারত্যন্ত হয়। 
বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী প্রত 
পরমাণু প্রোটন, নিউটন ও ইলেকট্রন... 
দ্বারা গঠিত । প্রোটন ও নিউট্রনের 
গোচ্ঠীকে যুগপৎ পরমাণুকেন্দ্ 
(nucleus) বলে । প্রোটন ও ইলেকট্রন 
যথাক্রমে পাঁজাটভ ও নেগেটিভ 'বিদন্যৎ 
দ্বারা আহত। কিন্ত প্রাত পরমাণতে 
প্রোটন ও ইলেক্‌ট্রনের সংখ্যা সমান 
হওয়াতে পরমাণুরা সাধারণতঃ 
বৈদযাতিক ভাবে উদাসীন (25801), 
কেন না নিউট্রনে কোন বদন্যৎ আধান 
থাকে না। তবে কোন কারণে বিদ্যুৎ 
আধানের সমতা ' বিলুপ্ত হইলে, 
পরমাণুটি তাঁড়তাহিত হয় এবং তাহাকে 
তখন আয়ন (197.) বলে। 

আ্যাটম বম atom bomb (রসায়ন- 


বিলুপ্তি ঘটে, উহাই বিপুল শান্তিতে 


বিল্মাপ্ত ঘটে । কিন্ত; এই 'বিক্ৰিয়াকে 
চাল? কাঁরতে হইলে যে পারমাণ উষ্ণতার 


২৪০... বৈজ্ঞানিক আভধান 


প্রয়োজন হয় তাহা প্রথমোন্ত পার- 
মাণাবক বিস্ফোরণ ছাড়া পাওয়া যায় 
না।.. দ্বিতীয় বোমাকে হাইড্রোজেন 
বোমা বা থামেনিউক্লিয়ার বোমা বলে 
এবং ইহার প্রত্যেকাটতে . প্রথমোস্ত 
শ্রেণীর বোমা যোগ করা থাকে। 

আ্যাটামক এনার্জি atomic energy 


পারমাণবিক শান্তি ঘাহমাত্ত্রিন্ক তলা 


(পদার্থবিদ্যা) 


.. যদিও _বাচ্যার্থে প্রতি পরমাণুর. 


গতীয় ও স্থিতিক (kinetic and 
potential)  শান্তকেই. এই. নাম 
দেওয়া উচিত, তথাপি বর্তমান যুগে 
পারমাণবিক নিউক্লিয়াসের- বিভাজন 
(fission ) জানত বা সংশ্লেষ ( fusi- 
০০.) জানত যে বিপুল শান্ত মুক্ত হয় 
এবং যাহা মানুষের কল্যাণে বা 
অকল্যাণের উৎস হিসাবে ব্যবহৃত হইতে 
পারে তাহাকেই লক্ষ্যার্থে পারমাণবিক 
শান্ত আখ্যা দেওয়া হয়। জড় বস্তুর 
ভর ও শত্তিকে একই সডত্রে গ্রনুন করা 
বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের 
অন্যতম বিশ্ৰুত বৈজ্ঞানিককৃতি। এই 
সান্রটি হইল E=mc:, B= শাস্তি, 
m=ভর ও ০= আলোকের গতিবেগ 
(প্রতি সেকেণ্ডে প্রায় ত্রিশ কোটি 
সোট্টামটার))। পারমাণবিক _ নিউ- 
ক্লিয়াসের বিভাজন বা সংশ্লেষের ফলে 
'যাঁদ এক গ্রামের কয়েক সহস্রাংশ 
ভরও বিলুপ্ত হয়, তাহা .হইলে তাহার 
বদলে যে শাস্তির উদ্ভব হইবে, তাহা 


ত্রিশ কোটির বর্গ দ্বারা গঢ়ুণিত 


হওয়াতে কিরূপ বিপূলাকার ধারণ 
করিবে তাহা সহজেই অনুমেয় । 


আধুনিক শিল্পব্যস্ত যুগে শিল্পের শক্তি 
বেশীর ভাগ ক্ষেত্রে কয়লা ও খাঁনজ 
তৈল পঢড়াইয়া সংগ্রহ করা হয়। এই 


" দুইটি শাক্তির উৎসই পৃথিবীর শৈশব 


কালে ভূত্বকে জমা হইয়াছিল, এবং 
ইহার ভাগ্ডার দ্বভাবতঃই সীমিত, কেন 
না উহা আর নূতন করিয়া জন্মাইতেছে 
না, কিন্তু পারমাণাবক শান্তির 
উৎস অফুরন্ত, এই জন্য আজ পৃথিবীর 
সকল শিল্পোন্নত দেশে ইহার 
সুনিয়ন্লিত উৎপাদনের চেষ্টা করা 
হইতেছে । 
আযাটমিক ওয়েট atomic weight 
পরমাণু ভার (বাংলা ও হিন্দী) 
(পদার্থ-বিদ্যা) 

যেহেতু পরমাণ্‌গণ্নীল রাসায়নিক 
ক্রিয়ার একক, সেই জন্য দুইটি মৌল 
যে পাঁরমাণ ওজনে পর্পরের সহিত 
রাসায়নিক যৌগ গঠন কারবার সময় 
যুক্ত হয় তাহাদের অন, পাত অপার" 
বর্তনীয়, এবং উহাকে তুল্যাঙ্ক (9০ 
valent weight) বলে | এক 
মৌলের এক পরমাণ আর এক মৌলের 
এক বা একাধিক. অখণ্ড সংখ্যার পর- 
মাণদর সাহত যুক্ত হইতে পারে, এই. 


 শেষোস্ত সংখ্যাকে যোজ্যতা (valency) 


বলে।  তুল্যা্ক_ ও যেজ্যতার 
গুণফলকে পরমাণু ভার বলে। 
অক্সিজেনের পরমাণু ভারকে ১৬ 
ধরিয়া সেই হিসাবে অন্যান্য মৌলের 
পরমাণু ভারকে সংখ্যায় প্রকাশ করা 
হয়। কিন্তু ইহা মৌলগ;লের এক 
একাট পরমাণুর ভার নয় । 

আ্যাটামক নাম্বার atomic number: 


Tey, 


আ্যাটামক পাইল . 


বৈজ্ঞানিক অভিধান ২১ 


“প্রমাণ;'ক্রমাঙ্ক (বাংলা ও হিন্দী) 
(পদার্থবিদ্যা ) 


পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি 
প্রোটন থাকে তাহার সংখ্যাকে পরমাণু 
ক্লমাৎ্ক বলে, ইহা নিউক্লিয়াসে 
পাঁজটিভ বিদ্যুতের আধানের সমান । 
প্রত্যেক পরমাণ্দতে প্রোটন ও নিউ- 
ক্লিয়াসের বাহিরের ইলেকট্রনের সংখ্যা 
সমান বাঁলয়া সমগ্র পরমাণুটি বৈদ্য 
তিক দিক দিয়া উদাসীন, কাজেই 


50৮1005161৩ 


পরমাণুর ইলেকট্রনৈর সংখ্যা পরমাণড- 
ক্রমাঙ্কের সমান ৷ বর্তমান রসায়নের 
সিদ্ধান্ত অনুযায়ী পরমাণদুদের 
নিক ধর্মের মুূলনিয়ন্্ক বলিয়া ধরা 
হয়, কাজেই এই সংখ্যা মৌলের একাঁট . 
বিশিষ্ট গ:ণবাচক মান । মৌলসমূহের 
পর্যায়গত শ্রেণীবিভাগ ( periodical 
classification ‘of ::9167)9119 ) 
প্রমাণ; ক্রমাঙ্ক অবলম্বন করিয়াই 
করা হয়। 


GRAPHITE 
MODERATOR , 


CADMIUM 
CONTROL RODS AIR CHANNEL 


আ্যাটমিক পাইল 


atomic pile 


অহ্লাঘ্-নঙ্গী (পদার্থবিদ্যা) 


ও গ্রাফাইটের স্তর পরস্পরের উপর 
সাজান হয় (এই ভাবে ৫৭টি স্তর 
থাকে ) এবং উহার মধ্যে ছিদ্র দিয়া 
ক্যাডাময়াম ধাতু নামত ছাড় প্রবিচ্ট 
করানো হয়। এইগীলকে ইচ্ছামত 


+ভতরে ঢ্ুকাইয়া বা বাঁহর কাঁরয়া 


পারমাণবিক বিভাজনকে নিয়ন্রিত করা 
হইত । এই ধাতু গতর নির্মিত স্তুপকে 
পাইল (pile) নাম দেওয়া হয়। 
পরে পারমাণাবক শক্তি উৎপাদনের 
যন্্রগন্লির আকার ও উপাদান উভয়েরই 
উন্নতি হয় এবং বর্তমানে এই যন্ধ- 
গ্ীলকে আ্যাটমিক 'রিআ্যাকূটর 
( atomic reactor) বলা হয়। 
কোন কোন ক্ষেত্রে : নিউট্রনের বেগ 
প্রশমনের জন্য গঃরু জল ( heavy 
water ) ব্যবহার করা হয় । 


1৯৩ 


২২ বৈজ্ঞানিক অভিধান 


আ্যাটামিক হাট atomic heat পরমাণু 
তাপ ঘহসাঘু জদমা (পদার্থবিদ্যা) 

কোন মৌল পদার্থের আপোক্ষিক 
তাপকে তাহার পরমাণ্‌ ভার দ্বারা 
গুণ কারলে যে সংখ্যা পাওয়া যায়। 
কঠিন মৌলগুলির ১৫ সেঃ উষ্ণতায় 
আপেক্ষিক তাপ নিধরিণ করিয়া তাহার 
সহিত: উহা পরমাণু ভার গুণ করিলে 
উহা প্রায় ৬'৩ সংখ্যাটির কাছাকাছি 
হয়। ইহা দুলোঁ ও পেতির সূত্র 
(Dulong and ৮61৮5 Law) 
নামে খ্যাত, এবং এ সুত্র কঠিন 
মৌলদের পরমাণ ভার সঠিক ভাবে 
নিধারণ করার জন্য ব্যবহৃত হয় । 
আযাটল ৭60]! (ভূগোল ) 

প্রবালজাত বলয়াকৃতি দ্বীপ। 
ইহার মধ্যম্থলে যে নাতিগভীর হুদ 
থাকে তাহাকে উপহৃদ (128000) বলে । 
আ্যাটাক্‌সিয়া 8৫2%19 বালি 
. ( চাকৎসা-বিদ্যা ) 

অন্গপ্রত্যঙ্গের মাংসপেশীর অসম 
অবাস্থাতর জন্য অথবা মন্তিচ্কের স্থান 
বিশেষে আঘাতের জন্য অঙ্গ-প্রত্যঙ্গের 
সম্চু সণ্ডালন যখন রোগীর আয়ত্তের 
চিঁকৎসা শাস্বে এই আখ্যায় অভাহত 
করা হয়। 
আ্যাটাঁভস্‌ম atavism পূব গানুকবাত 


দূন্রসীহুমূন ( জাববিদ্যা ও 
মনোবিদ্যা ) 
কোন জীবদেহে এমন কোন বিশিষ্ট 


প্রত্যঙ্গ দেখা যায়, যাহা বর্তমান যুগে 
অনুরূপ জীবের ব্যবহারে আসে না, 
তখন সেই প্রত্যঙ্গের অস্তিত্বের তত্বকে 


এই আখ্যা দেওয়া হয় । মানবমনেও 
অধুনা লুপ্ত ভাবধারার আকস্মিক 
স্ফুরণকে অনুরূপ অভিধা দেওয়া হয়। 
ত্যাট্রপিন ৪0.০719 (চিকিৎসা দ্যা) 
বেলাডনা শ্রেণীর গাছ হইতে 
নিত্কাশিত বিষান্ত উপক্ষার (alkaloid). 
সংকেত 05759 95 | চক্ষ রোগ 
পরীক্ষার সময় চক্ষুর তারারন্প্র pupil- 
কে বিস্ফারিত করিয়া রাখার জন্য বহুল 
ব্যবহৃত ৷ অন্যান্য রোগেও ইহার কিছ 
{কিছ ব্যবহার আছে এবং ডান্তারখানায় 
«টিনার অফ বেলাডনা” নামেও ইহা 
পাঁরচিত ৷ 
ত্যাত্রীফ atrophy 
অদি ( চাঁকৎসা-বিদ্যা ) 


ক্ষায়ফ্ণুতা 


শরীরের কলা (55০) বিশেষের . 


ক্ষয় ও শুকাইয়া যাওয়া । খাদ্যাভাবে 
বা বিশেষ পেশীর উপর আঁবরাম চাপ 
বা পেশীর বহনাদনব্যাপী অব্যবহারে 
এই রূপ হয়। 
আযাড্ভেকশান ৪0790610% জলিলুল 
(আবহশবদ্যা ) 

আনুভূমিক ( horizontal ) বায়; 
প্রবাহের মাধ্যমে এক স্থান হইতে আর 
এক স্থানে তাপ ও আর্দ্ুতার সপ্টরণ ৷ 
এক এক সময় প্রখর রোদ্র না থাকিলেও 
উষ্ণ বায়; সপ্ালনের জন্য যে হঠাৎ গরম. 
পড়িয়া যায়, এই ব্যাপারই তাহার 
কারণ । 
আ্যাডারনাল ল্যান্ডস্‌ adrenal glands. 
জদিনৃল্ধ সল্যি (শারীর-স্থান ) 

মনুষ্য দেহে বৃক্ধ দ্বয়ের ( kid- 
1595) উপারিভাগে অবাস্থত অন্ত" 
গ্রীন্হদ্বয় (endocrine glands ) $ 


2৮৯ ০০3১8 


বৈজ্ঞানিক আঁভধান 


আয়তনে বুড়া আঙুলের উপাঁরভাগের 
মত, ওজনে & হইতে ১৫ গ্রাম ৷ ভিতরে 
রন্তবাহ প্রচুর । প্রত্যেকাটর স্বতন্ত্র 
দুইটি ভাগ আছে, বাহিরে খোলার মত 
অংশটিকে বলে বহিচ্ভ্তর ( cortex ) 
এবং ভিতরের শাঁসের মত অংশটিকে 
বলে অন্তঃ্তর ( medulla )। গ্রন্থির 
দশ ভাগের এক ভাগ মাত্র অন্তঃস্তর, 
বাকী বাহঃন্তর । এই দুই অংশের 
উৎপত্তি, গঠন ও ক্রিয়ার মধ্যে এত 
পার্থক্য যে ইহাদের দুইটি ভিন্ন গ্রন্থ 
বালিয়া ধরা চলে ৷ আযাডারনাল গ্রন্হির 
বাহঃন্তর (০০:৩৮)  জীবনধারণের 
পক্ষে একান্ত প্রয়োজন, উহাদের একটিও 
নম্ট হইলে বা কাটিয়া লইলে মানুষ 
বাঁচে না। ইহা হইতে যে সকল 
হরমোন রস নিঃসৃত হয় তাহা দ্বারা 
খাদ্যে কার্বোহাইড্রেট ও প্রোটিনের 
বিপাক, জননোন্দরিয়গীলর বৃদ্ধি ও 
রক্তের রাসায়নিক  সংযুতি প্রভাত 
নয়ান্ুত হয়। এই প্রকার একাঁট 
গুরূভূমিকা যুন্ত ক্ষরণ (secretion ) 
অধ্ননা বহ: উল্লিখিত কর্টিসোন 
( cortisone ) | ভিতরের শাঁস 
(medulla) নষ্ট হইয়া গেলে বা 
কাটিয়া লইলে বিশেষ কিছ; ক্ষাত হয় 
না। ইহা নার্ভ দ্বারা নিয়ান্রত হইয়া 
ক্ষরণ করে এবং স্বতন্তর-নাভ তন্ত্র (5/70- 
pathetic nervous system )-কে 
বহু্ভাবে শ্রভাবান্বিত করে। 
্যাডাঁরনািন adrenalin (শারীর-্থান) 
আযাডারনাল গ্রানথর অন্তঃস্তর 
(medulla ) হইতে ক্ষারত হরমোন । 


২৩ 
রন্তের সিস্টালক চাপ, রক্তে গ্লুকোজ 
ও ল্যাকটোজের পাঁরমাণ বাড়ায় সঙ্কট 
অবস্থায় ভয় বা ক্লোধের উদয় হইলে 
রক্তে ইহার পারমাণ বৃদ্ধি পায়, এবং 
দেহে এ অবস্থার সুপাঁরচিত লক্ষণগঢ়ল 
স্পষ্ট হয়। ইহার প্রভাবে রন্ত তন 
(clotting ) কমে ও শ্রান্ত বিদীরত 
হয়। কাজেই শরীরকে লড়াই ।করা বা 
পলায়ন করার পক্ষে 'অধিক উপযোগী 
করিয়া তোলে। হরমোনদের মধ্যে এই টিই 
প্রথম রাসায়নিকদের দ্বারা বিশ্দদ্ধ ও 
কেলাসিত ( ০rys5talised ) অবস্থায় 
বাঁক্ষণাগারে প্রস্তুত হয়। 
আ্যাড্‌লার Adler, Alfred ( S৮৭০- 
১৯৩৭ ) 

অস্ট্রিয়ার মনোবিজ্ঞানী । আঁদ- 
জীবনে স্বদেশবাসাী বিশ্বাবিশ্রুত 
মনোবিদ্‌ ফ্লুয়েডের শিষ্য ছিলেন, পরে 
সেই গুরুর সহিত মতপার্থক্য ঘটে 
এবং তান মনোভাবের নিজস্ব তত 
ব্যাখ্যা করেন৷ তাঁহার মতে মনোবি- 
কারের মুল ভিত্তি হাঁনতাভাবের 
(inferiority comlex) উপর 
কাহারও মধ্যে এই হাঁনতাভাব কাম- 
প্রবৃত্তি সংশ্লিষ্ট থাঁকতে পারে, ক'তু 
ফ্রয়েডের ন্যায় উহাকেই তান মানসিক 
ব্যাপারে সর্বপ্রাধান্য দেন না । তাঁহার 
মতে অভাববোধ ও  ক্ষমতালাভের 
আকাঙ্ক্ষাই মানব মনকে সর্বাপেক্ষা 
বেশী প্রভাবান্বিত করে । ফ্লুয়েডের মত 
তাঁনও শিশু জীবনের উপর গুরুত্ব 
দেন, কিন্তু ফ্লয়েডের স্বগ্নতত্ব ও 
সংজ্ঞান (conscious ) ও নির্ান 


২৪ 


_ (unconscious)-এর স্বাতশ্্য স্বীকার 
করেন না। বর্তমানে তাঁহার মৃতগামী 


একদল মনোবিজ্ঞানী বহুদেশে গবেষণা : 


কারতেছেন । 


আ্যাড্‌লার Adler Kurt ( ১৯০২- 
6৮) : 


জার্মান রসায়ন-বিজ্ঞানী । কোলেশ 
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। জৈব 
রসায়নে গবেষণার জন্য ১৯৫০ সালে 
ডিয়েল্‌সের সঙ্গে যুগ্মভাবে নোবেল 
পুরস্কার পান । 
আ্যাড্‌সপআান adsorption (রসায়ন 
বিদ্যা) জসিমীঘণা 


"যে'প্রক্লিয়া দ্বারা কোন কঠিন বা 
তরল পদার্থের তল সংশ্লিষ্ট দ্রব বা 
গ্যাস হইতে উহাদের পরমাণড, অণ;ু বা 
আয়ন আকৃষ্ট হইয়া উল্লিখিত তলে 
আটকাইয়া থাকে । পরস্পর সম্মুখীন 
দুই বিভিন্ন প্রকারের তল বা পচ্ 
থাকিলে তবেই এই ব্যাপার সক্রিয় হয় 
এবং কতখানি বস্তু আকৃষ্ট হইবে তাহা 
নির্ভর করে বস্তু দুইটির আকর্ষণের 
শান্তি ও তলের বা প্ঠের ক্ষেত্রফলের 
“উপর । মাটি, কাঠ-কয়লা ও ধাতু 
চূর্ণের মত খুব সক্ষম গঢ'ড়া কঠিন 
বস্তু ও খুব সুক্ষ্ম বিন্দ; আকারে 
বিচ্ছযারত তরল পদার্থ এই কাজ খুব 
নিপ:ণ ভাবে কারতে পারে, কেন না 
নিজের ওজনের তুলনায় উহাদের সক্রিয় 
তলের অনুপাত অনেক বেশী । অনেক 
নিত্য ঘটমান জৈৰ প্রক্রিয়া ও ব্যবহারিক 
প্রয়োগ বিদ্যায় ইহা খুব সক্রিয় অংশ 
গ্রহণ করে। 


বৈজ্ঞানিক আভধান 


আযাডামজ Adams এ. C. (১৮১৯ 
১৮৯২) 

ইংরাজ জ্যোতির্বিদ । ইনি ১৮৪৫ 
সালে ইউরেনাম গ্রহের আপাত কক্ষ- 
চ্যুতি নির্ধারণ করিয়া তাহা হইতে 
তদানীং অনারিষ্কৃত গ্রহ নেপচুনের 
প্রায় সঠিক হিসাব দেন । কিন্তু তাঁহার 
গণনাকে গ্রাহ্য করিয়া কোন পর্যবেক্ষক 
আকাশমার্গে গ্রহাটির খোঁজ করেন না। 
পরের বছর ফরাসী জ্যোতাব্দ 
লভারিয়ে অনুরূপ গণনা প্রকাশ করার 
প্র জামনি পর্যবেক্ষকগণ, উহাদের 
নির্দোশত দ্থানে দূরবীন লাগাইয়া 
নেপচুন গ্রহকে প্রত্যক্ষ করেন । - গণনায় 
যে. অবস্থাত পাওয়া যায় তাহা হইতে 
আসল অবস্থিতির মধ্যের তফাত এক 
ডিগ্রী কোণেরও কম ছিল । 
জ্যাডামের আপেল Adam's Apple 
কণ্ঠমাণ ( শারাঁর-স্থান ) 

গলার সামনের দিকে যে ছ7চালো 
অংশটি বাঁহর হইয়া থাকে । গিলিবার 
সময় বা জলপান কারবার সময় গলার 
যে অংশাঁটকে উঠা নামা কাঁরতে দেখা 
যায়, তাহার ইংরাজী নাম । . 
আযাডিট ৪01% সুরঙ্গ ( ভূ-বিদ্যা ) 
সুরঙ্গ। সাধারণতঃ খনিজ ঘাঁটত স্তরে 
পৌছানোর জন্য খাড়া গর্ত ( shaft ) 
খনন করা হয়। কিন্তু জল নকাশীর 
ও হাওয়া খোলবার জন্য অনচুভাঁমক 
( horizontal ) অথবা একটু উপরের 


দিকে ঢাল বিশিষ্ট স:রঙ্গের প্রয়োজন 


হয়। 
আ্যাঁডাঁটভ  কম্পাউন্ড 


additive 


বৈজ্ঞানিক অভিধান ২ 


compound যুতযোৌগক. ভ্রীনাজ 
আহিন্ক (রসায়ন-বিদ্যা ) 

রাসায়নিক বিক্রিয়া; যাহাতে দুইটি 
অণঢু সরাসাঁর যোজিত হইয়া আর একটি. 
অণুর উৎপত্তি হয় । যেমন আ্যামোনিয়া 


"ও আ্যাসিড NH + HCI2NH,CI, 


জৈব রসায়নে যে সব অণুুতে কার্বনের 
যোজ্যতা অসংপৃন্ত থাকে সেখানেই এই 
ব্যাপারাট সমধিক দেখা যায়। সংপৃন্ত 
যোজ্যতা বিশিষ্ট িথেনের সাহত 
ক্লোরিন গ্যাসের মিশ্রণ ঘাঁটলে মিথেনের 
হাইড্রোজেন: পরমাণুর স্থানে ক্লোরিন 
পরমাণু, যমুক্ত হয়, CH,+0l, 
_ 0৪ CL+HCI, কিন্তু এথালন 
গ্যাসে অসম্প্‌ন্ত যোজ্যতা সম্পন্ন 


“কার্বন পরমাণু থাকায় ক্লোরিন পরমাণু 


সোজাসুজি যুক্ত হয় C9H + Cl, 
—CaHiOl. 
আযাডিয়াব্যাটিক' ৪diabati০ রাম্ঘতাপ 


কন্তন (পদার্থবিদ্যা ) 


যেকোন প্রক্রিয়া যদি এমনভাবে 
চালানো যায় যে কোন বাহিরের উৎস 
হইতে তাপ সণ্টালন বা বাহিরে তাপ 
বিকিরণ না_ঘাঁটতে পারে, তাহা হইলে 
তাহাকে রুদ্ধতাপ প্রক্রিয়া বলে । ধরা 
যাক, কোন ফাঁপা স্তম্ভক (cylinder.) 
এমন জিনিস দ্বারা তৈয়ারী বা এমন 
ভাবে ঢালা যাহাতে উহার গান্র হইতে 
তাপ 'বিকীর্ণ হইতে পারে না বা উহার 
মধ্যে কোন বাহিরের উৎস হইতে তাপ 
আসিতে পারে না । ধরা যাক উহার 
মুখ এমন একাট পিস্টন দ্বারা বদ্ধ 
যাহা ‘না ঘর্ষণে স্বচ্ছন্দে উঠা নামা 
কাঁরতে পারে । এই স্তম্ভকের মধ্যে 


কিছু গ্যাস রাখিয়া পিস্টনের 'উপর 
কয়েকটি বাটখারা চাপান আছে । এমন 
অবস্থায় যদি একটি বাটখারা তুলিয়া 


- লওয়া হয় তখন চাপ কম হওয়াতে 


উপরে ঠেলিয়া- দিবে ৷. ইহার জন্য 
প্রয়োজনীয় শান্তি এক মাত্র গ্যাস হইতেই 
আসিতে পারে এবং সেই শন্তি ব্যয় 
কাঁরয়া গ্যাসটি ঠাণ্ডা হইয়া পড়িবে । 
এই প্রকার রদ্ধতাপ প্রসারণে বদ্ত্‌ 
ঠাণ্ডা হয় এবং সঙ্কোচনে গরম হয় । 
অবশ্য ব্যবহারিক ক্ষেত্রে পাঁরবেশের 
সাঁহত তাপের ' আদান-প্রদান একেবারে 


বন্ধ করা যায় না। তবে কোন কোন . 


প্রাক্য়া এত দ্রুত ঘটে যে, উত্তাপ বান 
ময়ের পর্যাপ্ত সময় থাকে না, এইগযালই' 
এই প্রকার প্রীক্রয়ার উত্তম দণ্টান্ত ৷ 
যন্তাবদ্যায় এইরূপ বহর প্রক্রিয়ার 
নিদর্শন. পাওয়া যায় । . নৈসার্গক 
ব্যাপারে কোন বায়:স্রোত হঠাৎ একটা 
খাড়া পাহাড়ের গায়ে ধাক্কা লাগিয়া 
পর্বতগান্রের ঢাল অনুসরণ কাঁরয়া 
উপরে উঠিতে থাকে। স্রোতের বেগ 
পর্যাপ্ত হইলে উপরদিকের প্রবাহ এত 
দত সংঘাটত হয় যে, বাহিরের সহিত 
তাপ বিনিময় সম্ভব হয় না। ফলে 
উপরের লঘু চাপের জন্য বায়:র প্রসারণ 
ঘটে এবং বায়ুর উষ্ণতা কমিয়া যায় । 
দেখা যায় যে, এইরূপ ক্ষেত্রে প্রতি 
হাজার ফুট চড়নের ফলে বায়ুর উষ্ণতা 
৩° সেঃ কিয়া যায়৷ আবার পর্বত 
শীর্ষ অতিরুম_ কাঁরয়া উল্টা দিকে 


ই. বৈজ্ঞানিক অভিধান 


যায়। ইহা রুদ্ধতাপ প্রক্রিয়ার একট 
সূপাঁরচিত উদাহরণ । 
আযাডিসনস ভিজীজ Addison's 
Disease ( চিকিৎসা-বিদ্যা ) 

দুর্বলতা, অবসাদ, হজমের 
গোলমাল, লঘু রক্তচাপ, এবং চর্ম 
বর্ণের গভীরতা এই রোগের প্রাথমিক 
লক্ষণ। টমাস আযাডিসন নামে এক 
চিকিৎসক প্রথম বর্ণনা করেন। এখন 
জানা  গ্রিয়াছে যে আ্যাড্রেনাল 
গ্রান্ছর বহিঃন্তর (০০:৫০%) রোগাক্রান্ত 
হইলে উপরোন্ত লক্ষণগ্ল প্রকাশ 
পায়, তাই এখন এ অংশ জাত 
হরমোন কর্টিন প্রয়োগ করিয়া ইহার 
চিকিৎসা হয়। এ হরমোন প্রয়োগ 
না কারলে বা যথোপযয্ত মাত্রায় 
প্রয়োগ না করলে রোগাঁট মারাত্মক 
হইতে পারে । 
আ্যাডেনয়েডূস ৭৫০১৭৪ গলরস গ্রান্থি 
মধ্যাম (চকৎসাশীবদ্যা ) 

গলা ও নাকের পিছনে স্পঞ্জের মত 
যে সকল তন্ত; থাকে । শরার রক্ষায় 
ইহাদের সঠিক ভূমিকা এখনও জানা 
যায় নাই, তবে টনাঁসলের সাঁহত মিলিয়া 
ইহারা গলনালীকে বাহরাগত বীঁজাণুর 
আক্রমণ হইতে রক্ষা করে ইহা এক 
প্রকার নিশ্চিত । কিন্তু ইহাদের রোগ 
হইলে, বাধত হইয়া ইহারা নিশ্বাস 
প্রথ্বাসে বাধা জন্মায়, কান ও রক্তে 
বাঁজাণুর সংক্রমণের কারণ হয় ও অনেক 
সময় নাক, মুখ ইত্যাদির আকারেরও 
বিকৃতি ঘটে । কাহারও মতে শিশুদের 
তাহাদের বুদ্ধির বয়সোচিত উন্মেষ হয় 


না! চিকৎসকগণ অস্ত্রোপচার দ্বারা 
উহাদের উচ্ছেদের পরামর্শ দেন । 
আ্যাডেনিন্‌ adenine ( রসায়ন-বিদ্যা ) 

নিউক্রিওপ্রোটিনের নিউক্লিক 
আযাসিড অংশের অন্যতম উপাদান । 
রাসায়নিক সংগঠনে ৬-আ্যাঁমনো পিউ- 
বিন, সংকেত 0* ম; মত । ইহা 
ঠাণ্ডা জলে অদ্রাব্য কিন্তু আযালকোহলে- 
দ্রবণীয় । আযাডেনোসিন পাইরোফস্‌- 
ফেটের সাহত যগ্মভাবে ইহা নানা 
বিপাকীয় প্রক্রিয়ায় (metabolic 
Processes) গুুরও ভূমিকা গ্রহণ 
করে। 
আযডেনোমা adenoma সঘি-জন্ু 
(1চাকৎসা-বিদ্যা ) 

মনৃষ্য শরীরে গ্রন্থিসমূহের (৪1৭- 
7৫5) উপর জাত আব বিশেষ 
(tumours)! যে কলার উপর 
ইহারা জন্মায়; ইহাদের কোষগর্ীলও 
সেই কলার কোষের অনুরূপ, হয়। 
ইহাই ইহাদের বিশেষত্ব ৷ 
আ্যাডেপটেশান  90906810 অভি- 
যোজন বা প্রতিযোজন জন্তদ্ুতল 


-(জীববিদ্যা ).. 


জীবনের যে মূল ধর্ম অনুযায়ী 
প্রত্যেক জীব তাহার প্রাতবেশের সঙ্গে 
নিজের  অচার-ব্যবহারকে খাপ 
খাওয়াইয়া লইয়া জীবনযান্রাকে সহজ 
করিয়া লয়। জীবজগতে ইহার ভুঁরি 
ভুরি নিদর্শন পাওয়া যায়। যেমন 
জিরাফের গলাটি লম্বা হওয়ায় তাহার 
পক্ষে মগডালের পাতা খাওয়ার স্মবিধা 
হয়। অনেক পাখা - প্রজাপাঁতি ও 


পোকা-মাকড়ের দেহের রঙ এমন যে, * 


বৈজ্ঞানিক আভধানু ২৭ 


গাছপালার উপর বসিয়া থাকলে 
কোন জীবিত বস্তু আছে বলিয়া বোঝা 
যায় না। মের; প্রদেশের কাছে যে 
সব দ্বীপ. আছে সেখানকার স্থায়ী 
আধিবাসা পাখাঁদের ডানা ছোট বা নাই 
বালিলেই হয়। তাহার সুবিধা এই যে, 
বড়-ঝাপ্‌টায় সমদ্রে উড়িয়া পাঁড়বার 
সম্ভাবনা নাই । সমুদ্রের গ্রভীরতলে 
সূর্যালোক: পেশছায় না, সেখানের 
মাছেদের প্রায়ই আলোক. বিকিরণ 
করার উপযোগন হীন্দ্িয় থাকে, উহা 
নৈসাগ্ক টর্চের কাজ করে। মরু" 
ভূমিতে ফণীমনসা জাতীয় উদ্ভিদ: প্রচুর 
জন্মায়, ইহাদের কাণ্ডের মধ্যে প্রচুর 
রস সঞ্চয় কাঁরয়া রাখবার ব্যবস্থা 
থাকে ।  মরুচারী উটের জল সংরক্ষণ 
করার জন্য বিশেষ পাকস্থলী থাকে । 
ইত্যাদি ৷ 
আযডোলেসেনস adolescence  নব- 
যৌবন ছ্িহীহ-জলঘ্ধা (মনোবিদ্যা) 
বাল্যকাল ও যৌবনের মধ্যবতাঁ 
অবস্থা ৷ বয়স্থ (৪৫81) হইবার 
অব্যবহিত পর্বে ইহার স্থিতিকাল । 
যাঁদও প্রত্যেক ব্যন্তির ভিন্ন ভিন্ন বয়সে 
এই অবস্থা উপস্থিত হয়, তব মোটা- 
মুটি বারো বৎসর বয়স হইতে কুঁড়ি 


সাধারণতঃ জননোন্দয়ের পূর্ণতার 
আভাসে ও গৌণ যৌন লক্ষণগন্ীলর 


© (secondary sextual charac- 


teristic ) প্রকটতায় বালক-বালিকা- 
দের মনে এই সময় অনভ্যন্ত চাণ্ডল্য 


আনে। গ্রহ ত্যাগ করা, সন্ন্যাস গ্রহণ 
করা, অসামাজিক উৎপাত করার 
প্রবণতা এই বয়সের সাধারণ লক্ষণ । 
বৈষ্ণব কাঁবরা এই অবস্থাকে বয়ঃসন্ধি 
বলিয়া বর্ণনা করিতেন ৷ 
আযাঁটাসভ্‌স 8018691569... আনর্জক 
[বাংলা ও হিন্দী ] ( পদার্থ-বিদ্যা ) 
যে সকল বস্তু দ্বারা দুটি ভিন্ন 
বস্তু বা. একই বস্তুর ভিন্ন ভিন্ন 
অংশকে জোড়া যায়, তাহাদের স্মাম্টগত 
নাম। আমাদের সুপারচিত শিরীষ, 
গণ্দ, ময়দার তৈরী লেই এই পর্যায়ে 
পড়ে ।.কন্তু বর্তমান যুগে বহু 
প্রকারের প্লাস্টিক ঘাঁটত আসঞ্জক 
আবিষ্কৃত হইয়াছে । ইহাদের মধ্যে 
কতকগুলি কাঠ জোড়াতে ৷ শিরাঁষের 
চেয়েও বেশী উপযোগী । এমন কি 
বিমানের অনেক ধাতব অংশ আজকাল 
নাচির (316) বদলে এই সব 
আসঞ্জক দ্বারা জোড়া হয় । 
আ্যানাীকলোসিস ankylosis 
জহ্খি-ভসন্ধন ( চাকৎসা-বিদ্যা ) 
যে রোগে দেহের অঙ্গ-প্রত্যঙ্গের 
সণ্ধিস্থলের চারপাশে কঠিন. কলা 
(05585) জম্মাইয়া প্রত্যঙ্গের "স্বচ্ছন্দ 
গাঁততে বাধা জন্মায় । আঘাত হইতেও 
এই অবস্থার উদ্ভব হইতে পারে । 
আযানচোভি ৪০৫%০দ্য (প্রাণী-িদ্যা ) 
ভূমধ্য-সাগর অধিবাসী হেরিংয়ের 
ন্যায় ছোট জাতের মৎস্য ৷ ইহাদের 
ধরিয়া: লবণান্ত করিয়া টিনের পাৱে 
কারয়া দেশ-বিদেশে “চালান. দেওয়া 
ভূমধ্য-সাগর কুলের আধবাসীদের 
একটি প্রকাণ্ড শিল্প । 


২৮ 


ত্যানজাইনা পেকটোরস 
pectories (চিকিৎসা বিদ্যা ) 

হৃংপিণ্ডের প্রবল আক্ষেপ । কুরে 
ব্যথা ও শ্বাসকষ্ট ইহার প্রধান লক্ষণ ৷ 
তবে গোড়ায় রোগী হয়ত বুকে ব্যথা 
অন্ভর না কাঁরয়া হাতে, গলায়, 
চোয়ালে, এমন কি: পেটের ব্যথার 
উল্লেখ করিতে পারেন।- অনভ্যন্ত 
কঠিন 'ব্যায়াম, প্রবল উত্তেজনা বা 
অতিভোজন হইতে অনেক সময় ইহার 
সত্রপাত হয়। যে পাঁরমাণ পরিশ্রমের 
পর এই সব কষ্টকর লক্ষণ প্রকাশ পায়, 
তাহা রোগা বিশেষে ভিন্ন ভিন্ন হয়। 
তবে শ্রম হইতে বিরত হইয়া অল্প 
বিশ্রাম লইলেই ইহার কষ্ট কমিয়া 
যায়৷ যাহারা, এই রোগে কিছুদিন 
ভাঁগয়াছেন। তাঁহারা এই শ্রমবিরতির 
স্‌ধাটুকু নিজেরাই অভ্যাস করেন। 
সাধারণতঃ ইহার আক্রমণের তীব্রতা 
দশ সেকেণ্ড হইতে ত্রিশ - মিনিটের 
মধ্যেই কমিয়া যায় । 
আযনতীদয়োস্পার্ম angiosperm 
গ্ঢুপ্ডবাজী পান্তুরলীজ (উদ্ভিদ্‌বিদ্যা) 

বাঁজজ হইতে যে সকল উদ্ভিদ 
জন্মায় তাহাদের দুই শ্রেণীর অন্যত্র ৷ 
চলতি: কথায় ইহাদিগকে: সপ্চজ্পক 
বক্ষও (flowering plant) বলে । 
ইহাদের বীজ কোন বন্ধ: কোষে ঢাকা 
থাকে । ইহাই পরে ফলের আকার 
গ্রহণ করে। যে সমস্ত বৃক্ষের বীজ 
এরুপ ঢাকা থাকে না তাহাদের ব্যন্ত 
বাঁজী (8ymnosperm ) বলে । 
আযানডারসন Anderson, Kar D. 
{ ১৯০৫-১৯৬৭ ) 


angina 


বৈজ্ঞানিক অভিধান 


আমেরিকার পদার্থ-বিজ্ঞানী । 
পিন আবিষ্কারের জন্য ১৯৩৬ সালে 
নোবেল পুরস্কার লাভ করেন । ১৯৩৭ 
সালে নেডারমেয়ারের সহযোগিতায় 
মেসন নামক পারমাণাঁবক কণিকা 
আবিষ্কার করেন। তাঁহার সারা জীবন 
তিনি মহাজাগতিক বিকিরণ (০০52210 


radiations ) 


Als  5i0;1 প্রিজম আকারের 
কেলাস, বর্ণ ধূসর, লাল বা বেগুনী । 
কাঠিন্য ৭৫, আপোক্ষিক গুরুত্ব ৩'১ 
৩৩) দুগ্গল (refractory ) 
বস্তু তৈয়ারীর শিল্পে ব্যবহৃত হয় । 

আ্যনসাইক্লোপডা 81050109008 


" (প্রাণীশীবদ্যা) 


প্রাগৈতিহাসিক যুগের অশ্ব সদৃশ 
ভ্তনাপায়ী প্রাণী । বর্তমানে এই প্রজাতি 
বিলুপ্ত হইয়াছে, জীবাশ্মের ( 05515 ) 


হয়। যেমন 505 কে সালাফটারিক 
আযাসিডের নিরূদক বলা যায় । আবার 


বৈজ্ঞানিক অভিধান 


কোন কোন স্থলে যে সকল রাসায়নিক 
যোগে কেলাসজল_ ( water ০? 
crystallisation ) থাকে, সেখানে 
কেলাস জলহান যৌগকে নিরুদক বলা 
হয়, যেমন তু'তে ( coppér sulphate, 
5. ৪09)7কে গরম কারলে তু'তের 
নীল কেলাস হলদেটে সাদা গড়ায় 


পরিণত হয়। এই নিরনুদক: তু'তের 


সাহত জল মিশাইলেই আবার গ'ড়ার 
রং নীল হইা যায়। ইহা কোন 
তরল পদার্থ জল কিনা তাহার 
সমীক্ষার একটি পরিচিত প্রণালী । 
আযানাকোনূডা ৪0078  (প্রাণী- 
বিদ্যা) 

দক্ষিণ: আমোরকাবাসী অজগর 
সর্গ। লম্বায় প্রায় ত্রিশ ফুট হয় 
কিন্ত; নাব'ষ। ইহারা অগভীর জলে 
কাদার মধ্যে দেহটি ড্যবাইয়া শিকারের 
সন্ধানে ও পাতিয়া থাকে। 
আনাটাঁম 87190075  শারারস্থান 
হাতীহ-ল্বেলা(চাকৎসা-বিদ্যা.) 

জীবদেহের গঠনের পৃঙ্খানুপুজ্থ 
বর্ণনা এবং. তদ্‌ঘটিত. বিজ্ঞান ৷ 
চিকিৎসা-বিদ্যার মৌলিক ভিত্তি এই 
বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত ৷ আসছি, 
পেশী, নাভ তিন্ত, রন্তবাহ, লসিকাতন্ব 
ইত্যাদি ইহার বিভিন্ন বিভাগ : 
জ্যানায়ন anion সতত যল 
(পদার্থ বিদ্যা) 

তড়িৎ বিশ্লেষণে ( মানাং ) 
যে তাঁড়দদ্বারের (6150/919) সাহত 
তাঁড়ৎ উৎপাদকের পজিটিভ তড়িদ্‌দ্বার 
যুক্ত থাকে সেইখানে যে রাসায়নিক 
পরমাণু. বা_-পরমাণুগোষ্ঠী: জমে 


২৯ 


তাহাকে ফ্যারাডে এই নামে আভহিত: 
করেন। অন্য তড়িদ্‌দ্বারে যে পরমাণু 
বা. পরমাণুগোষ্ঠী জমে তাহাকে 
ক্যাটায়ন (০:৪০) বলে । আসলে 
নেগেটিভ তাঁড়িতাহত পরমাণু, অণু বা 
পরমাণুগোষ্ঠী  মান্রকেই : এই. নামে 
আভাহিত করা হয়। দ্রবণের মধ্যে 
ছাড়াও অল্প চাপের নলের মধ্য দিয়া 
তড়িৎ মোক্ষণের সময়ও এইগুলির দেখা 
পাওয়া যায়৷ 
আযআনাব্লেপস ২anableps (প্রাণী- 
বিদ্যা) 

মাছের গণ (8০5) বিশেষ । 
ইহাদের দুইটি চক্ষুর প্রত্যেকটি দ্বিধা 
বিভন্ত। কাজেই ইহাদের চারিটি 
আক্ষি-তারকা আছে। নাচের দুইটি, 
জলের নীচে থাকে আর উপরের দুইটি 
জলের উপর জাগিয়া থাকে ।  আমে- 
রিকায় গ্রীজ্মমণ্ডলে ইহাদের আদিবাস। 


আ্যানিমিয়া anaemia : - রন্তাল্পতা 
হক্জন্ীতাজা ( চিকিৎসা-বিদ্যা ) 
রক্তের মধ্যে রন্তকাণকার অভাব 
জানত রোগ । শারীরিক ক্রিয়ায় কিছ; 
কিছ; রন্তকণিকা_ সর্বদাই ধংস হয় 
এরং কিছ নূতন করিয়া জন্মায়। সৃষ্টি 
হইতে ধ্বংসের প্রাধান্য -বাঁড়িলেই এই 
রোগের সৃষ্টি হয় দূর্বলতা, গায়ের 
রং ফ্যাকাশে, চোখের সাদা অংশে 
হারদ্রাভা ইহার লক্ষণ ৷ উৎস অনুযায়ী 
রক্তাল্পতা : নানাশ্রেণীর হয়।: দুষ্ট 
রন্তাল্পতা ( pernicious anaemia ) 
পুর্বে দুরারোগ্য ছিল কিন্তু এখন 
ভিটামিন 9: ও িভার-নিষাস 


আনমোঁমিটার 81671071666] বায় 
বেগ মাপক ঘল্পলমাদী (আবহ- -বিদ্যা) 

আবহমন্দিরে বাতাসের বেগ 
মাপিবার যন্ত্র। সাধারণতঃ একটি উচু 
শিকের উপর তিন চারিটি কাটির 


বাতাসের বেগ কাটিগঢুলির ঘূর্ণন বেগে 
প্রাতফালত হয় । এই ঘূর্ণন আবহ- 
মন্দিরের ভিতরে স্বয়ংলেখ যন্যোগে 
“লিপিবদ্ধ রাখার ব্যবস্থা থাকে। 
বাক্ষণাগারে গ্যাসের প্রবাহ মাপিবার 
জন্যও যে যন্ত্র সকল ব্যবহৃত হয় তাহার 
অন্যতমকে এই আখ্যা দেওয়া হয়। 
আযানিলিন এniline (রসায়ন-বিদ্যা ) 
আলকাতরা হইতে, নিজ্কাশিত জৈব 
' রাসায়ানক যৌগ । দেখিতে বর্ণহখন 
' তৈলের ন্যায় । গলনাঙ্ক_-৬*২০ সেঃ, 
স্ফটনাঙ্ক ৷ ১৮৪" সেঃ, আপেক্ষিক 
গুরুত্ব ১০২৭ ৷ জলে অদ্রাব্য, কিন্তু 
“আ্যালকোহল, ইথার, বেনজীন ইত্যাদি 
জৈব রাসায়নিক তরল পদার্থে 
দ্ববণীয়। সংকেত C;H,NH, | 
বহুবিধ রঞ্জক ও. গুষধ শিল্পে ইহা 
ব্যবহৃত হয়। শিল্পে নাইষ্্রো- 
বেনজীনের (nitrobenzene) বিজারণ 
দ্বারা ইহা প্রচুর পরিমাণে উৎপন্ন হয় । 
আানালং এnneliঝ৪ . কোলায়ন 
বাদান্তহীবল ( কাচশিল্প ) 
কাচ বা ধাতু গলাইয়া ছাঁচেঢালিয়া 


নীচে পর্যন্ত উত্তপ্ত করিয়া তারপর ধাঁরে 
ধাঁরে তাহাকে ঠাণ্ডা করা হয়। এই 
সমগ্র প্রক্িয়াটির এই আখ্যা । 


ভ্মধ্য-সাগর অঞ্চলে জাত সালগম 
জাতীয় গুল্মের বীজ । মশলা হিসাবে 
বহ; ব্যবহৃত ৷ 
আ্যানাস্থাসয়া anaesthesia অবেদন 
লিহব্বনল (চিকিৎসা-বিদ্যা) 


অক্ত্রোপচারের সময় রোগীকে যে 
প্রক্রিয়া দ্বারা সামায়কভাবে অচেতন 
করিয়া রাখা হয়। ইহা সাধারণতঃ 
দুই প্রকারে প্রয়োগ করা হয়। প্রথম 
প্রকারকে সাধারণ অবেদন বলে, এই: 
সময় রোগীর জ্ঞান সম্পূর্ণ লোপ পায়, 
দ্বিতীয় প্রকারকে স্থানীয় অবেদন বলে, 
ইহাতে দেহের যে অংশে অস্ত্র প্রয়োগ 
করা প্রয়োজন, শুধু সেই অংশকে অবশ 
করিয়া দেওয়া হয় । পূর্বে ক্লোরোফর্ম, 
নাইদ্রাস অক্সাইড, ইথার প্রভাতি 
সাধারণ অবেদনের জন্য ব্যবহৃত হইত 
আর স্থানীয় অবেদনের জন্য কোকেন 
জাতীয় ওধধ ইন্জেকশান দেওয়া 
হইত ৷ বর্তমানে সাইক্লো_ প্রোপেন, 
সোডিয়াম পেশ্টোথাল প্রভৃতি সংশ্লেষিত 
ওষধ আবিৎকারের ফলে অবেদন প্রক্রিয়া 
একটি স্বতন্ত্র বিজ্ঞানে পরিণত হইয়াছে। 


বৈজ্ঞানিক অভিধান ৩১ 


আ্যানিয়দীরসূম aneurysm (চিকিৎসা- 


দূর্বলতা জনিত বিস্তৃতি ৷ 
আ্যানেরয়েড 87908 অনার লিন ন 
( আবহ-বিদ্যা ) 

যে সকল যন্তে কোন তরল বা 
গ্যাসীয় বস্তু ব্যবহার করা হয় না। 
ইহা বিশেষ ভাবে এক প্রকার ব্যারো- 
মিটার সম্বন্ধে ব্যবহৃত হয়, সাধারণ 
ব্যারোমিটারে পারদ ব্যবহৃত হয়, কিন্তু 


অনেক চ্ছলে এইরূপ যন্ত্র লইয়া যাওয়া, 


সম্ভব নয়। সেই ক্ষেত্রে এমন যন্ত্র 
ব্যবহৃত হয়, যাহাতে দুইটি পাতলা 
ধাতুনি্মিত চাদরের উপর বায়মুচাপ 
পড়ার জন্য যে বিকৃতি ঘটে তাহাই বল্ 
সাহায্যে লাপিবদ্ধ করা হয়। পারদ 
বার্জত থার্মীমটারও এই আভিধায় 
পড়ে। অবশ্য এই. সকল ক্ষেত্রেই 
অনা যন্ত্রগ্লিকে পারদঘাঁটত যন্ত্রের 
সাহত ক্রমাঙ্কণ ( calibrate) করা 
হয়। 
আযানেরোবিক 47086707900  অবায়ু- 
জাঁবা লাব-লিহঘিদ্ক (উদ্ভিদ 
বিদ্যা) 

বিশেষ বিশেষ শ্রেণীর ব্যাকৃটিরিয়া 
যাহাদের বৃদ্ধির জন্য প্রতিবেশ হইতে 
অক্সিজেনের পরিমাণ হাস করা বা 
একেবারেই বিলোপ করা প্রয়োজন ৷ 


জীবনধারা গড়িয়া তোলে। ইহারা 
মানুষের প্রভূত উপকারে আসে, অবশ্য ' 
পিছন কিছ; ক্ষেত্রে অপকারও করে। 


ভূপ্‌ষ্ঠে সর্বত্র ইহাদের দেখিতে পাওয়া 
যায়। উব'র জাম, কাদা, নষ্ট দুধ, 
ন্দ'মার জল ও মানুষের ও অন্যান্য 
জীবের অন্তরে বহু সংখ্যায় ইহারা বাস' 
করে। ইহাদের সন্বন্ধে প্রথম চর্চা 
করেন লুই পাস্তুর এবং ১৮৬১ সালে 
তাঁহার গবেষণার ফল প্রকাশ করেন। 
আ্যানোলড্‌স  annelids  ( প্রাণী- 
বিদ্যা ) 

প্রাণী জগতের বিরাট পর্ব ( phy- 
lum ) বিশেষ । এই পর্বের অন্তর্গত 
প্রাণীদের মধ্যে আমাদের আঁত 
পাঁরচিত কে*চো, জোঁক, কৃমি ইত্যাদি 
পড়ে। ইহাদের সাধারণ বৈশিষ্ট্য এই 
যে দেহটি কয়েকটি খণ্ডে বা অঙ্গুরীয়কে 
বিভন্ত। নলাকৃতি দেহকে পেশী 
সাহায্যে সঙ্কুচিত ও প্রসারিত করার 
ক্ষমতা ইহাদের স্বভাবজ ৷ 
জ্যান:য়ালস্ 81770015 বষজীবী 
লামিন ( উদ্ভিদশীবদ্যা ) 

যে সব বৃক্ষ বীজ হইতে উদ্‌গত 
হইয়া ফুল ফোটা ও ফুল পড়া, পর্যন্ত 
জীবনের সমস্ত ক্রিয়া এক বছরের 
মধ্যেই সম্পন্ন করে ৷ উদ্যানের মৌসুমী 
ফুল (season flowers) ইহার 
স:পেরিচিত উদাহরণ । 
আ্যানোক্‌পিয়া an0Xia 
(চাকৎসাশীবদ্যা ) 

রক্তে দযঁষত বস্তুসমূহকে নষ্ট 
করার মত যথেষ্ট আক্সজেন গ্রহণ করার 
বা তাহার ব্যবহার কাঁরবার ক্ষমতা 


 দেহকলার কোন অংশে যে অবস্থায় 


ঘটে। দুর্বলতা বোধ, খাব খাওয়া, 
মু প্রভাত ইহার বাহ্য লক্ষণ । সমুদ্র 


৩২ বৈজ্ঞানিক অভিধান 


* তল হইতে অনেক উপরে আরোহণ 


কাঁরলে ' যে মাথাঘোরা; দুর্বলতা 
প্রভাত অনুভূত হয় তাহা এই অবস্থার 
সূচক ৷ রোগ্রাক্রমণে বা আতীরিন্ত 
রন্তক্ষরণে রক্তে হিমোগ্লোবিনের সংখ্যা 
কাঁময়া গেলে ইহার উৎপত্তি হয়। 
আবার রক্ত সণ্চালনের বেগ কোন 
কারণে ৷ দেহের কোন অংশে কমিয়া 
গেলেও এইর্‌প হইতে পারে 
আযানোড ৪5916. ( পদার্থশবদ্যা ) 

তাঁড়ং বর্তনীর অন্তভূক্ত সেলের 
গাঁজটিভ তাঁড়ংস্বার |: ইহার বিপরাত 
ক্যাথোড (০৪০৫০), কোন তাঁড়ং 
দিশ্লেষক সেলে বিদদ্যৎ উৎপাদকের 
পাঁজাটভ তাঁড়ংসবার ইহার সাহত যডন্ত 
থাকে। 
আ্যনোডাইন anodyne 
(চাকংসাশবদ্যা ) 

যে সকল ওষধ সেবনে বেদনা 
কমে বা যন্তুণার অনুভূতি কিয়া যায়, 
যেমন, আযাসাঁপারন, মার্ফন। কোকেন 
ইত্যাদি । 
ত্যানোম্যালসটিক ইয়ার 81071811960 
year (জ্যোতিষ ) 

সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ কারতে 
কাঁরতে পৃথিবীর এক অনুসূর ( peri- 
helion ) চ্ছান হইতে পরের অনুসূর 
স্থানে পেশছিতে যে সময়" লাগে। 
অয়ন চলনের জন্য ইহা জ্যোতিষিক 
বৎসর অপেক্ষা ২৫ মিনিট বেশী 
ত্যান্টয়ার্স nes জ্যেষ্ঠা অস্ত 
(জ্যোতিষ) 

বৃশ্চিক, রাশির মধ্যমণি জ্যেষ্ঠা 
নক্ষত্রের পাশ্চাত্য নাম |. এই. রক্তবর্ণ 


যুগ্ম তারাটি পৃথিবী হইতে তিন শত 
ত্রিশ আলোক বর্ষ দুরে অবশ্থিত। . 
নাবিকদের কাছে আতিপারচিত। 
অনপ্টলার্স ৪1065 স্যাম 
(প্রাণী-বিদ্যা ) 

মদ্দা হরিণের শাখা-প্রশাখাযান্ত 
শূঙ্গ। এইগুলি প্রতি বৎসর শীতের 
শেষে দেখা দেয় আর ক্রমে বাড়িয়া 
পূ্ণাঙ্গতা লাভ করার পর ক্রমে 
শুকাইয়া পরের বৎসরের শাঁতের 
মাঝামাঝি খাঁসয়া যায় । 
আ্যাপ্টহাঁলয়ন :৪76076110 লিলভু 
(জ্যোতিষ) 

কোন কোন সময় সুর্যের দিকে 
পিছন ফারিয়া দাঁড়াইয়া যাঁদ মেঘ বা 
ঘন কুয়াসার মধ্যে নিজের ছায়া পর্য- 
বেক্ষণ করা যায় তো ছায়াকে 'ঘিরিয়া 
এক প্রকার সমকেন্দ্রীয় জ্যোতির বলয় 
দেখা যায়। ইহা আলোক বিচ্ছরণ 
( dispersion )-জানত এবং যে 
ভিজা তলের উপর ছায়া গড়ে তাহা 
যখন সূর্যের সমান কৌণক উচ্চতায় 
থাকে তখনই দ্ট হয়। 
আ্যাপ্টহেলমনটিক. ant-helmintic 
জলিল ( চিকিৎসা-বিদ্যা ) 

যে সকল ওঁষধ সেবনে অন্তন্থ কৃমি 
নাশ করে বা কৃমি নিভ্কাঁশত করে। 
যেমন, স্যানটোনাইন ইত্যাদি । 
আ্যণ্টার্টকা Antartica কুমের; প্রদেশ 
হঞ্সিগা গু সহা (ভূগোল ) 

দক্ষিণ গোলার্ধে ৭০ ডিগ্রী অক্ষ- 


রেখার নীচে স্থিত বিরাট মহাদেশ । 


আয়তন প্রায় পণ্টাশ লক্ষ বর্গ মাইল । 


এই ভূখণ্ড সর্বদা গভীর বরফ স্তর 


দ্বারা আবৃত থাকে । দক্ষিণ মেরু বা 
কুমের: এই মহাদেশের প্রায় মধ্যচ্ছলে 
অবাস্থিত। এই মহাদেশেও সুউচ্চ 
গিরশ্রেণী আছে । শীতকালে এই 
স্থানের উচ্চতা-_৬৫” হইতে_৭৫ ফাঃ 
পর্যন্ত নামিয়া যায় গ্রীষ্মকালে গাল 
পক্ষী ও পেঙ্গুইনদের বিচরণ করিতে 
দেখা যায়, অন্য সময়ে ইহা প্রাণী- 
বাঁজত । উদ্ভিদের মধ্যে মাত্র লাইফেন 
ও মশ পাওয়া যায়। বরফের নীচে 
সম্প্রাত অনেক খনিজ পদার্থের 
আকরের আভাস পাওয়া গিয়াছে । 
আ্যাপ্ট্যাবিউজ antabuse 
(চিকৎসাশবদ্যা ) 


মদ্য পানে তীব্র বিতৃষ্কা উৎপাদক. 


এক ওষধ। রাসায়ানক নাম ' টেট্রা 
এথাইল থায়োয়ান ডাই সালফাইড, 
সংকেত 05০175০5951 এই ওষধ 
সেবনের, পরে দেহে ইহার প্রভাব 
বর্তমান থাকা কালে রৌগণী যদি মদ্য 
পান করে তাহা হইলে বাম ইত্যাদি 
তীর বিষক্রিয়া দেখা দেয়। কাজেই 
ইহা রোগণীর সহযোগতা ভিন্ন ব্যবহার 
করা চলে না। 
ত্যাণ্ট্যাঁপড 89010 অন্লনাশকারী 
সহত্ভ্ত (চাকৎসা-বিদ্যা ) 
পাকস্থলী বা অচ্লের মধ্যে অম্লা- 
ধিক্য হইলে তাহার উপশম করার জন্য 
ব্যবহৃত: ওষধ ;... খাবার সোডা 
সুপরিচিত দক্টোন্ত।  অতিরিন্ত 
ব্যবহারে নানা রোগের উৎপত্তি হয়, 
যেমন বূকে পাথর । 
ত্যাস্িক্লাইন : 90101106  উ্বভঙ্গ 
জথলনি ( ভু-বিদ্যা ) 


৩ 


ত৩ 


ভূত্বকের শিলাপ্তরের যে ভাঁজ 
(0910) খিলানের মত উচ্চ মধ্য অংশ 
হইতে দুই দিকে দুই বাহু অবলম্বন 
করিয়া নীচে নামিয়া যায় । ইহার 
বিপরাঁত ভাঁজকে অবতলভঙ্গ (5- 
cline ) বলে। 


আাণ্টজেন ও আযাণ্টবাঁড antizey : 


and antibody ( fচাকৎসা-বিদ্যা ) 
জীবদেহের আভ্যন্তরীণ প্রাতবেশে 
(internal environment) যাদ 
জীবাণু বা অনরূপ বাহরাগত 
অনভান্ভ বস্তু; আসিয়া পড়ে তাহা 
হইলে তাহাকে আ্যাশ্টিজেন বলে। 
ইহারা সাধারণতঃ প্রোটিন জাতীয় হয়, 
যাঁদও অন্যান্য জৈব রাসায়নিক মূলকও 
তাহার সহিত সংযোজিত থাকে । দেহে 
ইহাদের উপস্থিতি ঘটলেই উহার 
ক্ষতিকারক বস্তুর প্রতিরোধ বা 
নিত্কাশনের জন্য দেহকলার মধ্য হইতে 
(বিশেষভাবে লসিকা - তন্ম, গ্লীহা, 
যকত ও থাইমাস ইত্যাদি ' হইতে ) 
কতকগুলি প্রোটিন জাতীয় বস্তুর 
সৃষ্টি হয়, উহাদের আযাপ্টিবডি বলে। 
প্রত্যেক আ্যাপ্টিজেনের জন্য তাহার 
বিশেষ আযাপ্টিবডির সৃষ্টি হয়) যাহা 
শুধু সেই আযাণ্টিজেনের প্রভাব প্রাত- 
রোধ করিতে সক্ষম । ্যাশ্টিবাঁডরা 
ব্যাকটিরিয়ার কোষগ:লিকে দ্রবীভূত 
করিতে পারে, অথবা তাহাদের গতিহীন 
কাঁরতে পারে, অথবা তাহাদের পর- 
স্পরের সাঁহত দানা বাঁধিয়া যাইতে 
উদ্বুদ্ধ করিতে পারে। তাহা ছাড়া 
ইহারা ফ্যাজোসাইট ( phagocyte )- 
দের আধক মাত্রায় সাক্িয় কাঁরয়া দেহ 


৩৪ বৈজ্ঞানিক আভধান 


হইতে দূষিত বস্ত; দিত্কাশনের সহায়তা 
করে। এমন.এক শ্রেণীর আযাশ্টবাঁড 
আছে যাহারা নিজেরা আ্যাণ্টিজেনকে 
আক্ৰমণ করে না, কিন্তু দেহের যে 
‘কলা তাহাদের. বিনষ্ট কাঁরতে পারে, 
তাহাদের বহন করিয়া আগন্তুকের 
মোকাবিলা করার ব্যবস্থা করে। রোগা- 
ক্লমণের প্রথম অবস্থায় আযাণ্টবাঁডদের 
পণুর্ণভাবে সবিয় হইতে দুই চারি দিন 
সময় লাগে । 


আযাপ্টিটকসিন" ৪7614/0%1। প্রাতবিষ 
সনিীললিঘ ( চাকৎসা বিদ্যা) 


প্রাণিদেহের রক্ত মস্তুর (serum ) 
যে অংশ জীবাণুজাত বিষকে (০10) 
করিতে. পারে। পশদুদেহে রোগোৎ- 
পাদক জীবাণদ প্রবেশ করাইলে সঙ্গে 
সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে 
প্রাতবিষ উদ্ভূত হয় তাহাদিগকে 
রোগাক্লান্ত দেহ হইতে পৃথক করিয়া 
তাহাতে কোন উদাসীন বস্তু মিশাইয়া 
লঘু করিয়া, উহা অন্য দেহে রোগের 
'উপশমের জন্য ব্যবহার করা বর্তমান 
চাকৎসাশাদ্তের এক স:পরিচিত পদ্ধাত। 
ধনমন্টগ্কার ও ডিপ্‌থিরিয়া রোগের 
প্রাতাবষ বিখ্যাত: এবং মান;ষের পক্ষে 
অশেষ কল্যাণদায়ক। 


আ্যাপ্টি পাইরোটক anti-pyretic 
জন্নহৰহ ( চিকিৎসা-বিদ্যা ) 


যে ওুষধ সেবনে দেহের উষ্ণতা . 


রমিয়া যায়। যেমন, আ্যাসাপারন, 
আ্যাসিট্যানিলাইড ইত্যাদি ৷ 


আ্যান্টিপোড্‌স 20১০০৭০5 প্রাতপাদস্থান 
সনিগুনজ্ৰ (ভুগোল-বিদ্যা) 


কোন স্থান হইতে ভূ-কেন্দ্রে মধ্য 
দিয়া এক কাল্পনিক সরল রেখা টানিলে 
এবং প্রসারিত কারলে উহা উল্টাদকে 
যেখানে ভূত্বককে ভেদ কাঁরয়া বাহিরে 
আসিবে, সেই স্থানাটিকে প্রথমাঁটর 
প্রাতপাদস্থান বলা হয় । 


জ্যাশ্টিপ্যাথি antipathy দ্বেষ 
লিউ (মনোবিদ্যা ) 


কোন বদ্তু বা বিষয়ের প্রাতি সাহ- 
জিক, অযৌন্তিক বিরুদ্ধ মনোভাব । 
কেহ আরসোলাকে সহ্য কারতে পারে, 
কিন্ত; টিকাঁটিক দেখিয়া ভয় পায়, 
আবার কেহ. টিকাটাককে অপছন্দ করে 
না, কিন্তু; মাকড়সাকে অত্যন্ত ঘ্‌ণা 
করে। 
আ্যাণ্টি-বায়োটিক্স antibiotics 
সধিজীলাঘ্য (চিকৎসাশীবদ্যা ) 


এক শ্রেণীর জীবাণুদের দেহ- 
নিঃসৃত বস্তু দ্বারা অন্য প্রকারের 
ক্ষতিকারক জীবাণ্; বা বাঁজাণদুদের 
বিনাশ করার প্রক্রিয়া । এইসব বস্তুর 
আবিষ্কার আধুনিক fচিকিৎসাবিজ্ঞানে 
যুগান্তর আনিয়াছে এবং যক্ষ্মা, 
উপদংশ, সান্নিপাতিক জবর (টাইফয়েড) 
রোগকে আয়ত্তে আনিতে সক্ষম 
হইয়াছে ।  পোঁনাসালন,  স্ট্রেপ্টো- 
মাইসিন, অরেওমাইসিন প্রভৃতি এই 
ধরনের ওষধ এখন জনসাধারণের মুখে 
মূখে উচ্চাঁরত হইতে শোনা যায় । 


বৈজ্ঞানিক অভিধান 


আ্যাপ্টিমান (রসায়ন 
বিদ্যা) 

ধাতব মৌল ৷ চিহ্ন Sb. পরমাণু 
অঙ্ক &১, পরমাণ? ভার ১২১৭৬, 
আপেক্ষিক গ;রুত্ব ৬:৫৮, গলনাঙ্ক 
৬৩০৭সে,  ফুটনাত্ক ১৪৪০০ সে, 
কাঠিন্য ৩--৩০৫ ৷ ধাত ও অধাতু 
বহ বচ্তুর সহিত আ্যাপ্টিমনির যৌগ 
মানুষের নিত্য প্রয়োজনে লাগে । 
চোখে দিবার সম, ওষধ টার্টার 
এমেটিক প্রভৃতি উদাহরণ ৷ কলিকাতার 
খ্যাতনামা চিকিৎসক ডঃ ব্রহ্মচারী 
আসামের কুখ্যাত কালাজবরের যে 
সফলপ্রদ প্রতিষেধক ওঁষধ আবিষ্কার 
করেন তাহারও মূল : উপাদান 
আ্যাস্টিমনি। ওধধাটর বাজারচলতি 
নাম ইউরিয়া স্টিব্যামিন ( urea 
stibamine) | তাঁড়তের গ্রাহী কোষের 
(secondary cells) প্লেট তৈয়ারীতে, 
বন্দ;কের গলি বানাইতে, ছাপার হরফ 
প্রদত্ত করিতে যে সকল সংকর ধাত; 
ব্যবহৃত হয়, ইহা তাহার অন্যতম মুখ্য 
উপাদান । 
ত্যাণ্টিলোপ ৪410০ (প্রাণী-বিদ্যা) 

তৃণভোজী গো শ্রেণীর প্রাণীদের 
অন্তর্গত কিন্ত; গরু, ভেড়া, ছাগল বা 
হরিণ নয় ৷ হারণের সহিতই সবাপেক্ষা 
সাদশ্য। এশিয়ার ও আফ্রিকার বহু 
স্থানে এই বংশের প্রাণী দেখা যায়। 
আকারে মাত্র পণচশ সোণ্টমিটার দীর্ঘ 
হইতে প্রকাণ্ড বৃষের আকার পর্যন্ত 
দেখা যায়। বেলনাকাতি শ্‌ঙ্গ ইহাদের 
একটি সাধারণ লক্ষণ ৷. 
আযা্টি সাইক্লোন anti cyclone 


antimony 


৩৫, 
প্রতীপ _ . বাতাবর্ত সনি স্কচ্ষন্নান 
( আবহ-বিদ্যা ) : 
বায়নমণ্ডলে যাঁদ কোথাও চারিপাশের 
বায়ুর অপেক্ষা উচ্চচাপ বায়ুর উদ্ভব 
হয়, তাহা হইলে উচ্চতাপযযন্ত 
বায়; চত্যাদ্দকে নিম্নচাপ মণ্ডলে 
প্রবাহিত হইতে থাকে কিন্ত; পৃথিবাঁর 
আবর্তনের জন্য ঘূর্ণির আকার ধারণ 


30.42 in 


করে। ইহা মধ্যে লঘনচাপযান্ত বায়ু" 
বিশিষ্ট ঘুণবির্তের (cyclone ) 
বিপরাঁত বলিয়া এই আখ্যা ৷ j 
আযাশ্টিসেপটিক 81150610 বগজবারক 

ঘুবিবীঘক্ক (চিকিৎসা-বিদ্যা ) 


দেহে রোগের বীজ ধ্বংস করার 
জন্য ব্যবহৃত রাসায়নিক যৌগসমন্হ । 
আ্যাণ্টিবায়োটক যৌগের সহিত 
ইহাদের তফাত এই যে, পূরবোন্তগুলি 
জৈব বস্তয প্ৰক্ৰিয়া সম্ভূত, কিন্ত 
শেষোন্তগ:লি সম্পূর্ণ রাসায়নিক 
প্রক্রিয়া দ্বারা তৈয়ারী হয়। আ্যাল- 
জেন পেরক্সাইড, মাকিউরোক্রোম। 


ত বৈজ্ঞানিক আভিধান 


িকাঁরক আযসিড ইত্যাদি এই প্রকার 
বস্তুর সুপারচিত দৃষ্টান্ত ৷ 
আযাশ্টাহসটোমনস্‌ anti-hista- 
mines স্থিজহামিন হীঘী 
(চাকৎসা ) 

প্রোটিনের আর্দ্র বিশ্লেষ (17- 
৫1019515 হইতে যে সকল আযঁমনো 
আযাসিড পাওয়া যায় তাহার একটি 
মূল বস্তু হইল হিসৃটিডন। ইহা 
হিস্‌টোমন নামক এক ক্ষার দেহকলায় 
পাওয়া যায়। রোগে বা আঘাত 
লাগিলে রন্তে ইহার পরিমাণ বৃদ্ধি 
পায়, ও লঘু রক্তচাপ ইত্যাঁদ শকের 
লক্ষণ প্রকাশ পায়। কিন্ত; উহা দেহে 
বেশীক্ষণ থাকলে আরও কতকগুলি 
বিরক্তিকর লক্ষণ প্রকাশ পায়, যাহাকে 
চিকিৎসকরা এখন আ্যালার্জ বলেন। 
যেমন, আমবাত (urticaria ), 
হাঁফানি, ইত্যাদি ৷ এই সব লক্ষণ 
উপশম করার জন্য যে সকল ওষধ 
ব্যবহৃত হয়, তাহার এ নাম। কিন্ত 
“এই সকল ওষধ সেবনে অনেক সময় 
অবাঞ্ছিত ফল ফলে ৷ যেমন মাথাঘোরা, 
অত্যাধক আলস্যবোধ, পেটের অসুখ 
ইত্যাদি। 
আ্যাণ্টীটার ant-eater জ্বীরভীবীহ 
(প্রাণী-বিদ্যা):. 

গন্যপায়ী দন্তহীন বর্গের প্রাণীর 
শ্রেণীবশেষ। দক্ষিণ আমোরকার 
ভল্পঃুকোপম *লথ ইহার প্রধান দক্টান্ত। 


পিপীলিকা ইহাদের প্রধান খাদ্য বালয়া ' 


ইহাদের এই অভিধা ৷ পিপাঁলিকা 
ভোজনের সুবিধার জন্য ইহাদের মুখ 


ছ'ুচালো এবং জিহবা অত্যন্ত লম্বা ও 
পটু । এই দীর্ঘ জিহবা ইহাদের 
উরঃফলকের ( breastbone ) সাঁহত 
সংশ্লিষ্ট । গায়ে আঁশষান্ত প্যাঙ্গোলিন 
( pangolin ) এই শ্রেণীর এক 
বিশিষ্ট সদস্য । ইহারা নিদ্রা যাইবার 
সময় বা শল্লচদ্বারা আক্রান্ত হইলে 
দেহটিকে গোলকের মত করিয়া লয়। 
ইহাদের দীর্ঘ জিহবা দ্বারা এত 
ক্ষিপ্রতার সাহত পিপীলিকা বা উই 
পোকা ধরে যে, নজর চলে না৷ 
আযাণ্টেনা ৪16০8 ( পদার্থবিদ্যা ) 
বৈদয্যতিক ঘন্তমধ্যে উৎপন্ন তড়িৎ 
চৌম্বক দোলন ( electric .osilla- 


tion ) যন্নের মাস্তুলাকৃতি যে অংশের . 


সাহায্যে মহাশুন্যে তরঙ্গাকারে 
বিকীরত হয় অথবা দুরাগত তাঁড়ং- 
চৌম্বক তরঙ্গ যে যন্ত্রাংশের সাহায্যে 
প্রাপকযন্তে দোলন ঘটায় তাহার: নাম । 
বেতার প্রেরক বা গ্রাহক প্রভৃতি যন্ত্রের 
অপরিহার্য অঙ্গবশেষ ৷. চলতিভাষায় 
ইহাকে আকাশতার (867191 ) বলে। 


AERIALS 


"RADIO ? 
আ্যাপ্টেনে antennae শু স্তথিন্কা 
(প্রাণীশাবদ্যা ) 
কাঁট, পতঙ্গ, বা কয়টি প্রাণীর 
মাথার কাছে যে শৃঙ্গে মত যুগ্ম অঙ্গ 
থাকে। বেশীর ভাগ ক্ষেত্রেই এক 


৭০৯ পু 


বৈজ্ঞানিক আভধান 


জোড়া থাকে, কিন্তু গলদা চিংড়ি ও 
দের থাকেই না শঙ্গগ্ীলর মধ্যে 
অনেক জোড় থাকে । ইহারা দেখিতে 
একরূপ হইলেও জীবাবিশেষে ইহাদের 
ক্রিয়া ভিন্ন ভিন্ন রূপ । ফাঁড়ংদের ইহা 
স্পর্শোন্দুয়, আবার মাহি, মথ ইত্যাদির 
ইহা _্রাণৌন্দিয়, মশাদের শ্রবণেন্দিয় 
এবং ' জলজ পোকাদের শবাস-প্র“বাসের 
যন্স। িপাঁলিকারা পরস্পরের শুঙ্গ 
স্পর্শ করিয়া যে সংবাদ বিনিময় করে 
ইহা লক্ষ্য কারিলে স্পষ্ট বোঝা যায়। 


ANTENNAE 


ত্যাণ্ডরাজনাস 87002577089 উভালঙ্গ 
( উদ্্ভিদ-বদ্যা ) 

যে সকল উদ্ভিদের পু্পে পুং 
কেশর ও গর্ভ কেশর একই ফুলে যুগপৎ 
বিরাজ করে। 
আ্যান্হায়ন 26১০০ ( পদার্থ-বিদ্যা ) 

আলোকচিত্র গ্রহণের পর ফিলম 
বা প্লেটের উপর যে রাসায়নিক বস্তু 
প্রয়োগে অনালোকিত স্থানের প্রলেপ 
ধুইয়া ফেলা হয় তাহাদের হাইপো 
বলে। গৃহীত ছাঁব স্পষ্ট হইয়া গেলে 
হাইপো জলে ধুইয়া ফেলা হয়, কিন্তু 
সম্পূর্ণভাবে ধৌত কাঁরতে না পারিলে 
যেখানে ছবি উঠিয়াছে সেখানেও ইহার 
প্রভাব ধারে ধারে পড়ে ও ছাঁব অস্পষ্ট 
হইয়া যায়। এই জন্য উহার প্রভাব 


সম্পূর্ণ বিদুরিত করার জন্য আর 
একটি রাসায়নিক যৌগ ব্যবহার করা 
হয় যাহাকে আলোকচিন্রশল্পে এই নাম 
দেওয়া হয়। এ যৌগের রাসায়নিক 
নাম. আযমোনয়াম ৷ পারসালফেট, 
সংকেত (NH, )5 9905. ৰা 
আযন্থার anther পরাগধানী 
ঘহানাক্ধীম ( উদ্ভিদ্‌-বদ্যা ) : 

সবীজ উদ্ভিদের পুং কেশরের সেই 
অংশ যেখানে পরাগ উৎপন্ন হয় । ইহা 
সাধারণতঃ পঢুং কেশরের ডাঁটায় লগ্ন 
থাকে। 
ত্যান্থোসায়ানিনুস anthocyanins 
(রসায়ন ও ডীদ্ভদ্‌-বিদ্যা ). 

ফল ও ফুলের বিচিত্র বর্ণ সম্ভার যে 
জৈব রাসায়নিক যৌগের দ্বারা সংগঠিত 
হয়। ইহারা সকলেই জলে দ্রাব্য এবং 
আর বিশ্লেষের ফলে শকরা ও 
আযান্থোসায়ানিডন শ্রেণীর বস্তুতে 
বিয়োজিত, হয়। ইহারা. যুগপৎ 
আযাসিড ও ক্ষারের মত ক্রিয়া দ্বারা 
লবণ বা এসুটার (997) গঠিত 
করে। ইহাদের সবগমীলই আবিসংবাদিত 
ভাবে সংশ্লোষত হইয়াছে । ইহাদের 
কোন্‌ কোনটি অবস্থিত আছে তাহার 
প্রকৃতি ও ঘনত্ব ইত্যাদির উপর ফুলের 
রঙ নির্ভর করে । 
আ্যান্প্পলাঁজ anthropology নৃতত্ত্ব 
মালন্রনিন্লাল ; 

মনুষ্য জাতির যাবতীয় দৌহক, 
মানসিক ও সামাজিক বিকাশ সংক্রান্ত 
জ্ঞান । প্রাণী-জগতের. বিকাশের ' 
সাহত মনুষ্য জাতির বিকাশের তুলনা- 
মূলক চচাঁকে ভৌত নৃতত্ব ( physical 


৩৪ বৈজ্ঞানিক অভিধান 


anthropology ) বলে, আর মন[ুষ্য- 
জগতের মধ্যে বিভিন্ন দেশে ও কালে 
সামাঁজক ভাষাতাত্বিক ইত্যাদি বিষয়ে 
তুলনামুলক চাক সাংস্কৃতিক নৃতত্ব 
বলা হয় (cultural anthropology) 
আনল্গাক্‌স 870৮8 নিল্কীবীনা 
(গ্রাণী-বিদ্যা ) 

পশযাদগের, বিশেষ কারয়া গরন, 
ঘোড়া, ভেড়া ইত্যাদির, সংক্লামক 
ব্যাধাবশৈষ। এই রোগ প্রায়ই 
মারাত্মক হয় এবং পশ; মড়কের কারণ 
হয়। ইহার প্রাদু্ভবব পৃথিবীর সর্বপ্র 
লক্ষ্য করা গিয়াছে । উপযযস্ত সময়ে 
টকা দিয়া এই রোগের প্রসারণ 
অনেকখানি নিবারণ করা যায়। রুগণ 
জন্তুর চর্ম, মাংস বা লোম লইয়া 
যাহারা নাড়াচাড়া করে সেইরূপ 
মনুষ্যও এই রোগ দ্বারা আক্রান্ত 
হইতে পারে এবং প্রথমাবন্থায় ধরা না 
'পাঁড়লে বা উপযনুন্ত চাকৎসা না হইলে, 
মনুষ্যের ক্ষেত্রেও ইহা মারাত্মক হয় । 
ত্যান্মাসাইট anthracite (ভূ-বিদ্যা ) 

উচ্চগ্লেণীর পাথুরে কয়লা । ইহাতে 
কার্ঝনের অংশ খুব বেশী থাকায় 
জবালবার সময় ধোঁয়া খনুব কম হয় এবং 
খুব বেশী তাপও উদ্ভূত হয়। , 
ত্যান্মাঁসন anthracene  (রসায়ন- 
বিদ্যা) 

আলকাতরা হইতে নিম্কাশিত 
হাইদ্রোকার্বন শ্রেণীর কঠিন বদ্তু। 
রাসায়ানক সংকেত C14 ০ 
গলনাঙ্ক ২১৭গসে ফুটনাঙ্ক ৩৫৪'সে, 
জলে অদ্রাব্য। সাংগঠনিক ভাবে ইহা 
তিনটি বেন্জীন অর্গুরীয্নকের একত্র 


সমাবেশ বালিয়া চিত্রিত করা যায়। 
ইহার উপর জারণ ক্রিয়া দ্বারা যে 
আ্যাঞ্থত্যাকুইলোন পাওয়া: যায় তাহা 
রঞ্জন শিল্পে বহ ব্যবহৃত । 
ত্যাপলটেন Appleton, Sir Edward 
V. (১৮৯২-১৯৬৫ ) 

ইংরাজ পদার্থাবদ | বায়ুর আয়ন- 
মণ্ডল ( Ionosphere) ও তাহার 
মধ্য দিয়া তাঁড়ৎ চৌম্বক তরঙ্গ চালনা 
সম্বন্ধে গবেষণা করিয়া তিনি ১৯৪৭ 
সালে নোবেল প.রস্কার পান। আয়ন 
মণ্ডলের এক স্তর তাঁহার নামে খ্যাত 
এবং তাঁহার গবেষণালব্ধ জ্ঞান হইতে 
রেডার যন্ত্রের উদ্ভাবনা সম্ভব হয়। 
আযাপসাইভ্স 81091169 অপদ,রক 
নীন্নীম্বইজা (জ্যোতিষ) 

গ্রহ উপগ্নহের উপব্স্তাকার কক্ষ- 
পথের দীর্ঘতম কাম্পাঁনক রেখা, ইহা 
্বভাবতঃই উভয় নাভিগামী । 
আ্যাপ্াঁহলিয়ন 810100 অপস/র 

(জ্যোতিষ) 


ese 

NSS 

/ PLANETS ১২. 
৫ FARTHEST v 
POINT থ 
(APHELION) 
! 
PLAMETS ORBIT 


) ¥ ROUND SUN 
[) hos 

PLANET AT 4 

১১২৪5৭15504 Fd 


নি 
সি ০০০ পেত 


গ্রহ বা ধূমকেতমদের কক্ষের যে 


অংশ সূর্য হইতে সবচেয়ে দুরে ' 


অবাচ্হত। পাঁথবা আপন কক্ষপথে 


বৈজ্ঞানিক অভিধান 


জুলাই মাসে এই বিন্দুতে পে'ছায়, 
তখন সূর্য হইতে, উহার দুরত্ব প্রায় 
৯,৪৫,০০,০০০ মাইল । 
ত্যাপাটাইট apatite ( ভূ-বিদ্যা ) 

খনিজ বিশেষ । -ক্যালাসয়াম, 
ক্লোরিন ও ফস্‌ফারক আযাসিডের যৌগ, 
মূলতঃ সংকেত ' Ca,F,(PO,). 
ফসফোরাস ও তাহার যোগ প্রচ্তনুতের 
কাজে ব্যবহৃত হয়। সুপার ফস্‌কেট 
নামক সার তৈয়ারীতে বিশেষ ভাবে 
ব্যবহৃত হয় 
আযাপেনাঁডকস appendix ততভন্ধ 
(চিকৎসাশীবদ্যা ) 

মানুষের উদরে বৃহদন্ন ও 
্ষ্্রান্নের সণ্ধিস্থল হইতে নির্গত 
অপ রসর কাঁটাকার নল ৷ গড়ে তিন 
ইাঁণ্ট লদ্বা। পাঁরপাক ক্রিয়ায় ইহা 
কোন অংশ গ্রহণ করে না। অনেক 
শারীরবিদ্‌ মনে করেন যে, ইহা মনদষ্য 
শরীরের আঁভব্যান্ততে এক পরিত্যন্ত 
অংশ, বিলুপ্তির পথে । ইহা শরীরে 
কোন উপকারে না আসুক, ইহার 
প্রদাহ অত্যন্ত বেদনাদায়ক এবং এ 
প্রদাহই আযপেশ্ডিসাইটিস ( appen- 
01015) নামে কুখ্যাত। শল্য 
{চাঁকংসকগণ উহার আক্রমণ হইলে 
বদ্তুটিকে অস্ত্রোপচার দ্বারা সম?লে 
উৎপাটন করিয়া থাকেন । 


আ্যপোজী ৪০৫০০ অপভূ মুল্যু্ 
(জ্যোতিষ) 

গ্রহ, উপগ্রহের কক্ষপথে যে বিন্দু 
পৃথিবী হইতে সর্বাপেক্ষা দুরে 
অবস্থিত। 


৩৯ 
আ্যপোপ্লোক্স 9১০1০» সন্যাস রোগ 
অঘজন্য্বাজ (চিকিংসা-বিদ্যা ) 

মান্তচ্কে রন্তক্ষরণজানত মুছা 
রোগ । পরিণামে পক্ষাঘাত অথবা 
মৃত্য ঘটে। 
আ্যাপোমার্চন apomorphine 
(চাকৎসাশীবদ্যা ) 

মার্ফনের উপর হাইীদ্রোক্লোরক 
আযাঁসডের বিরিয়া দ্বারা প্রস্তুত যৌগ। 
সংকেত C,H, ;05N ৷ ইহা চর্মের 
নীচে সূচী প্রয়োগে ঢুকাইলে বমন 
করায় ও নিদ্রাল; করে । অপ মান্ধায় 
মৌখিক সেবনে শ্লেম্মা সরল হইতে 


সাহায্য করে । 
আযফাঁজয়া 8019519  বাগ্‌রোধ 
ন্রান্নাগা_ ( চিকিৎসা ) 


কথা বাঁলতে. অক্ষমতা ৷ মাস্ভিচ্কে 
যে অংশ বাগ্‌শান্তি নিয়ন্ত্রণ করে তাহার 
আঘাতজানত রোগ । এই রোগ 
সাধারণতঃ দুই. আকারে দেখা দেয়। 
প্রথমাটতে বাগযন্তের পেশী অটুট 
থাকে, কিন্তু পেশীগ্ীলকে সমু ভাবে 
ব্যবহার কাঁরতে অক্ষমতার জন্য কথা 
ফোটে না। অনেক সময় অঙ্গভঙ্গী দ্বারা 
রোগী মনের ভাব প্রকাশ কাঁরতে চেষ্টা 
করে। দ্বিতীয় প্রকারে কথা যোগায় 
না, ‘লাখত কথাও বঢ়াঝতে পারে না, 
আবার উচ্চারিত কথাও যেন শবানতে 
পাইতেছে না, এইরূপ ভাবে চুপ করিয়া 


থাকে। 

আ্যাঁফড: 92108 ( প্রাণী-বদ্যা ) 
হমপটেরা (॥০moptera) বর্গের 

এক কাঁট গোন্ন। ইহাদের আর এক 

নাম উীদ্ভদ-দেহের উকুন। ইহাদের 


1৪০ _ বৈজ্ঞানিক অভিধান 


কয়েক প্রজাতির দেহ হইতে এক প্রকার 
শিষ্টরস নির্গত হয়, তাহাকে মধুরস 
( honeydew ) বলে। উহা 
'িপীলকাদের অতি প্রিয় খাদ্য । 
অপুংযোন বংশবৃদ্ধি ( partheno- 
£609515.) ইহাদের জীবনোতিহাসের 
বৈশিষ্ট্য । কোন প.ংকাঁট সঙ্গম ব্যাতি- 
রেকেই ইহাদের স্ব্রীকীটরা গাছপালার 
'পাতায় ডম পাড়ে । ডিমগনল বসন্ত 
সমাগমে ফুটিয়া যায় ও তাহা হইতে 
'স্শ-কীটই জন্মায় । ইহারা গাছ ও 
পাতা খাইয়া অত্যন্ত দ্রুত বংশ বাদ্ধ 
করে। এই জন্য কৃষিকার্যে'র পরম 
ধপ্রকারী বাঁলয়া পাঁথবীর সর্বত্র কৃষক- 
মহলে কুখ্যাত ৷ 
ত্যাফোনিয়া 91080739 স্বরভঙ্গ সৃক্ষন্রা 
( চিঁকৎসা-বিদ্যা ) 

রোগ্বিশেষ, যাহাতে গলা দিয়া 
'আওয়াজ বাহির হয় না । সাধারণতঃ 
আঁতীরন্ত ঠাণ্ডা লাগা বা বাগযন্ে 
(18758%) থা ইহার প্রত্যক্ষ কারণ । 
আযাব্রোজভ্‌স 81/891৩5 জপ্রণন্ধ 
(রসায়ন-বিদ্যা ) 


বালকা, এমারি, কার্ব'রাণ্ডাম 


প্রভাত যে সকল বস্তু; দ্বারা ঘর্ষণ 
₹' কাঁরলে কঠিন, বন্ধ; নির্মিত তল বা 
, পজ্ঞ মসূণ হয় । .. 


জ্যাৱরেশান_ aberration 
নিিঘখন ( জ্যোতিষ) - 
নক্ষত্র বা অন্য  জ্যোতিজ্কদের 
ভূপচ্ঠে হইতে পর্যবেক্ষণের সময় 
তাহাদের অবাস্থাত ঠিক এক বিন্দুতে 
পাওয়া যায় না। এই আপাতচ্যাতি 
পৃথিবীর গাঁত ও আলোকের গাঁতির 
সংযোগে যে আপেক্ষিক গতি (relative 
velocity ) উৎপন্ন হয় তাহারই ফল । 
পর্যবেক্ষণের সময় মনে হয় পাঁথবার 
গতি যে দিকে জ্যোতিগ্ক সেই "দিকে 
স্থানচ্যুত হইয়াছে। সেই জন্য 
দুরবীণকে উহার আসল অবাশ্থিতির 
সামান্য আগে নিশানা কাঁরতে হয় । 


অগেরণ 


এই ব্যাপারটি এক ইংরাজ জ্যোতীর্বদ্‌ : 


১৭২৮ সালে লক্ষ্য করেন ও এই 
চলনের সঠিক ব্যাখ্যা দেন । 
আ্যাবরেশান অফ লাইট aberration of 
1081৮  আ্যালোকাপেরণ  সন্ধাহা- 
লিঘগ্রল (পদার্থবিদ্যা ) 
বড় এবং মোটা লেনসের মধ্য দিয়া 


কোন বস্তুর যে প্রাতীবদ্ৰ পড়ে তাহা 


নিখুত হয় না। ইহার জন্য লেন্সের 
আকৃতি ও উহা যে কাচ দ্বারা নার্মত 
দুই প্রকার, গোলাপেরণ ( spherical 


aberration ) ও বণাপেরণ (০%:০- 


Pe CECE 


বৈজ্ঞানিক অভিধান ৪৯ 


matic aberration ) | প্রথম ৰুট 
দূর করার জন্য যাহার প্রদ্থচ্ছেদ 
গোলাকার নয় এমন লেন্স উদ্ভাবিত 
হইয়াছে । এবং দ্বিতীয় ব্রুটির জন্য 
ভিন্ন ভিন্ন উপাদানের সংযোগে লেন্স 
প্রস্তুত করা হয়। 
আ্যাৰ্লেশান ablation জনমত 
(বিমান) 
বিমান-প্রযুন্তিবিদ্যায় কথাটি ব্যব- 
হৃত হইতেছে । কোন যান উধর্কা- 


. কাশে গেলে তাহার বাহিরের অংশাঁট 


বায়ুর ঘর্ষণে উত্তপ্ত হইয়া গালয়া. বা 
বাষ্পীভূত হইয়া যায় । বায়;স্তর ভেদ 
কারয়া যাইবার সময় ঘর্ষণজনিত যে 
উত্তাপ জন্মায় তাহা এইভাবে বাহ- 
রাংশের গলনে বা বাষ্পীভবনে ব্যয়িত 
হইলে যানাটির ভিতরের অংশ এঁ উত্তাপ 
হইতে রক্ষা পায় । এই জন্য মহাকাশ- 
যান প্রভৃতিতে আব্‌লেশান ঘটে এমন 
বস্তু বাহিরের পৃষ্ঠে লাগানো হয় । 
আ্যারসালউট আ্যালকোহল absolute 
alcohol নর্জল কোহল ঘহিহ্যন্ত 
জন্তঙ্জীছুন্ত (রসায়ন-বিদ্যা) 
চলতি ভাষায় যাহাকে আযালকোহল 
বা স্পারট বলে তাহার রাসায়নিক নাম 


..ইথাইল আযালকোহল ( Ethyl Alco- 


001): সৰকেত ০গ্ল,0ল | ইহা 
শিল্পে যেভাবে প্রন্তদ্ত হয়, তাহাতে 
খাঁটি আলকোহলেও প্রায়. শতকরা ৪ 
ভাগের বেশী জল থাকে। বিশেষ 
প্রা্রিয়ার ও জলের অংশ শতকরা এক 
ভাগেরও কম কাঁরলে সে জ্যালকোহল 
* পাওয়া যায়, তাহাই নির্জল কোহল 
: নামে খ্যাত ৷ 


আযাব্সালিউট জিরো absolute zero. 


পরম শন্যে (বাংলা ও হিন্দা ). 
গ্যাসের গাতিতত্ব ( kinetic 


theory of £ass ) অনুযায়ী উষ্ণতার 
সর্বনিম্ন পারমাপে আদর্শ গ্যাসের 
(ideal 8ass) সমস্ত অণ্ুপরমাণুর, 
গতি, স্তব্ধ হইয়া যাইবে ও গ্যযসের 


আয়তন শুন্য হইয়া যাইবে । ইহাকে 
কেলভিন পর্যায়ের (Kelvin Scale of 
temperature) উষ্ণতার. শূন্যও 


বলে। ইহা সোটগ্রেড পর্যায়ে 
২৭৩. ?১র সমান। বর্তমানে 
বিজ্ঞানীরা বাঁক্ষণাগারে এই উষ্ণতার . 
সামান্য উপরের ( একের ভগ্নাংশ ) ' 
মানায় পেশছিতে সক্ষম হইয়াছেন, 
যাঁদও ওঁ উষ্ণতায় পেশীছিবার আগেই 
গ্যাসেরা তরলাবস্থা প্রাপ্ত হয় । ... : 
আ্যাবাঁসসা 8)501598 ভুজ ( গণিত ) 
জ্যামিতিক বিশ্লেষণে পরস্পয় লদ্ব 


সপ 
০ 7 


বন্দু 0X ভুজ 
যে দুইটি অক্ষ হইতে দুরত্ব দ্বারা 
কার্টেসায় স্থানাঙ্ক নিদেশ করা হয় 
তাহার যেটি পাশাপ্যশি বিস্তৃত সেইাটর 
উপর দুরত্ব জ্ঞাপক। (অর্ডিনেটের 
সংজ্ঞা দুষ্টব্য ) 


৪২ 


ত্যাৰাঁসসান : 81050155107 
নিতীজন ( উদ্ভিদ-াবদ্যা ) : 
যে প্রাকুয়া দ্বারা শীতের প্রারম্ভে 
অনেক গাছের পাতা, ফল, ফুল ইত্যাদি 
বঝাঁরয়া যায়। ইহার জন্য গাছের পাতা, 
ফুল ইত্যাদি অংশ সংযোগকারী 
শাখাটিতে এক স্তর নূতন কোষের 
উৎপাত্ত হয়, তাহাকে মোচন স্তর বলে। 
ইহা যথাসময়ে প্রত্যঙ্গটিকে লইয়া 
খাঁসয়া পড়ে । শাখার শূন্য অংশাঁট 
আপনাআপান বন্ধ হইয়া যায়। 
আযভলন্‌স avalanche 
সন্প্রপাত জনঘান (ভূগোল ) 
পর্বতগান্রের অংশাঁবশেষ বা সাত 
তুষারস্তুপের ধবস নামা । ইহা প্রথমে 
আয়তনে ক্ষদ্রাকার হইলেও পড়িতে 
পাঁড়তে যেখান /দয়া যায় সেখানকার 
অংশকে সংগ্রহ কারয়া আয়তন বাদ্ধি 


মোচন 


1হমানী 


করে এবং তখন হইতে ইহার পথে যাহা, 


পড়ে, তাহাকে ধৰংস কাঁরয্লা নামতে 
থাকে।  পর্বতারোহীর বা পর্বত- 
গাৰের অধিবাসীদের ইহা মহা 
আতঙ্কের কারণ । 
আযাভোয়াড পোয়া 
(পদার্থবিদ্যা ) 

{বলাতে ও আমেরিকায় প্রচলিত 
কঠিন কচ্ত্যু ওজন কারবার মান। 
পাউন্ড, হন্দর ও টন (1০) ইহাদের 
সঃপাঁরাচত একক ॥ 
ত্যামানয়ন gg ung SV 
বিদ্যা ) 

জননীজঠরে নি ড্ৰ যখন 
পেখছায় তখন বিভাজন ও পনার্ব'- 
ভাজন দ্বারা কতকগনীল গোলাকার 


(089 


বৈজ্ঞানিক অভিধান . : 


কোষে বিভন্ত হয়। সেই সময় উহা 


: ক্রমশঃ এক স্বচ্ছ থলি দ্বারা পারবৃত 


তাহার মধ্যে বর্ধমান ভ্রুণ 
ইহাকেই 


হয়। 
জলশয্যায় ভাসতে থাকে । 
আ্যমানয়ন বলে। 
আযমনোসয়া amnesia 
হন্নিন্তীঘ ( চাকৎসা-বিদ্যা ) 
দৈহিক বা মানাসক আঘাতজনিত 
পূর্ব স্মৃতির বিলোপ । মাস্তচ্কে 
আঘাতজনিত অচ্মার প্রায়ই স্থায়ী হয়, 
অন্যানা কারণ ঘাঁটলে সাধারণতঃ উহা 
অল্প স্থায়ী হয় এবং উপযুন্ত চিকিৎসায় 
সারয়া যায়। 
আ্যামঁফঅক্‌সাদ anphioxus ( প্রাণী- 


অস্মার 


বিদ্যা) 
সরু কাঠির আকারের মাছের মত 
প্রাণী । দেহ-সংগঠন নিম্নন্তরের । 


মেরুদণ্ডের বদলে একটি নোটো কর্ড 
(noto chord ) আছে । ইহাদের মাথা 
বাঁলয়া স্পষ্ট কোন দেহাংশ বোঝা যায়. 
না। দৈর্ঘ্যে দুই তিন ইপ্চি মান হয়। - 
দক্ষিণ ভারতে এক : প্রজাতি* আছে, 
তাহার দৈর্ঘ্য 'ছয় হী পর্যন্ত হয়। 
ভিজা বালিতে দেহ বাইয়া শুধ; 
মাথা বাঁহর করিয়া বাঁসয়া থাকে, উপ- 
কলের পালতে যে জৈব পদার্থ থাকে ও 
প্রাণীরা ইহাদের খাদ্য৷ বান্র- 
কালে মাথা খাড়া করিয়া জলে সশতার 
দিয়া বেড়ায় । 

আ্যামৃফানিউরা amphineura ( প্রাণী- 
বিদ্যা) ৃ 
.  আঁভব্যান্ত পর্যায়ে আদিম সংগঠনের 
কম্বুজ (12011950) শ্রেণীর “অমেরু- 
দা প্রাণী । নোনা জেরিন । 


বৈজ্ঞানিক অভিধান 


আ্যমাঁফিপডা 20101179008 (প্রাণী 
বিদ্যা ) 

জলচর কবচী প্রাণী 'বশেষ। 
পৃথিবীর সর্ব পাওয়া যায়, মিষ্ট ও 
নোনা জল উভয়তেই বিচরণ করে। 
কাদা ও ভিজা মাটির মধ্যে জৈব 
উপাদান খাইয়া জীবনধারণ করে। 
অন্য কবচাঁদের সহিত তফাত এই যে 
ইহাদের লাভস্তির থাকে না। 
আযামফিবিয়া ai উভয়চর [বাংলা 
ও হিন্দী ] (প্রাণী-বিদ্যা ) 

মেরদুদণ্ডী প্রাণীদের এক শ্রেণী, 
যাহারা অভিব্যান্ত পর্যায়ে মংস্য ও 
সরীস্‌পদের মধ্যে পড়ে। ইহাদের শৈশব 
অবস্থা জলে কাটে, কিন্তু পূর্ণাঙ্গ 
অবস্থায় পৌছিলে স্থলে বিচরণ করিতে 
পারে, আহার জন্য ইহাদের পা গজায় । 
পৃথিবীতে প্রায় নয় শত প্রজাতির 
উভয়চর আছে, তাহার মধ্যে ভেক ও 
সালামান্ডার নামক টিকটাকির মত এক 
প্রকার প্রাণী সপরিচিত। ইহাদের 
অনেক প্রজাতি শীতনিদ্রায় অভ্যন্ত এবং 
সাধারণতঃ ইহারা নোনা জল পছন্দ 
করেনা। 
আযমৃফবোল amphibole (ভূ-বদ্যা) 

খনিজ বিশেষ। আগ্নেয় (igne০us) 
ও রূপান্তারত ( metamorphic ) 
শিলার মধ্যে কেলাসিত অবন্থায় পাওয়া 
পাওয়া যায়। রাসায়নিক উপাদানে 
আযালদীমনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনে- 
সিয়াম, লৌহ ও সোডিয়ামের সহিত 
{সিলিকার সংযোগে গঠিত৷ ইহারা 
চ্যাপ্টা ফিতার মত আকারে স্তরে স্তরে 
-সাঁষ্জত থাকে । হন'র্লেন্ড ও আযাস- 


1৪৩ 
বেসটস এই গোত্রের শিলার উৎকৃষ্ট 
_ উদাহরণ । 
আ্যামফোটোরক amphoteric উভধমী” 
ভলঘণঘর্ম (রসায়ন-বিদ্যা ) 
যে সকল মৌলের অক্সাইড তীব্র 
আযাসিড.ও তীব্র ক্ষার উভয়ের সাঁহত 
বিক্ৰিয়া দ্বারা লবণ উৎপাদন করে। 
আযালমমিনিয়াম ও দস্তা ইহার প্রকৃষ্ট 
উদাহরণ  ইহাদের.অক্সাইড হাইড্রো- 
ক্লোরিক আযাসিডের সহিত সংযোগে 
ক্লোরাইড লবণ উৎপাদন করে আবার 
কাষ্টক সোডার সংযোগে যথাক্রমে 
সোডিয়াম আযালীমনেট ও জিণ্কেট্‌ 
নামক লবণ উৎপাদন করে। 
আযামৃবার amber (ভ্‌-বিদ্যা ) 
হলুদ রঙের শিলীভূত  রজন 
জাতীয় বস্তু ৷ প্রাচীনকালে গ্রীস ও 
রোমে ইহা অলঙ্কার হিসাবে হইত । 
বর্তমানেও ধূমপানের মুখনল ও মালার 
গুটি তৈয়ারী হয় ৷ পশুলোম ও পশম 
ইত্যাদি দ্বারা ইহার ট:করাকে ঘষিলে 
ইহাতে নেগেটিভ স্থির বিদ্যুতের সপ্চার 
হয়। 
ত্যামবারাগ্রসন ambergris (প্রাণী- 
বিদ্যা) 
'তাম মাছের অন্বের মধ্যে প্রাপ্ত 
চাঁ্ব জাতীয় ছাই-রঙের বস্তু । অনেক 
সময় সমদ্রোপকূলে পড়িয়া থাকতে বা 
জলের উপর ভামিতে দেখা যায়। ইহার 
মৃদু মিষ্ট গন্ধের জন্য গন্ধব্ব্য প্রস্তুত 
শিল্পে বহ; ব্যবহৃত । 
ত্যাম্‌বারাফস  amberfish (প্রাণী- 
বিদ্যা) " 
সামদাঁদুক মৎস্যের গণ ( genus ) 


88 


বিশেষ ৷ ৷এই গণের কয়েক প্রজাতি 
খাদ্য হিসাবে ব্যবহৃত হয় । 
ত্যাম্‌ব্রোঁজয়া বাঁট্‌ল “ ambrosia 
beetle (প্রাণী-বিদ্যা ) 
কোলঅপ্টেরা ( coleoptera ) 
গণের একদল কাঁট। গাছের গড়তে 
ছিদ্র কারয়া সেখানে উপজাত ফানজাই 
(151) ভোজন করে। 
আ্যামমটার 90016: (পদার্থবিদ্যা) 
দবদ্যতপ্রবাহ মাপিবার যন্দ 
ধবদযযুতপ্রবাহের একক ্যামাপয়ার হইতে 
ইহার নাম। ইহার মধ্যে একটি ক্ষুর 
চুম্বকের ( horseshoe magnet ) 
মের্বয়ের মধ্যে একাঁট তারের কুণ্ডলী 
ঝোলানো থাকে৷ কুণ্ডলীটর সাঁহত 
দুইটি সুক্ষ্ম স্প্রংও সংশ্লিষ্ট থাকে । 
কুণ্ডলীর মধ্য দিয়া বিদ্যুৎ প্রবাহ 
গেলেই চৌদ্বকক্ষেন্রে উহা ঘ্মীরতে চেষ্টা 
করে এবং স্প্রিং দুইটি হইতে বাধা 
প্রাপ্ত হয় । কুণ্ডলীর সাঁহত আঁটা একটি 
কাঁটা একটি -দাগ্রকাটা ফলকের উপর 
সায়া কুণ্ডলী কতখানি ঘ্যারন তাহা 
নির্দেশ করে। এখন এই দাগ্গগ্ীলর 
ব্রমাঙ্কন যদ এমন ভাবে করা হয়, যে, 
উহাতে প্রবাহের একক আ্যামপিয়ার বা 


ত্যামফণস 81005811089. আনিবন্ধী 
জমতাল (রসায়নবিদ্যা )... 
স্থায়ী আকারহান কঠিন: পদার্থ । 
কেলাসিত বস্তুর বিপরীত -অবস্থা 
বুঝাইতে এই শব্দটি ব্যবহৃত, হয়। 
ভূ-বিদ্যায় যাহা কিছ; গ্তরীভূত নয় সেই 


বৈজ্ঞানিক অভিধান 


অর্থে ব্যবহৃত হয় ৷ জীববিদ্যায় আভ- 
ব্যন্তিতে আদিম অবস্থার অনাকার 
প্রাণীদের বোঝায় । 


ত্যামাইড্‌স 811009 (রসায়ন-বিদ্যা ) 

যেসব জৈব রাসায়নিক যৌগে 
আযমোনিয়ায় এক বা ততোধিক হাই- 
ড্রোজেন পরমাণুর স্থল একাটি জৈব 
রাসায়ানক আযাসিড মূলক আধিকার 
করে। সাধারণ সংকেত R 0০ টম ম,, 
(ঘ২ 0০) বি চল) (২0০) Ni 
নানা রাসায়নিক বিক্রিয়ায় ইহারা সক্রিয় 
অংশ গ্রহণ করে । সাধারণতঃ ইহা 


অনেক সময় কার্বযামাইড বলা হয় 
(সং Co(N [৪)৪) 
আযমারান্হ amaranth 
বিদ্যা) 

পুজ্পবৃক্ষের গণাবশেষ-। বাগানের 
শোভাবৃদ্ধির জন্য শোখীন-মহলে 
আদৃত। 
আ্যামারালিস 410951119 ( উদ্ভিদ্‌ 


( উদ্ভিদ্‌- 


শোৌখীন 

বাগানে এই শ্রেণীর ফুলের গাছের. খুব 

আদর । 

আযামালগাম. ঞা181590 পারদ মিশ্র 

[ বাংলা ও হিন্দী] (রসায়ন-বিদ্যা) 
পারদের সহিত অন্য ধাতুর মিশ্রণে 

যে সংকর ধাতু পাওয়া যায়। স্বর্ণ 


বৈজ্ঞানিক অভিধান 86: 


রৌপ্য ও তাঘ্নের .পারদ মিশ্র অনেক 
ব্যবহারে লাগে। এই তিন প্রকার 
মিশ্রই পোকালাগা দাঁতের গহবর 
বুজাইতে দন্তাঁচীকৎসকগণ ব্যবহার 
করেন। ক্যাডমিয়াম ধাতুর পারদ 
মিশ্রও এই কাজে লাগে ৷ টিনের পারদ 
মিশ্র আয়নার কাচের পিছনে প্রলেপ 
দেওয়া হয়। বিদ্যুংউৎপাদক মৌল 
সেলের ( primary voltaic cell ) 
একাটি তঁড়দদ্বার ( electrode ) 
সাধারণতঃ দস্তার ছড়ি বা ফলক দিয়া 
গঠন করা হয়! উহা যাহাতে তাড়া- 
তাড়ি ক্ষয়প্রাপ্ত না হয় তাহার জন্য 
উহার উপর পারদের প্রলেপ দেওয়া হয়। 
ক্যাডাঁময়ামের সাঁহত পারদ মিশ্র 


ওয়েসটন প্রমাণ সেলের এক তাঁড়দ্‌দ্বার - 


হিসাবে ব্যবহৃত হয় । স্বর্ণঘাটত শিলা- 
চূর্ণ হইতে পারদ মিশ্রণের সাহায্যে 
স্বর্ণ নিচ্কাশন পদ্ধতি বহু প্রাচীন 
কাল হইতে সকলদেশে পারচিত ও 
প্রচলিত ৷ 
আ্যামগড্যালন amygdalin 
( রসায়ন-বিদ্যা ) 
পাঁচফল বা বুনো বাদাম হইতে 
প্রাপ্ত কেলাসিত জৈব যৌগ ৷ ইহার 
অন্যতম উপাদান গ্লুকোজ বলিয়া এই' 
যৌগকে গ্লুকোজাইড বলে ॥ ইহার 
বিয়োজনের ফলে গ্লুকোজ, প্রাসক 
আসিড ও বেন্জালাডহাইড পাওয়া 
যায় । কাজেই ইহা বিষান্ত। সংকেত 
Ci 2H, 601.3 H. O. 
আ্যামিডল 2১৭০] ( রসায়ন-বিদ্যা ) 
আলোকচিত্র গ্রহণে গ্‌হাঁত চিত্রের 
উন্মেষের . (৫5৮51018) কাজে 


ছাই রঙের গড়া যৌগ । সংকেত 
CsHs (0 H) (N ল209, 
আঁমাঁ্ডনস ॥amidines (রলায়ন- 
বিদ্যা ) 

নাইট্রোজেনঘটত. জৈব যৌগ । 
সাধারণ সংকেত R C (NH) NH; । 
ইহাদের কয়েকটি ওষধার্থে“ ব্যবহৃত হয়। 
আযামিডোন এ॥midone : ('রসায়ন- 
বিদ্যা) 

জামনিীতে ১৯৪৬ সালে সংশ্লোষত 
জৈব রাসায়নিক যৌগ । বেদনাহর 
গুষধ হিসাবে বহ: ব্যবহৃত। কোন 
কোন বিষয়ে ইহা মফিন অপেক্ষা শ্রেষ্ঠ। 
আযামাথস্ট  amethys$  জামগরা 
(ভূশবদ্যা)' 

বেগনা রঙের স্ফাটক ( quartz ) 
ব্যবহৃত হয়। স্বচ্ছ স্ফাঁটকের সহিত 
সামান্য ম্যাঙ্গানীজ যোগে ইহার 
উৎপত্তি । আমোরিকায় ও সাইবোরিয়ায় 
প্রচুর পরিমাণে উৎপন্ন হয় । 


আ্যামনো ত্যাঁসড্‌স amino acids 


(রসায়ন-বিদ্যা ) 

যৌগ যাহাদের মধ্যে : যুগপৎ (3 
COOH ) মূলক, ও (NH) মূলক 
অবস্থিত । এই জন্য: ইহা যুগপৎ 
আ্যাসড ও ক্ষারের কাজ  করে॥ 
ইহাদের সরলতম যৌগের নাম গ্লিসাইন 
(সংকেত HঃN-CH,-COOH )। 
মধ্যস্থ কার্বন পরমাণুর সহিত সংশলষ্ট 
হাইড্রোজেন পরমাণুর স্থলে অন্যান্য 
জৈব রাসায়নিক মুলক প্রবেশ করানো 


৪৬ বৈজ্ঞানিক অভিধান 


যায়। জীবজগতে এই শ্রেণীর সবিশেষ 
গুরুত্ব এই যে, প্রোটনের-বেশীর ভাগ 
সম্পূর্ণ আ্যাঁমনো অআ্যাসিড দ্বারা 
গঠিত এবং বাকীগনুলিরও প্রধান উপা- 
দান ইহারাই । মন[ষ্যদেহে যে বহুবিধ 
প্রোটন আছে তাহারা মান্র ২৫, 
আ্যামিনো আসি্ড হইতে প্রস্তুত । 
ভ্যন্তরে গঠিত হইতে পারে না, খাদ্য 
হইতে সংগ্রহ কাঁরতে হয় । 


ত্যামিবা amoeba লীনা (প্রাণী- 
বিদ্যা ) 


অভিব্যান্তির নিম্নতম স্তরের এক 
 কোষী প্রাণী ৷ ইহার কোন স্থিতাকার 
(stable from) থাকে না। একাঁট নিউ- 
ক্লীয়াসকে ঘারিয়া এক টুকরা প্রোটো- 
গ্লাজম আর একটি বাঁহরাবরণী, এই 
মান: ইহাদের দৈহিক: গঠন । কোন 
অঙ্গ-প্রত্যঙ্গ নাই। 
{বিশেষের সণ্কোচন প্রসারণের দ্বারা 
ইহারা এক জায়গা হইতে আর এক 
জায়গায় নড়িয়া যায়। পথে যথেষ্ট 
ক্ষুদ্র বন্ত; পাইলে তাহাকে ঘাঁরয়া ধরে 
এবং দেহরসে জারিত করিয়া পঢণ্ট হয় 
এবং পরে. নিজেকে মাঝামাঝি দ্বিধা- 
বিভন্ত করিয়া দুইটি সম্পূর্ণ 'আমিবা 
কোষে পারণত হয়। অতএব. প্রাণের 
যে সাধারণ লক্ষণ অর্থাৎ িচলন 
(locomotion), আত্তীকরণ (assimi- 
lation) ও প্রজনন (reproduction), 
তাহা ইহাদের মধ্যে দেখতে পাওয়া 
যায়। ইহাদের এক প্রজাতি ( Enda- 
moeba Histolytica) মানুষের 


দেহের অংশ-. 


অন্নে অধিক পরিমাণে : জন্মাইলে 
আমাশয় রোগের উৎপত্তি হয়। 


আামাবয়াসিস 81)06)18519. (চাকৎসা 


ঘাঁটতে থাকে৷ কিছ কিছু পেটব্যথা 
ও সামান্য জবরও থাকিতে পারে । রোগ 
বাড়লে মলের সহিত আম ও রন্ত পড়ে । 
যকৃতের ক্রিয়া যথোপযুন্ত হয় না। 
চিকিংসকগণ এই অবস্থায় আর্সোনক ও 
আয়োডিন ঘাঁটত ওষধ সেবনের পরামর্শ 
দেন। ) 
আ্যাঁময়েনথাস amianthus ( ভূ-বিদ্যা_) 
উচ্চ শ্রেণীর মাহ আযস্বেসটেস। 
ইহার .আঁশগদাীল শণের  তন্তুর মত 
তাই চলতি কথায় পাথুরে শণ বলে । 
আযামোনিয়া 81090718 ( রসায়নবিদ্যা) 


নাইট্রোজেন ও হাইড্ডোজেন 
সংযোগে উদ্ভূত বৰ্ণ হীন ঝাঁজালো গন্ধ 
বিশিষ্ট গ্যাস । সংকেত টাও. 


আপোক্ষিক গুরুত্ব "৮৭৫, স্ফুটনাঙক _- 
৩৩:৪” সে, গলনাঙ্ক--৭৭৭:সে । ইহা 
আতি সহজেই চাপ প্রয়োগে তরলীকৃত 
হয়, কেননা ইহার সন্ধি-উষ্ণতা (০৫ 
tical temperature) ১৩২-৯ৎসে 
ও সন্ধি প্রেষ ( critical pressure ) 
বায়নমণ্ডলের চাপের ১১২ গুণ । জলে 
অত্যাধক দ্রাব্যতা ইহার একটি বৈশিষ্ট্য। 
সাধারণ উষ্ণতায় ও বায়চাপে ১ ভাগ 
জলে ৭০০ ভাগ আ্যামোনিয়া দ্রবীভূত 
হয় । জলে আযামো নয়া দুব মৃদু ক্ষারের 


বৈজ্ঞানিক অভিধান 1 


রাসায়ানক ধর্মীবশিষ্ট হয়। অর্থাত, 
আযাসিডকে প্রশমিত করিয়া লবণ 
উৎপাদন করে । পূর্বে কয়লার অন্তধধম 
পাতন ( destructive distillation ) 
দ্বারা শিল্পে ব্যবহৃত অআ্যামোনিয়া 
প্রস্তুত করা হইত ৷ বর্তমানে জার্মান 
পদ্ধাত অনুসারে বায়ুমণ্ডলের নাইট্রো- 
জেনের সহিত সরাসাঁর হাইড্রোজেন 
সংযোগ করা হয়। আ্যামোনিয়া 
যোগগঃলি বহুপ্রকার শিল্পে ব্যবহৃত 
হয়। আযামোনিয়া_ নাইট্রেট বিস্ফো- 
রক ট্তয়ারীর কাজে, আমোনিয়াম 
সালফেট সার হিসাবে, . আযমোনিয়াম 
ক্লোরাইড  বৈদুতিক সেল তৈয়ারীতে 
এবং আ্যমোনিয়াম কার্বনেট রবার 
শশজেপ ও রঞ্জনাশজ্পে ব্যবহৃত হয় । 
বর্তমানে নাইলন প্রস্তুতে ইহা কাজে 
লাগে । ওষধ হিসাবে ম্‌ছাঁ প্রবণতা 
দূর করার জন্য যে স্মেলং সল্ট 


(smelling 591) ব্যবহৃত হয়, তাহার 
গন্ধ আযমোনিয়ার গন্ধ । জৈব 
আবর্জনার. ব্যাক্ঁটীরয়া . ঘাটত 


বিয়োজনের ফলে এই গ্যাস উৎপন্ন 
হয়। অপারিত্কৃত  প্রম্্রাবাগারে যে 
দুগ্ধ পাওয়া যায়, তাহা এই গ্যাসেরই 
গন্ধ। হিমায়ন (refrigeration ) 
শিল্পে ও বরফ প্রস্তুত কারতে তরল 
আযামোনিয়ার ব্যবহার সংপ্রচলিত। 
ত্যারো ওয়র্মসা এmow worms 
(প্রাণী-বিদ্যা) . 

খুব ক্ষুদ্র স্বচ্ছদেহ জলচর কাঁট- 
বিশেষ। বৈজ্ঞানিক নাম স্যাজটা 
(58816) |. ইহারা. আমিষাহারী, 


অর্থাৎ অন্যান্য জলচর পদার্থ খাইয়া 
জীবন ধারণ করে। 
আ্যারোম্যাটিক কম্‌পাউণ্ডস aromatic 
compounds গন্ধাদ যোগ (রলায়ন- 
বিদ্যা) 

জৈব রমায়নে কার্বন ও হাইড্রোজেন 
সংযোগে যে সকল যৌগ উৎপন্ন হয় 
তাহাদের দুই প্রধান পর্যায়ে ভাগ করা 
হয়। আলিফ্যাঁটিক (aliphatic ) 
ও আ্যারোম্যাটিক (aromatic) 
শেষোন্ত পর্যায়ের যৌগে কার্বন পরমাণু 
গুলি ছয়াট কারয়া অঙ্গুরী আকারে 


: গ্রাথত থাকে ॥ এই পায়ের সরলতম 


যৌগ বেন্জীন: (ben7ene) ইহার 
সাংগঠাঁনক সূত্র: ০8 
CH N CH 


Vv 
CH 


আ্যারোরনট . arrowroot 
বিদ্যা) 
উাদ্ভদবিশেষের . মূল হইতে 
নিচ্কাশিত শ্বেতসার-ঘটিত_ খাদ্য ৷ 
সহজ-পাচ্যতার. জন্য রোগী ও শিশুদের 
পথ্য হিসাবে ইহার জলীয় দ্রব ব্যবহৃত 
হয়৷ বিশন্ধ অবস্থায় ইহা প্রায় খাঁট 
শ্বেতসার। 
আ্যালকালয়েড্স 811910103  উপক্ষার 
[বাংলা ও হিন্দী ] (রসায়ন-বিদ্যা ) 
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 
ও নাইট্রোজেন ঘাঁটত জৈব রাসায়নিক 
যৌগের শ্রেণী বিশেষ । পর্বে ইহাদের 
আঁধকাংশ উদ্ভিদ: হইতে নিৎকাশিত 
হইত, বর্তমানে ইহারা প্রায়ই রাসারনিক 


( উদ্ভিদ- 


৪৮ বৈজ্ঞানিক অভিধান 


সংশ্লেষণে উৎপন্ন হয়। ইহাদের 
কয়েকটি তীব্র বিষ। রাসায়নিক: ধর্মে 
ইহারা ক্ষার, আসিডের সহিত লবণ 
প্রস্তুত করে এবং উদ্ভিদ দেহে: এই 
লবণই বিরাজ করে। উদ্ভিদের 
জীবনধারায় ইহাদের কি ভূমিকা তাহা 
সঠিক জানা নাই ৷ কুইনিন, স্ট্রিকৃনিন, 
মরফিন, কোকেন, আত্রপিন, ক্যাফিন, 
নিকোটিন প্রভাত এই শ্রেণীর কয়েকটি 
সুপরিচিত উদাহরণ । 
আযালকালি 11411 ক্ষার [বাংলা ও 
হিন্দী ] (রসায়নশবদ্যা ) 

যে সব অজৈব অক্সাইড যৌগ 
অম্ল সংযোগে লবণ উৎপাদন করে 
তাহাদের সমান্টগত নাম ক্ষার । ইহা 
ক্ষারক (৭5৫ ) শ্রেণীর শাখা ৷ চুনের 
জল, কস্টিক সোডা, কস্টিক পটাশ 
ক্ষারের সুপরিচিত দম্টান্ত। ক্টিক 
সোডা সাবান শিল্পে অপরিহার্য 


উপাদান৷ ' 

. ত্যালকালিমেট্ alkalimetry 
ক্ষারমিত [বাংলা ও হিন্দী] 
(রসায়নশীবদ্যা ) 


যে রাসায়নক প্রক্রিয়া দ্বারা 
' ক্ষারের তীব্রতা নির্ধারণ করা. যায়। 
যে আযাসিডের তীব্রতা সাঁঠক ভাবে 
জানা আছে তাহার কতখানি নাট 
ঘন গাঁরমাণ : ক্ষারকে : প্রশমিত 
(neutralise ) করিতে পারে তাহার 
গারাপ কাঁরয়া ক্ষারের অজ্ঞাত তীব্রতা 
হিসাব কয়া বাহির করা হয় । প্রশমন 
কখন হইল, তাহা নির্দেশ করার জন্য 
লিটগাস)। মিথাইল অরেঞ্জ, ফিনলপ্ 
থোঁলন প্রভৃতি রঞ্জকদের সূচক 


(indicator ) হিসাবে ব্যবহার করা 
হয়। ক্ষার ও অম্লে ভিলা বগে'র 


পার্থক্য হয়। 
alkalosis 


প্রকারের কণ্টদায়ক লক্ষণ দেহে প্রকাশ - 
পায় । যেমন মাথাধরা, বমি বমি ভাব, 
মুখগহবরের শুষ্কতা, মুখের পেশীর 
আড়ম্টতা । খাবার সোডা ঘন ঘন 
খাইলে এই সব লক্ষণ প্রকাশ পাওয়া 
আশ্চর্য নয়। অতীররস্ত পাঁরশ্রমে ঘন 
ঘন প্রশ্বাস ত্যাগ কাঁরতে থাকিলে . 
অনেক সময় এই লক্ষণগুলি প্রকাশ 
পায়, কেন না আধক পারিমাণে কার্বন 
ডাই-অক্‌সাইড দেহ হইতে নির্গত 
হইলে দেহে ক্ষারের আধিক্য হয়। 
আ্যালকোঁম 810715 (রসায়ন-বিদ্যা ) 
ইউরোপে প্রাচীন ও মধ্যযুগে 
অনেক রসায়ন চর্চকারা ব্যক্তি লৌহ, 
সাঁসা' ইত্যাঁদ ইতর ধাতুকে ক্বর্ণে 
পরিণত কারবার জন্য ও মানুষকে চির 
নীরোগ রাখার ওষাঁধ আবিষ্কার করার 
জন্য গুঞ্ত সাধনায় লিপ্ত ছিলেন । এই 
উদ্দেশ্যে নানা পরীক্ষা নিরাক্ষা 
কারতেন। এই গুপ্ত সাধনা এইভাবে 
আভাহত হয়। ইহাদের পরীক্ষা 


বৈজ্ঞানিক অভিধান 


নিরীক্ষা হইতেই : উত্তরাধকারসূত্রে 
ইউরোপে আধুনিক রসায়ন বিজ্ঞানের 
উৎপত্তি ৷ 
আ্যালকোহল ৪1001 ( রসায়ন-বিদ্যা ) 
জৈব যৌগদের সুপরিচিত শ্রেণী 
বিশেষ ৷ কার্বন, হাইড্রোজেন ও 
অক্সিজেনের সংযোগে ইহাদের 
উৎপত্তি । একটি হাইড্রোজেন পরমাণু 
একাঁট অক্‌সিজেন পরমাণুর মাধ্যমে 
কার্বন পরমাণুর সহিত যুক্ত থাকে, 
ইহাই আ্যালকোহলদের. গঠনতান্ত্িক 
বৈশিষ্ট্য । রাসায়নিক ধর্মে ইহারা এস্টার 
(ester ) নামক সুগন্ধি বস্তু সমূহ 
উৎপন্ন করে। ভোতাকারে উদ্বায়ী 
তরল পদার্থ হইতে মোমের মত কঠিন 


পদার্থ পর্যন্ত বহুবিধ আলকোহল - 


আছে । ইহার মধ্যে সবচেয়ে সুপরিচিত 
ও সপ্রচালতাঁটর নাম ইথাইল আযাল- 
কোহল। সকল প্রকার সুরা জাতীয় 
পানীয়ের ইহা মূল উপাদান । চলতি 
ভাষায় শু আলকোহল বলিতে 
ইহাকেই বোঝায় । এইজন্য ইহার 
দেশী নাম সুরাসার। সংকেত 
C,H;OH | শ্বেতসার বা শক্রা 
যাস্ত বস্তুকে: গাঁজাইয়া ( Fermen- 
tation ) ইহা প্রস্তুত হয়। পানায় 
রুপে ছাড়া চিকিৎসায় ও শিল্প-কলায় 
ইহার বহুল ব্যবহার আছে। 

কোন কোন আ'্যালকোহলে হাই- 
ড্রোজেন ও অক্সিজেন সংযোগে গঠিত 
মুলক একাধিক থাকে । সুপাঁরচত 
্লিসারিন একটি আযালকোহল, ইহার 
মধ্যে উপরোন্ত মূলক: তিনাট আছে। 


1৪৯. 


রুপে যাহাতে ব্যবহৃত না হয়, সেইজন্য 
উহার সাঁহত তাঁর বিষ মিশানো থাকে। 
তখন উহার নাম হয় মোথলেটেড চ্পারিট। 
আযালকোহলোমটার : 9100180107)90 
(রসায়ন-বিদ্যা ) 
আলকোহল ঘাঁটত কোন পানীয়ে 
আযালকোহলের অংশ মাপিবার জন্য 
যল্ল। আসলে ইহা ঘনত্বমাপক যন্ব 
(5৫109199161), . যাহার গায়ে 
আযালকোহলের শতকরা অংশ দাগ 
দেওয়া থাকে। 
আযালজী 818৪০ শৈবাল ( বাঃ ও হিঃ.) 
(উাদ্ভদ-াবদ্যা ) I 
আভব্যান্ত পর্যায়ে খুব নিম্নন্তরের 
উদ্ভিদ । উচ্চন্তরের উদ্ভিদে শিকড় 
কাণ্ড, পাতা প্রভাত যে সব অঙ্গ থাকে 
আলজাতে তাহার কিছুই নাই । বেশীর 
ভাগই জলে বা নিয়ত. স্যতিসেতে 
জায়গায় জন্মায় । বণনিুসারে সবুজ, “ 
লাল, বাদামী ইত্যাদি সংজ্ঞায় ইহাদের 
শ্রেণী-বিভাগ করা হয় । লাল আলজাী 
হইতে চীনা ঘাস (4৪০7) পাওয়া 
যায়। ক্লোরেল্লা নামক একপ্রকার 
শৈবাল হইতে মহাকাশ যাত্রীদের খাদ্যে 
প্রোটিন সরবরাহ করার: পারকল্পনা 
আছে, কেন না ইহারা ক্লোরোফিলের 
মাধ্যমে সর্ধরশ্মর প্রভাবে প্রশ্বাসের 
সহিত দেহ হইতে পারত্যন্ত. কার্বন 
ডাইমক্সাইড হইতে ' নিজেদের পুষ্টি 
সংগ্রহ করিয়া দত প্রজননে সক্ষম হইবে 
বলিয়া আশা করা যায় এবং ইহাদের 
দৈহিক সংগঠনে প্রচুর প্রো টন আছে। 
উদ্ভিদ রাজ্যের আটা পর্বে এই শ্রেণীর 
সাক্ষাৎ পাওয়া যায় । আকারে ক্ষ;দ্রতম- 


৬০ 
গুলি অণুবীক্ষণ ছাড়া নজরে আসে না 
অথচ ব্হত্তমগর্ীল দৈর্ঘ্যে ১০০ ফুট 
পর্যন্ত হয় (510) । লাল ও বাদামী 
শৈবাল প্রাচ্যে ও পিনেশিয়ায় খাদ্য 
হিসাবে ব্যবহৃত হয় । বাদামী শৈবাল 
হইতে আয়োডিন ও পটাশ সংগ্রহ করা 


আযালজেবা 818: বাঁজগাঁণত [ বাঃ 
ও ইঃ | (গাঁণত-বিদ্যা ) 

গণিত শাস্ত্রের অন্যতম মূল শাখা । 
ইহাতে পাটিগাণতের দশমিক সংখ্যার 
পরিবর্তে আক্ষারক প্রতীক অবলম্বন 
করিয়া অঙ্ক.কষা হয়৷৷ ইহার প্রক্রিয়ার 
‘সাহায্য না লইয়া জটিল. গাণাতিক 
বিশ্লেষণ করা যায় না বাললেই হয় । 
বহুপারাচিত সমীকরণ ( equations ) 
বাীঁজগাঁণতের একটি ৷ মনল পদ্ধাত। 
মিশরীয়, হিন্দ ও গ্রীক গাণতিকগণ 


জানিতেন। মধ্যযুগে আবার গাণিতিক- 


গণ ইহার প্রভূত চর্চ করেন। জ্যামিতিক 
বিশ্লেষণে বাঁজগণিতের ব্যবহার ফরাসী 
গাণিতিক দেকার্তের অমর কীর্তি । 
আযলটিটিউড এltitখle উচ্চতা, 
[বাঃ ও হিঃ]; উন্নাত হম তন 
ভ্তল্পৱাঁহা (জ্যামিতি, ভূগোল, জ্যোতিষ) 
১ জ্যামাততে বা ভ্রিকোণ- 
মিতিতে : কোন শীর্ষ কোণ হইতে 
বিপরীত বাহুর উপর লম্বকে বোঝায় । 


বৈজ্ঞানিক অভিধান 


২! ভূগোলে কোন স্থানের 
সমুদ্রতল হইতে উচ্চতা বোঝায় । 

৩। জ্যোতিষে খগোলকে দিগ্‌ঁ 
বলয় হইতে জ্যোতিক্কের কৌণিক উচ্চতা 
বোঝায়। ইহাকে উন্নাত বলে। 
আযালটামটার ঞlimeter শুবানামাঘী 
(পদার্থ-বিদ্যা ) 

. বিমান চালকরা বা পর্বতারোহাীরা 
সমযদ্রুল হইতে অবস্থাতর উচ্চতা যে 
যন্ত সাহায্যে মাপেন। সাধারণত ইহা 
অনার্দু বায়নচাপ মাপক যন্ত্র (Aneroid 
Barometer ) 

আযালপ্রীপ * 8119%07) বহুরুপতা 
জঘহ্‌জ্ধঘঝা (রসায়ন-বিদ্যা ) 

একই মৌল পদার্থের ভিন্ন ভিন্ন 


রকম ভৌত আকারে আছে। অক্সিজেন 
ও ওজোন একই মৌলের দ্বাবিধ রূপ । 
আযালাডবরন ' ldebaran রোহিণী 
[ বাঃ ও হিঃ ] (জ্যোতাবদ্যা) 

বৃষ রাশি নামক তারাপনুঞ্জের 
উজ্জ্বলতম তারা । ওজ্জল্য ক্রম 
( Magnitude ) ১.১। ইহার ব্যাস 
সূর্যের ব্যাসের ত্রিশ গণ । 
(রসায়নশীবদ্যা ) 

জৈব যৌগ বিশেষ ৷ রাসায়নিক 
ধর্মে জৈব যৌগ আ্যলকোহল; ও 


aldehydes 


লা 


* বৈজানিকজভিীন.. ১ 


-আযাসিডের মাঝামাঝি ৷ আআলকোহলের 
ন্যায় ইহাদেরও বিশিষ্ট মূলক কার্বন, 
হাইড্রোজেন ও অকাঁসজেন সংযোগে 


পদার্থ । সংগঠনের দিক হইতে এই 
শ্রেণীর সরলতম প্রতিনিধি আযাসিট্যাল- 
হাইড ( Acetaldehyde ), সংকেত 


৷ নানা শিল্পে ইহার 
কাসণলউহাইড 


H 
CHC 
[9) 


ব্যবহার আছে। 


H 
ae এই শ্রেণীর হইলেও কয়েকটি 


রাসায়নিক ধর্মে অন্যান্য আলডিহাইড 
হইতে বিশিষ্ট । উহা খাদ্য সংরক্ষণে 
ও গ্লাসাঁটক শিল্পে বহুল ব্যবহৃত ৷ 
ইহাদের জারণ ( 0Xxid৪i০৷ ) দ্বারা 
আ্যাসিড ও বিজারণ ( Reduction ) 
দ্বারা আ্যালকোহল পাওয়া যায় । 
আ্যালফালফা 91919 হিজন্ধা 
( উদ্ভদ-বিদ্যা ) 

পাশ্চান্তে, বিশেষভাবে আমেরিকায় 
বহ; প্রচলিত পশুখাদ্য হিসাবে ব্যবহৃত 
মটর শ্রেণীর গুজ্ম | ইহারা যেখানে 
জন্মায়, সেই -জামর উর্বরতা বাড়ায় । 
এইজন্য এবং অনাবৃচ্টি ও শীতাতপ 
সহ্য কারবার অসাধারণ ক্ষমতার জন্য 
বিজ্ঞানসম্মত কৃষিকার্ষে যাহারা রত 
তাঁহাদের কাছে খুব আদৃত। 


আ্যালৰাষ্্ৰস 81688655 (প্রাণি-বিট্যা) 
বৃহত্ম সামদাদ্রুক পক্ষী । পরিণত 
বয়স্ক পাখী যখন পাখা: ছড়াইয়া 
উড়তে থাকে তখন এক. পাখার প্রান্ত 
হইতে অপর পাখার প্রান্ত প্রায় ১২ ফুট 
তফা।. কোথাও বিশ্রাম না করিয়া 
ইহারা বহূক্ষণ ও বহু দুর পর্যন্ত 
উাড়তে পারে। সাধারণতঃ দক্ষিণ 
গোলার্ধে উষ্ণ ও' শীতোফ মণ্ডলে 
বিশেষভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের 
দ্বীপপুঞ্জ ইহাদের বাসা ॥ প্রাচীন 
কালে নাবিকদের ধারণা ছিল যে ইহা 
দের হত্যা কাঁরলে সমুদ্রে বিপত্তি হয় । 
কোলারজের_ বহু পাঠত কবিতা 
Ancient Mariner-a ইহাদের কথাই 
বার্ণত হইয়াছে । 
ত্যাল্‌বিউমেন albumen (রান) 
জীবদেহের অন্যতম মূল উপাদান 
প্রোটিনের এক শ্রেণী । পাখীর ডিমের 
সাদা অংশ ইহাদের প্রকৃষ্ট উদাহরণ । 
ইহার মূল প্রোটিন উপাদানের রাসায়- 
নিক নাম আলবিউমিন (Albumin) 
এবং উহার পরিমাণ শতকরা ১২ । রন্তু 
রসের (9০477) মধ্যে উহার পাঁরমাণ 
শতকরা ৮ ভাগ। 'আযালাবউমেন জলে 
দ্রাব্য কিন্তু উত্তাপ প্রয়োগে ইহা আন্্রার্য 
সাদা বস্তুতে পরিণত হয়, ডিম সিদ্ধ 
কাঁরলে ইহা প্রত্যক্ষ করা যায় । দুধের 
মধ্যে যে আযালীবয়মেন থাকে তাহা 
উত্তাপে জামিয়া 'সরের আকারে দেখা 
দেয়! : মাংসপেশীর মধ্যে যে এক 
শ্রেণীর আযালাবউমিন থাকে মরণের পর 
তাহার তণ্চন: (008£918610 ) ঘটে 


৫২ 
বালিয়া শব আড়ষ্ট হইয়া যায়! ( Rigor 


mortis ) | 
জ্যালবউাঁমনয়েড্স albuminoids 
জীনক্ষন্ককণ (রসায়ন'বিদ্যা ) 
আ্যালবিউমন সদৃশ জৈব পদার্থ । 
ইহাদের বর্তমান নাম স্কেলরো প্রোটিন 
(99151010561) ) I প্রোটিনরা 
সাধারণতঃ যাহাতে  দ্রাব্য, ইহারা 
তাহাতে দ্রবীভূত হয় না এবং এনজাইম 
শ্রেণীর জারক রস দ্বারা ইহারা জারিত 
হয় না। কলাজেন ( collagen ), 
ইলাস্টিন (elastin), | কেরাটিন 
( keratin ), অসাইন ( Ossein ) 
এবং জেলাটিন ( gelatine) নামক 
এই শ্রেণীর বস্তু সকল প্রাণীদেহের বহু 
স্থানের উপাদান৷ চুল ও নখের গঠনে 
কেরাটিন ও খাদ্য হিসাবে জেলাটিন 
সুপারচিত । অনেক কাঁট পতঙ্গের 
শরীরের বাহিরে আত্মরক্ষার জন্য যে 
কঠিন বাঁহরাবরণ থাকে তাহাদের প্রধান 
উপাদান কাইটিন (chitin) নামক 
আযালাবউীমনয়েড ৷... ? 
albuminuria 


৷" যে রোগে প্রস্রাবের মধ্যে আল" 
বিউমিন দেখা যায় । বৃক্ষের (kidney) 
.. কার্ধ যথারীতি না হইলে এই লক্ষণ 
প্রকাশ পায়। পরীক্ষানলে (Testtube) 
রোগীর প্রস্রাব লইয়া তাহার গা দিয়া 


ধাঁরে ধীরে লঘু নাইীস্টরক আযাসিড ও. 


প্রস্রাবের সংযোগ স্থলে আযালাঁবউমেনের 
সাদা চক্কাকার অঙ্জুরী দেখা যায়৷৷. 
আযাজাবানজ্‌ম ( albinism ) 
নাহ্‌ লন1 (শারীর-বৃত্ত) 


বৈজ্ঞানিক অভিধান , 


মনূষ্য ও মনুষ্যেতর প্রাণীদের ফে 
অবস্থায় তাহাদের চর্মের, চক্ষদুর ও 
কেশের স্বাভাবিক রঙ অত্যন্ত হালকা 
প্রায় বিবর্ণ হয়। সাদা বাঘ ও সাদা 
ইণ্দুরের ক্ষেত্রে এই গুণ বা নিগর্যণ বংশ- 
গত (Heriditary) হইয়া পাঁড়য়াছে । 
ত্যালবেয়াটার্স ম্যাগনাস Albertus 
Magnus ( ১১৯৩-১২৮০ ) 

আসল নাম আ্যালবেয়ার্ট ফন বলস 
ঢটাট, জার্মানীর অন্তর্গত শোয়োবিয়ার 
অন্তর্গত. লেউয়িঙ্গেনে জন্মগ্রহণ করেন । 
১২২৩ সালে ডাঁমানকান সন্ন্যাসী 
সম্প্রদায়ে যোগ দেন, তারপর নানা 
দেশে ভ্রমণ ও শিক্ষকতা সমাপন করিয়া 
কোলনে আসিয়া টমাস আযাকুইনাসের 
সঙ্গে যোগ দিয়া সেখানকার বিদ্যালয়, 
স্থাপনা করেন। পরে তান র্যাটিসবনের, 
িশপ হন। তান একাধারে শিক্ষক, 
পুরোহিত লেখক ও দাৰ্শনিক ছিলেন, 
কিন্তু পরীক্ষামূলক বিজ্ঞানে অনুরাগের 
জন্যই আজ লোকে তাঁহাকে স্মরণ করে । 
সেযুগে রোজার বেকন ছাড়া তাঁর মত 
পাণ্ডতের কথা জানা নাই । তিনি ভূমি- 
বৃত্তি (physiography ), : ডীদ্ভদশ 
বিদ্যা, জ্যোতীর্বদ্যা ও খানজবিদ্যার 
অনেক বিষয়ে চা করিয়াছিলেন । 
তাঁহার রচনাগুলি একত্রিত করিয়া 
সঞ্চদশ শতাব্দীতে লিয়" শহর হইতে 
একুশ খণ্ডে প্রকাশিত হয় ॥ . 
আ্যালয় 1০5 সংকর ধাতুর গিগ্রঘান্ত 
(রসায়ন-বিদ্যা ) 

প্রাচীনকাল হইতে দুই বা ততোধিক 
ধাতু এক সঙ্গে গলাইয়া মিশ্রিত করিয়া 
বিশেষ বিশেষ গুণসম্পন্ন সংকর ধাতু 


J 
I 
| 
{ 


বৈজ্ঞানিক অভিধান বি, 


প্রস্তুত করা হয়। পিতল ও ব্রোঞ্জ 
প্রাচীনকাল হইতে প্রচলিত নিত্য 
প্রয়োজনীয়. সংকর ধাতুর প্রকৃষ্ট 
উদ্বাহরণ। অনেক সময় বিশুদ্ধ 
খাতুর অপেক্ষা সংকর ধাতু তাদের 
বিশিষ্ট গুণের জন্য মানুষের বেশী 


কাজে আসে। খাঁটি সোনা এত নরম : 


যে তাহা দ্বারা বিশিষ্ট আকারের 
কোন কস্ত তৈয়ার করা কঠিন কিন্তু 
অল্প তামা বা রূপার খাদ মিশাইলে 
বা মুদ্রা ইত্যাদ গঠন করা সুসাধ্য 
হয়। রাংঝাল (5০িder), টাইপ 
'ঢালাইয়ের ধাতু (Type metal ), 


জামনি সিলভার, গানমেটাল প্রভৃতি 


সংকর ধাতু বহু প্রচালত ও 
সপারচিত'। বর্তমান যুগে ইস্পাতের 
‘সহিত অতি সামান্য পরিমাণে নিকেল, 
কোমিয়াম, ম্যাঙ্গানীজ, সিলিকন, 
মালবডিনাম, টাঙ্গসটেন, ভ্যানাডিয়াম 
"ও কোবাল্‌ট মিশাইলে ইস্পাতের 
বিশেষ বিশেষ গুণ দেখা যায়, এবং 
বিশেষ ব্যবহারোপযোগী ইস্পাত এই 
ভাবে তৈয়ারী করা: হয়।. বিমান- 
শিল্পে আ্যালদমনিয়ামও ম্যাগনে- 
সিয়ামের কয়েকটি সংকর হালকা 


" বালয়া বিমানের নানা অংশ তৈয়ারীর 


কাজে লাগিতেছে। 
ত্যালানটয়েন allantoin (রসায়ন) 
মানুষ, বনমানূষ, পক্ষী বা 


বপাকের_ বর্জনীয়: অংশ প্রস্রাবের 
সহিত ইউরিক আ্যাসড আকারে 
বহিগ্গত হয় কিন্তু কুকুরের মত 


নিম্নশ্রেণীর স্তন্যপায়ী জীবদের এই 
বিপাকের বর্জনীয় অংশ আযালানটয়েন 
আকারে বহির্গত হয় । এই স্বাদহীন 
কেলাসিত যৌগ (সংকেত ০48০4 
05) বহপ্রাচীন কাল হইতে ক্ষত 
সারাইবার ওষধ হিসাবে ব্যবহৃত 
হইতেছে। ॥ 
ত্যাল্যানটয়েস allantois আথহা- 
ঘীঘিন্কা (প্রাণী-বিদ্যা ) 
স্তন্যপায়ী, সরীসৃপ ও পক্ষী শ্রেণীর 
ভ্রুণের দেহের প্রত্যঙ্গ বিশেষ । ইহার 
দ্বারা ভ্রূণ প্রয়োজনীয় অক্সিজেন 
সংগ্রহ কারতে পারে । 
আযালাপ্ডাম alumndum (রসায়ন ) 
করিয়া কুরুবন্দের (corundum ) 
যে সংশ্লোষত আকার পাওয়া যায়। 
সংকেত 41905. গলনাঙক ২০০০০ 
হইতে ২১০০* সে (খাদের পারমাণ . 
হিসাবে) আপেক্ষিক গুরুত্ব ৩৯, 
কাঠিন্য ৯-১০ । দু্গল, (refractory) 
ইট, মুচি, সিমেন্ট ও কোন কোন 
বাঁক্ষণাগারের ঘন্ত প্রস্ভুতে ব্যবহৃত 


হয়। 
আ্যালাবাসূটার abstr জিন্তভ্রত্তী 
(রসায়ন-বিদ্যা ) 

জিপসামের (সংকেত 0890+, 
2H,0) মাহ আকার । দেখিতে 
মার্বেলের মত। আপেক্ষিক গণুরুত্ব 
২:৩০-২৩৩ কাঠিন্য ২। নরম বলয়া 
সহজে খোদাই ও পালিশ করা যায়, 
এই জন্য বাস্ত ও মুর্তির অলঙ্করণে 
ব্যবহৃত হয় ॥ টি ] 


৫৪, 


আলাম lu ফ্টাকার দ্িরন্ধাবা 
(রসায়ন-বিদ্যা ) 

সপরিচিত অজৈব যৌগ । এক 
প্রকার লবণের শ্রেণীগত নামও । 
সাধারণতঃ ফটকার রলিতে, যাহার 
সংকেত K:50,. Als (SO). 24 
509. সেই লবণটি বোঝায় । তবে 
আযালদমিনিয়ামের দ্থলে লৌহ ও 
ক্লোমিয়াম এবং পোটাসিয়ামের স্থলে 
সোড়িয়াম এবং আযামোনিয়াম দিয়া এই 
' শ্রেণীর অন্যান্য লবণ তৈয়ারী হয়। 
রঞ্জন শিল্পে, জলাভেদ্য (water- 
proof ) করণে, অগ্নিসহ করণে, 
কাগজ ও চর্ম শিল্পে মণ্ড হিসাবে ও 
ওুষধার্থে ইত্যাদি নানা ব্যবহারে 


লাগে! ৃ 
আ্যালার্জ 19785 (চিকিৎসা- 
বিদ্যা) 

এর-একজন লোকের বসত্রবশেষের 


সামান্যতম সংস্পর্শে আসলেও দেহে 
নানা প্রকার কষ্টকর রা বিরক্তিকর 
উপসর্গ প্রকাশ পায়। অন্য শতকরা 
নিরানব্বই জন লোকের হয়ত সেই 
বসন্তটির সহিত অনেক বেশী সংক্গর্শ 


ইহার উৎস হয়। সম্পূর্ণ ব্যন্তি- 
বৈশিষ্ট্যের উপর নির্ভর করে বলিয়া 
এসব ক্ষেত্রে রোগনির্ণয় ও চিকিৎসা 
দুই-ই দুঃসাধ্য । যে জিনিস সয় না 
তাহা নিজে লক্ষ্য করিয়া তাহা বর্জন 
করাই সব থেকে শ্রেয় । 
আ্যালিগেট্র i৪০৮ (প্রাণীবদ্যা) 
উত্তর আমেরিকার আঁদবাসী 
কুম্ভীর শ্রেণীর সরীসৃপের এক শাখা । 
আ্যালিগেসান 811188100 ( ভূ-বিদ্যা ) 
যে প্রাকীতিক ধর্মে দুই বা ততো- 
ধিক, ধাতুর আকর প্রায় এক সঙ্গে 
মিশ্রিত অবস্থায় পাওয়া যায়, যেমন 
টিন ও টাংস্টেন, রৌপ্য ও সাসা, দন্তা 


ও রৌপ্য ইত্যাদি ৷ 


আযালফ্যাটিক কম্পাউণ্ডস aliphatic 
compounds ( রসায়ন-বিদ্যা ) 

জৈব রাসায়নিক হাইড্রোকার্বন 
যৌগদের দুই প্রধান বিভাগের 
অন্যতম৷ ইহাদের মধ্যে কার্বন 
পরমাণুগনুলি পরস্পরের সাহত সোজা- 
ভাবে বা শাখা-প্রশাখা ভাবে শঙ্খালত 
থাকে। অন্য বিভাগ আযারোম্যাঁটক ॥. 
সরলতম যোৌগগ;লি মিথেন ( 0ম, ), 
আযাসাটালন (0975) ইত্যাদি । 
আ্যালিমেণ্টাঁর দ্র্যাক্‌ট alimentary 
8০ পোচ্টিক মার্গ দাছ্ন্ধ লারা 
(শারীরবৃত্ত) 

আভিব্যন্তির একেবারে আদিম 
স্তরের প্রাণী ছাড়া প্রায় সব প্রাণীর 
দেহেই খাদ্য দেহাভ্যন্তরে গ্রহণ করা,- 
তাহার যথোপযান্ত পরিপাক করা ও: 
বর্জনাঁয় অংশ পরিত্যাগ করার জন্য 
সমগ্র দেহ ব্যাপিয়া এক স্বতন্ম অংশ: 


বৈজ্ঞানিক অভিধান 66 


নি্দিচ্ট থাকে। ইহারই এই সংজ্ঞা । 
মানুষের ক্ষেত্রে ইহা একাট নলের মত, 
মুখ হইতে পায়; পর্যন্ত বিস্তৃত ৷ 
সমস্ত পথাঁটির গান্রে শ্লোম্মিক ঝিল্লীর 


( mucous membrane) আবরণ 
আছে, এবং নানা রস ক্ষরণ ও রস 
গ্রহণের ব্যবস্থা আছে । 


অযালিয়াম 81102) ( াদ্ভদ-বিদ্যা) 


লালিগোত্রের উদ্ভিদ গণ বিশেষ ।- 


পিয়াজ, রসুন প্রভৃতি সংপারচিত 
কন্দগ্‌লি এই গণের অন্তভুত্ত। 


অগরাট জননী হইতে উদ্ভূত হইয়া 
আ্যালনভিয়াম 10%100) জন্তী্ক্ষ পাল 


চিহ্ন Al. পরমাণু 
জৎক ১৩, প্রমাণ্ুভার ২৬৯৮, 
আপেক্ষিক ২৭০, গলনাঙ্ক ৬৬০: সে, 
স্ফুটনাঙ্ক ২২৭০" সে, আপোক্ষক তাপ 
২১৪’ ২০’সে। ইহা সিলিকন ও 


অক্সিজেনের সাঁহত সংযুক্ত ভাগে 
ভুত্বকে বিস্তৃতভাবে ছড়াইয়া আছে। 
সমগ্র ভূত্বকের শতকরা প্রায় ৭৩ ভাগই 
আ্যালুমিনিয়াম ৷ ইহার যোগগঢল 
ভূত্বকের শিলাতে এত প্রচুর থাকা সত্বেও, 
শুদ্ধ ধাতুটি নিষ্কাশিত হয় মান ৯৮২৭ 
সালে। শিল্পে ব্যবহার্য নিষ্কাশন 
পদ্ধাঁত উদ্ভাবিত হয় আরও পঞ্চাশ 
বৎসর পরে ১৮৮৬ সালে । বিশন্ধ 
বক্সাইট নামক আকরকে দগ্ধ করিয়া 
ক্লিয়লাইট নামক আর এক খানজকে 
গলাইয়া তাহাতে দ্রবীভূত কারয়া তাঁড়ং 
[বিশ্লেষণ দ্বারা এই ধাতু পাওয়া যায়। 
তীব্র আযঁসড ও ক্ষার মান্রই ইহাকে . 
দ্রবীভূত করে কিন্তু মিষ্ট জলের ইহার 
উপর কোন প্রভাব নাই। হাল্‌কা 
ওজন, এবং তাঁড়ৎ ও তাপের সুবাহক 
হওয়ার জন্য ইহা বর্তমান যুগে বহু 
ব্যবহৃত ৷ বিমান ও মোটর তৈয়ারীঁতে 
তাঁড়দ্বাহা তার নির্মাণে ও বাস্তুকারদের 
ব্যবহারে আসে । নোনা জলে ইহা 


কিন্তু . সহজেই ক্ষর়প্রাপ্ত হয়। 


আ্যালানয়াম ত্যালয় aluminium 
alloy আযলমিনিয়াম সংকর কু 
মিনিঘান সিগরন্ান্ত (রসায়ন ) 
হাল্কা ওজনের বলিয়া আযালব- 
মানয়াম সংকর ধাতুগবীল বিমানের 
কাঠামো ও ইঞ্জিন প্রস্তুতে সম্প্রাত খুব 
ব্যবহৃত হইতেছে । বিশুদ্ধ আযালদ- 
মিনিয়াম নরম ও প্রসার্য ( Ductile ) 
বাঁলয়া এ সব কাজে ব্যবহারের উপযুক্ত 
নয়। সংকরদের মধ্যে সবচেয়ে বেশী 
পরিচিত িউর্যালদীমন (Duralumin) 
তান্ত ৪%, ম্যাঙ্গানীজ ২% ও ম্যাগনে- 


6৬ বৈজ্ঞানিক অভিধান 


সিয়াম $%, Y সংকর তামু ৪%, 
নিকেল ২% ও ম্যাগনেসিয়াম ১.৫% 
থাকে। এই ধাতু ঢালাই করা যায়, 
এবং মোটরে ও বিমানে ব্যবহৃত 
অন্তদহিমূলক ইঞ্জিন ( Internal 
combustion engine) এর পল্টন 
তৈয়ারাঁতে প্রায় সব সময়েই ব্যবহৃত 
হয়। . আ্যালামানয়ামের  সাহত 
সিলিকনের সংকর ধাতু ঢালাইয়ের পক্ষে 
উৎকৃষ্ট কিন্তু অত্যন্ত ভঙ্গুর। 
সিলিকনের উধর্ব সীমা শতকরা ১২ 
ভাগ। মান্র ম্যাগনেসিয়াম ও আল: 
মিনিয়ামের সংকরের নাম ম্যাগনে- 
লিয়াম (11980911010 ). 
আ্যালযামানিয়াম ক্রোর্ী aluminium 
bronze ( রসায়নশাবদ্যা ) 

তামা ও আঘালমানিয়ামের (শত 
করা ২.৫ হইতে ১১ ভাগ) সংকর 
ধাতু । নামে ব্রোঞ্জ কিন্তু টিন নাই। 
ইহার তলন ক্ষমতা ( Tensile stre- 
1081) খুব বেশী । নোনা জলে ক্ষয় 
প্রাপ্ত হয় না বলিয়া যন্রের যে সকল 
সুদৃঢ় অংশ লবণান্ত জলে চালানো 
হয়, সেই সকল স্থানে ইহার ব্যবহার 
হয়। গহনা তৈয়ারীর কাজে সোনার 
নকল কাঁরতে ব্যবহৃত হয় । : 
আযান 89. ( উদ্ভিদ-বিদ্যা ) 

১ জলপাই. গোষ্ঠীর বৃক্ষ 
বিশেষ । রূপালি ছাইরঙের পাতলা 
ছাল, পক্ষল ( pinnate) পন্রু। 
হালকা; মোলায়েম অত্বচ মজবুত কাঠ 
- এই গাছের বৈশিষ্ট্য । ২। ভস্ম (বাঃ 

ও হিঃ ) (রসায়ন-বিদ্যা ) 
" জৈব অজৈর কোন ক্ত সম্পূৰ্ণ 


দগ্ধ হইলে যে 'অদাহ্য কঠিন 
অবশিল্টাংশ থাকিয়া যায়। 
আযাসকার্কক আ্যাসিড ascorbic acid 
(রসায়নবদ্যা ) 

ভিটামিন-সর. অপর নাম। 
সংকেত €6H,0,। লেব; জাতীয় 
ফল হইতে নিহ্কাশিত করা ৷ কেলাসিত 
পদার্থ, গলনাঙক ১৯০-১৯২" সে। 
জলে দ্রাব্য। কলাজেন, কোমলাস্ছি 
(Cartilage ) | আস্ছি, দাঁত প্রভাতি 
গঠন ও ক্ষত সারাইবার জন্য খাদ্যে 
ইহার উপস্থিত অপারহার্য, অবশ্য 
বয়স্ক লোকের পক্ষে দিনে মান্র ২০গ্রাম 
হইলেই চলে । খাদ্যে ষথোপযয্ত 
পারমাণ সেবন না করিলে স্কাভ 
(curvy ) নামে রোগ হয় । 
আযাসটন Aston, Francis Willi- 
ams (১৭৭৭-১৯৪৬) 

ইংরাজ পদার্থাবদ। জে জে 
টমসনের অধীনে কেম্বুজে: ক্যাভেন- 
ডিশ বাঁক্ষণাগারে কাজ কাঁরতে কাঁরতে 
ভর বর্ণলী-িক ( mass spectro- 
graph). উদ্ভাবন কারয়া তাহার 


৷ সাহায্যে বহু মৌল পদার্থের আই- 


সোটোপদের সংখ্যা ও পরমাণু অঙ্ক 
নিংরিণ করেন । ১৯২২ সালে ইনি 
নোবেল পুরস্কার লাভ.করেন ৷ ইনিই 
প্রথম প্রমাণ করেন যে হাইড্রোজেন 


ছাড়া প্রায় প্রত্যেক পরমাণ্দ ভর একাঁট * 


অখণ্ড সংখ্যা এবং সমস্ত পরমাণুর 
নিউক্লিয়াস হাইড্রোজেন নিউক্রিয়াস বা 
তৎসম পদার্থ দ্বারা গঠিত। তিনি 
প্রোটন ও নিউট্রনের ভর নিখুত ভাবে 
নির্ধারণ করিয়া প্রতিপন্ন করেন যে এ 


বৈজ্ঞানিক অভিধান ৫ 


দুই আঁদম কণা সহযোগে যখন কোন 
ভারী পরমাণুর নিউক্লিয়াস তৈয়ারা হয় 
তখন খানিকটা ভর (অতি সামান্য ) 
বিলুপ্ত হয়। ইহাকে তিনি ভরচ্যুতি 
{mass defect) বলেন । আসলে এই 
ক্লিয়াসের প্রোটন ও নিউট্রনকে বাঁধয়া 


রাখে । তিনি বহু নিউক্লিয়াসের এই - 


বন্ধনী শান্ত হিসাব করেন এবং বাহির 
হইতে এই পরিমাণ শক্তিপ্রয়োগ কাঁরতে 
পারলে যে নিউক্লিয়াস বিভাজন সম্ভব 
তাহা তিনি দেখাইয়া পারমাণাঁবক 
{বিভাজনের তাত্বিক ভিত্তি প্রতিষ্ঠা 
করেন। 
আযাসটাটিন Astatin৷e (রসায়ন-বিদ্যা) 
বাঁক্ষণাগারে প্রস্তুত : অপ্রাতষ্ঠ 
(unstable) তেজাচ্রয় মৌল । পরমাণু 
অঙ্ক ৮৫, পরমাণ? ভার ২৯০.। 
ত্যাস্‌টিগ্‌ম্যাটজ্‌ম 85612719615 
বিষমদান্টি লি নম ( চিকিৎসা- 
বিদ্যা) 
চক্ষু: রোগ বিশেষ ৷ চক্ষু লেন্সের 
বা অচ্ছোদপটলে- (০০nea) র 
বক্তা (০urvature ) সবাঁদকে সমান 
না হইলে অক্ষিপটের উপর প্রাতাবম্ব 
স্পষ্ট হয় না। এই জন্য ভাল কারিয়া 
দেখিবার দুঃসাধ্য চেষ্টায় শিরগপাঁড়া 
জন্মায়! চক্ষু চিকংসকগণ বেলন 
লেন্সের (cylindrical lens ) চশমা 
দিয়া ইহার প্রতিকার করেন । 
' আযসটেরয়েডস্‌ ৪56610১05 গ্রহাণ পুত 
ছু সহ ( জ্যোতিয- বিদ্যা) 
সৌর জগতের আঁধবাসী ক্ষুদ্র গ্রহ- 
পুঞ্জ । ইহাদের বেশীর ভাগের কক্ষপথ 


মঙ্গল ও বৃহস্পতি গ্রহদ্বয়ের কক্ষপথের 
মধ্যে । ইহাদের সংখ্যা প্রায় দেড় 
হাজার ৷ বকৃহত্তমটির নাম 'সোঁরস 
(Ceres ), ব্যাস প্রায় ৪৮০ মাইল ৷ 
অনেক জ্যো৷তাবদের ধারণা যে 
ইহারা কোন এক বৃহৎ গ্রহের ভগ্না” 
বশেষ, কোন প্রাকৃতিক বিপর্যয়ে উহা 
চূর্ণবিচূর্ণ হইয়া থাকিবে । 
আ্যাসক্রনাম 450:0002$ জ্যোতিষ 
বিদ্যা (বাংলা ও হিন্দী ) 
খগোলকে দৃশ্য ও অদশ্য জ্যোতি- 
ভ্কগণের .গতাবাধি সংক্রান্ত বিজ্ঞান ৷ 
গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা 
ইত্যাদি এই বিজ্ঞানের চচরি বিষয় । 
আ্যাসট্রাফাজক্‌স astro-physics 
জআ।নি-লীলিল্কী 
যে বিদ্যায় জ্যোতিজ্কদের- সংগঠন, 
উষ্ণতা ইত্যাদি ভৌত গঢুণাবলা চচণর 
বিষয়। 
আযস্রলাজ astrology 
জ্যোতিষ (বাংলা ও হিন্দী) 
যে বিদ্যায় বিশেষ [বিশেষ ক্ষণে 
খগোলকে জ্যোতিষ্কদের অবাস্থিতি 
হইতে জাগতিক ঘটনা নির্ধারত হয় 
বলিয়া দাবী করা হয়, এবং ভবিষ্যদ্বাণী 
করার চেষ্টা করা হয় । 
আ্যাস্‌ট্রিনজেণ্ট astringent  কষায় 
[ বাংলা ও হিন্দী ]( চিকিৎসা-বিদ্যা ) 
যে সকল গুষধ দ্বারা দেহকলা 
সঙ্কুচিত হইয়া ক্ষরণ বন্ধ করে 1. রক্ত- 
পাত বন্ধ করা ও উদরাময় নিবারণ 
করার জন্য প্রায়শঃ ব্যবহৃত হয় । ফট্‌- 
কার, খয়ের, ট্যানিক আযাসিড প্রভৃতি 
এই শ্রেণীর ওষধের উত্তম উদাহরণ 1... 


ফাঁলত 


6৮ বৈজ্ঞানিক আঁভিধান 


আাস্ষ্টোলের 99018) নঘত্রর 
(জ্যোতিষ-বিদ্যা ) : 

প্রাচীনকালে মানমন্দির সমূহে 
ব্যবহৃত যল্মবিশেষ । ইহার সাহায্যে 
খগোলকে জ্যোতিচ্কদের উন্নতি 
(Altitude) মাপা হইত ॥ বর্তমানে 
এই কার্ষের জন্য উন্নততর যন্ত্রপাতি 
ব্যবহার করা হয় । 


ZENITH 
DISTANCE 


আ্যাসপ 890 ( প্রাণ-বিদ্যা ) 

- ছোট ছোট বিষধর সর্পাবশেষ । 
বেশীর ভাগ. উত্তর আফ্রিকার আঁধ- 
বাসী । কাব্যে সকল প্রকার বিষধর 
'সপে'র সম্বন্ধে নামটি ব্যবহৃত হয় ॥ 
আযাসপারেগাস ৭5৭12805 (উদ্ভিদ 
বিদ্যা) 


ত্যাসাঁপারন Aspirin ( চাকৎসা- 
বিদ্যা ) 

বেদনাহর ও জবরহর ওষধাবশেষ় ৷ 
বর্ণহীন কেলাসিত পদার্থ, গলনাৎক 
১৩৫-১৩৮" । জলে দ্রাব্য, সংকেত 
CH,CO,C,H.COOH, ইহা এক 
শ্রেণীর বাতের উক্ত ওষধ। 


আযাসিরেটর এ5pirএt০৮ বাতচোষক 
ন্ুহাঙগী (রসায়ন-বিদ্যা ) 

যে যন্ত্র সাহায্যে কোন বদ্ধ স্থান 
হইতে তরল বা গ্যাসীয় পদার্থ টানিয়া 
বাহির করা হয় ।  বিষান্ত ধুমের মধ্যে 
সময় সময় এই নামে আভাহত করা 
হয়। চিকিৎসায় রোগীর অঙ্গ-প্রত্যঙ্গ 
হইতে তরল পদার্থ যাহা দয়া বাহির 
করা হয় 
আযাস্পেন 8909৮ (উদ্ভিদবদ্যা ) 

পগলার গণের বৃক্ষের কয়েক 
প্রজাতি ৷ পত্রের নিরন্তর কম্পনের জন্য 
কাব্যে খ্যাত। 
আযাসফলউ asphalt মজ্জতু ভ্তাসহ 


. (ভূশীবদ্যা) 


কৃষ্ণবর্ণ খাঁনজাবশেষ । স্পর্শে 
কঠিন হইলেও ইহার একটি দলাকে 
কোন রুপ আধারে. না রাখলে ধীরে 
ধারে তরল পদার্থের মত গড়াইয়া যায়। 
চলতি ভাষায় অনেক সময় পচ বলা 
হয়৷ _-রান্তা তৈয়ারী, জলরোধক ছাদ 
নির্মাণ ইত্যাঁদ কাজে বহন ব্যবহৃত ৷ 
বর্তমানে খনিজ তৈল হইতে সংশ্লোষিত 
আযাসফল্ট বাজারে পাওয়া যায়। 
আ্াস্‌ফিকয়া asphyxia 
হলাজানবীঘ্র ( চিকিৎসা-বিদ্যা ) 

রক্তে অকাঁসজেনের অভাবজানত 
চৈতন্য লোপ । রোগজনিত গলনালী 
রোধ, বলপ্রয়োগে কণ্ঠপেষণ, বিষান্ত 
গ্যাস শ্বাসের সাত গ্রহণ করা, জলে 
ডোবা ইত্যাদি কারণে এই অবস্থা 
হয়। চৈতন্য লোপ ছাড়া ঠোঁট নীল, 


হওয়া ইহার একট লক্ষণ । 


আযাস্‌বেষটস 255605 ( ভূ-বিদ্যা ) 

আঁসযুন্ত খনিজ পদার্থাবশেষ। 
ম্যাগনেসিয়াম, সিলিকন ও অক্‌- 
সিজেনের যৌগ ৷ ইহাদের সবচেয়ে 
বেশী ব্যবহৃত আকারকে ক্রাইসোলাইট 
(ehrysolite ) বলে, উহার সংকেত 
মোটামটি [ন,4859150 1 ইহা 
অদাহ্য বলিয়া এবং ইহার আঁসগ্ীলকে 
বয়ন করা যায় বলিয়া তাপ ও 
বিদদ্যতের অন্তরক (Insulator) 


দিলা ৮০ হিং ছাৰা 
(রসায়নশীবদ্যা)...- 

কয়েক প্রজাতির বৃক্ষের মূল হইতে 
নিঃসৃত রস । ' ইহা সাদা সাদা রেণু 
আকারে বাহির হইয়া জমিয়া যায়। 
কঠিন পদার্থে গ*দ, রজন ও একপ্রকার 
উদ্বায়ী তৈল থাকে যাহার বিশিষ্ট গন্ধ 
ও স্বাদের জন্য ইহা খাদ্যপ্রস্তুতে 
ব্যবহৃত হয়। ইহা নিদ্রাকারক, হজমী 
ও বায়ঃ-নিবারক বালিয়া খ্যাত । 
আযাসিটোন এcetone ( রসায়ন-বিদ্যা ) 

বর্ণহীন, উদ্বায়ী তরল জৈব 
রাসায়নক যৌগ ।. সংকেত 07- 
CO-CH. 1. অত্যন্ত দাহ্য, স্ফুটনাঙক 
&৬২ সে, বেশ মিষ্ট গন্ধ আছে, 
জলে দ্রাব্য। ইহা এক শ্রেণী জৈব 
যৌগের সরলতম সদস্য । ইহাদের 
িটোন (৩1০০০) বলে । আযাসিটোনের 
অপর নাম ডাইমিথাইল কিটোন। 
শিল্পে দ্রাবক হিসাবে এবং গ্লাসৃটিক 
শিল্পে মধ্যবতাঁ উপাদান হিসাবে বহু 
ব্যবহৃত । 


6৯ 
আ্যাঁষড ৪০৫৫ অন্ল, আ্যাসিড [ বাংলা: 


"ও হিন্দী ] ( রসায়ন-বিদ্যা ) 


যে সকল রাসায়নিক যৌগের অম্ল 
স্বাদ আছে ।: প্রাচীনকাল হইতেই, 
রাসায়ানকরা ইহাদের আর কয়েকটি 
ধর্ম পর্যবেক্ষণ করিয়াছেন (৯) ইহাদের 
সংস্পর্শে কোন কোন. জৈব যৌগের 
রঙ পরিবর্তিত হয় ( ২) ধাতু সংযোগে 
হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় (৩) খাড়- 
মাটি, সোডা, মার্কেল প্রভৃতি সংযোগে 
কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন 
হয় (৪) ক্ষারের সংস্পর্শে লবণ হয় । 
তাঁড়ং বিশ্লেষণ তব্বে যে সকল দুবণে 
হাইড্রোজেন আয়ন (1০90) আছে 
তাহাই আযাসিভ এবং উহাদের পুবেণা- 
ল্লিখিত ধগহীল আসলে হাইড্রোজেন 
আয়নের-ই ধর্ম।  হাইড্রোক্লোরিক, 
নাইীট্রক, সালফিউারিক, . আযাসোটিক, 
সাহীট্রক, অগজালিক প্রভৃতি কয়েকটি 
সুপরিচিত অজৈব ও জৈব আ'্যাসিডের 
নাম। আযাসডের ধর্মগ্নলে কোন 
কোনাটতে তাঁৱশন্তিতে প্রকাশ পায়, 
কোথাও. ক্ষীণ ভাবে । ; তীব্রতা 
নিভ'র করে সমপরিমাণ আযাসিডে, 
(concentration) উপর । এই ঘনত্ব 
জ্ঞাপক সংখ্যাকে Pম চিহ্ন দ্বারা প্রকাশ 
করা হয় এবং যে যন্বে ইহার পাঁরমাপ, 
করা যায় তাহাকে PH meter বলে । 
আযাসমটোট 45570190069  অঙ্গীমপথ, 
জঅলবধ্ৰহ্ী ( গণিত-বিদ্যা ) 

যে রেখা কোন জ্যামিতিক চিত্রের 
রক্ত রেখার ক্রমাগত নিকটবর্তাঁ হইতে 
থাকে কিন্তু কখনও. তাহাকে ছেদ 


৬০ 


করে না। পরাবৃত্তের (Hyperbola) 
ধর্ম সম্বন্ধে চচয়ি বিশেষ কাঁরয়া ইহার 
ব্যবহার আছে। 
আ্যঁদামলেশন assimilation আত্মী- 
করণ জান্মীজহতা (জীবাবদ্যা) 

জীবেরা যে প্রক্রিয়াদ্বারা বাঁহরা- 
দেহের পঢুচ্টি' সাধন করে। ইহা 
জীবনের অন্যতম প্রধান লক্ষণ ৷, 
আ্যাসে 85585 যাচাই. লিহউঅতা 
(রসায়ন-বিদ্যা ) 

ধাতুর আকরে ও সংকর ধাতুর 
মধ্যে ভিন্ন ভিন্ন ধাতুর পাঁরমাণ নিখংত 
ভাবে নির্ধারণের জন্য বিশেষ 
রাসায়নিক বিশ্লেষণ । 
ত্যাসেঁটালন এcetylene (রসায়ন 
বিদ্যা) । 

কার্বন ও হাইডে্‌্রোজেনের. অজৈব 
যৌগ: গ্যাস । চলতি ভাষায় কার্বাইড 
"গ্যাস নামে সংপারচিত ও বহু ব্যবহৃত । 
কালো পাথরের টুকরারমত কার্বাইড 
(Calcium Carbide) পদার্থের 
টুকরাকে জলে ফোঁললেই এই গ্যাস 
উৎপন্ন হয়৷ প্রক্রিয়াটির রাসায়ানক সন্ত 
/0805 + 2H.O > C,H + Ca 
(0H) । এই গ্যাস দহনকালে উজ্জবল 
আলোক দেয় বালয়া যেসব স্থানে 
বিদ্যৎ প্রবাহ পাওয়া যায় না, সেখানে 
ইহা জ্বালাইয়া ক্রিয়াকর্মেঁ আসর 
আলোকিত -করা হয়।' ইহার জন্য 
একটি সাঁছদ্রু ধাতুপান্রে কয়েক টুকরা 


'. ক্ার্বাইড রাখিয়া উহা আর : একটি 


রূহত্তর জলপর্রণ পান্রে রাখা হয় । দুইটি 
রায়[রোধক ভাবে বন্ধ থাকে ।. জলের 


বৈজ্ঞানিক অভিধান 


সংস্পর্শে কার্বাইড আসলেই গ্যাস 
উৎপন্ন হয় এবং উহা কাবহিডের পান্রের 
সহিত সংশ্লিষ্ট নল দ্বারা নির্গত হয়, 
সেখানে উহাকে জ্বালাইয়া আলোক 
পাওয়া যায়। প্রয়োজন শেষ হইলে 
নলের মুখাঁট বন্ধ কারলে, ভিতরে 
উৎপন্ন গ্যাস জাময়া জলকে ছিদ্রপথে 
বাহির করিয়া দিলে কাবাইড জলসপর্শ 
না। প্রয়োজনের সময় নলের মূখ 
খ্‌লিলেই জল ভিতরের পাত্রে উঠিয়া 
আবার গ্যাস উৎপন্ন. করে । এইভাবে 
'নিত্য-ব্যবহার্য গ্যাসের : উৎস. খুব 
সুবিধাজনক ভাবে পাওয়া যায়৷ ' এই 
গ্যাস বিশহ্ধ: অক্সিজেনের সহিত 
জৰালাইলে তীব্র উত্তাপ পাওয়া যায়। 
দুইটি সমকোন্দ্ুক নলের মধ্য দিয়া 
অক্ঁসজেন ও আযসোটালন চালাইয়া 
উহার মুখে নির্গত গ্যাসকে জবালাইলে 
যে অগ্রশন্ত শিখা পাওয়া যায় তাহা 
স্বচ্ছন্দে মোটা ইস্পাতের : পাতকে 
মাখমের। মত ৷ কাটিতে পারে। এ 
যন্্রাটকে অক্‌স্যাসোঁটালন বানরি 
( oxy-acetylene burner ) বলে ও 
ওঁ শিখাকে অক্‌সি-আযাসেটিলিন শিখা 
(oxyacetylene flame) বলে 
ইহা বিস্ফোরক বালয়া সাবধানে 
ব্যবহার করিতে হয়। ইহাকে চাপ দিয়া 
সহজেই তরল করা যায়। নানা প্রকার 
রাসায়ানক যৌগ প্রস্তুত করিতে শিল্পে 
ব্যবহৃত হয়৷ 
আসোটিক আ্যাসিড ৪০০০ 
ির্কাহ্ন ( রসায়ন-বিদ্যা ) 
জৈব যৌগ। সংকেত 05 


“acid 


বৈজ্ঞানিক অভিধান ৬১, 


COOH । জৈব আযালকোহল ও অজৈব 
ক্ষারের সহিত যথাক্রমে এস্টার ও লবণ 
উৎপন্ন করে। এই  এসটারগুলি 
বিস্ফোরক ও গন্ধদুব্য শিল্পে ব্যবহৃত 
হয়। অজৈব লবণগুল বিশেষভাবে 
ক্যালসিয়াম আযাসিটেট ও ক্রোমিয়াম 
আযাসিটেট শিল্পে ব্যবহৃত হয়। জৈব 
আযাসিড সমূহের মধ্যে তীব্রতম, যদিও 
ইহার তীব্রতা, তীব্রতম  অজৈব 
আযাসিডের অপেক্ষা অনেক কম। 

রন্ধনে ব্যবহৃত সির্কার (vinegar) 
ইহা মূল উপাদান ৷৷ যে সন্ধান প্রক্রয়া 
( Fermentation ) দ্বারা সুরাসার 
প্রস্তুত হয় সেই প্রক্লিয়াকেই বিলদ্বিত 
করিলে সিরকা পাওয়া যায়। শিল্পে 
ব্যবহৃত আ্যাঁসড কান্ঠের অন্তর্ধম 
পাতন ( Destructive distillation 
০ W০০৭ ) হইতে বা আযসেোঁটিলিনের 
জারণ দ্বারা প্রস্তুত হয়। ইহা বিশুদ্ধ 
অবস্থায় ১৬৭ সে উষ্ণতার নীচে স্বচ্ছ 
কাঠন অবস্থায় পরিণত হয়. বলয়া 
উহাকে গ্লেসিয়াল আযাসোটক আসি 
(glacial Acetic Acid) বলে। 
উহার স্ফুটনাঙ্ক ১১৮” সে । 
অ্যাসেপাঁসস 565১5  নিবাঁজন 
আথ্ুনিন্বীঘ ( চিকিৎসা-বিদ্যা ) 

অস্ত চিকিৎসায়, চিকিৎসক, তাঁহার 
সহকারীগণ, রোগী ও তাহার সমগ্র 
প্রাতবেশ এবং ব্যবহার্য যন্্রাদিকে 
প্রয়োগের আগে সম্পূর্ণ বাঁজাণড রহিত 
করার ব্যবস্থা । ক্ষত দুষিত হইয়া 
গেলে তাহার উপর শুষধ প্রয়োগ 
কাঁরলে আরোগ্যের যে. সম্ভাবনা, 
তাহার অপেক্ষা এই ব্যবস্থা অনেক 


বেশী ফলপ্রদণ্বলয়া গতঃশতাব্দীর শেষ 


* ভাগ হইতে এই* প্রকার ব্যবস্থা শল্য 


চিকিৎসায় অপরিহার্য অঙ্গ হইয়াছে । 
বর্তমানে জীব-বিদ্যার (গিবেষণায়ও এই 
উপায়ে বীক্ষণাধীন বাঁজাণ; ও প্রাণী- 
গুলিকে আগন্তুক বাঁজাণুর সংমিশ্রণ 
হইতে রক্ষা করা হয় । 
আ্যাসোঁসিয়েশন 45990196108 অনুষঙ্গ 
জানু (মনো-বিদ্যা ) 

দার্শনিক হিউম প্রবর্তিত মনো- 
বিজ্ঞানের তত্ব বিশেষের মতে মানুষের 
অভিজ্ঞতা প্রভাব ও ভাব দ্বারা স্চ্ট ॥ 
প্রভাব সাদৃশ্য, দেশকালের সান্নিধ্য বা 
কার্যকারণ সম্বন্ধ দ্বারা  গ্রথত। 
ইহাকেই অনুষঙ্গ বলা হয় ॥. এই মতে 
বিদ্যা ও স্মৃতিশক্তি অনৈচ্ছিক অনুষঙ্গ 
জাত।. ইহাতে মনকে প্রভাব সকলের 
'নিজাঁব আধার বলিয়া কল্পিত হওয়াতে 
অনেক মনোবিজ্ঞানীই ইহা স্বীকার 
করেন না । তবে মুল তত্ব হিসাবে 
স্বীকৃত না হইলেও বর্তমান মনো- 
বিজ্ঞানে একটি মানসিক. - উপাদান 
হিসাবে সকল তত্বেই স্বীকৃতি লাভ 
করিয়াছে । 
ত্যাসোঁদয়েসন 85500191709 লুল 
(রসায়ন-বিদ্যা ) 

দুই বা ততোধক বাভিন্ন অপু 
নিজের আভ্যন্তরীণ গঠন অক্ষুণ্ন রাখিয়া 
যখন পরস্পর যুক্ত হইয়া জাঁটলতারঅণদুর 
সৃষ্টি করে। দ্রবণে, তরলের মধ্যে, 
এবং বাজ্পে এই ব্যাপার দেখা যায় এবং 
আণাঁবক ভার নির্ধারণ দ্বারা ধরা 
পড়ে । -আযামোনিয়া ও হাইড্রোক্লোরিক 
জ্যাসিড অণুদ্বয়ের সম্মিলনে আযামো” 


৬২ বৈজ্ঞানিক আভধান 


_ নয়াম ক্লোরাইডের উৎপাত্ত ইহার 
একটি সরলতম উদাহরণ ৷ 


আা 


-আইগেন) Rigen Manfred ( ১৯২৭ ) 

পূর্ব জামনীতে জাত বিজ্ঞানী ৷ 
গোয়েটজেন বিশ্ববিদ্যালয়ে: শিক্ষা ও 
১৯৫৩ সাল হইতে : এখানকার 
অধ্যাপক ৷ গাঢ় বিদাৎ বিশ্লেষ্য 
'দুব্যদের তাপগাঁতর (Thermodyna- 
mics of Concentrated Electro- 
151৩). চর্চার জন্য ১৯৬৭ সালে 
নোবেল পুরস্কার পান। 
'আইনথোফেন Einthoven William 
(১৮৬০-১৯২৭ ) 

ওলন্দাজ শারীরবিদ ৷ জীবদেহের 
মাংসপেশীর মধ্য দিয়া তাঁড়ংপ্রবাহ যে 


আঁকার করেন৷ ইহাকে ক্রমশঃ উন্নত 
করিয়া ১৯০৬ সাল হইতে হৃংপণ্ডের 
বৈদঢ্যাঁতক বিভব ( Electric Poten- 
(181 ) মাঁপিতে সমর্থ হন । এই যন্তটিই 
ইলেক্‌ট্রো কার্ডিয়োগ্রাফ নামে খ্যাত 
এবং ইহার উদ্ভাবনার: জন্য: তিনি 
১৯২৪ সালে নোবেল পুরুকার পান । 
আইনস্টাইন instein, 4190 
( ১৮৭১৯-১৯৫৬ ) 

জামান পদার্থাবদ ও গণিতজ্ঞ । 
১৯০৫ সালে বিশেষ আপোক্ষিকতা-বাদ 
যুগান্তরের সুচনা করেন! ১৯১৫ সালে 
তাঁহার: ব্যাপক. ৷আপোক্ষিকতা-বাদ 


প্রচারিত হয় আলোক : রসায়ন 


:শবকিয়ার ( photochemical react- 


8985) কোয়াণ্টাম মতবাদ ভিত্তিক 
ব্যাখ্যাও তাঁহার একাঁট যুগান্তকারী 
অবদান । যে সমীকরণের ভিত্তিতে 
পারমাণাবক :বিভাজনে উৎসারিত 
শান্তর হিসাব: করা হয় E=MC, 
সোঁটও তিনিই প্রথমে গ্রন্ুনা করেন। 
নিউটনের পর আর. কোন বিজ্ঞানী 
তাঁহার ন্যায় ভৌত বিজ্ঞানের পরবতাঁ 
গবেষণাকে  এতখানি  প্রভাবান্বিত 
করিতে পারেন নাই। ভর ও শক্তি 
যে অবস্থা বিশেষে পরস্পরে পারবার্তত 
হইতে পারে ইহার বৈজ্ঞানিক প্রমাণ 
উপস্থাপিত করিয়া মানুষের চিন্তাধারার 
মৌলিক বিপ্লব সাধন কাঁরয়াছেন। 
তান ইহুদী সন্তান বাঁলয়া। নাৎসী 
জার্মানী পাঁরত্যাগ. কাঁরয়া জীবনের 
শেষাংশে- আমেরিকায় বসবাস করেন। 
পারমাণবিক বিভাজন জার্মানীতে যখন 
আয়ত্তে আসে তখন সেই খবর পাইয়া 
নাতনী জামনী পারমাণাবক বোমা 
কাঁরতে প্রথম সক্ষম হইলে মানবজাতির 
ভাঁবষ্যৎ ঠক অন্ধকার রূপ গ্রহণ কাঁরবে 
বিজ্ঞানীদের, পঢুরোভাগে থাঁকয়া 
তিনিই আমেরিকার রাজ্ট্রপাতকে এ 
বোমা তৈয়ারী করাতে তৎপর - হওয়ার 
জন্য পরামর্শ দেন৷. পরে অবশ্য 
শান্তিবাদ তাঁহার জীবনের ম:লমন্্ 
হইয়াছিল । ১৯২৩ সালে তানি 
নোবেল পঢুরুকার লাভ করেন । । 
Identification 


ওকাত্্য বাহক (মনোবদ্যা ) 


বৈজ্ঞানিক অভিধান ৩ 


যে মনোব্‌ত্তি দ্বারা নিজেকে আর 
একজনের মত ভাবিতে, অনুভব করিতে 
ও কার্য করিতে প্রেরণা দেয় |: শিশুরা 
যেমন পিতামাতাকৈ নকল করার চেষ্টা 
করে, প্রিয় শিষ্য যেমন গুরুর হাবভাব 
প্রকাশ করিতে থাকে তবে 'নির্জ্জান 
জাত বলিয়া যে করে তাহার গোচর 
হয় না । একপ্রকার 'মনোবিকারে 
রোগী নিজেকে অন্য ব্যান্তর সহিত 
অভিন্ন ভাবে । 
আইস )০০ বরফ লন (রসায়নাবদ্যা) 

জলের কঠিন অবস্থা ৷ জল জমিবার 
সময় প্রসারিত হয় বলিয়া বরফ জলের 
অপেক্ষা হাল্কা ৷ প্রতি ঘন সোণ্টমিটার 
বরফের ওজন .৯১৭ গ্রাম। সংকেত 
০০, গলনাঙ্ক:0* সেঃ । ০সেশ্টি 
গ্রেডের ১ গ্রাম বরফকে এ উষ্ণতায় 
এক গ্রাম জলে পরিণত কাঁরতে ৭৯.৮ 
ক্যালোরি তাপ লাগে । ইহাকে বরফের 
লীন তাপ ( latent heat) বলে। 
তুষারে ইহার কেলাসিত রুপের বৈচিত্র্য 
আত মনোহর । 


আইসংবার্গ 1০0১৫: হমশৈল [ বাংলা ৃ 


ও হিন্দী ] (ভূগোল ) 

মের; প্রদেশের হিমবাহ ( glacier ) 
হইতে খসিয়া পড়া ভাসমান বরফের 
"বিরাট গ্প। ইহার নয় ভাগের এক 


ভাগ মান্র জলের উপর ভাসিয়া থাকে . 


বালয়া জাহাজের সহিত ইহাদের ধাক্কা 


লাগা জাহাজের পক্ষে অত্যন্ত 
বিপজ্জনক ৷ - 
আইসল্যাণ্ড স্পার Iceland spar 


{ ভূ-বিদ্যা ) 


মাটির এক স্বচ্ছ ও বিশুদ্ধ খানজ 
রুপ। সংকেত 08005, আপেক্ষিক 
গুরুত্ব ২৭, কাঠিন্য ৩। আইসল্যান্ডে 
খনিতে পাওয়া যায় বাঁলয়া এই সংজ্ঞা । 
ইহার মধ্য দিয়ে আলোকরশিম দুই 
ভাগে প্রতিসত হয় বাঁলয়া ইহার একাট 
ফলকের মধ্য দিয়া কোন বস্তুকে 
দেখিলে দুইটি হইয়া দেখায় ৷ নিকলের 
প্রিজম নামক আলোককে এক তলে 
সমবার্তত (70141156) করার যন্ত্র 


ইহার দ্বারা তৈয়ারী হয় । 
15001171109] folds সমপ্রবণ ভাঁজ 


মল নন্তন ( ভূ-বিদ্যা ) 

ভূত্বকের যে সকল স্তর এমন ভাবে 
ভাঁজ লইয়াছে যে, তাহার দুই অংশই 
একই দিকে এবং একই ভাবে নত ৷ 
আইসোগাঁনক লাইনস  isogonic 
lines বদযন্টীর্ণান্ক ইলা ( ভূ-বিদ্যা ) 

ভৌগোলিক মধ্যরেখা (৪০০৪8- 
phical meridian ) ও চৌম্বক: মধ্য 
রেখা ( magnetic meridian ) 
ভূ-পৃজ্ঠের সব জায়গায় একই নয়। 
উহাদের মধ্যস্থ কোণকে চ্যাত বলে 
(৫9০117007)1 ভূ-পৃজ্ের যে যে 
স্থানের চ্যুতি কোণ অভিন্ন, মানচিত্রের 
এ স্থানের" মধ্য দিয়া যে সকল রেখা 
টানা যায়, তাহার এই অভিধা ॥ 
আইসোটোনিক isotonic 
“অসমসিস” দুষ্টব্য । 


“আইসোটোপ i5০০ ( রসায়নবদ্যা ) 


একই প্রমাণ অঙ্ক বিশিষ্ট ভিন্ন 
ভিন্ন পরমাণু ভার যন্ত মৌল। 
এইগীল_ রাসায়নিক ধর্মে অভিন্ন 


৬৪ 


(identical ), কিন্তু ভৌত গুণে 
সামান্য বৈশিষ্ট্য লক্ষিত হয় । বেশীর 
ভাগ মৌলই একাধিক আইসোটোপের 
মিশ্রণ । আইসোটোপদের নিউক্রিয়াসে 
প্রোটনের সংখ্যা সমান বালয়া এ 
পরমাণুর ইলেকট্রনের সংখ্যাও সমান 
এবং যেহেতু পরমাণুর অন্তর্গত 
ইলেক্ট্রনের ব্যহ সজ্জার উপর 
পরমাণুর রাসায়নিক ধর্ম নির্ভর করে 
সেইজন্য আইসোটোপরা রাসারানক 
দিক দিয়া আভন্ন । সংগঠনের দিক 
দিয়া সরলতম মৌল হাইড্রোজেনেরও 
দুইটি. আইসোটোপ আবিষ্কৃত 
হইয়াছে ৷ তাহাদের নাম যথারুমে 
ডয়টেরিয়াম ও ষ্রাইটিয়াম ৷ সাম্প্রতিক 
কালে বৈদয্যতক ত্বরক যন্বে আঁত 
. বেগশালাী নিউট্রন. আঘাত দ্বারা 
হইয়াছে. ,ও হইতেছে তাহাদের 
মধ্যে  অনেকগড়ল তেজক্তিয়। 
এইগনীলর ব্যবহার করিয়া চিকিৎসা 
ও কাঁষ বিজ্ঞানে এবং শিল্প 
পদ্ধাততে অভূতপূর্ব প্রগ্গাত সম্ভব 
হইয়াছে ৷ 
আইনোট্ীপক  350৮০%)০. সমসারক 
জসন্রিক্চ (পদার্থ বিদ্যা) 

ষে সমস্ত বস্তুতে কোন ধর্মবাগণ 
স্বাঁদকেই একই. ভাবে প্রকাশ পায়, 
যেমন ধাতুদের তাঁড়ং _পাঁরবাহিতা 
( conductivity )। 
আইনোথার্মস্‌ i5sothermes সমোষ্ণ 
রেখা লমজানইল্লা (ভূগোল) 
; ভূপ্‌ষ্ঠের যে সকল স্থানের গড় 
উষ্ণতা সমান, মানচিত্রে সেই সকল 


বৈজ্ঞানিক আভধান . 


স্থানের অবাস্থিতিকে গ্রাথত করিয়া যে 
রেখা টানা হয়। 
আইসোথার্মাল isothermal 
জমঝানীনধ ( পদাৰ্থ-বিদ্যা ) 

কোন প্রকার উষ্ণতার পরিবর্তন 
না হওয়া অবস্থায় গ্যাসের প্রসারণ বা 
সংকোচন (বয়েল সিদ্ধান্ত দ্বারা 
প্রভাবিত ) ৷ কোন. কোন রাসায়নিক 


'িক্রিম্াও এই অবস্থায় সংঘাটত হয়৷ 
আইসোপ্রশীন isoprene (রসায়ন 
বিদ্যা ) 


কাঁচা রাবারের পাতন দ্বারা বা 
টার্পন তেলের বাষ্প ও লাল টকটকে 
ধাতুর নলের মধ্য দিয়া চালনা কাঁরয়া 
প্রাপ্ত তরল কটুগন্ধী হাইড্রোকাটন। 
গলনাঙ্ক ৩০৪ সেঃ, জলে অনদ্রাব্য । 
তাপ প্রয়োগে বা কোন ধাতাঁবক অনদ- 
ঘটকের সাহায্যে ইহা রাবারের মত 
বস্তুতে পাঁরণত হয় । ইহাকে সংশ্লেষিত 
কাঁরয়া তাহাকে উত্ত উপায়ে পারবার্তত 
করিয়া কৃত্রম রাবার তৈয়ারীর প্রচেষ্টা 
‘কিছু কাল আগে করা হইত ৷ 
আইসোবার 890৮ সমপ্রেষ রেখা 
ভ্রমর নই নলা (আবহ-বিদ্যা) 

আবহ-চিন্রে ভূপ্‌ষ্ঠের যে সকল 


- স্থানে কোস বিশেষ সময়ে বায়ুর চাপ 


সমান তাহাদের অবাস্থাতগলে যোগ 
করিয়া যে বক্রেখা টানা হয়! ইহার . 
আকার প্রকার হইতে আবহাবদগণ বড় 
বৃষ্টি ইত্যাঁদর ভাঁবষ্যদ্বাণী করেন । 
আইসোবার isobar ( chemical ) 
(রসায়ন-বিদ্যা ) 

যে সকল পরমাণুর ভর অভিন্ন, 
কিন্তু পরমাণু সংখ্যা ভিন্ন, যেমন 


বৈজ্ঞানিক অভিধান 


টিনের পরমাণু সংখ্যা &০. এবং 
ইশ্ডিয়ামের ৪৯, কিন্তু উহাদের এক 
একটি আইসোটোপের সংখ্যা ১১৫ ৷ 
এক্ষেত্রে. নিউক্রয়াসে প্রোটন ও 
নিউট্রনের সংখ্যায় যোগ ফল সমান, 
কিন্তু প্রোটন ও নিউট্রনের সংখ্যা ভিন্ন 
ভিন্ন । দুইটি বিভিন্ন পরমাণুতে যদি 
নিউদ্রনের সংখ্যা এক হয়, কিন্তু 
প্রোটনের সংখ্যা ভিন্ন হয়, তখন 
তাহাদের আইসোটোন (15010) বলে। 
আইসোমর[ঁফজ.ম isomorphism 
সমাক্কাতত্ব ভ্রমান্ধুনিন্ধলা ( রসায়ন- 
বিদ্যা ) 

যে গঢ়ণানডসারে একই শ্রেণীর 
রাসায়নিক যৌগ ভিন্ন ভিন্ন মৌল দ্বারা 
গঠিত হইলেও তাহাদের কেলাস একই 
আকারের হয় এবং এক যৌগের 
কেলাস আর একটির দ্রবণে রাখিলে 
প্রথমটির উপর শেষোক্তাটর কেলাস 
গাড়য়া উঠিতে থাকে।  ফটাকরি 


শ্রেণীর নানা যৌগ ইহার প্রকৃষ্ট 


উদাহরণ । 
আইসোমারজ্‌ম 
বমান্রএ্গলা (রসায়ন-বিদ্যা ) 
বিভিন্ন যৌগ একই মৌল উপাদান 
দ্বারা একই অনুপাতে গঠিত হইয়া 
একই আণবিক গ:রদত্ব সম্পন্ন হওয়াতেও 
যাঁদ কোন ভৌত বা রাসায়নিক ধর্মে 
ভিন্ন হয়, তাহা হইলে সেই ব্যাপারকে 
এই নাম দেওয়া হয়। ইহা তিন 
শ্রেণীর হয়৷ (১). সাংযোজীনক 
(structural )$ ইহাতে পরমাণুগুলি 
হয় সোজা শঙ্খলের মত জোড়া থাকে, 
নয়ত শাখা-প্রণাখায় বিভন্ত হইয়া যুক্ত 


isomerism 


৬৫ 
হয়। জৈব রসায়নে ইহার প্রভূত 
দৃষ্টান্ত পাওয়া যায়। যেমন বিউটেন 
( Butaine), যাহার সংকেত 0, 
H.০, তাহা CH,—CH,—CH,— 
CH, ও গন পারে বা CH, 


CH [ও (আইসো বিউটেন ) 
হইতে পারে। (২). বিন্যাসঘটিত 
(stereo isomerism ) ৪. কার্বন 


পরমাণুর সাহত যাঁদ চারাট বিভিন্ন 
পরমাণু বা মুলক যান্ত হয় তাহা হইলে 
এই ব্যাপার ঘটে । উহাতে প্রায় ক্ষেত্রে 
উহার মধ্য দিয়া প্রেরিত: আলোক 
রশ্মি ভিন্ন ভাবে সমবর্তিত হয় ॥ তাহা 
ছাড়া দুইটি কার্বন পরমাণ? পরস্পরের 
সঙ্গে দুই যোজ্যতা দ্বারা বদ্ধ থাকে বা 
সব যোগে তাহাদের মধ্যে রাসায়;নক - 
ধর্মেও কিছ বিভিন্নতা দেখা যায় । 
(৩) নিউক্লীয় ( nuclear ) 8. এটি 
পরমাণুর ব্যাপার ৷ একই পরমাণু অঙ্ক 
(‘atomic number) ও ভর অঙ্ক 
( mass number) থাকা সত্বেও 
তেজাক্কিয় পরিবর্তনের ফল ভিন্ন ভিন্ন 
হয়। 
আঙগুলেটা Unguleta (প্রাণী-বিদ্যা) 
ভন্যপায়ণ প্রাণীদের যাহাদের ক্ষুুর 
আছে, সেই বিভাগ ৷ গরহ মাহিষ, 
ঘোড়া ইহার প্রকৃষ্ট দম্টান্ত। 
আকেয়াট* Ackert, Jacob (১৮১৯৮) 
সুইস. এা্জনীয়ার। বিমানের 
ধনর্দেশক ম্যাচ সংখ্যা ( Match num- 
ber) ই'হার দ্বারাই প্রচলত হয়। 
বিমান সংক্রান্ত গবেষণায় ই'হার কাজের 


হওয়া'। ইহা বার্ধক্যের রোগ আর্টিরয় 
'্রিরোসিসের এক বিশেষ রুপ, তবে উহা 
হইতে স্বতল্ল। ইহা হইতে সহজেই 


ফ্লয়েডপন্থী মনোবিজ্ঞানীদের মতে 
যে সকল প্রবৃত্তি ও অনুভূতি মানুষের 
সজ্ঞান মানসের অগোচরে থাকিয়া 
তাহার বাহ্য আচরণকে প্রভাবিত করিয়া 
মনোবিকার ঘটায় । ইহারা অগোচরে 
থাকে বলিয়াই ইহাদের 'নয়ন্ণ সোজা 
নয়। ফ্লয়েডের মতে স্ব্ন দেখার 
সময় জাগ্রত চৈতন্য সপ্ত ‘থাকে বালয়া 
নিজ্ঞানের কিছু অংশ মানসপটে প্রাত- 
ফালত হয়, তাহাও আভাসে হীঙ্গতে 
এবং প্রতীকের মাধ্যমে ৷ মনোসম+ক্ষায় 
‘pschycoanalysis) স্বপ্নে দ্‌জ্ট 


বৈজ্ঞানিক অভিধান 


প্রতীকগৃলিকে সনান্ত করিয়া নিজ্ঞনের 
অবদমিত প্রবৃত্তি ও অনুভাতিকে স্পজ্ট 
করার চেষ্টা করা হয় এই আশায় যে, 
এগুলি গোচরে আসিলে উহা হইতে 
জাত মানাসক বিকার আপনিই. দূর 
হইবে । সকল মনোবিজ্ঞানী ফ্রুয়েডের 
নির্ঞান বা তাঁহার স্বপ্নের ব্যাখ্যাকে 
স্বীকার করেন না। 
আনকআার্টেন্‌টি প্রিনসিপ্‌ল uncer- 
tainty principle জলিহিজঅববা 
ভিন্তান্ন (পদার্থ-বিদ্যা ) 
জার্মান বিজ্ঞানী হাইসেন বেয়ার্গ 
প্রবর্তিত এই সিদ্ধান্তে ইহা স্বীকৃত যে, 
জড় পদার্থের ক্ষুদ্রতম উপাদানে তরঙ্গ 
ও কণা দ্বৈত আকারে বিরাজ করার 
জন্য একই সময়ে কোন কাঁণকার 
অবাচ্থিতি (position) ও ভরবেগ 
( momentum ) স্থির করা সম্ভব 
নয়। এই সিদ্ধান্তের গাণাতক সূত্র 
আধ্মনক পদার্থ-বিজ্ঞানের কাঁণিকচচার 
অন্যতম মূল ভীত্ত। 
আবদুস্‌ সালাম, Abdus Salam 
(১৯২৬) 

অধুনা পাকিস্তানের অন্তর্গত 
পাঞ্জাবের ঝং সহরে জন্ম । লাহোর 
সরকারী কলেজে শিক্ষা। পরে 
কেশ্বিজের সেণ্ট জন্‌স কলেজে উচ্চ- 
শিক্ষা । পাকিস্তানের নানা শিক্ষা 
প্রতিষ্ঠানে অধ্যাপনা ও গবেষণা 
করার পর বর্তমানে - লণ্ডনের 
ইম্পিরিয়াল কলেজ অফ সায়েন্স 
অধ্যাপনা ও গবেষণা রত। পার- 
মাণাবক - নিউক্লিয়াস সক্রিয় দুর্বল 
তাঁড়ংচৌম্বক ক্ষেত্রের স্বরুপের ততীয় 


বৈজ্ঞানিক অভিধান 


ব্যাখ্যার জন্য ১৯৭৯ সালের পদার্থ 
বিদ্যার যঃগ্মভাবে নোবেল: পুরস্কার 
পান। 


আভিসেনা Avicenna ( 3৮০-১০৩৭ 
খীন্টাব্দ ) 

আরব বিজ্ঞানী । আরব নাম 
ইব্‌ন বেন সিয়েনার, ইউরোপায় বিকৃতি 
আভিসেনা । তিনি দশ বংসর বয়সেই 
সমগ্র কোরাণ মুখস্থ করিয়া ফেলেন । 
এই তীক্ষাধী বালকের : পৃজ্ঞপোষকের 
অভাব হয় নাই । তিনি উহাদের পৃঙ্ঠ- 
পোষকতায় থাকিয়া নিজে নিজে 
চিকিৎসা-বিদ্যা আয়ত্ত করেন। ষোল 
বৎসর বয়েসেই তখনকার : জানিত 
চিকিংসা-পদ্ধাত আয়ত্ত তো করেনই, 
কিছ; কিছ; নূতন পদ্ধাতও আবিচ্কার 
করেন। তাঁহার 'চাঁকৎংসাতত্ব ভেষজ- 
তত্ব ( canons of medicine ) পাঁচ 
খণ্ডে সম্পূর্ণ । ইহাতে শারাঁরবৃত্ত, 
রোগবিদ্যা ( pat॥০l০৪১ ), স্বাস্থযতত্ব 
( hygiene ), চিকিতসা ও ভেষজ 
প্রস্তুত-প্রণালী প্রভৃতি প্রত্যেক শাখার 
বর্ণনা আছে। এ পৃদ্তকখানি অনুদিত 
হইয়া ইউরোপীয় বিশীবদ্যালয়সমূহে 
দ্বাদশ হইতে সপ্তদশ শতাব্দী পর্যন্ত 
চাকংসাবিদ্যার . চচাঁকে প্রভাবিত 
করিয়াছিল । বৈদ্যশাম্তর ছাড়া ভাষাতত্ব, 
গণিত, পদার্থবিদ্যা, জ্যোতিষ, সঙ্গীত 
ইত্যাদি সম্বন্ধে তাঁহার প্রণীত: প্রায় 
শতাধিক রচনার কথা জানা আছে। 
তাঁহার জ্ঞানপিপাসা সত্বেও পার্থব 
সম্ভোগের লালসা পর্ণমান্রায় বিদ্যমান 
'ছিল। তাহার ফলে অপেক্ষাকৃত অল্প 


উ৪ 
বয়সে (মান্র ৫৭ বংসর বয়সে ) মৃত্যু- 
মুখে পতিত হন ৷ 
আভোগাদ্রো Avogadro, 
(১৭৭৬-১৮৫৬ ) 

ইতালীর পদার্থ-বিজ্ঞানশ ৷ তিউারিন 
অধ্যাপক ছিলেন । গ্যাসীয় রাসায়নিক 
বিক্রিয়ার চর্চা করিয়া তিনি গেল;সাকের 
সূতের এইরূপে ব্যাখ্যা দেন যে, সমঘন 
পরিমাণ গ্যাসে, মৌলই হোক বা যোঁগই 
হোক, সব উষ্ণতা ও চাপে, একই 
সংখ্যক অণু আছে। এই" সৃত্ের 
ভিত্তিতে প্রায় পণ্টাশ বৎসর পরে 
তাঁহারই_ স্বদেশবাসা বিজ্ঞানী 
কানিংসারো আণবিক ভার নির্ধারণের 
এক উপায় উদ্ভাবন: করেন । প্রত্যেক 
বিশুদ্ধ গ্যাসের আণবিক ভারকে গ্রামে 
প্রকাশ করিলে যতটা ওজন. হয় তাহার 
মধ্যে অণুর যা সংখ্যা তাহাকে 
আভোগাদ্রো সংখ্যা (£$০88৫10+5 
00105) বলে। উহার চিহ্ন সি, 
এর'সংখ্যাট হইল ৬-০২৩ ১১০৯৩ 
আপ্যায়ার Ampere, Andre Marie: 
(১৭৭৫-১৮৩৬. ) 

ফরাসী পদার্থ-বিজ্ঞানী ও গাঁণত- 
বিদ্‌। প্যারিসের ইকোল পলিতক্‌নিকে 
গণিতের অধ্যাপক ছিলেন ।. চৌম্বক 
শান্ত ও বলবদযাতের সম্পর্ক নিলয় 
সম্বন্ধে ই'হার মূল্যবান-গবেষণা তাঁড়ি- 
চৌম্বক: তত্বের 'ভীন্তকে দৃঢ় করে৷ 
ইহারই ' কৃতজ্ঞতায়: বিদহাংপ্রবাহের 
পারিমাপক একক তাঁহার নামে খ্যাত ৷ 
আমাবালিকাল্‌ কর্ড umbilical cord 
গভনাড়ী) নান্হিজ্ত ( শারীর-বৃত্ত )- 


Anadeo 


৬৮ 


যে সব প্রাণী জননী-জঠর হইতে 
পূর্ণাঙ্গ হইয়া জন্মগ্রহণ করে তাহারা 
ভূমিষ্ঠ হওয়ার সময় জরায়ু সংশ্লিষ্ট 
ফুলের ( placenta ) সাহত একটি 
রজ্জন্বারা যুক্ত থাকে৷ ইহা দুইটি 
ধমনী ও একটি শিরা দ্বারা গঠিত । 
রজ্জুটির দুই স্থানে শন্ত করিয়া বাঁধিয়া 
উহার মধ্যব্তাঁ দ্থানকে ধারালো যন্ত্র 
দ্বারা কাটিয়া দেওয়া হয়, যাহাতে শশ? 
'মাতৃজঠরের “সংস্পর্শে রাহত হয়। 
চলাঁত ভাষায় ইহাকে নাড়া কাটা বলে। 
আম্‌ৰ্তা আছ) প্রচ্ছায়া [বাংলা ও 
হিন্দী ] (জ্যোতিষাবদ্যা ) 

অনচ্ছ গ্রহ-উপপগ্রহের পশ্চাতে সূর্য 
{করণের অভাব হেতু শঙ্কু আকারের 
যে ছায়া পড়ে। এ ছায়ার অন্তর্গত 
স্থান হইতে সূর্যের কোন অংশ দৃশ্য 
হয় না। সূ্য্রহণের সময়ে পাঁথবী- 
পৃষ্ঠের যে স্থান ইহার অন্তর্গত: হয় 
. সেখানে পূর্ণগ্রাস সম্যগ্রহণ হয় । 
সৌর কলঙ্কের একেবারে অন্ধকার মধ্য- 
ভাগকেও এই নামে অভিহিত করা হয় । 
আয়ন 89৮ ( পদার্থ-বিদ্যা ) 

যাঁদ কোন পরমাণু অণু বা মূলক 
(12dical ) হইতে কোন রুপে একটি 
ইলেক্ট্রন বিয়োজিত হয় বা উহাতে 
একাঁট ইলেকট্রন য্ত হয়, তাহা হইলে 
এইরূপ তাঁড়তাঁহত কণাকে আয়ন 
বলে। কোন জ্যাস্ড ক্ষার লবণ জলে 
'্ুবীভূত হইলে দুবণে ইহাদের আবিভবি 
হয়। তনুকৃত (rarified ) গ্যাসের 
মধ্য দিয়া বিদ্যুৎ ক্ষরণ হইলে, বা 
উচ্চতাপ প্রয়োগ করিলেও আয়ন সৃষ্ট 
হয়। এ পদ্ধতিকে আয়নীকরণ 


বৈজ্ঞানিক আভ্ধান 


( ionisation ) বলে। কঠিন 
পদার্থের কেলাসের মধ্যেওপরমাণ-গনীল: 
এই অবস্থায় থাকে। অনেক ভৌত 
ব্যাপার .ও রাসায়ানক বিক্রিয়া ইহাদের 
মাধ্যমে সাধিত হয় ৷ 
আয়ন একসচেঞ্জ ion exchange 
আয়ন 'ঁবানময় [ বাংলা ও হিন্দী ] 
(পদার্থ-বিদ্যা) 

যে রাসায়ীনক 'বাক্য়ায় দ্ববের 
আয়নের সাঁহত- তৎসংশ্লিষ্ট কঠিন 
পদার্থের আয়ন 'বানময় হয় । খর জলে, 
যে ক্যালসিয়াম আয়ন থাকে তাহাকে 
এই  পদ্ধাতিতে সোডিয়াম আয়নের 
সাঁহত 'বানময় করিয়া শিল্পে ব্যবহৃত 
জলকে মদ; করিয়া লওয়া হয়। ইহার 
জন্য সংণ্লোঁষত রজন ব্যবহার অধুনা: 
বহ:প্রচালত ৷ এই উপায়ে সমদদ্রজলের 
লবণতা দ;র কারবার পদ্ধাতও উদ্ভাবিত , 
হইয়াছে এবং কোন কোন দেশে ব্যবহৃত 
হইতেছে। 
আয়নোসাফিয়ার ionosphere জল 
মওগুল্ত (আবহ-বিদ্যা ) 

পাঁথবীর বায়ুমণ্ডলের উপারভাগের 
আয়ানত অংশ ৷ ভু-প্‌ষ্ঠ হইতে ৪০. 
মাইল হইতে ৪০০ মাইল পর্যন্ত ইহার, 
বিস্তৃতি। সুয়লোকের আত বেগুনী 
রাশ্মদ্বারা বায়ুকণাগদল আয়নিত হয় 
ইহা আছে বাঁলয়াই পাঁথবীর এক স্থান: 
হইতে প্রোরত বেতারতরঙ্গ সোজা শুন্যে 
িলান না হইয়া প্রতিফালত হইয়া: 
প্‌থিবাঁপ্‌ষ্ঠে আর এক দ্থলে পেশীছতে 
সক্ষম হয় । 
আয়রন 19 লৌহ ভীম (রসায়ন 
বিদ্যা) 


ET সয়া রনির রর এ. SOY” - 


বৈজ্ঞানিক অভিধান ৬৯ 


সুপরিচিত ধাতব মৌল। চিহ্ন 
151 পরমাণু অগক ২৬, পরমাণু ভার 
€&৮৫, গলনাঙ্ক ১৫৩৫"সেঃ, ফুটনাঙ্ক 
“৩০০০০ সেঃ, আপেক্ষিক গুরুত্ব ৭৮৬ । 
খাঁটি অবস্থায় ইহা রূপার মত চকচকে, 
কিন্তু ইহার উপরে প্রায় মরিচা ধাঁরয়া 
"থাকে বাঁলয়া সাধারণতঃ লালচে দোখতে 
হয়। অন্যান্য ধাতু হইতে ইহার প্রধান 
বৈশিষ্ট্য ইহার চৌম্বক ধর্ম। ইহার 
আকর পাঁথবীর সর্বত্র পাওয়া যায় এবং 
এই ধাতু সব ধাতু অপেক্ষা মানুষের 
বেশী কাজে লাগে । রক্তের লোহিত 
কাঁণকায় ইহা অপাঁরহার্য উপাদান এবং 
ইহাদের লাল রং লৌহের জন্যই ৷ শরীরে 
লৌহের ভাগ কমিয়া গেলে রক্তাল্পতা 
রোগ (Anaemia) দেখা দেয়। 
সংকিয়। শিল্পে ইহা তন আকারে 
ব্যবহৃত হয়, ঢালাই লৌহ (cast iron), 
পেটা লৌহ ( wrought iron ) ও 
ইস্পাত (steel ) মানুষের 
জীবনবৃত্তির সহিত লৌহের ব্যবহার 
এমন অঙ্গাঙ্গভাবে জড়িত যে, নৃতত্বে 
সংস্কৃতির একটি বিশেষ ভ্তরকে লৌহযুগ 
(Iron Age) বলা হয়৷ ইহার 
আগের যুগকে ব্রোঞ্জ-যুগ বলা হয়। 
এাঁশয়া ও ইউরোপ খণ্ডে লৌহযুগের 
প্রারল্ভ আনুমানিক থ্রান্ট পূর্ব ১০০০ 
অন্দে, তবে লৌহের কথা মিশরে প্রায় 
পাঁচ হাজার বৎসর আগেও জানা ছিল! 
আয়রন লাঙ্‌ 1:07 lung (চিকিৎসা- 
বিদ্যা) 


যে সকল রোগীর পঞ্জর সংলগ্ন . 


মাংসপেশী বা মধ্যচ্ছদার (diaph- 


1৭9m) পেশী এমন অক্ষম হইয়া 
পাঁড়িয়াছে যে, শ্বাস-প্রশ্বাস গ্রহণ করা 
সম্ভব নয়, তাহাদের কৃত্রিম ভাবে 
ফুসফুসের ক্রিয়া ঘটানোর জন্য উদ্ভাবিত 
যন্ত্র । বক্ষগহবরে যন্দ্ের সাহায্যে লঘঃ 
চাপের সৃষ্টি করিয়া বায়; টানিতে বাধ্য 
করা হয়, আর চাপ বাড়াইয়া দিলে 
স্বতঃই প্রশ্বাস পড়ে ৷ 

আয়োডিন iodine রি 
অধাতব মৌল । চিহ্ন 1, পরমাণু অঙ্ক 
৫৩, পরমাণু ভার ৯২৬৯ । গলনাঙক 
১১৪" লেঃ, স্ফুটনাঙ্ক ১৮৩" সেঃ, 
আপেক্ষিক গুরডত্ব ৪'৯৫ ৷ ইহা কালচে 
রঙের কেলাসিত কাঠন পদার্থ ৷ সমুদ্র 
শৈবাল ( Kelp ) হইতে ইহার নি্কাশন 
পদ্ধতি অনেক দেশে প্রচলিত আছে? 
সাধারণতঃ ইহাকে তপ্ত কারলে. ইহা 
তরল অবস্থা প্রাপ্ত [না হইয়াই উধ্ব' 
পাঁতত (sublimed ) হয়। জলে 
সামান্য দ্রাব্য ৷ আযালকোহলে ইহার 
দ্রব টিংচার আয়োডিন নামে সঃপারাচিত 
বীজাণুনাশক। মন[য্যদেহে_: ইহা 
সামান্য পাঁরমাণে থাকে, কিন্তু সেইটুকু 
না থাকিলে গলগণ্ড প্রভাত রোগ হয় ৷ 


আর্কটরাস 30209 স্বাতী নক্ষত্র 

[ বাংলা ও হিন্দী ] (জ্যোতিষ ) 
উত্তর গোলার্ধের চতুর্থ উজ্জ্বলতম 

তারা । সূর্ধ হইতে ৩২-৬ (আলোক 


রিট বৈজ্ঞানিক অভিধান 


বর্ষ দুরে. অবস্থিত ও সূর্য হইতে ৮০ 
গুণ বেশী দীপ্তময়। 
আর্কাটিক 4০০ সুমেরদেশ ভন 
সুমী ( ভূগোল) 

উত্তর মেরদুকে ঘিরিয়া স:মেরুবৃত্তের 
মধ্যে অবস্থিত অঞ্চল । শীতপ্রধান ও 
জনাবিরল স্থান ।  এস্কিমো ও ল্যাপ 
জাতি এই অঞ্চলের অধিবাসী । উদ্ভিদ 
ও প্রাণীদের প্রাচুর্য নাই; তবে সম্প্রতি 
খনিজ এ*বর্য আবিষ্কৃত হইয়াছে এবং 
বর্তমানে এখানে আবহবাতা সংগ্রহের 
ঘাঁটি স্থাপিত হইয়াছে ৷ 
আর্ক লাইট এ 1৪ ( পদার্থ বিদ্যা ) 

দুটি বেলনাকৃতি ( cylindrical ) 
কার্বন যণ্টির মূল ছ:'চলো করিয়া 
তাহাদের অপর দিকগুলি বিদুৎ উৎ- 
পাদক যন্ত্রের সাহত যোগ করিলে সাগর 
অংশ হইতে বিদুৎ ক্ষরণ ( electric 
discharge ) হয় ও সঙ্গে সঙ্গে তাৰ 
‘আলোক ও তাপ উৎপন্ন হয়। ইহাকেই 
আর্ক বলে। বর্তমানে ব্যবহৃত ভাস্বর 
(incandescent ) 


আদিম অধিকল্প জাল্মঞ্ধকম (ভূ-বিদ্যা) 
ভূ-বিদ্যার দৃষ্টিকোণ হইতে পৃথিবীর 
ইতিহাসকে যে কয়েকটি অধিকল্পে ভাগ 
করা হয় তাহার মধ্যে প্রাচীনতম । 
বেশীর ভাগ ভুবিদ্‌ অনুমান করেন যে, 
এই অধিকল্পের স্থিতিকাল পঞ্চাশ কোটি 
বংসর। - 


আকিওপটোঁরক.স : 88018890067. 


(প্রত্রপ্রাণী-বিদ্যা ) 

পৃথিবী হইতে অধুনা বিলুপ্ত এক 
পক্ষী প্রজাতি । নানা স্থানে প্রাপ্ত 
ইহাদের জাঁবাশ্ম (05511) হইতে 
ইহাদের আকার প্রকারের পরিচয় পাওয়া 
যায়। তাহাতে দেখা যায় যে, পক্ষী 
ও সরীস্‌পের উভয়েরই অঙ্গ-প্রত্যঙ্গ 
ইহাদের মধ্যে সম্মিলিত হইয়াছিল ৷ 
ইহাদের-ডানা ও. পালক ছিল, কিন্তু 
লেজাট টিকৃটিকির মত, যদিও ধারে 
ধারে পালক ছিল । ঠোঁটটি পাখীর মত, 
কিন্তু তাহাতে সরীসৃপের মত. দাঁত. 


আ্কীমডিস Archimedes ( 
পঢ় ২৮৭-২১২ ) 
বর্তমানে সিসিলি দ্বীপ -নামে 


খ্যাত সাইরাকিউসের অধিবাস গ্রীক 


বিজ্ঞানী ৷ জ্যামিতি ও পদার্থ-বিদ্যায়, 
অনেক সমস্যার তিনি সমাধান করেন । 
উদাস্থিতি বিদ্যার (Hydro statistic). 
তাঁহার সিদ্ধান্ত“যে কোন তরল পদার্থে 
কোন কঠিন বস্তু ডুবাইলে তাহার ভার 


কমিয়া যায় এবং এই ভার হাসের. 


পরিমাণ বস্তুটির দ্বারা অপসারিত 


আর্গন *80৷ ( রসায়ন-বিদ্যা ) 
গ্যাসীয় মৌল । চিহ্ন Ar । পরমাণু 
অংক ১৮, পরমাণুভার ৩৯৯৪; 


বৈজ্ঞানিক অভিধান 


গলনাঙ্ক ১৮৯৯! সেঃ, স্ফুটনাঙ্ক 
১৮৫২৪” সেঃ ৷ পৃথিবীর বায়ুমণ্ডলে 
প্রাপ্ত বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন, 
রাসায়নিক ধর্মে সম্পূর্ণ নাচ্িয় বিরল 
গ্যাস। .. বায়:মণ্ডলে শতকরা এক 
ভাগের কিছ? কম থাকে । উচ্চ চাপে 
জলের সহিত আগাবক যৌগ হাইড্রেট 
হয় এবং কুইনলের সাঁহত ক্লালরেট যৌগ 
হয়। ইলেকাট্রক: বাল্ব ও প্রাতপ্রভ 
নলে ( flourscent tube ) বাবহ্ৃত 
হয়। শিল্পে ব্যবহৃত আর্গন তরল 
বায়নর আংাঁশক পাতন দ্বারা পাওয়া 
যায়। 


আগ্গল ৪7501 

মদের ভাঁটতে যে ক্লেদ জমা হয় 
তাহার ব্যবসায়িক নাম। শোধন করিলে 
ইহাই টার্টার সর ( tartar cream ) 
নামে পারচিত হয় এবং পাউরুটি কেক্‌ 
প্রভৃতি তৈয়ারীতে ও ওষধরুপে ব্যবহৃত 
হয়। ইহার মুল উপাদান পোটাসিয়াম 
বাইটার্টরেট (potassium bitart- 
Tate) 


আর্গোনউ argonaut ( প্রাণী-বিদ্যা ) « 

গভীর সমুদ্রের অধিবাসী কম্বোজ 
শ্রেণীর (molhuse ) প্রাণীবিশেষ ৷ 
প্রায় এক ইণ্ডি লম্বা । ইহারা বিচরণ 
করার সময় পিছন দিকে সণতার কাটে । 
আর্জরল 885০1 ( চাকৎসাবিদ্যা ) 

রৌপ্যঘাটত প্রোটন যৌগাঁবশেষের 
ব্যবসায়িক নাম। শ্লৌ্মক বিল্লীকে 
উত্তোজত করে না বলিয়া চক্ষু; নাসা 
গলা প্রভাত স্থানকে নিবাঁজন করার 
জন্য চাঁকৎসায় ব্যবহৃত হয় । 


ক 
আঁর্জলেসাস রক্‌স 91838085 
০৫৩ মৃন্ময়াশলা [ বাংলা ও হিন্দী ] 
(ভূ-বিদ্যা ) 
অন্য শিলার অবক্ষয় জাত কাদার 
মত পালল শলা । শ্লেট, ফায়ার ক্লে, 
এ'টেল মাটি প্রভাত ইহার উদাহরণ । 
আর্জেনটাইট argentite (ভূ-বিদ্যা) 
মেক্সিকো ও আমেরিকা যযুক্তরাষ্ট্রের 
অন্তর্গত নেভাডায় প্রাপ্ত রৌপ্যের 
আকারক। ছাই রঙের ভারী শিলা । 
রাসায়নিক সংযুতি 485. আপোক্ষিক 
গর্ব ৭৩, কাঠিন্য ২ হইতে ২) 
আটার ery ধমনী [ বাংলা ও 
হিন্দী ] (শারীর-বৃত্ত) 
প্রাণীদেহে যে সকল নাল দিয়া 
শোধিত রন্তু হৃংপিণ্ড হইতে অঙ্গ- 
প্রত্যঙ্গে সপ্জারত হয়। ইহার মধ্যস্থ 
রন্তের রঙ উদ্জরল লাল । ইহাদের 
'ভিতরকার প্রাণীরা এক প্রকার বিশেষ 
সেল দ্বারা গঠিত, তাহাদের বলে, 
এনডোগথিলয়াম (Endothelium ) 
হৃৎপিণ্ড হইতে ধমনীসকল যত দুরে 
বিস্তৃত হয় ততই তাহাদের প্রন্থচ্ছেদ 
( cross section ) কামতে থাকে । 
আ্ট'কোঁরয়া 871০8718 আমবাত 
দিল্লী (চাকৎসা-বিদ্যা ) 
আ্যালার্জি প্রসূত চর্মরোগাবশেষ। 
ইহার আদ লক্ষণ চর্মে চুলকানি, পরে 
যেষে স্থান চুলকানো যায়, সেই সেই 
স্থান ফুঁলিয়া উঠে । যকৃতের কার্য ঠিক 
মত না হইলেও এই রোগের উৎপত্তি 
হয়। কোন কোন বিশেষ প্রোটিন 
সংস্পর্শে ইহার সন্রপাত হয় বাঁলয়া 
চাকৎসকগণের ধারণা । 


৭২ বৈজ্ঞানিক অভিধান 


আর্টীরয়ো স্ক্যিরোসিস arterio 
sclerosis ঘলী-ন্কান্তিল্য (চাকৎসা 
বিদ্যা) 

বার্ধক্যের রোগাঁবশেষ। ধমনীয় 
পেশীগ্যীল শিথিল হইয়া আসিলে 
তাহার ভিতরের গায়ে ক্যালসিয়াম 
যৌগ জাঁমতে থাকে এবং ধমনীর রন্ধ 
ছোট হইয়া যায় এবং উহার স্থাতি- 
স্থাপকতা কমিয়া ক্রমশঃ কঠিন হইয়া 
পড়ে। এঁ অবস্থায় রক্তের চাপ বৃদ্ধি 
পায়। 
আর্টিসীয় ওয়েলস artesian wells 
উৎস কপ [ বাংলা ও হিন্দী ] 
(ভূগোল) 


3 ৮ সর্প চি 
/ তি 
1 INCLINED লিপ 10] এ 
STRATA 
I1MPERVIOQUS 
LA 


10111) 1 না 


যে কূপ খনন করিলে জল আপনি 
ভূ-প্‌ষ্ঠে বা তাহার কাছাকাছি উঠিয়া 
আসে । কাছাকাছি কোথাও দুইটি 
অপ্রবেশ্য (impermeable ) ?শলা- 
স্তরের মধ্যে যাঁদ একটি প্রবেশ্য 
( permeable ) শিলান্তর থাকে তবেই 
এই ধরনের জলের উৎস সম্ভব হয়। 

আর্থওয়র্ম esrthvorm কেচো, 
মহালতা হন্ঞ্জা (প্রাণী-বিদ্যা ) 


ভূমিকম্পের 
উল্লম্বভাবে 
আযানেলিড পর্বের অমেরুদণ্ডী স্থানকে উপকেন্দ্র 


প্রাণী ৷ ইহারা মাটির: ভিতরে গর্ত 
কাঁরয়া ঢোকে এবং মাটি খাইয়া উহার 
মধ্যস্থ উদ্ভিদ ইত্যাদি পরিপাক করিয়া 
বজনীয় মাটি নলাকারে ত্যাগ করে। 
এই মাটি খুব মিহি বলিয়া উহাতে 
জমির উর্বরতা বৃদ্ধি পায় । তাই ইহার 
এই অভিধা ৷ বাকালে সবন্ধ 
মাটিতে ইহাদের পারত্যন্ত মাটি কুণ্ডলী 
আকারে দেখা যায় । 


আর্থকোয়েক earthquake ভুমিকম্প 
সুন্ধজ্ৰ (ভূগোল ) 

ভূপ্‌চ্ঠের স্থানবিশেষে দোলন । 
ভৌত বা রাসায়নিক নানা কারণে 
ভূগর্ভে কোন কোন স্তরে পাঁড়ন 
(90555 ) দেখা দেয় । উহা যদি খুব 
বেশী হয় তো শিলা ভাঙ্গিয়া স্রংস 
(fault ) মুখে সায়া যায়। এই 
ভূ-সংক্ষোভের ( earth movement ) 
ফলে যে কম্পনের সৃষ্টি হয় তাহা 
তরঙ্গাকারে নিকটবর্তা ভূত্বকে পে'ছলে 
সেখানে দারুণ আলোড়নের সৃষ্টি হয় 
ও নানা ক্ষতির কারণ হয়। অন্তরদ্থ 


2 £3 * ভূ সংক্ষোভে সংশ্লিষ্ট শিলার পারিমাণ 


বিপুল হইলে ভু-পৃষ্ঠের কম্পনও তীব্র 
আকার লয় ও দীর্ঘক্ষণ স্থায়ী হয় । 
সহস্র সহস্র লোক মারা যায়, অনেক 
ঘর বাড়ী পড়িয়া যায়, মাটি ফাটিয়া 
বালি উঠিয়া পড়ে । ১৯৩৪ সালে 


বিহার এইরূপ এক প্রবল ভূমিকম্পের 


কবলে গাড়িয়াছিল। ভূগর্ভের যে স্থান 


হইতে প্রথমে তরঙ্গ উৎপন্ন হয় তাহাকে 


ফোকাস বলে, আর তাহার 
ভূপৃজ্ঠের িকটবতাঁ 


( epicentre ) 


* ৮ উর ররর, 


বৈজ্ঞানিক অভিধান Eo) 


বলে। প্রশান্ত মহাসাগরের দুই কূলে 
পূূর্বভারতীয় দ্বীপপুঞ্জে, মধ্য-এশিয়ায় 
ও ভূমধ্যসাগরের চতু্দিকে প্রায়ই 
ভূমিকম্প হয় । 
আর্থনাইটিস 870/1605 অঘিহীপ্ 
€ চাকৎসা-বিদ্যা ) 

দেহের সাঁ্ধস্থলের প্রদাহ । যে 
সণ্ধিস্থলে বেদনা হয়, সেখানে অনেক 
সময় ফোলা দেখা দেয় ও লালচে 
দেখায়। ইহা নানা কারণে হয়, এবং 
উৎস হিসাবে চাকংসকগণ ইহাকে দশ 
শ্রেণীতে ভাগ করেন, তাহার মধ্যে জরা 
ও. বাত হইতে স্থায়ী প্রদাহের সৃষ্টি 
হইতে পারে ৷ ইহার নিশ্চিত ফলপ্রসূ 
প্রতিকারের উপায় আজও আবিষ্কৃত 
হয় নাই ৷ : 
আর্থপডা ॥rt॥৮০৪০৭৭ সান্ধপদ-পর্ব 
জছিঘাহ জঁঘ (প্রাণী-বিদ্যা ) 

প্রাণী-জগতের বৃহজ্ঞা পর্ব। 
খণ্ডিত (5920761719৫ ) দেহ, সম্ধিল 
(joint) পদ, অমেরুদণ্ডী প্রাণী । 
ইহাদের সাধারণ বৈশিষ্ট্য দেহের 
বাহিরে কাইটিন ( chitin )-ঘাঁটত 
কঙ্কাল। এই কঠিন খোলস ইহাদের 
আত্মরক্ষায় সহায়তা করে | কিছু সময় 
অন্তর অন্তর এই খোলস ত্যাগ কাঁরয়া 
নূতন খোলস গজান ইহাদের অন্যতম 
জৈব পদ্ধাত। এই পর্বে লক্ষ লক্ষ 
প্রজাতি (52965) আছে । চিংড়ি 
মাছ (বাগদা ও গলদা ), কাঁকড়া, 
"মাকড়সা, কাট, আরশএলাঃ কেনো 
(শতপদ) ইত্যাদি এই পর্বের 
সুপরিচিত প্রাণী । 


. আর্করেটাম arboretum (উদ্ভদাবদ্যা) 


বৈজ্ঞানিক গবেষণা বা শোভা 
বর্ধনের জন্য [িশেভাবে সাজ্জত 
বৃক্ষের বাগান ৷ ইংলন্ডের কউ উদ্যান 
(Kew Garden), ফ্রান্সে জাদ“Jা দ্য 
প্লাঁত ( Jardin-des Plantes ), 
হাভর্ডি বিশ্ববিদ্যালয়ে আনর্ড 
উদ্যান ( Arnold Garden ) ইহার 
বিশ্ববিখ্যাত উদাহরণ । 
আর্মাডিলো এrmএdillo ( প্রাণী- 
বিদ্যা) 

মধ্য ও দক্ষিণ আমোরকার আধ- 
বাসী স্তন্যপায়ী জীববিশেষ। দেহের 
পুরোভাগে ও পশ্চাদভাগে গণ্ডারের 
ন্যায় কঠিন বর্মাকার আবরণ ইহাদের 
বৈশিষ্ট্য । মাটিতে গর্ত খখাড়য়া বাস 
করে। শত্রু; আক্রমণ করিলে দেহ 
গুটাইয়া গোল হইয়া বর্মের বলে 
পাঁরণত হয় । 
আর্ম ওয়র্ম army worm (প্রাণী- 
বিদ্যা) 


কৃষিজাত্রব্য ধ্ংসকারী  কাঁট- 
বিশেষ । ইহারা পঙ্গপালের মত 


যেখানে যায় সেখানকার ঘাস ও শস্য 
সম্পূর্ণভাবে ধ্বংস করে। আসলে 
ইহারা এক প্রকার মথের লার্ভা স্তরের 
প্রাণী । 
আর্মেচার amature ( পদার্থ -বিদ্যা ) 
তড়িং-উৎপাদক যন্তের বা তড়ি- 
চ্চালিত মোটরের পরিবাহী অংশ। 
সমপ্রবাহ যন্ত্রে এই অংশটিই ঘূর্ণমান, 
কিন্তু পারিবতাঁ প্রবাহযন্তে এই 
অংশাটকে স্থির রাখিয়া চুম্বকটিকে 
ঘূর্ণমান: করাই সুবিধাজনক হয়। 
স্তারত (laminated ) 'লৌহের উপর 


as বৈজ্ঞানিক অভিধান 


জার্মান বিজ্ঞানী পল -এহ্‌রলিক 
আ'রষ্কৃত এক আর্সোনক যৌগ । ইহার 
ব্যবহারিক নাম সালভার্সান বা এহ্‌র- 
{লিকের ৬০৬ । সংকেত 05৪ 1719 


95 N; AS, | ইহার হাইড্রো- 
ক্লোরাইড লবণ শিরার মধ্যে সুচীবিদ্ধ 
কারলে উপদংশে, বা দুষিত রক্তে 
বিশেষ উপকার হইত। তবে পুনঃ 
পঢুনঃ ব্যবহারে দেহে নানা অবাঞ্ছিত 
লক্ষণ প্রকাশ পায় বালয়া. বর্তমানে 
ইহার তেমন প্রচলন নাই। তবে 
আধুনিক যুগে সংশ্লৌষত রাসায়নিক 
যৌগদের  ওধার্থে - ব্যবহারে 
- (chemo therapy) এই ওষধাটই 
অগ্রদূত বলা চলে । 
আর্সেনিক 85০71০ ( রসায়ন-বদ্যা ) 
মৌল বিশেষ ৷ চিহ্ন A$, পরমাণু 


অঙ্ক ৩৩; পরমাণু ভার ৭৪'৯১, 
আপোক্ষক গুরুত্ব ৫'৭, কাঠিন্য ৩৫ । 
৬১০” সেঃ উষ্ণতায় না গলিয়া উধ্ব- 
পাতিত (sublime ) হয়। ছাইরঙ, 
ভঙ্গুর ও-বিষ ৷ ' রাসায়নিক ধর্মে খুব 
সাক্রিয় এবং ইহার প্রায় প্রত্যেক যৌগই 
বিষ, তবে অল্প মাত্রায় অনেকগুলি 
ওষধাৰ্থে' ব্যবহৃত হয়। ইহার যৌগ 
ভূত্বকে বিস্তৃতভাবে অবস্থিত এবং 
প্রাচীনকাল হইতে ইহাদের যৌগদের 
দোষ গুণ জানা আছে । বিষ প্রয়োগের 
জন্য ব্যবহৃত হয় বলিয়া অপরাধ- 
বিজ্ঞানে ইহার সামান্য মান্রায়ও ধরিবার 
সুষ্ঠু উপায় আছে, তাহার অন্যতম 
মার্স পরীক্ষা (Marsh test ) | সু- 
পরিচিত ও ইস্দুর মারায় বহ; ব্যবহৃত 
সে*কো বিষ আর্সোনক অক্সিজেনের 
যৌগ । 
আরহোঁনয়াস Arrhenius, Svante 
August ( ৮৫৯-১৯২৭ ) 

সুইডিশ জ্ঞানী । সুইডেনে 
শিক্ষা সমাপ্ত কারয়া অস্টভাল্ড, 
কোহ্‌ল রাউশ, বোলংস্‌মান এবং 
ভান্‌ট-হফ প্রভৃতি বিশ্ববিখ্যাত 
বিজ্ঞানীদের কাছে শিক্ষালাভ ও 
গবেষণা করেন। তান স্মইডেনের 
রাজধানীতে ফারিয়া ১৮৯১ সালে 
প্রায়োগিক বিদ্যালয়ে পদার্থ-বিদ্যার 
অধ্যাপক, পরে ফাঁজক্যাল কেমিস্ট্রি 
নোবেল ইনস্টিটিউটের অধ্যক্ষ (Dire- 
০60৮) হন। দ্ববণতত্ব ( Theory 
of Solutions) ও. তাঁড়দবিশ্লেষ্য 
(electrolytes) সম্বন্ধে তাঁহার 
সিদ্ধান্ত 'িশ্বাবখ্যাত । এই কর্মের 


পতল 


জপ সপ ০০১৫-০ 


বৈজ্ঞানিক অভিধান 


জন্য তিনি "১৯০৩ সালে নোবেল 
পদরস্কার পান । বিংশ শতাব্দীর 
প্রারম্ভে তান অনাক্রম্যতা (immu- 
110 )-র ভৌত রসায়নঘটিত দিকগুলি 
লইয়া গবেষণা করেন, বিশেষ করিয়া 
অধিবিষ ও প্রাতিবিষ (toxin and 
antitoxin ) সম্বন্ধে চর্চা করেন । এই 
সম্বন্ধে প্রথম গুরুত্বপূর্ণ রচনা তং- 
প্রণীত “ইমিউনোকেমিস্ট্ি (Immuno 
Chemistry )'’ | পরেশতানি বশ্ব- 
প্রকৃত সম্বন্ধে চিন্তা করেন এবং 
বিশ্বের সমস্ত জ্যোতিচ্কে জীব আছে 
এই মতবাদ সমর্থন করেন । 
আরাগো এArago, Dorminique 
Francois Jean (১৭৮৬-১৮৫৩ ) 

ফরাসী পদার্থবিদ: । তান প্রথম 
জীবনে প্যারিস মানমন্দিরের সচিব 
ছিলেন। সেখানে লাগ্লাস ও বিওর 
সম্পর্কে আসেন ৷ আলোকতত্ব ও 
চৌম্বকতত্রে_ গবেষণার জন্য তিনি 
বিখ্যাত । তিনি নিজ নির্মিত যন্ত্র 
দ্বারা আকাশের আলোকের সমবর্তন 
( polarization ) পর্যবেক্ষণের ফল 
লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। 
আরাগোনাইট এragonite (রসায়ন- 
বিদ্যা ) | 

খাঁড়মাটির এক কেলাসিত খনিজ । 
সংকেত ০8০০৮, আপেক্ষিক গুরুত্ব 
২'৯৪-৩'০, কাঠিন্য ৩৪। রাসায়নিক 
ধর্মে ক্যালসাইটের সহিত প্রায় অভিন্ন, 
যাঁদও কেলাসের সংগঠনে ভিন্ন । 
আরিস্্‌টট্‌ল Aristotle ( qs পৃঃ 
৩৮৪-৩২২ ) 


বিশ্ববিখ্যাত গ্রীক দার্শনিক। : 


“AE 


পরীক্ষা ভিত্তিক বিজ্ঞানের ধারণা 
বজন করিয়াও মাত্র -চিন্তা ও 
য্ান্তর উপর নির্ভর করিয়া ইহজগতের 
বহু ব্যাপারের ব্যাখ্যা দিবার চেষ্টা 
করেন, যাহা পরবতাঁকালে বিজ্ঞানের 
সমস্যা বলিয়া বিবেচিত হয় । যেমন, 
গৃথবীতে জীবনের উৎস, প্রাণীদের 
শ্রেণীবদ্ধ করার প্রণালী,  উল্কার 
প্রকৃতি, পদার্থের মৌলিক : গঠন, 
ইত্যাদি । পরীক্ষা ভীন্তক না হওয়াতে 
তাহার সিদ্ধান্তগদ্াল প্রায়ই ভ্রমাত্মক, 
কিন্তু তাঁহার য্ান্তিতক আপাতঃ দৃষ্টিতে 
এমন নির্ভুল বলিয়া মনে হইত যে, বহু 
দিন পর্যন্ত তাঁহার মত নির্বিচারে গ্রহণ 
করা ইউরোপীয় বিজ্ঞানীদের অভ্যাসে 
দাঁড়াইয়া গিয়াছিল এবং ইহাতে ইউ- 
রোপে বিজ্ঞানের অগ্রগতি যোড়শ 
শতাব্দী পর্যন্ত বিঘ্নিত ছিল । 
আঁরসটাককস 47191850105 
: খ্রন্টপূর্ব তৃতীয় শতকের গ্রীক 
জ্যোতার্বদ ৷ তিনি ব্যান দ্বারা এই 
সিদ্ধান্তে উপনীত হন যে, পাঁথবী 
আদি গ্রহগণ সূর্যকে কেন্দ্র করিয়া 
প্রদক্ষিণ কারতেছে। ! 
আলট্রাভাওলেট রে ultraviolet 
785 আঁতবেগাঁন রশ্মি ঘবানযালী 
ন্কিবাঁ ( পদাৰ্থ-বিদ্যা ) 

দৃশ্য আলোকের বর্ণালীর বেগি. 
রঙের প্রান্তে উহার ঠিক পরে স্থিত: 
তাঁড়চ্চোম্বক বাকরণ । ইহাদের তরঙ্গ 
দৈর্ঘ্য ৩৬০০ আযাঙ্গসঙ্ইমেরও কম 
অর্থাৎ এক সোণ্টমিটারের লক্ষ ভাগের 
চার ভাগেরও কম। তরঙ্গ দৈর্ঘেযর, 
হস্বতার জন্য ইহার কম্পাঙ্ক ( fre= 


৬ 
‘quency ) বেশী, এই জন্য ইহা বেশী 
সাক্রিয়। আলোকাচিত্র গ্রহণের ফলকে 
িলমে যে রাসায়নিক পাঁরবর্তন ঘটায় 
আলোছায়ার সঠিক প্রতিচ্ছবি পাওয়া 
সম্ভব হয় তাহার জন্য এই রশ্মিগ:লির 
কাছেই আমরা কৃতজ্ঞ ৷ ইহারা কয়েকটি 
বদ্তুর উপর পাঁড়লে প্রাতিপ্রভা (floure- 
scence ) সৃষ্টি হয় । মানুষের চর্মে 
ও ঈস্টে যে এগ্গোস্টেরল আছে তাহার 
উপর আঁতবেগনি রশ্মি পাঁড়লে উহা 
িটামিন-ডিতে পাঁরণত হয়। কাজেই, 
এই রাশ্ম দেহে লাগা কোন কোন ক্ষেত্রে 
বিশেষ প্রয়োজন ৷ কিন্তু, কাচের মধ্য 
দয়া ইহারা যাইতে পারে না। 
সাম্প্রতিক জ্যোতিষচর্চার জ্যোতিত্কদের 
আঁতবেগান রশ্মির 'াঁকরণ পরীক্ষা 
করা একট নূতন অধ্যায় । 


"_ আল্রা-মাইক্লোস্কোপ ultramicros- 
০০7৪ পরাণুবীক্ষণ অনিলুপ্রনহাঁ 
(পদার্থবিদ্যা) 

আঁত উচ্চ শক্তিসম্পন্ন অণুবীক্ষণ। 
কৌশলে অন্ধকার পশ্চাদ্পটের উপর 
বিক্ষিপ্ত আলোকে আতসংক্ষম পদার্থ ও 
গোচর হয় । এই যন্রেই প্রথম ব্রাউটনের 
চাঞ্চল্য ( Brownian Movement ) 
দৃষ্টিগোচর হয় । এই যন্ব্রাটর উদ্ভাবন 
করিয়া অস্ট্রীয় বিজ্ঞানী তাঁসকমাণ্ড 
১৯২৫ সালে নোবেল পুরস্কার পান । 
এই যন্ত্রের সাহায্যে এক মিলামিটারের 
এক লক্ষ ভাগের কাছাকাছি কণার 
উপাস্থীত ও গতি গোচর হইলেও 
এগ্দীল আসলে নজরে আসে না, 
কেননা উহাদের উপস্থাত উহাদের 


বৈজ্ঞানিক আভধান 


দ্বারা বিক্ষিপ্ত আলোকরশ্ম হইতেই 
বোঝা যায়। 
আলগ্রামোরন ultramarine ন্তুসিম 
ন্ভাজন্রন ( রসায়ন-বিদ্যা ) 

নীল রঞ্জকাঁবশেষ ৷ লাপিস লাজুুলি 
(Lapis Lazuli) নামক খাঁনজ 
ইহার নৈসার্গক উৎস হইলেও বর্তমানে 
ইহা সংশ্লেষণ দ্বারাই প্রস্তুত হয়। চীনা 
মাটি, গন্ধক, সোডা, বালুকা, রজন ও 
লবণ 'মশাইয়া মূচীতে তপ্ত কারয়া ইহা 
প্রস্তুত হয় । ধোবার নীল রঙ চুনের 
সাহত 'মিশানোর জন্য ব্যবহৃত হয় । 
চীনামাটির বাসনে ইহা ব্যবহার করা 
চলে না, কেননা উত্তাপে নষ্ট হইয়া 
যায় ৷ গন্ধকের বদলে সেলোনয়াম 'দিলে 
ইহার রঙ লাল হয়, আর টেলারয়াম 
দিলে হলদে হয় । আপেক্ষিক গর্ব 
২৩-২%, কাঠিনা ৫-৬ ৷ 
আল্রা সেনাট্রীফউজ ultra 
centrifuge পরাপকেন্দ্ ঘল্দ 
অহইঈললাজাহ্তা ( পদার্থীবদ্যা ) 

. সাধারণ অপকেন্দ্র ( centrifuge ) 


বাবস্থা ৷ সংইাডশ বিজ্ঞানী সোয়েডবর্গ 
(8%০৫০18) দ্বারা উদ্ভাবিত । ইহার 
অপকেন্দরিক শান্ত আঁভকর্ষ শান্তির 
অপেক্ষা প্রায় চার লক্ষ গুণ বেশী হয় 
এবং বাভিন্ন আপেক্ষিক গুরুত্ব সম্পন্ন 
তরল পদার্থও পরস্পর হইতে পৃথক 
হইয়া পড়ে । ইহার সাহায্যে ভাইরাস- 
সমুহকে স্বতন্ করা সম্ভব হইয়াছে। 
ইহার সাহায্যে আণবিক ভার নিধরিণ 
করাও সম্ভব । 


বৈজ্ঞানিক অভিধান 


আলী সোনক্‌স ultra sonics 
ঘতাগ্গভত (পদার্থবিদ্যা) 

যে সকল শব্দতরঙ্গের কম্পন 
সেকেণ্ডে বিশ হাজারের বেশী তাহা 
মানুষের শ্রতিগোচর হয় না। উহাকে 
শ্রাব্যতার উচ্চ সীমা ( audibility 
limit ) বলা হয় । কুকুররা সেকেণ্ডে 
৩৫০০০ কম্পনও বুঝিতে পারে এবং 
বাদুড়েরা সেকেণ্ডে প্রায় লক্ষ কম্পন 
ধারতে পারে। মানুষের পক্ষে নিম্ন 
শ্রাব্যতা সীমা সেকেন্ডে চল্লিশ । উচ্চ 
শ্রাব্যতা সীমার অপেক্ষা বেশী কম্পন" 
যান্ত তরঙ্গকেই আলট্রা সোনিক তরঙ্গ 
বলা যায়, কিন্তু বর্তমানে সাধারণতঃ 
সেকেন্ডে পাঁচ লক্ষ বা তাহার উপর 
কদ্পনের তরঙ্গকেই এই অভিধা দেওয়া 
হয় ॥ গত পঞ্চাশ বৎসর এই সব তরঙ্গের 
ব্যবহার খুব বাড়িয়াছে। ' ইহার 
সাহায্যে পারদ ও জলের মিশ্রণ প্রস্তুত 
করা যায়, খাদ্যকে নিবাঁজ করা যায়, 
ধাতুপিণ্ডে বা চাদরে সক্ষমতম ফাটল 
আবিষ্কার করা যায়। তাহা ছাড়া 
চিকিৎসায়. নানা প্রকারে প্রয়োগ 
হইতেছে । : গভীর স্থলে বেদনা, সার- 
কোমা নামক ক্যানসার ইত্যাদির নিরা- 
ময়ের ব্যবস্থা এইভাবে হইতেছে । 
আলাবিরঢন Albiruni ( ৯৭৩-১০৪৮) 

আরব বিজ্ঞানী । মধ্য-এঁশয়ার 
খিভাতে জন্মগ্রহণ করেন। আরবী 
ভাষায় তাঁহার জ্যোতিষচচাঁ গাঁণতচ্চা 
ও ভূগোলচর্চা বিষয়ক বহ; রচনা আছে 
ইনি ভারতবর্ষ সফর করেন এবং তৎ- 
কালীন ভারত সম্বন্ধে মূল্যবান বিবরণ 
লিখিয়া গিয়াছেন।  তাঁহারই মারফত 


৭% 


হিন্দ; গণিতের সংখ্যাতত্ব আরবে ও 
সেখান হইতে সমগ্র প্রতীচ্যে ছড়াইয়া 
পড়ে। তানি এমন কতকগুলি জ্যা- 
মিতিক সম্পাদ্যের উপস্থাপনা করেন, 
বাহার অঙ্কনে সমাধান হয় না। ইহারা 
এখনও আলাবরুনির সম্পাদ্য ( pr০- 
blem ) নামে খ্যাত। অক্ষরেখা ও 
দ্রাঘমা (latitude and longitnde) 
এর নির্ধারণের সমস্যার তিনি এক 
সমাধান বাহির করেন। 
আিজারন 911591% ( রসায়নাবদ্যা ) 
মাঁজজ্ঠা নামক গঢল্মের শিকড় হইতে 
নিছ্কাঁশত লাল রঙের রঞ্জকাবশেষ। 
বর্তমানে ইহা সংখ্লেষিত হয়। ইহা 
চিত্রাঙ্কনে ও কাপড় রাঙ্গানো উভয় 
কাজেই লাগে। সংকেত 04 H, 
05. (0H ),। ইহা জলে অদ্রাব্য, 
কাজেই ইহার দ্বারা. কাপড় রং করিতে 
হইলে তাহাকে আগে কোন ধাতব 


'হাইফ্রক্সাইডে ডুবাইয়া লইতে হয় । 
আস্‌কারিস 899%719  গোলকাঁম 
(চাকৎসা-বিদ্যা ) 


পরাশ্রয়ী কৃমিবিশেষ ৷ মানুষের 
অন্তে আশ্রয় করিয়া নানা রোগের 
কারণ হয়। ইহারা বাড়িতে বাড়িতে 
কখনও পাঁচ দশ ইণ্ডি লম্বা হয়। বমি 
ও মলের সঙ্গে ইহাদের কখনও দেখা 
যায়। দোঁখতে 'ডিদ্বাকার ও বাদাম. 
রঙের। খাবার ঢাকিয়া না রাখিলে 
উহাতে ইহাদের ডিম কোন রকমে 
পাঁড়লে খাওয়ার পর ইহারা অন্যে “গয়া 
আশ্রয় লয় ও ফুটিয়া বাহির হইয়া বংশ: 
বৃদ্ধি কারতে থাকে। 


এ৪ বৈজ্ঞানিক অভিধান 


আস্‌কো মাইসেটিস 85০97050965 
(জীবশীবদ্যা )। 

ফাঞ্জাই শ্রেণীর বৃহত্তম গোষ্ঠী । 
ইহাদের প্রায় ২৫ হইতে ৩৫ হাজার 
- প্রজাতি জানা: আছে! :ঈস্ট, বাসী 
পাঁউরুটির উপর যে ছাতা পড়ে, 
পেনিসিলিন প্রভৃতি ওঁষধ যে সকল 
ছত্রাক হইতে প্রস্তুত হয়, তাহারা সব 
এই গোষ্ঠাঁর অন্তর্গত । j 


ই দি 

ইউকাওয়া yukawa, Hideki (১৯০৭ 
১৯৮২) ) 

জাপানী পদার্থ-বিজ্ঞানী । 
পরমাণুর “নিউক্লিয়াস কা শান্তির দ্বারা 
দ্থতাবন্থা লাভ করে সেই সম্বন্ধে 
জামনি বিজ্ঞানী : হাইসেনবেয়ার্গের 
একটি মতকে ১৯৩৫ সালে তিনি 
গাঁণাতক ভাবে বিচার করিয়া এই 


সিদ্ধান্তে পেশীছান যে, তখনকার জ্ঞাত . 


পারমাণাঁবক কাঁণকা ছাড়া ইলেকট্রনের 
ভরের ২০০ হইতে ৩০০ গণ ভরের 
কোন কাঁণকা আছে। তাঁহার এই 
ভবিষ্যদ্বাণী অল্প দিনের মধ্যেই 
আমেরিকান বিজ্ঞানী কার্ল আ্যাণ্ডরসন 
সার্থক প্রমাণ করেন। এগুলির নাম 
'মউমেসন দেওয়া হয়। পরে তাঁহার 
আর একাট তত্বীয় সিদ্ধান্ত পাইমেসনের 
আবিষ্কার দ্বারা সার্থক প্রমাণিত হয় । 
এই সকল তন্বীয় গবেষণার. জন্য 
তিনি ১৯৪৯ সালে নোবেল পুরস্কার 
পান। 
ইউাক্লড Euclid ৰ 
আনুমানিক ধ্রাণ্টপূ্ব তৃতীয় 


শতকের গ্রঁক গণিতজ্ঞ ৷ : কতকগৃলি 
স্বতঃসদ্ধের (৪১০ ) ভাত্ততে মাত্র 
যঢ়ন্তি সাহায্যে তিনি যে সকল 
জ্যামিতির. উপপাদ্য ও _সম্পাদ্য 
প্রমাণিত করেন, মানুষের মননশান্ত ও 
যৌন্তিকতার তাহা বিস্ময়কর উদাহরণ | 
সেই সময় হইতে বর্তমান কাল পর্যন্ত 
প্রাথমিক জ্যামিতির জ্ঞান তংপ্রণীত 
উপপাদ্য ও সম্পাদ্য হইতেই সংগৃহীত 
হইয়া আসতেছে অপরিণত বয়সের 
মনে যৌন্তিক বিকাশের পক্ষে এইগুলির 
ভূমিকা অত্যন্ত গুরত্বপূর্ণ । 
ইউক্লেজ ০০159 (ভূ-বিদ্যা ) 

এক দু্লভ মণি বিশেষ | উপাদান 
বেরিলিয়াম, আলামিনিয়াম, সিলিকন 
ও অক্সিজেন, সংকেত Bl (41017) 
5i 0, রঙ হালকা নীল বা সবুজ । 
কাঠিনা ৭৫, আপেক্ষিক গুরুত্ব ৩'১। 
ব্োজল, অস্ট্রেলিয়া ও সাইবেরিয়ায় 
ইহার আকর আছে । 
ইউণ্লেনা eu]e৷৭ ( জীব-বদ্যা ) 

প্রোটোজোয়া পর্বের এক বিরাট 
গণ । ইহারা প্রাণী বলিয়া বিবোচত 
হইলেও ইহাদের শারণীরক সংগঠন এত 
আদিম যে, কয়েকটি বিষয়ে ইহাদের 
ব্যবহার উদ্ভিদোচিত। খাদ্য সংগ্রহের 
জন্য ইহাদের গলনালী থাকা সত্বেও 
ইহারা আলোক সংশ্লেষ ( photo 
synthesis ) দ্বারাও পঢ়াচ্ট সংগ্রহ 
করিতে পারে। উদ্ভিদ ও প্রাণীদের 
সীমান্তবাসী বলিয়া. ইহারা 
জীববিদ্‌দের বিশেষ চচরি বিষয় ৷ 
ইউজোনক্‌স ০7899109 সুপ্রজ্নন বিদ্যা 
স্তজলল অব (ন্‌তত্ ) ঢ় 


বৈজ্ঞানিক অভিধান ৭৯ 


পিতামাতার সৃনিবচিন দ্বারা কি 
_ ভাবে বংশগতিকে বিশুদ্ধ করা যায় 
সেই বিষয়ের বৈজ্ঞানিক চচাঁ। স্যার 
ফ্রান্সিস গ্যাল্টন ( ১৮২২-১৯১১ ) 
নামক ইংরেজ বিজ্ঞান ইহার প্রবর্তন 
ও বিকাশে বিশেষ সহায়তা করেন। 
কিন্তু তাঁহার পরবর্তাঁকালে বংশগতি 
সম্বন্ধে যে সকল আবিষ্কার হইয়াছে 
তাহাতে বিষয়টি খুব জটিল হইয়া 
দাঁড়াইয়াছে। 


ইউটেকাঁটিক ০৪৫০০/০ সুলতা চ্যাঁবিক্ক 
( রসায়ন-বিদ্যা 

যখন দুই বস্তুর বিশেষ অনুপাতের 
সামান্য মিশ্রণের ( mechanical 
mixture ) স্পম্ট ও স্থির গলনাঙ্ক 
পাওয়া যায় তখন মিশ্রণাটকে এই 
আখ্যা দেওয়া হয়। দেখা গিয়াছে যে, 
এই অন:পাতি মিশ্রণের গলনাত্ক এ 
দুই বস্তুর অন্য সকল অনুপাতি 
| গলনাঞ্কের অপেক্ষা কম । 
ইউটেরাস uterus জরায়; হামাঁহাঘ 
(প্রাণী-বিদ্যা) = 

স্ী প্রাণীর শ্রোণাচকর স্থিত ফাঁপা 
অঙ্গ। ইহার উপর দিকটা প্রশন্ততর, 
এবং নীচের দিকটা একটি সূচ্যাকার 
নল। এই বাহর্পথ যোনির মধ্যে শেষ 
হয়। মানুষের ক্ষেত্রে প্রশস্ভতর উপরের 
অংশে দই দিক দিয়া দুইটি পাঁচ ইণ্চি 
লম্বা নল দুই দিকে প্রসারিত হইয়া 
থাকে । ইহা ছাড়া উপর দিকটা বন্ধ । 
উদ্ত নল দুইটিকে ফেলোঁপয়ান নল 
বলে। ইহাদের খোলা অংশ শেষ 
হইয়াছে ঠিক ডিম্বাশয়দের নীচে, যদিও 
উহাদের এ মুখ খোলা এবংডিম্বাশয়ের 


হওয়ার সঙ্গে সঙ্গে জরায়ুও প্রসারিত 
হইয়া বহু গুণ বর্ধিত হয়। মানুষের 
ক্ষেত্রে নয় মাসে ভুণ পূর্ণাঙ্গ হয় এবং 
উহা জরায়; হইতে স্বাভাবিক ভাবে 
যোনিপথে বাহিরে আসে। তারপর 
শীঘ্রই জরায়; সঙ্কুচিত হইয়া স্বাভাবিক 


eudiometer গ্যাসমান 
মনত বীলাথী (রসায়ন-বিদ্যা)। 
গ্যাসের রাসায়নিক বিক্রিয়া 
আয়তনের পারবর্তন মাপিবার যল্প। 
মাপের দাগ কাটা একটি কাচের নল 
ইহার প্রধান অঙ্গ । উহা কখনও সোজা 
কখনও U-এর আকার। নলের 
এক দিকে কল দ্বারা বন্ধ করার ব্যবস্থা । 


৮০. - বৈজ্ঞানিক আভধান 


থাকে, অন্য দিক খোলা ॥ বন্ধ দিকে 
* কাচের মধ্য দিয়া দুইটি প্ল্যাটিনামের 
সক্ষম তার ভিতরে গিয়াছে । এই 
দুইটি বাহিরে তড়িৎ উৎপাদক ব্যাটারীর 
সহিত যোগ কাঁরলে ভিতরে তাঁড়ং 
মোক্ষণ হয়। খোলা মুখ দিয়া 
নলাটিতে কোন তরল পদার্থ (অনেক 
সময় পারদ ) ঢালিয়া উপরে অন্য নলে 
গ্যাস ভর্তি কাঁরয়া তাহার আয়তন 
শলাঁপবব্ধ করিয়া বদদযৎ মোক্ষণ 
করানো হয়। ফলে গ্যাসের মধ্যে 
দবাকুয়া হয় এবং বিক্রিয়ার শেষে 
তরল পদার্থের উচ্চতা নলের গায়ে 
পাঁড়য়া কতখানি আয়তন পরিবর্তন 
কাঁরয়াছে তাহা জানা যায় ৷ এইভাবে 
হাইড্রোজেন ও অক্‌সিজেনের মিশ্রণ 
উহার মধ্যে রাখিয়া বিদন্রাৎ মোক্ষণে 
উহাদের সংযোগ  ঘটাইয়া জলের 
আয়তনীয় সংযত ( volumetric 
composition ) নির্ধারণ করা হয় । 
ইউথানাঁসয়া euthanasia স্তুজলুন্স 
(চাকৎসানাবদ্যা ) . 

অনারোগ্য রোগাক্রান্ত মানুষের 
যন্তরণাহীন উপায়ে মরণ ঘটানো । 
কোন কোন চাকৎসক ইহাকে শ্রেয় 
বাঁলয়া. মনে করেন, কিন্তু অন্য 
চিকিৎসকেরা ভিন্ন মত পোষণ করেন । 
বহ: বাদানুবাদ সত্বেও ইহা এখনও 
কোন দেশে আইনের প্রশ্রয় লাভ করে 
চলন ছিল এবং গ্রীক দার্শীনক প্লেটো 
ইহার সমর্থক ছিলেন। 
ইউথোঁনক্স 


ত euthenics 
ভ্ীঘৰ্বহিজ্জী (নৃতত্ব ) 


মানুষের প্রাতিবেশের উন্নতি দ্বারা 
কিভাবে তাহার সব্ববাঙ্গীণ উন্নীত করা 
যায়, তাহার চর্চা যে বিজ্ঞানের বিষয় ৷ 
খাদ্য, আশ্রয়, শিক্ষা ইত্যাদি প্রাত- 
বেশের এক একটি অঙ্গ । 
ইউথোরয়া ০৪01০19 (প্রাণীশীবদ্যা ) 

ভ্যন্যপায়শী (mammals) জীবদের 
সৰ্ব্বোচ্চ শাখা । অঙ্কগর্ভ (004150- 
Dial) ছাড়া এই শাখায় বর্তমান 
যুগের সকল সপারিচিতভ্তন্যপায়ী জীব 
পড়ে৷ মানুষও এই শ্রেণীর অন্তর্গত ৷ 
আর কয়েকটি উপ-শাখা এই রূপ ঃ 
(১) কাঁটখাদক, যেমন ছ'চা ইত্যাদি ; 
(২) বাদুড়) (৩) মাংসাশী, যথা 
সিংহ, ব্যান্র ইত্যাদি ; (৪) ইদুর, 
খরগোশ, সজার; ইত্যাদি ; (৫) সক্ষমুর 
প্রাণী, যেমন গরু, ভেড়া, ছাগল, 
ঘোড়া, গাধা ইত্যাদি ; (৬) হাতি ; 
(৭) {তাম ; (৮) মানুষ, বনমানুষ, 
বানর ইত্যাদি । এই শাখার অন্য নাম 
প্ল্যাসেণ্টোলিয়া (18067108118 ) 
ইউাঁনভর্স 703525০ [ি*ব [ বাংলা 
ও হিন্দ ] (জ্যোতিষশীবদ্যা ) 

দৃশ্য ও বোধ্য দেশ কালের (time 
and space ) লামাগ্রক সংজ্ঞা । সমন্ত 
জড় পদার্থের ধারণা দেশ. কালের 
কাঠামোতে প্রাতিষ্ঠিত। ইহা তাই 
চতুর্মান্রিক (four dimensional ) 
আধুনিক জ্যোতীর্কজ্ঞানের ধারণায় 
ইহার পাঁরধি ক্রমাগত প্রসারিত 
হইতেছে । বর্তমানে ইহার বক্তা 
ব্যাসার্ধ প্রায় শত কোট আলোক- 
বর্ষের সমান এবং প্রতি দেড় শত 


কোটি বৎসরে ইহার ব্যাসার্ধ নাকি 


বৈজ্ঞানিক অভিধান 


দ্বিগুণ হয় । সমগ্র বিশ্বের ভর সূর্যের 
ভরের আনুমানিক ১০২২ গুণ বেশী 
এবং তাহার অধিকাংশই প্রায় দশ 
হাজার কোটি ছায়াপথে (8918, ) 
সপ্পয়ত। আবার এক একটি ছায়াপথ 
প্রায় দশ হাজার কোটি তারার সমা্ট। 
সাম্প্রীতক গোচরীভূত বিশ্বের বয়স 
তিন হাজার কোট বৎসরের বেশী নয় 
বলিয়া অনুমান করা হয়। 
ইউাঁভউলা  uvula 
( শারার-বৃত্ত ) 

জিহৰার ভিতরের প্রান্তে কোমল 
তালদূর পশ্চাৎ ভাগ হইতে যে সচাগ্র 
মাংসখণ্ড ঝুলিয়া থাকে । চলতি ভাষায় 
“আলাজভ”। ইহার প্রদাহজনিত 
স্ফীতি অনেক সময় কাশির কারণ হয় । 
ইউাঁরন une মূত্র [ বাংলা ও হিন্দী ] 
(শারার বৃত্ত) 

প্রাণী-শরীর হইতে নির্গত বর্জনীয় 
তরল পদার্থ বিশেষ । বৃকে (kidney) 
ইহা জন্মায়. পরে গাঁবনগ নল (ureter) 
দ্বারা ইহা বস্তিতে (bladder ) নীত 
হয়ঃ সেখান হইতে মন্রনালী (urethra) 
দ্বারা মধ্যে মধ্যে নি্গত হয়। 
স্বাভাবিক অবস্থায় ইহা সামান্য অম্ল 
ও দুগণ্ধি যডক্ত, আপেক্ষিক গর্ব 
৯০০৫ হইতে ১০৩০ । মানুষের 
বুক যাঁদ সমস্থ থাকে তো ২৪ ঘণ্টায় 
দেহ হইতে প্রায় তিন পাঁইট মূত্র নির্গত 
হয়। সাধারণতঃ ইহার উপাদান 
আযাসিড, ক্রিয়াটিনিন, লবণ আর জল । 
যাদ. . আ্যালীবউমেন।. গ্লুকোজ, 
আযাসিটোন, পংজ বা রন্ত কাঁণকা থাকে 

৬ 


উপাজহনা 


৮১ 


তো বুঝিতে হইবে দেহে কোন রোগ 
আশ্রয় করিয়াছে । 
ইডাঁরয়া 0৫৪৪ ( রসায়ন-বিদ্যা ) 

প্রাণদেহের প্রোটিন বিষোজন 
জাত নাইট্রোজেন ঘাঁটত জৈব রাসায়* 
নিক যৌগ । সংকেত CO (NH), ৷ 
প্রস্রাবের সঙ্গে ইহা শরীর হইতে বার্জ'ত 
হয়। জৈব রসায়নে ইহার খ্যাত এই 
জন্য যে, খাঁটি জৈব যোগদের মধ্যে 
এইটিই প্রথম অজ্ৈব উপাদান হইতে 
সংশ্লেষণ দ্বারা বাঁক্ষণাগারে প্রস্তুত 
হইয়া অবিসংবাদিত ভাবে প্রমাণ 
করে যে, কার্বনের জৈব ও অজৈব 
যৌগের মধ্যে কোন মৌলিক তফাত 
নাই । ইহা একটি বিশিষ্ট সার। 
প্লাস্টিক শিল্পেও ব্যাপকভাবে ব্যবহৃত 
হয়। 
ইউরে Urey, Harold Clayton 
(১৮৯৩-১৯৮১) 

আমোরকান রসায়ন-বিজ্ঞানী। 
ডয়টোরয়াম নামক হাইড্রোজেন মৌলের 
আইসোটোপ পৃথক করিয়া ১৯৩৪ 
সালে নোবেল পুরস্কার পান। ইহার 
নিউক্লিয়াসে একটি প্রোটন: ছাড়াও 
একটি নিউট্রন আছে আমেরিকার যে 
'বিজ্ঞানীগোষ্ঠী পারমাণবিক বোমা 
নির্মাণে ব্যাপ্ত ছিলেন, তান 
তাঁহাদের অন্যতম । সম্প্রতি কিছুকাল 
ধরিয়া তিনি পৃথিবীর আদম ইতিহাসে 
উহার অভ্যন্তরে ও বহিস্থ বায়মণ্ডলে 
বা ভূপৃষ্ঠে যে সকল রাসায়নিক 
পাঁরবর্তন ঘাটয়াছিল, তাহা লইয়া চর্চা 
কাঁরতেছেন ও অনেক গুরু সিদ্ধান্তে 
উপনীত হইয়াছেন । 


৮২ 
ইউরেটার ৪৮ গাঁবনা [ বাংলা ও 
'হন্দী ] (শারাীর-বৃত্ত ) 

প্রাণদেহে  বৃক্ধ (kidney ) 


হইতে বাঁন্ত ( ৮1৭৭৭৫৪ )-র সংযোগ- 
কারী নলদ্বয় । বার চৌদ্দ ইণ্ডি লচ্বা 
হয়, কিন্তু ভিতরের ব্যাস খনব কম। 
ইহারা ক্রমসংকোচ ( peristalsis ) 
. দ্বারা মু্কে ব্‌ক্ হইতে বাঁস্তর দিকে 
লইয়া যায়। 

ইউরেখনা 97৩08 মন্ত্রনালী স্তুসমাণ 


পাঁরত্যক্ত হয় । মানুষের জ্তীদের ক্ষেত্রে 
ইহা দেড় ই লম্বা এবং ঠিক যোনর 
উপর ইহার বাহমর্টখ। পদ্রুষদের 
ক্ষেত্রে ইহা প্রায় আট ই লম্বা হয় 
এবং সমগ্র শি*নকে অতিক্রম করিয়া 
উহার প্রান্তে বাহমখ ৷ পর্ষদের মত্র 
ছাড়া শরাণ্‌ বাহক তরল রসও এই 
নল:দ্বারা নির্গত হয়৷ 

ইউরেনাস Uঃ৪॥৷৪ (জ্যোতিষবিদ্যা) 
,.. সৌরমণ্ডলের সপ্তমগ্রহ ৷ গুচ্জবল্যে 
বণ্ঠ শ্রেণীর তারার সমান, কাজেই 
আকাশ খুব পরিজ্কার থাকলে এবং 
দষ্শান্ত সতেজ হইলে খালচোখে 
নজরে  পাঁড়তে পারে৷ ইংরেজ 
জ্যোতীর্বদ হর্শেল ১৭৬১ সালে ঘরে 
তৈয়ারী প্রীতফলক দূরবীক্ষণ যোগে 
ইহাকে আঁবিচ্কার করেন। সূর্য হইতে 
ইহার গড় দুরত্ব প্রায় ১৭৮ কোটি 
মাইল এবং সূর্যকে একবার প্রদক্ষিণ 
কাঁরয়া আসিতে ইহার পাঁথবার সময়ের 
হিমাবে প্রায় ৪ বৎসর লাগে । ইহার 


বৈজ্ঞানিক অভিধান 


ব্যাস আনুমানিক ৩১,০০০ মাইল। 
ইহার নিজের অক্ষের উপর পৌনে এগারো 
ঘণ্টায় একবার আবর্তন করে । ইহার 
অক্ষ আবর্তনের অক্ষতলের সঙ্গে প্রায় 
অভিন্ন । ইহার বায়ুমণ্ডলের অবস্থা 
বৃহস্পতি ও শান গ্রহের মতই, ইহাতে 
মিথেন গ্যাস, হাইড্রোজেন ও হাল- 
য়ামের আস্তত্বের নিশ্চিত প্রমাণ পাওয়া 
গিয়াছে । ইউরেনাসের পাঁচাট উপগ্রহ 
আছে ।. ইহারা আকারে বৃহৎ নয়, 
বৃহত্তম টিটানিয়ার ব্যাস মান্র ৬০০ 
মাইল। টানিয়া ও ওবেরন হর্শেল 
নিজেই ১৭৮৭ সালে প্রথম প্রত্যক্ষ 
করেন, লাসেল ১৮৫১ সালে এাঁরয়েল 
ও উম্মীব্ুয়েলকে দেখেন, আর ক্ষদ্দ্র 
মির"্ডা (ব্যাস ১০০ মাইলেরও কম ) 
১৯৪৮ সালে কুইপার কর্তৃক গোচরাভূত 
হ্য়! 
ইউরেনিয়াম uranium (রসায়নশীবদ্যা) 
তেজক্িয় ধাতব মৌল ৷ চিহ্ন U, 
পরমাণু অঙ্ক ৯২, পরমাণনুভার 
২৩৮০৭, গলনাঙ্ক ১১৩২ সেঃ, 
স্ফুটনাঙ্ক আন:মানিক ৷ ৩৮১৮" সেঃ, 
আপোঁক্ষিক ১৮'৭। ইহা সাদা, 
নমনীয় ; তার ও পাত করা যায়। 
পালিশ কারলে চক্চক্‌ করে, কিন্তু 
জারণ জন্য অল্পকালের মধ্যেই নিগ্পরভ 
হইয়া যায় । ইহার গংড়া বায়; সংস্পর্শে 
জৰালয়া উঠে । সাধারণ উষ্ণতায় ইহা 


বৈজ্ঞানিক অভিধান 


পর্যায়ের কোন মৌল ব্যবহৃত হয় 
বলিয়া আধ্মানক কালে ইহার গর্ব 
বাড়িয়া গিয়াছে । পৃথিবীতে ইহার 
মূল্যবান আকর ক্যানাডায়, য্যন্তরাষ্ট্রের 
কলরাডোতে, আফ্রিকার কঙ্গো দেশে, 
দাক্ষণ আক্রিকায় ও মধ্য-এশিয়ার 
কাজাক্ন্তানে পাওয়া যায়। -ভারত- 
বর্ষেও কয়েক স্থানে ইহার আকর 
পাওয়া গয়াছে। 
ইউরেমিয়া 0040011% বক্স নিসাক্কনা 
(চাঁকৎসা-বিদ্যা ) 

বুকের ক্রিয়া সূচারুরূপে না হইলে 
'দেহের বর্জনীয় অংশ দেহ হইতে নির্গত 
না হইয়া রক্তে জামতে থাকিলে যে রোগ 
হয় । মাথাধরা, মাথাঘোরা, বমনেচ্ছা, 
উদরাময়, সময়ে সময়ে জবর প্রভৃতি ইহার 
লক্ষণ । কতকগুলি ধাতব বিষ দেহে 
সঞ্চারিত হইলে বৃক্ষের কার্য ব্যাহত 
হইয়া এই রোগ জন্মাইতে পারে । 
ইউরোসল 8০]. (জীববিদ্যা ) 

জীবকোষের নিউক্লিয়াস সে সকল 
উপাদানে প্রস্তুত, তাহার দুইটি প্রধান 
R N A ( Ribonucleic acid ) ও 
D N. A (Deoxy ribonucleic 
acid ). RN A-র একাট উপাদান 
ইউরোসল ৷ সংকেত €, ম, 0: মি 
ইহা পিরিমিডিন অঙ্গুরীয় হইতে জাত । 
ইউরোপিয়াম europium ( রলায়ন- 
ধবদ্যা) 


টি 
বিরল মৃত্তিক (rare earths) 
গোম্ঠীর মৌল ধাতু ।. সংকেত এ, 


পরমাণু সংখ্যা ৬৩, পরমাণুভার ১৫২ 
আপেক্ষিক গুরুত্ব &'২৪। মোনাজাইট 
বালুর মধ্যে সামান্য সামান্য পাওয়া 
যায়। ইহার লবণগযলি কোন কোন 
শিল্পে বিজারক হিসাবে ব্যবহৃত হয় । 
ইউস্টেকিয়ান টিউৰ eustachian tube 
(শারারব্ত্ত ) 

মধ্য কর্ণের ( middle ear) 
সহিত গলবিলের (০॥৭ry৷২) সংযোগ- 
কারী নালী। ইহা প্রায় সাড়ে তিন 
সোশ্টামটার লম্বা । ইহার কার্য কর্ণ- 
পটহের উপর অসমান চাপসৃষ্টি রোধ 
করা। শ্রবণ-ক্রিয়ায় ইহা অপরিহার্য, 
তবে ইহার মধ্য দিয়া অনেক সময় 
সংক্রামক বাঁজাণু ঢুকিয়া মধ্য-কর্ণে 
রোগের সৃষ্টি করে। ইহা শঃধূ কয়েক 
শ্রেণী মেরুদ'ডা প্রাণীর কানেই থাকে । 
খুব সার্দ হইলে ইহার কার্য ঠিক মত 
হয় না, তখন লোকে মনে করে কান 
যেন বুয়া গিয়াছে, ‘কিছু সময়ের 
জন্য বাঁধরতা দেখা দেয় ৷ 
ইকৃথিয়লাঁজ টানে (প্রাণী 
বিদ্যা ) 

প্রাণী-বিদ্যার যে শাখায় মৎস্যদের 
পদ্ধাত ও জীবনোতিহাস চর্চার [বিষয় ৷ 
ইকথওসরাস icthyosaurus 
(ভূ-বিদ্যা) 

মধ্যজীবীয় (006502010) আঁধ- 
কল্পে ভূপৃজ্ঠে বিচরণকারী অতিকায় 
সরীস্প। বহুদিন হইল পৃথিবী 
হইতে বিলুপ্ত, কিন্তু ইহাদের জীবাশ্ম 


৮৪ 


বহ; স্থানে পাওয়া যায় ৷: তাহা হইতে 
অনুমান করা হয়, ইহাদের মাছের ন্যায় 
শরীর, চারিটি পাখনা (1715) শুশনকের 
মত মাথা ছিল, লম্বায় প্রায় চল্লিণফুট ৷ 
ইহারা কিন্তু ডিম না পাড়িয়া গর্ভে 
সন্তান ধারণ করিত। 
' ইকালপাঁটক €৫18060  ক্রান্তিবৃত্ 
[ বাংলা ও হিন্দী ] (জ্যোতিষ-বিদ্যা) 
যে কক্ষতলে পাঁথবী সুর্যের চতু" 
বৃত্তের তল বলে। খগোলকের যে 
কাল্পনিক গুরু বৃত্ত ( great circle) 
ধাঁরয়া নক্ষতরদের পশ্চাৎপটে সূর্য বৎসরে 
একবার করিয়া পৃথিবীর চতর্দকে ভ্রমণ 
কারতেছে বলিয়া আপাতদৃষ্টিতে মনে 


হয় তাহাকে ক্রান্তিবৃত্ত বলে । পাথবীর' 


নিরক্ষরেখার তলকে যদ শূন্যে প্রসারিত 
করা যায় তো উহা খগোলকের উপর 
যে কাল্পনিক বৃত্তপাত কাঁরবে, তাহাকে 
খশীরষবরেখা বলে । খ-বিষ্যুবরেখার 
তল ও ক্লান্তি বৃত্তের তল পরস্পরকে 
২৩'৬ কোণে ছেদ করিয়া থাকে। 
ইক্‌লিপ্‌স i৪5৫ গ্রহণ [ বাংলা ও 
হিন্দী ] (জ্যোতিষ-বিদ্যা ) 

দিনমানে সূর্য বা পূর্ণিমার রান্রে 
চন্দ্র হঠাৎ সম্পূর্ণ বা আংশিক ভাবে 
"অন্ধকারে আচ্ছন্ন হইলে তাহাকে সূর্য“ 
বাচন্দ্র গ্রহণ বলে। অমাবস্যা বা 
প্যর্ণমার সময় সুর্য, চন্দ্র ও পৃথিবী 
এক সরলরেখায় অবস্থান করে। সেই 
সময় পাঁথবীর ছায়া চন্দ্রের উপর 
পঁড়িলে চন্দুমণ্ডল অন্ধকার দেখার । 
উহাকে চন্দপ্রহণ বলে । আবার চন্দ্র 
যখন নদর্য ও পৃথিবীর মধ্যে আসে 


. বৈজ্ঞানিক অভিধান 


তখন পৃথিবীর কোন কোন অংশে সুর্য 
মণ্ডল সম্পূর্ণ বা আংশিক দণ্ট হয় না 
কেননা চন্দ্র সূর্যকে আড়াল করিয়া 
থাকে প্রত্যেক অমাবস্যা ও প্‌ার্ণ মাতে 
গ্রহণ হয় না । তাহার কারণ পৃথিবীর 
চতুর্দকে চন্দ্রের কক্ষতলে ও পৃথিবীর 
ক্রান্তিবৃত্ততল অভিন্ন নয়। এ দুইটি 
তল দুই কাল্পনিক বিন্দুতে পরস্পরকে 
ছেদ কাঁরয়া থাকে। তাহাদের পাত 
(9০৫০) বলে । পার্ণমা বা অমাবস্যায় 
যদ চন্দ্র এ বিন্দুদ্বয়ের একাঁটিতে 
অবস্থান করে তবেই গ্রহণ হইতে পারে । 
প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্তে এ 
দুইটি বিন্দুকে রাহ? ও কেতু নাম 
দেওয়া হইয়াছিল । সেই জন্য সাধারণে 
প্রচলিত ছিল যে, সূর্য বা চন্দ্রকে রাহ 
বা কেতু গ্রাস করিলে গ্রহণ হয় । সূষ- 
মণ্ডল বা চন্দ্রম্ডল সম্পূর্ণ অন্ধকার 
হইলে গ্রহণকে পর্ণগ্রাস (০9!) বলে, 
আর খানিকটা অন্ধকার হইলে তাহাকে 
আংশিক গ্রাস (০2%!) বলে । সূর্য 
গ্রহণের সময় কখনও কখনও সর্য 
মণ্ডলের ঠিক মধ্যস্থলে অন্ধকার থাকে 
কিন্তু ধারের কাছে অঙ্গুরী আকারে 
জ্যোতি দেখা যায় । উহাকে বলয়গ্রাস 
(annular) বলে। চন্দ্রের আকার 
পৃথিবী অপেক্ষা অনেক ক্ষুদ্র বলিয়া 
ভূপ্‌ষ্ঠের আত অল্প স্থানেই চন্দ্র সূর্য 
কে আড়াল করিতে পারে, সেই জন্য 
সৰ্যেগ্রহণ পাঁথবীর অল্প স্থানেই দক্ট 
হয় এবং বিশেষ করিয়া পর্ণপ্রাস সূর্য 
গ্রহণ আঁত অজ্পক্ষণ (কয়েক মিনিট 
মাৱ ) স্থায়ী হয় । কোন বিশেষ স্থানে 
পর্ণগ্রাস সর্ধগ্রহণের স্থিতকালের, 


বৈজ্ঞানিক অভিধান 


উধর্ব সীমা সাড়ে সাত মানিট, কিন্তু 
এ সময়ে দিনমানে তারা দেখা যায় ও 
বায়ুমণ্ডলের উষ্ণতা কমিয়া যায়। ভূ- 
পৃজ্ঠের কোন বিশেষ স্থানে পূর্ণগ্রাস 
স্যগ্রহণ হওয়ার সম্ভাবনা প্রাত ৩৬০ 
বংসরে একবার ৷ 
ইকুইনক্‌স equinox {বিষুব (বাংলা ও 
হিন্দী ) (ভূগোল) 

খগোলকে খ-বিষুবরেখা ও ক্রান্তি- 
বৃত্তের ছেদাবন্দ; দুইটি ৷. সূর্য এই 
বিন্দ;তে অবস্থিত হইলে ভূপচ্ঠে দিন ও 
রাত্রি সমান হয়, ইহা প্রায় ২১শে মার্চ 

* একবার এবং ২২শে বা ২৩শে সেপ্টেম্বর 

আর একবার হয়। এ দিন দুইটিকে 
যথাক্রমে মহাবিষুব ( vernal equi- 
7105) ও জলবিষুব (autumnal equi- 
10%) বলে। উত্তর গোলার্ধে উহারা 
যথারুমে বসন্ত ও হেমন্তের সূচনা দেয়। 
ইকুই-পোটেনাশিয়াল . সারফেস 
equipotential surface লঞমনিমল 
নন্ত ( পদার্থ-বিদ্যা ) 

তড়িৎ-ক্ষেত্রের যে তলের সর্বত্র 
তড়িৎ বিভব সমান । তীঁড়ৎ-ক্ষেত্রের 
কাল্পনিক রেখার ন্যায় সমবিভব-স্থান 
সমুহের উপর দিয়াও কাল্পনিক রেখা 
টানা যায়। ইহারা তাঁড়ং বলরেখার 
( electrical lines of force ) সঙ্গে 
সর্বত্র লম্বভাবে কল্পিত হয় । ইলেক্ট্রন 
গুলি বলরেখা ধাঁরয়া ধাবিত হইতেছে 
কল্পনা কারলে উহাদের গাঁত সমাবভব 
রেখাগযীলর -সাহত লম্বভাবে . ধাঁরতে 
হয়। 
ইকুইভ্যালে্ট equivalent তুল্যাঙ্ক 
1 বাংলা ও হিন্দী ] রসায়নবিদ্যা )- 


৬ 


যে পরিমাণ মৌল ১০০৭৬ ভাগ 
হাইড্রোজেন, বা ৮ ভাগ আঁক্সজেন বা 
৩৫'৪৬ ভাগ ক্লোরিনের সাহত সংযত 
হইয়া যৌগ উৎপাদন করে বা কোন 
যৌগ হইতে উহাদের এ পাঁরমাণে 
অপসারিত কারিতে পারে তাহাকে এঁ 
মৌলের তুল্যা্ক. বলে । উহা যখন 
ওজনে প্রকাশ করা হয় তখন উহাকে 
তুল্যাঙ্কভার ( equivalent weight) 


বলে। 

ইকুইীলাব্রিয়াম ॥ ( কোঁমক্যাল৷ ) 
equilibrium ( chemical ) 
রাসায়ানক-সাম্য ৰামাম্রলিন্ক 


জাল্ত্রান্ধ্রা (রসায়ন-বিদ্যা) 

যে অবস্থায় একাধিক রাসায়নিক : 
বস্তুর সহাবাস্থিতি সত্বেও এ বদ্তুগুলির 
কোনাটর পরিমাণ পরিবার্তত হয় না৷ 
প্রায় রাসায়নিক বিক্রিয়াই অবস্থা ভেদে 
বিপরাঁতমুখে চলিতে পারে । যখন 
একাঁদিকের- বিক্রিয়া বিপরীত বিক্রিয়ার 
ফলকে এমন ভাবে আচ্ছন্ন করে যে, 
বিক্রিয়ক পদার্থগুুলির পারিমাণগত 
সাম্য বিঘ্যত হয় না, তখনই রাসায়নিক 
সাম্য হইয়াছে ধারতে হয় এবং বিব্রিয়ায়, 
সমীকরণে দুই বিপরীতমুখী তাঁর 
দ্বারা বিক্রিয়ার উভয় অংশকে সংযত 
করা হয়, যেমন NaCI + KN0,= 
Na NO,+KCI. উষ্ণতা বা চাপ 
প্রভৃতি বহিস্থ ভৌত অবস্থা পাঁরবার্তত 
হইলে সাম্যও নষ্ট হইয়া যায় এবং 


নূতন সাম্য প্রতিষ্ঠার দিকে বিক্রিয়া 
অগ্রসর হয়। 

ইকুহালারিয়াম, (মেকানক্যাল ) 
equilibrium ( mechanical ) . 


৮৬ 


যান্তিক সাম্য আঁলিক্ক লাজ্যালহখা 
(পদার্থীবদ্যা) 

যখন কোন বস্তুর উপর বা বিন্দুতে 
একাধক বল প্রযমুন্ত হইলেও তাহার 
অবাশ্থিতির পরিবর্তন হয় না তখন 
বস্তুটিতে বা বিন্দুতে সাম্য বা স্থিতি 
আসিয়াছে ধলা হয়, অর্থাৎ এ বস্তুর 
উপর বা বিন্দুতে প্রযুক্ত বলগ্ীলর 
লাব্ধি ( resultant ) শুন্য | 
ইকোয়েটর ০869৮ নিরক্ষ বা 
বিষ;বরেখা নিপুন ইল্লা (ভূগোল 
ও জোতিষ-বিদ্যা ) 

উত্তর মের. ও দক্ষিণ মেরু হইতে 
সমান দুরত্ব জ্ঞাপক কাল্পনিক রেখা, 
যাহা গরু বৃত্তাকার ভূপজ্ঠকে সমান 
দুই ভাগে ভাগ করে। ভাগ দুইটি 
যথাক্রমে উত্তর গোলার্ধ ও দক্ষিণ 
গোলার্ধ নামে খ্যাত। ভৌগোলিক 
অক্ষাংশ :(18068৩ ) বিষুবরেখা 
হইতে গণনা করা হয়, সেই হিসাবে 
উহাকে নিরক্ষবৃত্তও বলে । 

ভূপষ্ঠ হইতে দৃশ্যমান আকাশকে 
এক খ-গোলক রুপে কল্পনা করা হয়। 
ইহাকেও দুই সমান ভাগে ভাগ 
করিয়া যে কাল্পনিক গুরু বৃত্ত পাওয়া 
যায় তাহাকে খাবষুবরেখা বা 
( celestial equator ) বলে। 
ইকোয়েশন ( কোঁমক্যাল) equation 
(chemical) রাসায়ানক সমীকরণ 
[বাংলা ও হিন্দী ] (রসায়ন-বিদ্যা ) 

রাসায়নিক সঙ্কেত ও গ্রাঁণতিক 
সংখ্যা দ্বারা রাসায়নিক বিক্রিয়ার 
সংক্ষপ্ত বর্ণনাজ্ঞাপক অক্ষর ও রাশি- 
মালা । এই বর্ণনা শুধ: গুণয় 


বৈজ্ঞানিক অভিধান 


( qualitative ) নয়, ইহা মান্রিকও 
( quantitative ) বটে, অথতি সমী- 
করণের দুইদিকে বর্ণিত বিক্রিয়ক শুধ, 
যে তাহাদের আন্তত্বই নির্দেশ করে 
তাহা নয়, উহাদের কী পরিমাণ 
বিক্রিয়াতে অংশ গ্রহণ করে তাহার 
হিসাব পাওয়া যায়। এমন ক 


KNO;,+NaCle2Na 
KCI. 
ইকোয়েশান ( গাণিতিক ) equation: 
( mathematical ) (গণিত ) 

গাঁণতে দুইটি রাশির সমতাজ্ঞাপক 
বিবৃতি । সমীকরণের দুই দিকেই 
সাধারণতঃ দুই প্রকারের রাশি থাকে,. 
ধুবক ও চল ( constant and vari- 
ables), সমীকরণও দুই প্রকারের হয় ।' 
প্রথম প্রকারের সমাঁকরণগুলি চলেরু 
সকল মানেই সত্য, ইহাদের অভেদ 
(identity) বলে । আর দ্বিতীয় প্রকার 
চলের বিশেষ বিশেষ মানে বা ক্ষেত্রেই 
খাটে, যথা **+}* =? সমীকরণটি- 
বৃত্তের পাঁরবধন্থ বিন্দ:গুলির স্থানাঙ্ক 
সম্বন্ধে খাটে। শেষোক্ত সমীকরণ- 
গুলিই গাঁণত বা ফলিত বিজ্ঞান চচরি 
পক্ষে বিশেষ উপযোগী ও গাণিতিক: 
বিজ্ঞানের মূল ভিত্তি । 


NO, + 


বৈজ্ঞানিক সতিধান ই ৮৭ 


ইকোলাঁজ €০০l০৪y বাস্তু-সংস্থান 
ঘহিঞ্খিনি লিন্কাল (জীবাবদ্যা ) 
জীবদের  প্রাতবেশের সহিত 
সম্পকর্চচঁ জীববিদ্যার যে শাখার 
বিষয় ৷ প্রাণীদের জীবনেতিহাস, 
অভ্যাসসমূহ, আকার, কিরূপ স্থানে 
বাস করে, ভূপ্‌ষ্ঠের কোথায় কোথায় 
পাওয়া যায় (200-geography ), 
এবং কিভাবে জীবিকা নির্বাহ করে 
তাহা এই বিজ্ঞানের অন্তর্গত ৷ 
উদ্ভিদদের কোথায় কোথায় পাওয়া 
যায়, কী অবস্থায় তাহাদের বৃদ্ধি হয়, 
বৈশিষ্ট্য কি, যে প্রাতবেশে পাওয়া যায় 


মধ্যে পড়ে । উদ্ভিদকে মানুষের কাজে 


লাগানো ইহার ফালত শাখার বিষয় । 
ইগনিউউন ignitr০n ( পদার্থ-বিদ্যা ) 
বেশী পরিমাণ বিদনযতপ্রবাহ চালনা 


TERMINAL 


CARBON 
BLOCK 


GLASS 8৮৪ | 
ANODE 


IGNITEROR 
STRIKING ELECTRODE 


MERCURY 
CATHODE 


EA TERMINAL 


করার জন্য ব্যবহৃত শীতল কাথোড 
বিশিষ্ট. ভাল্‌ব। ইহার আনোড 
কার্বন এবং কাথোড 'কছু পারদ । 
অনুরুপ ভাবে নামত . 
ইগ্‌নিয়াস রক্‌স igneous rocks 
আণ্নেয় শিলা [বাংলা ও হিন্দী] 
(ভূ-বিদ্যা) 3 

ভূপষ্ঠের শিলাগযালর তিন প্রধান 
প্রকারের অন্যতম । অন্য দুইটি পালল . 
(55010)070691/)..ও রূপান্তারত 
( metamorphic) গালত শিলা, 
জমিয়া এই শিলাগরাল গঠিত । ধাতব 
অক্সাইড যাঁদ বেশী. থাকে তো ইহা 
ক্ষারীয় নামে বার্ণত হয়, আর সিলিকা 
বেশী থাকলে আযাসিডীয় ।  বেসলউ 
( basalt ), নিস ( gnesis ), গ্রানাইট 
প্রভৃতি ইহার উদাহরণ । 
ইটারবিয়াম ytterbium 
বিদ্যা) 

বরল মাত্ক (rare earths) 
গোষ্ঠাঁর ধাতব মৌল । চিহ্ন ৮, পর- 
মাণ; অঙ্ক ৭০, পরমাণ্ডভার ১৭৩ 08, 
আপেক্ষিক গুরুত্ব ৭:০১, গলনাঙ্ক 
১৮০০০ সেঃ । 
ইটিওলাঁজ 48600196/ নদানাবদ্যা 
ুন্তুনিম্বানন ( চাকৎসা-বিদ্যা ) 

চাকৎসা শাস্ত্রে রোগের উৎপত্তি,. 


( রসায়ন- 


হীন্রিয়াম yttrium (রসায়ন-বিদ্যা ) 
ধাতব মৌল। চিহ্ন Y, পরমাণু 
অংক ৩৯, পরমাণুভার ৮৮৯২, 


by বৈজ্ঞানিক অভিধান 


আপেক্ষিক গুরুত্ব: ৫'৫৭, গলনাঙক 
১৪৯০" সেঃ, স্ফুটনাঙ্ক ২৫০০" সেঃ । 
রাসায়নিক ধর্মে ইহা বিরল মৃতিক 
শ্রেণীর মৌলদের অনুরুপ এবং 
গ্যাডোলিনাইট.নামক খানজে ইহা 
বিরল মৃত্তিকা শ্রেণীর ধাতুদের সাঁহত 
মিশ্রিত অবস্থায় পাওয়া যায়৷ ধাতুটি 
দেখতে লোহার মত এবং বায়ে 
জারিত হয়। 
- ইড 18 অদস দহ ( মনোবিদ্যা ) 
বিখ্যাত মনোবিজ্ঞানী | ফ্লুয়েড 
মনোপ্রকতিকে যে তিন ভাগে ভাগ 
করেন তাহার অন্যতম । অন্য দুইটি 
হইল অহম্‌ (৪8০) এবং অধিশান্ভা 
(superego ) | ইহাকে তিনি সহজাত 
আদিম, প্রবৃত্তি সঞ্জাত নৈর্বান্তিক ও 
নিজ্ঞান মানসিক শান্তির আধার বলিয়া 
কল্পনা করিয়াছেন ।. উহার অবাঞ্ছিত 
আবেগ (0915০)-গুঁল অহং ও 
অধিশান্ভা (০৪০ and super-ego) 
দ্বারা নিয়ান্তরত হয় । 
ইডেমা ০9৫9 লী (চাকৎসা” 
বিদ্যা) 

.চর্মের নীচে বা দেহের মধ্যে কোন 
গহৰরে অস্বাভাবিক রস জাঁমলে যে 
স্ফীতি দেখা যায়। চোখের পাতায়, 
' গালে, হাতে, পায়ে এই ফোলা বিশেষ 
ভাবে লক্ষ্য হয়। ইহা কোন রোগ 
নয়, সাধারণতঃ অন্য রোগের একটি 
লক্ষণ বা ফল। 
ইথার ether 
পদার্থবিদ্যা ) 

(১) জৈব রসায়নে এক শ্রেণীর 
যৌগ যাহাতে একটি অক্সিজেন পরমাণুর 


(রসায়ন-বিদ্যা ও 


দুই যোজ্যতা দ্বারা দুইটি হাইড্রো- 
কার্বন মূলক (19০9! ) যুন্ত থাকে । 
সাধারণ সংকেত R-O-R’, R, R'’ 
এখানে যে কোন 'হাইড্রো কার্বন 
মলক ৷ R. এবং R’ উভয়ই যাঁদ 
ইথাইলমনলক হয়, তাহা হইলে যে 
যৌগ হয় তাহাকে ।ডাই-ইথাইল ইথার 
বা শুধু ইথার বলে। ইহাই এই 
শ্রেণীর সবচেয়ে পাঁরচিত ও ব্যবহৃত 
যৌগ । জৈব রাসায়নিক শিল্পে দ্রাবক 
হিসাবে ইহা বহু ব্যবহৃত, অবশ্য 
অত্যন্ত উদ্বায়ী ( volatile ) ও দাহ্য 
বলিয়া ইহার ব্যবহারে খুব সাবধানতা 
অবলম্বন করিতে হয় । অস্ত্রোপচারের 
সময় রোগীকে অবেদন করার জনাও 
ইহা ব্যবহৃত হয় । ইহা বিশুদ্ধ হইলে 
খুব নিরাপদ অবেদক | ওধধার্থেও 
ইহা ব্যবহৃত হয় । 

(২) উনাবংশ শতাব্দীতে জ্যোতিষী 
গণ ও পদার্থাবদৃগণ কল্পনা কারতেন 
যে, সমস্ত বি*ব জুড়িয়া ইথার নামে এক 
ভরহীন ও আদর্শ স্থিতিস্থাপক বস্তু 
বিরাজ কারতেছে ।' উনবিংশ শতাব্দীর 
শেষে আমোরকার বিখ্যাত পদার্থাবদং 
মিকেলসন ও মার্ল অতি সূক্ষ পরীক্ষা 
নিরীক্ষা চালাইয়াও যখন ইহার ভৌত 
অবস্থিতির প্রমাণ পান না, তখন হইতে 
এই অনুমান পরিত্যন্ত হইয়াছে । 
ইহার আস্তত্ব অস্বীকার কাঁরলে পদার্থ- 
বিদ্যায় যে য্যান্তধারার উদ্ভব হয় 
তাহারই পরিণতি হয় বিশেষ আপে- 
ক্ষিকতাবাদ তত্বে (special relati- 
vity theory )। 
ইনক্যানডেসেণ্ট ল্যাম্প 


incan- 


বৈজ্ঞানক অভিধান ৪৯ 


descent TIamp ভাস্বর দীপ ভহু- 
‘ননী উজ্য (পদার্থ-বিদ্যা) 

কোন কাচের শুনা বা নিক্কিয় 
গ্যাসপূর্ণ বালবে কার্বন বা ধাতু 
নার্মত সূক্ষ্ম তন্তু রাখিয়া তাহার মধ্য 
দিয়া বিদ্াতপ্রবাহ চালাইলে এ তন্তু 
ভীষণ উত্তপ্ত হইয়া আলোক বিকিরণ 
কারতে থাকে । ইহার এই বৈজ্ঞানিক 
নাম। 
ইনাকউবেটর incubator (প্রাণীবিদ্যা) 

পাখীর ডিমকে পক্ষীমাতার সাহায্য 
ব্যতিরেকে উপযুক্ত তাপে রক্ষা করিয়া 
ডিম ফুটাইয়া শাবককে পূর্ণাঙ্গ করার 
যন্ত্। নার্দন্ট গর্ভীস্থিতি কালের 
পুবেই যে সকল মানবশিশন ভূমিষ্ঠ 
হয়, তাহাদেরও জননী-জঠরের অনুরূপ 
উষ্ণতা ও আর্দরতায় লালন-পালন 
করার জন্য বর্তমানে এই প্রকার যন্ত্র 
ব্যবহৃত, হয় । ইহা না থাকলে অকাল- 
প্রসূত শিশুরা প্রায়ই বাঁচে না। 
ইনাকউবেশন 'পাঁরয়ড incubation 
period ভহ্যলল জ্যান্ত (চাকৎসা- 
বিদ্যা ) 

কোন রোগবাঁজ দেহে প্রবিষ্ট 
“হওয়া ও দেহে রোগের বাহ্য লক্ষণ 
প্রকাশ পাওয়ার মধ্যে যে সময়ের 
পার্থক্য থাকে । বেশীর ভাগ সংক্কামক 
রোগের এই সময় সুনাদষ্ট, যেমন 


ডিপথিরিয়া ২ হইতে ৭ দিন 
হাম ৭. ৮১১৪ 
বসন্ত ১০ ''*" ২৪ 
পানিবসন্ত ১১ :-- ২১ 
মাম্‌পস ১২ "৮ ২৮ 


১৮ 


ঘুংড়িকাশ ৬ 


ইন্‌টারন্যাশনাল ডেট লাইন inter- 
national date line আন্তজাতিক 
সময়রেখা জ'হাঁগ্রীয হিনান্ক ইহজা 
(ভূগোল ) | 

পৃথিবী নিজ অক্ষের উপর আবর্তন 
করে পশ্চিম হইতে পূর্বে, ২৪ ঘণ্টায় 
একবার ৷ পৃথিবীর নিরক্ষবৃত্তের উপর 
দিয়া সমগ্র ভূ-পষ্ঠকে ৩৬০ গুরনু বৃত্ত 
দিয়া ভাগ করা হইয়াছে, ইহাকে 
দ্রাঘমা বলে । কোন স্থান হইতে পূর্ব- 
দিকে এক দ্রাঘমা দূরে অবস্থিত 
ব্যান্তরা সূর্যোদয় চার মিনিট আগে 
দেখিতে পাইবে, ইহা ২৪ ঘণ্টাকে ৩৬০ 
দ্বারা ভাগ কারিলেই বোঝা যাইবে । 
কেহ যাঁদ পূর্ব মুখে অগ্রসর হইতে 
থাকে, তাহা হইলে সে যে স্থান দয়া 
যাইবে সেখানে সূর্যোদয় আগে হওয়ার 
জন্য তাহার যান্রারম্ভে মেলানো ঘাড় 


. ক্রমশঃ পিছাইয়া পাঁড়বে। সে যদ সমগ্র 


ভূপন্ঠি পূর্ব মুখে প্রদক্ষিণ কারয়া 
আসে তো তাহার ঘড়ি ২৪ ঘণ্টা 


" পিছাইয়া পড়িবে । এই জন্য তারিখের 


গোলমালও হইয়া যাইবে । অতএব 
সকলে 'মালয়া স্থির করিয়াছেন যে, 
১৮০" দ্রাঘিমা অতিক্রম কারবার কালে 
সময়কে যথোপধ্যস্ত আগাইয়া বা 
পছাইয়া অন্য স্থানের সাঁহত সময়ের 
অভিন্নতা রক্ষা করা হইবে। এঁ 
দ্রাঘমাকেই আন্তর্জাতিক সময়রেখা 
বলে। ইহা না মানিলে কি অসুবিধা 
হইতে পারে তাহা সুবিখ্যাত ফরাসী 
বিজ্ঞান-কাহিনী লেখক জুল ভার্নে 
তাঁহার “আশি দিনে ভূপ্রদক্ষিণ” 
নামক গল্পে চমৎকার বুঝাইয়াছেন।' 


৯০ বৈজ্ঞানিক আভিধান 


ইন্টারনাল কমবাসশন . এজন 
internal-combustion engine 
জনন্বধন হু'জিল ( পদার্থ-বিদ্যা ) 
যে যন্নে চালক বল ( motive 
force ) যন্ত্রের মধ্যেই কোন জবালানি 
দহন করিয়া উৎপাদন করা হয়। রেল 
গাড়ির এঁঞ্জনে কয়লা দাহ করিয়া যে 
জলীয় বাষ্প হয় তাহার প্রসারণে যে 
"শান্তি উৎপন্ন হয় তাহার দ্বারা চলে । 
িদন্যৎ উৎপাদক ডায়নামোতে জল- 
স্লোতচালিত বা বাম্পচালিত টার্বাইন 
চাকা ঘ;রাইবার জন্য ব্যবহার করা হয় । 
কিন্তু অন্তদহিমূলক এঁ্জনে চালক বল 
এঁজনের মধ্যেই জন্মায়। ইহার 
ক্রিয়াকে চার ভাগে ভাগ করা যায়। 
প্রথমে একটি স্তম্ভক ( cylinder )-এর 
মধ্যস্থ একটি বায়ুরোধী ( airtight ) 
পিস্‌টনকে পিচকারীর মত টানিয়া 
খানিকটা পেট্রল ও বায়ুর মিশ্রণ দ্বারা 
ভার্ত করান হয়, দ্বিতীয় ভাগে পিস:- 
টনকে ঠোলয়া নামাইয়া মিশ্রণকে 
সংনামত ( compressed ) করা হয়। 
"সংনমন চরম পর্যায়ে উঠিলে তৃতীয় 


ভাগে উহাকে জবলান হয় (ignited) ৷ 
জবলনের ফলে স্তম্ভকের মধ্যে গ্যাস 
বিস্ফুরিত হয় এবং বিস্ফোরণের ফলে 
উহার আয়তন বাড়িয়া যায়। সেই 
প্রসারণের ফলে গ্যাস পিসটনকে 
ঠোঁলয়া' উঠাইয়া দেয় ৷ পিস্টন বাহিরে 
একটি চাকার সঙ্গে এমন ভাবে সংশ্লিষ্ট 
থাকে যে, এই তৃতীয় স্তরে এ চাকা 
ঘ্াঁরয়া যায়। চাকার ঘূর্ণনের ফলে 
পিসটেন আবার নীচে নামিয়া দহন 
জাত গ্যাসগীলকে ঠোঁলয়া বাহির 
করিয়া দেয় (exhaust), ইহাই 
চতুর্থ ও শেষ ক্রিয়া। ১৮৭৬ সালে 
জার্মান প্রয়োগাবদ্‌ অটো (Nik০- 
1905 August Otto) এই ধরনের 
ব্যবহারিক এাঞ্জন প্রথম উদ্ভাবন 


করেন। দেখা যাইবে যে, ইহাতে 
মানত তৃতীয় ক্রিয়া হইতে এঞ্জিনের চলন 
বল পাওয়া যায় । বাকী তিনটা ক্রিয়ার 
সময় এাঞ্জন কোন শান্ত পায় না। 
এাঞ্জনে চারটি স্তম্ভক যাঁদ এমন ভাবে 
জাঁড়য়া দেওয়া যায় যে, প্রথম ভ্তদ্ভকের 
প্রথম ক্রিয়ার শেষে দ্বিতীয় স্তম্ভক, 


বৈজ্ঞানিক অভিধান 


তৃতীয় ক্রিয়ার শেষে তৃতীয় স্তম্ভক 
ইত্যাদি পযয়ি ক্রমে চলতে শুরু 
কাঁরবে, তাহা হইলে বোঝাই যায় যে, 
এঁঞ্জনাটর চলন মসৃণ ও আঁবরাম 
হইবে । এই প্রকার উন্নতি ইহার 
অচিরেই অন্য প্রয়োগাঁবদরা করেন 
এবং. বর্তমানে আটটি গ্তদ্ভক এক 
এঞ্জনে দেওয়া প্রায় প্রথা হইয়া 
দাঁড়াইয়াছে। এই সকল এ্রাঞ্জনে গ্যাস 
মিশ্রণকে জবালাইবার জন্য বিদন্যুৎ- 
স্ফুলিঙ্গ ব্যবহার করা হয়, ইহার জন্য 
বিদয্যৎচালক বল একটি বিদ্যুৎ 
সণ্যারক সেল ( storage ০911 ) হইতে 
লওয়া হয়। 

১৮৯২ সালে জামনি যন্তীবদ্‌ 
রুডল্ফ ডিজেল ইহার এক উন্নত 
সংস্করণ উদ্ভাবন করেন। ইহাতে 
বিদ্যৎস্ফুলিঙ্গের প্রয়োজন হয় না। 
দ্বিতীয় ক্রিয়ার গ্যাস-মিশ্রণকে এত- 
খানি সংনমিত করা হয় যে, সংনমন 
তাপই (heat of compression ) 
মিশ্রণকে জ্ৰালাইয়া -দেয়। ইহাতে 
অপেক্ষাকৃত ঘন তৈল অথাৎ অপেক্ষাকৃত 
কম শোধিত তৈল ব্যবহার করা সম্ভব 
হয়। অবশ্য উচ্চতর সংনমনের জন্য 
ডিজেল এঁ্জনের স্তম্ভক বেশী মজবুত 
হওয়া চাই এবং আগেকার এঞ্জনের 
অপেক্ষা এই এঁঞ্জন ভারা হয়। কাজেই 
মোটরগাঁড়র জন্য যদিও আগেকার 
এঞ্জন চলে, কিন্তু লারতে, বাসে, 
জাহাজে, তৈলচালিত রেলের এঁঞ্জনে 
ডিজেল এাঁঞ্জনের ব্যবহারই শ্রেয় বালয়া 
[বিবেচিত হয় । অন্তদহিমনলক এঁঞ্জনের 
উন্নততর সংস্করণ বর্তমানে জেট 


৯১, 
এঞ্জন। ইহাতে দহন প্রকোন্ঠে জাত 
গ্যাস একটি ছিদ্রপথে আপনার প্রসারণ. 
শান্তিতে পিছনের দিকে বাহির হইয়া 
যায় এবং তাহারই প্রতিক্রিয়ায় এ্জিন. 
সামনের 'দিকে অগ্রসর হওয়ার বলপায়।' 
কোন কোন ক্ষেত্রে দহনাবশেষ গ্যাস 
বাহিরে যাইবার আগে একটি টাবহিনকে 
ঘোরাইয়া তবে বাহির হয়, এই ধরনের, 
এাঁঞ্জনকে টাবেপ্রপ বলে, কেননা 
টাবহিনাটি একটি প্রপেলরের সঙ্গে যত 
থাকে। তত্বীয় দিক দিয়া বাজির 
হাউইকে সনিয়ান্লিত কারলে জেট 
এঁঞ্জন হয় বলা যাইতে পারে । 
ইনউারফিয়ারেন্স interference: 
ব্যাঁতচার ভর বিন্ধহঘা ( পদার্থ-বিদ্যা )' 
তরঙ্গগাঁত সংক্রান্ত ব্যপার বিশেষ ।, 
দুইটি তরঙ্গ পায় যদি একই বিন্দ, 
দিয়া একই সময় চালতে থাকে এবং 
তাহাদের তরঙ্গ-দৈর্ঘের ব্যবধান যাঁদ 
সামান্য হয় এবং তাহাদের দশা 
(Phase ) ভিন্ন হয়, তাহা হইলে 
তাহাদের যাগ প্রভাব একই সঙ্গে এ 
বিন্দুতে পাঁড়য়া কোন সময় তরঙ্গের 
বিস্তার বাড়াইবে, কোথাও বা তরঙ্গের 
বিস্তার শুন্য করিবে এই ব্যাপারকে 
ব্যাতচার বলে। শব্দ ও আলোক 
উভয়ই তরঙ্গগতি প্রসূত, সুতরাং 
উভয় সম্পর্কেই এই ঘটনা লক্ষ্য করা 
যায়। শব্দতরঙ্গে সঙ্গীতজ্ঞগণ যাহাকে 
স্বরকম্প (beats) বলেন, তাহা 
ইহার উদাহরণ ৷ খদুব মিহি সাবানের, 
ফেনার বড় বুদ্বুদের উপর যে রামধন7 
রঙের খেলা দেখা যায় তাহা, 
আলোকের ব্যতিচারের সুন্দর. 


৯৯ 


দৃন্টান্ত। আলোক  রা*মর দ্বারা 
ক্রমে আলো ও অন্ধকারের বৃত্ত সৃষ্টি 
করা যায়। অঙ্গুরীয় গুলির তফাত, 
আলোকের তরঙ্গ দৈর্ঘ্য ও আলোকের 
উৎস হইতে ঘটনাহ্থলের দুরত্ব 
গাণিতিক সুত্রে বাঁধা ৷ কাজেই, 
যেকোন দুইটি জানলে তৃতীয়টি 
বাহির করা যায়। এই ভাবে খুব 
সামান্য অন্তরের ব্যবধান মাপা যায় । 
যে যন্তে এই কার্য করা হয় তাহাকে 
ইনূটারফিয়ারোমিটার (interfero- 


«LENS 


THICK-GLASS PLATE 


meter) বলে। এত সক্ষম অন্তর 
আমেরিকান 


ডি কোশেণ্ট intelligence 
quotient বদদ্ধ্যগক নুতি-ভভিঘ 
( মনোবিদ্যা ) 

কোন লোকের কাছ হইতে প্রাপ্ত 
. কতকগ্ীল সুনিবাচিত প্রশ্নমালার 

উত্তরকে বিশ্লেষণ কাঁরয়া তাহার বুদ্ধির 
একটা হিসাব করার পদ্ধাত ফরাসী 
মনোবিদ্‌ বিনে ও সিম* (Binet and 
8010.) উদ্ভাবন করেন । পরে এই. 
র্‌প আরও সমীক্ষা প্রণালী উদ্ভাবিত 
হইয়াছে । ইহার দ্বারা কোন বয়সে 


বৈজ্ঞানিক অভিধান 


কতটা বৃদ্ধি স্বভাবী ( norma! ) 
ব্যক্তির কাছে আশা করা যায় তাহার 
একটা মান তৈয়ারী হইয়াছে । কোন 
ব্যন্তর এই মানে যাহা.মানসিক বয়স 
নিধরিণ করা হয় তাহাকে আসল বয়স 
দ্বারা ভাগ কাঁরয়া এক শত দ্বারা 


আসল ' বয়স 
I.Q. আসল বয়স 

যাহারা জড়ধা (119) তাহাদের 
এই অঙ্ক ০-২৫, মু ( imbecile ) 
হইলে ২৬ 'হইতে ৫০, ক্ষাণবৃদ্ধি 
(moron) হইলে ৫১ হইতে ৭০, 
আর সাধারণ (৫৮৪৪০) মানুষের ৭১ 
হইতে ১০০ হয়। ১৪০-এর বেশী 
হইলে তাহাকে প্রতিভাবান ( genius ) 
বলা চলে। 
ইনটেসটাইন intestine অন্ত [ বাংলা 
ও হিন্দী] ( শারীরবৃত্ত ) 

প্রাণিদেহে পারপাক-ন্দ্রের প্রধান 
অংশ। এই নলাকৃতি অঙ্গ পাকস্থলী 
হইতে পায়; পর্যন্ত বিস্তিত। উপরের 
অংশকে ক্ষদদ্রান্তর ( small intestine ) 
আর. নীচের অংশকে বৃহদন্ম (1978০ : 
intestine ) বলে । মানুষের ক্ষুদ্রান্ত 
প্রায় ২২ ফুট লম্বা এবং তিন ভাগে 
বিভন্ত । পাকস্থলীর নিকটতম অংশকে 
গ্রহণী (৫9087) বলে, ইহা প্রায় 
এক ফুট লম্বা ৷ গ্রহণীর উপরের মুখে 
একটি পেশীবহুল অঙ্গরীয়াকার দ্বার 
আছে, তাহাকে প্রণালিকা, (pylorus) 
বলে৷ গ্রহণীর মধ্যে যকৃৎ ( liver”) 
অন্ন্যাশয় (78757593) প্রতি গ্রান্ছি 


বৈজ্ঞানিক অভিধান 


হইতে নিঃসৃত রস ভুন্ত বস্তুর সহিত 
মিলিত হয়। ্দদ্রান্ের অপর দুইটি 
অংশের নাম জিজুনাম (jejunum ), 
প্রায় ৮ ফুট লম্বা, এবং ইলিয়াম 
(ileum ), প্রায় ১১-১২ ফুট লম্বা । 
ক্ষন অন্দে ভুক্ত বস্তু প্রায় তিন ঘণ্টা 
পর্যন্ত থাকে । বৃহদন্্ও দুই ভাগে 
বিভক্ত, মলাশয় (০০1০) ও মলনালী 
(rectum ), ইহা প্রায় ৬ ফুট লম্বা। 
ইলিয়াম হইতে ভুক্ত দ্রব্য মলাশয়ে যে 
স্থান দিয়া প্রবেশ করে তাহাকে সিকম 
(০৪০8) বলে।  ইলিয়াম :ও 
সিকমের দন্বিস্থলেও একটি পেশীময় 
রোধক (sphincter ) আছে । দিকম 
হইতে ইণ্ চারেক দীর্ঘ একটি সর; নল 
বাহির হইয়াছে, তাহাকে আযাপেনডিক্স 
বলে। ্ষ;দ্রান্নের প্রশভ্ভতম অংশের 
ব্যাস প্রায় দেড় ইঞ্চি, বৃহদন্রের প্রশন্ত- 
তম অংশের ব্যাস আড়াই ইণ্চি পর্যন্ত 
হয়। অন্বের পেশাগুলি ব্রমসংকোচ 
( peristalsis ) দ্বারা বিবিধ জীর্ণ 
কারী রসামাশ্রত ভুক্ত বস্তুকে নীচের 
দিকে ঠোলতে থাকে এবং এই যাত্রাপথে 
খাদ্য বিভাজিত ও পরিবার্তত হইয়া 
দেহে আন্তীকরণের ( assimilation ) 
উপযোগী হয়। ইহাকেই পরিপাক 
ক্রিয়া (digestion ) বলে । 

ইন্‌ডাকট্রযানস 10000621106 
ঈবতা। (পদার্থবিদ্যা )। 

. কোন কুণ্ডলীর মধ্যে চলমান 
বিদযুৎপ্রবাহে পরিবর্তন করিতে গেলে 
বিদন্যৎ-প্রবাহের চৌম্বক ক্ষেত্রে যে বাধা 
অকিক্রম করিতে হয় । বর্তনীতে প্রবাহ 
বাঁড়বার বা কামবার সময় বিপরীত 


৯৩ 


দিকে একটি প্রবাহের সৃষ্টি হয়৷ 
ইহাকে স্বাবেশ (self-induction ) 
বলে এবং কুণ্ডলীতে ইন্‌ডাকট্যান্স 
আছে বলা হয় । ইহা পরিমাপ করিবার 
একক “হেনরি” । যখন প্রাত সেকেন্ডে 
১. আম্‌পিয়ার প্রবাহ পরিবর্তনে ১. 
ভোল্‌ট তাঁড়চ্চালক বল (৪. M. ঢ) 
আত্ম. করিতে হয় তখন সেই 
ইনডাকট্যান্সকে এক হেনরি (Henry) 
বলা হয়। 
ইনডাক্‌শান induction আবেশ সহা . 
(পদার্থবিদ্যা ) 

কোন 'বিদ:্ুতাহিত বন্তুকে আর ' 
একটি বিদন্যতের পারবাহী ( conduc-- 
tor) বস্তুর কাছে আনিলে শেষোন্ততে 
বিদয্যতের আধান হয়। আবার 
একাট চুম্বককে একটি চৌম্বক ধাতু 
খণ্ডের কাছে আনিলে উহাও চুম্বকের 
গুণ প্রাপ্ত হয়। কোন সমকেন্দ্রিক 
দুইটি তারের কুগ্ডলীকে অন্তরক 
(insulator ) দ্বারা পৃথক রাখিয়া,. 
একাঁট কুণ্ডলীর মধ্য দিয়া বিদ্যৎ-প্রবাহ্‌ 
চালাইলে, দ্বিতীয়টিতেও বিদযাৎ-প্রবাহ্‌ - 
দেখা দেয়। এই সকল ব্যাপারকে 
তাঁড়চ্টোম্বক ক্ষেত্রে আবেশ বলে।' 
ব্যবহারিক জগতে ডাইনামো, মোটর 
প্রভৃতি বহ প্রয়োজনীয় বস্তুর তত্বীয়, 


ভিত্তি এই  আবেশের উপর 
প্রাতাণ্ঠত ৷ 

ইনডাক্‌শান 10006)0)  উপগম 
জানম (গাঁণত ) 


গাঁণতে বিশেষ উপাত্ত (data ) 
হইতে সাধারণ তত্ব বা সিদ্ধান্তে - 
উপনীত হইবার প্রণালী । 


8৪ 


ইন্‌ডিকেটর indicator সুচক [বাংলা 
ও হিন্দী ] (রসায়ন-বিদ্যা ) 

কোন দ্রব্য আমিড কিংবা ক্ষার 
তাহা বুঁঝিবার জনা যে রাসায়নিক বঙ্ত্ত 
ব্যবহৃত হয় । ইহারা প্রায়ই জৈব রঞ্জক 
পদার্থ ( organic ৫55) লিটমাস 
আযাসিডে লাল, ক্ষারে নীল ; মিথাইল 
অরেঞ্জ আযাসিডে লাল, ক্ষারে হলদে ; 
ফিনল্‌প থোঁলন আ্যাসিডে বর্ণহীন, 
ক্ষারে গাঢ় গোলাপী । এইগন্দীল যে 
কোন বীক্ষণাগারে স্‌পারচিত উদাহরণ । 
ইন্‌ডিয়াম Indium ( রসায়নশীরদ্যা ) 

ধাতব মৌল । চিহ্ন In, পরমাণু 
সংখ্যা ৪৯, পরমাণভার ১১৪৮২, 
আপেক্ষিক গুরুত্ব ৭:৩১, গলনাঙ্ক 
১৫৬'২* সেঃ, স্ফুটনাঙক ২১০০" সেঃ । 
আযলহমিনিয়ায়ের মত নরম, রূপার মত 
চকচকে, প্রসার্য ধাতু। ভূত্বকে ইহার 
যৌগ অত্যন্ত বিরল ৷ বুনসেন 1শখাকে 
গাঢ় নীল রঙে রাঞ্জত করে। শিল্পে 
যন্লের কোন কোন অংশের উপর কলাই 
দিবার জন্য ব্যবহৃত হয় | 
'ইন্ফিনিট ও ইনঁফানিট?সমল infinite 
cand infinitesimal অসাম ও অণ্দ 
জনহিমির ন জংযহ্]ু (গণিত ) 

যে রাশিকে কোন নির্দিষ্ট পরিমাণ 
দিয়া বোঝানো যায় না, তাহাকে অসীম 
বলে এবং উহার চিহ্ন *। অন্যাঁদকে 
যে কোন নীর্ন্ট পারমাণের অপেক্ষা 
ক্ষ;ুদ্ৃতর মান বোঝাইতে অণ্ড বলা হয় । 
যেমন * যদি একটি চল সংখ্যা হয়, 
এবং তাহার পাঁরমাণ যাঁদ ক্রমাগত 


বাড়ানো যায় তাহা হইলে 7 -এর 


বৈজ্ঞানিক আভধান 


পারমাণ ক্রমশঃ অণু হইয়া পাঁড়বে। 
আর & পাঁরমাণ যাঁদ ক্রমাগত কমাইয়া 


1 
অপর কাছাকাছি আনা যায় ত ৮--এর 


পারমাণ = হইবে । গণিতে উভয় 
সংজ্ঞার ধারণাই আপেক্ষিক ৷ 
ইনফ্রারেড  87%-7০0 অবলোহিত 
জঅলহন্দূ (পদার্থবিদ্যা) 

দৃশ্যমান: আলোকরা*মর তরঙ্গ- 
দৈর্ঘেযর অপেক্ষা দীর্ঘতর বিদাচ্চৌম্বক 
তরঙগশ্রেণী । এই তরঙ্গগুলির দৈর্ঘ্য 
৭৫০০ অ্যাংস্ট্রম হইতে ১ মিলিমিটার 
পর্যন্ত, অর্থাৎ ইহার উধর্বসীমা রোডও 
তরঙ্গ। ইহার ভৌত নিশানা উত্তাপের 
সৃষ্টি । এই তরঙ্গগীল বিনা আলোকে 
ফোটো তোলার বা কুয়াশা ভেদ করিয়া 
অনেক দুরের বস্তুর ফটো তোলার 
কাজে লাগানো হয়। চিকিৎসায় 
বেদনা দূর করার জন্য ও শিল্পে বিনা 
আগ্নিতে গরম করা বা শুহ্ক করার 
কাজে ব্যবহৃত হয় । 
ইনক্ষ্যামেশান inflammation প্রদাহ 
[ বাংলা ও হিন্দী ] (চাকৎসা-বিদ্যা)। 

শরীরের কোন স্থান কোন ভৌত 
বা রাসায়নিক প্রাতবেশে উত্ন্ত হইলে 
বা রোগবাঁজ দ্বারা আক্রান্ত হইলে যে 
প্রতিক্রিয়া দেখা দেয়৷ ইহার সাধারণ 
লক্ষণ চারটি-_লাল হওয়া, ফুলিয়া ওঠা, 
যন্ত্রণা হওয়া ও স্থানাটর উষ্ণতা বৃদ্ধি । 
ইহার কারণ, ওঁ স্থানের রন্তবাহীগনুলি 
(919০৫. vessels ) প্রসারিত হয়, 
রক্তের শ্বেতকণিকাগঢ্ল ভিড় করিয়া 
আসে ও কৈশিকনালীর 'মধ্যে রক্তের 
প্রোটিন জমিতে থাকে, যাহার জন্য 


বৈজ্ঞানিক অভিধান 


ফোলা দেখা যায় । প্রদাহ আপনা- 
আপনি উপশাঁমত না হইলে স্ফোটক 
আকারে দেখা দেয় । 


ইনক্লুয়েঞ্জা Influenza  ( চিকিংসা- 
বিদ্যা )। 
সংক্রামক রোগবিশেষ। সদ, 


কাশি, জবর, গায়ে ব্যথা ইহার সাধারণ 
লক্ষণ, কখনও কখনও পেটের গোল- 
মালও হয়। রোগের স্থিতিকাল তিন 
দিন হইতে এক সপ্তাহ । রোগের 
উপশম হইলেও রোগ? অত্যন্ত দুর্বল 
হইয়া থাকে । ইহা ভাইরাসঘাটত রোগ 
এবং অনেক শ্রেণীর আছে । তাহার 
মধ্যে দু-একটি মারাত্মক । প্রথম 
মহাযুদ্ধের পরে ইহার, এক সংক্রামক 
আকার যুদ্ধক্ষেত্রে দেখা দিয়া প্রায় 
সারা পৃথবাঁতে ছড়াইয়া পড়ে ও বহু 
লক্ষ মনুষ্যের প্রাণহানির কারণ হয় । 
ইনক্রোরেসেনুস ' Inflorescence 
পড্পাবন্যাস ঘুচ্ঙ্ষম (উদ্ভিদ্‌শবিদ্যা) 
পঢ়্পদের বিন্যাস-পদ্ধতি। 
ইহাদের প্রকার প্রধানতঃ দুইটি অনিয়ত 
( Racemose ) S নিয়ত (cymose) | 
প্রথমটিতে পড্পন্তবকের ডগাটা ক্রমাগত 
বাড়িতে থাকে ও সেখানে নূতন নূতন 
ফুল দেখা দেয়, সম্প্রতিতম ফুলটি 
অগ্রণী হইয়া থাকে।  দ্বতীয়টিতে 
ডগার বৃদ্ধি বন্ধ হইয়া সেইটাই ফুল 
আকারে সীমাবদ্ধ হয়। স্বীকৃত 
বিন্যাসগীল রেসীম ( Raceme ), 
কোরিদ্ব্‌ (Corymb), gg (Umbel), 
মঞ্জরী (5pike ) দ্বিপাশ্বাঁয় (Dic- 
hasium ), মণ্ডক ( Capitulum), 
একপাম্বাঁয় (Monochasium ) 


৯6 


ইনভার 38 ( পদার্থ-বিদ্যা ) 
লৌহ-নিকেল সংকর ধাতু । সংযুতি 
নিকেল ৩৬% ম্যাঙ্গানীজ '$%, কার্বন 
০'২%, বাকী অংশ লৌহ । প্রসারাঙ্ক 
অত্যন্ত কম, ০০০০০০৯, ইহাই ইহার 
বৈশিষ্ট্য । একশত, অর্ধশত, ডিগ্রী 
উষ্ণতার হাস-বাদ্ধিতে ইহার নির্মিত 
পাত বা ছড়ির দৈর্ঘেয কোন পরিবর্তন 
হয় না বাললেই চলে । এই জন্য ঘড়ির 
দোলক ( pendulum ), হাতঘাঁড়র 
তুলন চক্র ( balance wheel ), দৈর্ঘ্য 
মাপিবার মানদণ্ড বা ফিতা এই সংকর 
ধাতুতে প্রস্তুত হয় । 
ইনভারটিব্রেটস invertebrates 
অগেরদণ্ডী আন্ধসীন্ধন্ধী (প্রাণী-বিদ্যা) 
যে প্রাণীদের মেরুদণ্ড নাই। 
বেশির ভাগ প্রাণীই এই শ্রেণীর 
অন্তর্গত । এককোষী প্রাণী যাহাদের 
খালি চোখে দেখা যায় না, আবার 
অতিকায় স্কুইড, ইহাদের মধ্যে সকল 
প্রকার ও আকারের প্রাণী এই শ্রেণীতে 
পড়ে। মেরুদণ্ডের অভাব ছাড়া 
ইহাদের অনেকের মধ্যে আর কোন 


সাদশ্য. নাই। ইহাদের কয়েকটি 
বিরাট উপবিভাগের দু্টান্ত__ 
প্রোটোজোয়া, জেলিফিস, স্পঞ্জ, 
শামুক, কীটপতঙ্গ ইত্যাদি । 
ইনভারটেজ invertase  (রসায়ন- 
বিদ্যা )। 


ঈস্টে প্রাপ্ত এনজাইম বিশেষ । 
ইক্ষজাত শর্করাকে জল বিশ্লেষণ 
(hydrolyse) কয়া দ্রাক্ষা-শকর্রা 
( glucose ) ও ফল-শর্ক'রা 
(fructose )য় পারণত করা ইহার 


৯৬ 


রাসায়নক ধর্ম। শক্রা  দ্রুবণের 
সমবর্তনতল যোঁদকে থাকে, দ্রাক্ষা- 
শকরা ও  ফল-শর্করার মিশ্রের দুবণের 
স্মবর্তনতল তাহার বিপরীত : দিকে 
থাকে বলিয়া উহাকে বিপর্যস্ত শর্করা 
(invert sugar ) বলে, তাহা হইতে 
ইহার নামের ব্যুৎপান্ত। সরবৎ 
(878০) তৈয়ারী করার শিল্পে ইহা 
ব্যবহৃত হয় । 
ইনার্ট গ্যাস ir 885 'নাঁক্ষয় গ্যাস 
জঙ্গি ঘাঁজ (রসায়নশবদ্যা ) 
পারমাণাবক সংযুতিতে বাহপ্রন্তীয় 
কক্ষের ইলেকষ্রনের সংখ্যার সম্পূর্ণতা 
হেতু যে গ্যাসগন্ুল কোন রাসায়নিক 
যৌগ গঠনে অংশ গ্রহণ করে না। হাল 
য়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্উন, জেনন 
ও রেডন ইহাদের নাম। কিণতু ১৯৬২ 
সালের পর হইতে জেনন, ক্রিপ্উন ও 
রেডনের ফ্লোরাীনর  সাহত যোগ 
আঁবিত্কৃত হইয়াছে । .এই রাসায়ানক 
কাতর বৈশিষ্ট্য এই যে, প্রায় ত্রিণ 
বৎসর পূর্বে বিখ্যাত আমোরকান 
য্যন্তি হইতে ভবিষ্যদ্বাণী করিয়াছিলেন 
যে, সকল পরমাণু হইতেই ইলেকট্রন 
: খসানো সম্ভব যদ যথেষ্ট শান্তি প্রয়োগ 
করা যায়। তিন হিসাব কারয়া 
দেখান যে, পরমাণু-ভার যত বাড়িবে 
ইলেকট্রন খসানোতে তত কম শক্তি 
লাগিবে । অতএব জেনন ও রেডনের 
, মত ভারী পরমাণু হইতে ইলেকট্রন 
অপ্‌সরণ করা আঁক্সজেন প্রমাণ: হইতে 
ইলেকট্রন অপসরণ অপেক্ষা কঠিন 
হওয়ার কথা নয়। এই ভাবধ্যদ্বাণী 


বিজ্ঞানক অভিধান 


ব্রিশবৎসর মধ্যে সফল করিয়া ক্যানাডার 
অধিবাসী ইংরেজ রাসায়নিক নাল 
বার্টলেট জেনন প্ল্যাটনাম ফ্লোরাইড 
(5৮৮ Fs) প্রস্তুতে সক্ষম হন। 
নিউটনের মহাকর্ষ সূত্র ধারয়া 
নেপচুন গ্রহের. আঁবজ্কার যেমন 
জ্যোতীর্বজ্ঞানের গৌরবের বিষয়, 
পারমাণাঁবক সংযুতির সত্র ধাঁরয়া এই 
যৌগের আঁবিজ্কারও  রাসায়ীনকদের 
পক্ষে তেমনি গৌরবের বিষয় । 

ইনার্সয়া inertia জাড্য জন্তনা 


কোন পাঁরবর্তনকে বাধা দেয়। এই 
গুণের ভিত্তিতেই নিউটনের প্রথম 
গতীয় সূত্র ( Newton's first Law 
of Motion ) গ্রথত। বস্তুর*জাড্যকে 
ভর দ্বারা পরিমাপ করা যায়। 
আপোঁক্ষকতাবাদ (Relativity 
theory) অনুসারে কোন বস্তুর বেগ 
যাঁদ আলোকের বেগের কাছাকাছি হয় 
তাহা হইলে তাহার জাড্য (ভর) 
বেগের সমানুপাতে পাঁরবর্তিত হয় । 
ইনটংকূট 17960 সহজ প্রবৃত্তি 
[বাংলা ও হন্দী ](মনোবিদ্যা ) 
মনের যে প্রেরণা সহজেই ক্রিয়ায় 
প্রকট হয়। খাদ্য সংগ্রহ করিয়া বাঁচা, 
প্রীতযোগগতায় শ্রেষ্ঠত্ব শ্রাতপন্ন কার 
প্রবৃত্তি সমন্ত প্রাণীরই আছে । প্রথমটি 
সদ্যোজাত শিশুর মধ্যেও লক্ষ্য করা 
যায়। বংশ বৃদ্ধির জন্য অপরিহার্য 


রর লা ৯৭. 


যৌন প্রবৃত্তিও প্রাণিজগতে সর্বব্যাপী । 
পশহপক্ষীরা শু সহজাত প্রবৃত্তি 
দ্বারা চালিত হইয়া অনেক অবিশ্বাস্য 
কার্য করে, যেমন পক্ষীযূথ শীতকালে 
সহস্র সহস্র মাইল অতিক্রম করিয়া 
উষ্ণতৱ স্থানে উপনীত হয়। 
ইনসণঁলন : insulin -(শারারবাত্ত) 
অন্ন্যাশয় ( pancreas.) হইতে 
নিঃসৃত হমেনি বিশেষ ৷ রন্তে মিশিয়া 
শকরা ও শ্বেতসারকে বিয়োজন কাঁরয়া 
শ্রীরে আত্তীকরণের (assimilation) 
উপযুক্ত করাই ইহার কাজ । ইহার 
অভাবে ডায়াবিটিস বা মধুমেহ রোগ 
হয়... এই জন্য এ রোগাক্রান্ত ব্যা্ত- 
দগকে সংশ্লোষত ইনসুলিন : সুচী 
প্রয়োগ করিয়া সেবন করানো হয়। 
১৯২১. সালে. ক্যানাডার. ব্যাপ্টিং, 
ম্যাকলাউড --ও-- বেস্ট বাঁক্ষগাগারে 
ইহাকে স্বতন্ করিতে সমর্থ হন.। 
ইনসুলেশান insulation _ অন্তরয়ন 
নিজনাহুন ( পদার্থবদ্যা) 
পাঁরবাহিত তাপ ও বিদুৎ সণ্ঘরণে 
বাধা দেওয়ার ব্যবস্থা ৷ কাঠ, ইট, 
কাচ।  আযাসবেস্টস। শুক ' বায়ু, 


ANT © MHBUTTERFLY (LORIJEWHITE 
(WORKER) 
ST IAT 


৭ 


চীনামাটি, ব্যাকেলাইট, 'গালা প্রীত 
এই কার্ষে ব্যবহৃত হয় । 
ইনসেক্ট insect 
(প্রাণাী-বিদ্যা ) 
আর্থুপডা বা সন্ধিপদ পর্বের 
প্রাণী ।  প্রাণিজগতের  সবপেক্ষা 
সংখ্যাগরিষ্ঠ ও সম্ভবতঃ সর্ব প্রাচীন 
(species ) জানা আছে এবং ইহারও 
আট নয় গুণ অনাবিক্কত রাহয়া 
গিয়াছে বলিয়া প্রারণাবদ্‌রা অনুমান 
করেন। . বর্তমান. কাল হইতে 
পশচশ.. কোটি বংসর . আগেও 
ভূপ্‌ষ্ঠে ইহাদের আগ্ভত্বের প্রমাণ 
পাওয়া গিয়াছে । ইহাদের - শরীর 
ন্রিধা বিভন্ত, মাথার 
দিকে 4 মুখ. ও... সংজ্ঞাবহ ইন্দিয় 
(sensory. 0rgans ), তারপর পদ ও 
পক্ষ যুজ্ত--বক্ষোদেশ, আরও পরে 
পারপাক. ও প্রজনন অঙ্গবশিষ্ট উদর 
মথ, প্রজাপতি, ছারপোকা, আরশনলা। 
পিপীলিকা, মাছ, মশা, গঙ্গপাল 
প্রভাত ইহাদের সংপারাচিত উদাহরণ । 


পতঙ্গ জীন 


এ নি 
$/ ELY (HOUSE) 


FLEA 


BEE 
(WORKER) 


GRASSHOPPER 


৯৮ বৈজ্ঞানিক অভিধান 


(metamorphosis ) ঘটে, অর্থাৎ 
খোলস ছাড়ে বা শুয়াপোকা অবস্থার 
" পর গুটি বাঁধিয়া পর্ণত্ব লাভ করে । 
ইনসেক্‌টিভোরা 179০061707% পতঙ্গভুক, 
ন্ধীনান্বাহী (প্রাণী-বিদ্যা ) 

এক স্তন্যপায়ী প্রাণী-বর্গ বিশেষ । 
লম্বা ছদ'চোলো মুখ, ছোট চোখ এবং 
তাঁক্ষা দন্ত ইহাদের সাধারণ লক্ষণ । 
প্রধান খাদ্য কাঁটপতঙ্গ । বর্তমানে 
আটটি গো দেখা যায়। ছণুচো, 
শজার; প্রভৃতি স্থলচর প্রাণী ইহার 
দৃষ্টান্ত। এই. বর্গের জলচর প্রাণীও 
আছে। কয়েক শ্রেণীর উদ্ভিদও কাঁট 
ধারবার অঙ্গ দ্বারা কীটকে আটকাইয়া 
ধীরে ধীরে নিজেদের পাকরসে জীর্ণ 
করিয়া প্যান্ট সংগ্রহ করে। ইহাদের 
পতন্গভুক পাদপ বলে, যাঁদও বৈজ্ঞানক 
ভাবে উপরোক্ত নাম তাহাদের দেওয়া 
ঠিক নয়। ইহাদের তিনাট গোত্র 
পাওয়া যায়। ড্রসেরা ( Droscera ) 
ইহাদের একাঁট উদাহরণ । 


ইনমেকটিসাইড 2 insecticide 
কাট, জীহলাহী (রসায়ন-বিদ্যা ) 
হানিকারক কাঁটগডলেকে ধ্বংস 
করার জন্য ব্যবহৃত রাসায়নিক যৌগ, 
যেমন পাইরেথ্তাম, ভিডিটি, গামেক্‌ 
সান ইত্যাদি। 
ইনীহাবশান inhibition বাধ ভ্রাপ্বা 
(মনোবিদ্যা ) 
কোন আবেগ (impulse) বা 
সহজ প্রবৃত্তি (115:170;)-র ক্রিয়াকে 
অন্তদ্বন্দৰ বা সংস্কারজনিত সকারণে 
অজ্ঞানে বাধা দেওয়া । ফ্লয়েডের মতে 


এই অজ্ঞাত বাধা কখনও কখনও স্বগ্নে 
প্রকট হয়, যদিও সী নাগ 
কখনও স্পষ্ট হয় না। 
ইনাকউলেশান inoculation এ 
ভীন্ধ। ( চিকিংসা-বিদ্যা ) 

“ভ্যাকাঁসনেশান”'- দ্ুষ্টবা । 
ইপিকাক 179০০৪০ (চিকিৎসা-বিদ্যা ) * 

ইাপিকাকুয়ানা নামক ওষাঁধর শিকড় 
হইতে নিত্কাশত: ভেষজ বিশেষ । 
পূর্বে ইহা মধ্য-আমোরকায় ও ব্রোজলে 
পাওয়া যাইত । ইহা হইতে আমাশয়ের 
বিখ্যাত ওবধ এমোঁটন নামে উপক্ষার 
পাওয়া যায়। 
ইভাপোরেশান evaporation বাষ্পী- 
ভবন [বাংলা ও হিন্দী] (পদার্থ 
বিদ্যা) 

কোন পদার্থের তরল অবস্থা হইতে 
গ্যাসীয় অবস্থায় পরিবর্তনকে বাঙ্পী: 
ভবন বলে। ইহা সকল উষ্ণতাতেই 
ঘটিয়া থাকে, কম আর বৈশী এই 
পর্যন্ত । আসলে তরল পদার্থের উপর 
তলের অণুগনুলি যখন উহার ভিতরকার 
অন্যান্য অণুর আকর্ষণ অতিক্রম করার 
মত বেগবান হয় তখনই তাহারা গ্যাসীয় 
অণুর মত আচরণ করে এবং তাহাদেরই 
বাপ বলে। এই পলায়নপরতাকে 
তাপ প্রয়োগে ত্বরান্বিত করা যায় এবং 
উষ্ণতা যখন এমন মানায় পেশছায় যে 
তরল পদার্থের নীচের তল হইতেও অণু- 
সকল গ্যাসের মত মস্ত হয় তখন 
আমরা বল তরল পদার্থট ফুটিতেছে 
(৮০1108)1  বাষ্পীভবন তরল 
পদার্থটর উষ্ণতা ছাড়া তাহার উপর 
তলের ক্ষেত্রফল, উহার উপর চাপ এবং 


| 


বৈজ্ঞানিক অভিধান ৯৯ 


হার উপরে সান্নাহত স্থানে কিপারমাণ 
বাষ্প তৎকালে আছে, তাহার উপর 
নির্ভর করে। সমস্ত পৃথিবীপৃষ্ঠে 
সমদ্র, নদী, জলাশয়, প্রাণী ও 
উদ্ভিদের শরীর হইতে যে বাম্পীভবন 
অহরহ চলতেছে তাহার উপরই মেঘ, 
বৃষ্টি, তুষারপাত নির্ভর করে, জীব 
জগতের অস্তিত্ব সম্ভব হয় 
ইম্‌পিড্যান'স impedance জনন্বাঘা 
(পদার্থবিদ্যা ) 

কোন বর্তনীর মধ্য দয়া পারবতাঁ 
বদহাৎ-প্রবাহ ( alternating  cur- 
rent ) চালবার কালে যে বাধা প্রাপ্ত 
হয়। সম 'বদুংপ্রবাহ ( direct 
current) বর্তনীর মধ্যে চালবার সময় 
বর্তনীর রোধের (resistance ) 
কাছেই শুধ: বাধাপ্রাপ্ত হয়। কিন্তু 
পরিবর্তা প্রবাহ তাহা ছাড়াও ইন্‌ডাক্‌- 
ট্যান্স এবং ধারকত্বের (capacitance) 
অভাব হইতে বাধাপ্রাপ্ত হয়। এই 
তিন প্রকার ফলের লব্ধি (7501 
tant )-কে ইমাপড্যানস বলে ৷ কিন্তু 
ওঁ লাব্ধ তিনটি উৎপাদকের যোগফল 
নয়, উহার হিসাব জটিল কিন্তু পাঁর- 
বৰ্তী তাঁড়্চালক বলের সাঁহত বর্তনীতে 
তাঁড়ৎপ্রবাহের মাপের অনুপাত দ্বারা 
উহার পরিমাপ করা হয় এবং ওহম 
(০10) একক দ্বারাই নীর্দন্ট করা 
হয়। 
ইমালসান emulsion অবদ্রব দাত 
( রসায়নীবদ্যা ) 

কোন তরল পদার্থের মধ্যে আর 
একাঁট তরল পদার্থ যদি এমন বিভাজিত 
ভাবে বিরাজ করে যে, উহা অভিকর্ধ 


শান্তির প্রভাবে কখনও পৃথক হয় না, 
তখন সেই. দুইটি তরল পদার্থের 
মিশ্রণকে অবদ্ুব বলে । ইহা দ্রব 
(solution) নয়, কোলয়েড দ্রব 
(colloid )। ইহার একটি নৈসার্গক 
উদাহরণ, দুধ ৷ ডিমের শ্বেত অংশ ও 
কুসূমকে উত্তররূপ ফেটাইলে একাট 
অবদ্রুব পাওয়া যায়। শিল্পে এরুপ 
বহু অবদ্রবের: ব্যবহার আছে, ওষধ 
প্রস্তুতে, প্রসাধন দ্রব্যে, কীটনাশক 
ছিটানোতে, রঙে ইত্যাদি | 
ইাঁমউানাট immunity : অনাক্রম্যতা 
সবিতা (চাকংসা-বিদ্যা ) 

প্রাণদের বাঁজাণপপ্রসূত . রোগ 
আক্রমণ প্রতিরোধ করিবার ক্ষমতা । 
ইহা সহজাত (congenital) এবং 
অধিগত (&০quired ) দুই প্রকারেরই 
হইতে পারে । রক্তের শ্বৈতকণিকারা 
বাহিরের. আমদানি রোগবাঁজকে 
আক্রমণ করিয়া নষ্ট করে, ইহা সহজাত । 
আর ওঁ রোগবীজ দেহে ঢ:কিবার সঙ্গে 


সঙ্গে রক্তের মধ্যে প্রাতাবষ ( anti- 


toxin ) তৈয়ারী হয়, উহা আগন্তুক 
রোগবীজকে নষ্ট 'ত করেই, উপরণ্তু 
উহার পুনরাক্রমণ প্রাতহত করে। 
দেহের এই ধর্ম লক্ষ্য কারয়া চিকিৎসক- 
গণ সামান্য পারমাণে এবং অপেক্ষাকৃত 
হুস্ব শান্তর রোগের বাঁজ ইচ্ছাপূর্বক 
দেহে প্রবেশ করাইয়া এ রোগ হইতে 
দেহকে অনাক্রম্য কারবার উপায় 
উদ্ভাবন : : কাঁরয়াছেন। বসন্ত, 
ডিপ্থিরিয়া, জলাতঙ্ক, ধন.জ্টগকার, 
কলেরা প্রভৃতি মারাত্মক রোগের টিকা 
দেওয়ার প্রথা এই তত্বেরে উপর 


০১০০ বৈজ্ঞানিক অভিধান 


প্রাতজ্ঠিত এবং... ইহা : দ্বারা এসব 
রোগের সংক্রাম্যতা_ বহু পরিমাণে 
কমানো গিয়াছে । 

ইমেজ 07989 প্রাতাঁবম্ব [ বাংলা ও 
হিন্দী ] (পদার্থ-বিদ্যা ) ৷ 

:. “যদি: কোন আলোকরশ্মির- উৎস 
হইতে আগত রশ্মিগণ্চ্ছ প্রতিফলিত বা 
গ্রুতিসৃত ( reflected “or  refra- 
icted } হইয়া- অন্য. কোন. বিন্দুতে 
মিলিত হয় বা অন্য কোন বিন্দ; হইতে 
অপসৃত হইতেছে বলিয়া মনে হয়, 
তাহা হইলে এই দ্বিতীয় স্থানে প্রথম 
আলোক-উৎসের প্রতিবিম্ব গ্াড়য়াছে 
বলা হয়। ইহা দুই প্রকারে হইতে পারে, 
সদ্‌বিম্ব ( real image ) ও অসদ্‌ 
বিদ্ব (virtual 70089) প্রাত- 
কিচ্বটিকে কোন:পরদার.. গায়ে ধরা 
গেলে তাহাকে সদবিদ্ব বলে, অন্যথায় 
অসদ্‌ বিদ্ব। ধ 
ইমেজ. ডিসেকটর image dissector 
সনিম্িফল্র লিভ্্টবন্ক ( পদার্থবিদ্যা ) 
- অত্যন্ত গাঢ় আলোক-উৎস থাকিলে 
ফিল্‌মকে টোলভিজন -সাহাযো প্রক্ষেপ 
করার জন্য ইলেকট্রনিক ক্যামেরা ৷ 
ইস্যাঁজনার নাম্বার imaginary 
number কাল্পানক সংখ্যা [বাংলা 
ও হিন্দী] (গণিত) 

০ রাঁজগাঁণতে ব্যবহৃত রাশি যাহার 
মান /না১ ও চিহ্ন £। যেহেতু কোন 
রাশির (পাঁজটিভই হোক বা নেগে- 
টিভই হোক) বর্গ করিলে ফল সর্বদা 
পজিটিভ হয়, সেই হেতু ৮-১ কে 
কাল্পনিক বলা. হয়, কেননা কোন 
আসল র্যাশির বর্গ--৯ হইতে পারে 


না। কিন্তু ইহা কাল্পনিক হইলেও 
ভেক্টর বিশ্লেষণে ইহার সাহায্যে যে 
ফল পাওয়া যায় তাহা বাষ্তব, এই জন্য 
গণিভবিদ্‌দের হাতে ইহা সুবিধাজনক 
যন্ত। 
ইয়াক J (প্রাণী-বিদ্যা ) 
তিব্বতবাসী ষণ্ড। ইহাদের প্রায় 
পা পর্যন্ত বড় বড় লোম হয় ৷. খুব উচ্চ 
পার্বত্য পথে ভার বহন করিতে পারে 
বলিয়া তিব্ৰতে ইহাদের অর্থনৈতিক 
গুরুত্ব খুব বেশি । 
ইয়জ সঞ্ও ([চাকৎসা-বিদ্যা ) 
সংক্রামক  চর্মরোগবিশেষ। যে 
জীবাগ7 ইহার কারণ, -তাহা উপদংশ 
রোগের জীবাণনুরই এক গোত্রীয়, কিন্তু 
ইহা যৌন. সঙ্গম দ্বারা সংক্লামিত হয় 
না! ইহাতে গায়ে উচু উচু গুটি 
বাহির হয়। উপদংশ রোগের চিকিৎসায় 
ব্যবহৃত গুষধ প্রয়োগে ইহার উপশম 
হয়। 
ইয়াং Yang, Chen Ning (১৯২২-) 
আমেরিকা প্রবাসী চীনা পদার্থ- 
বিজ্ঞানী ।  হোপেইতে জন্ম, কুনুমিং- 
এ শিক্ষা ৷ ১৯৪২ সালে বৃত্তি পাইয়া 
আমেরিকায় যান এবং শিকাগো বিশ্ব- 
বিদ্যালয়ে অধ্যাপক ফের নিকট 
পদদার্থাবদ্যার গবেষণা করিয়া ডক্টরেট 
পান। পরে প্রিনস্টন (বিশ্ববিদ্যালয়ে 
গবেষণারত থাকাকালীন ১৯৫৫ সালে 
এখানকার. অধ্যাপক হন। লীর সহিত 
সহযোগিতা করিয়া তত্বীয় পদা্থ- 
বিদ্যায় সবজনস্বীকৃত “প্যারিটি তত্বের” 
( parity principle) প্রয়োগ সম্বন্ধে 
সন্দেহের কারণ আছে ইহা প্রমাণ 


বৈজ্ঞানিক অভিধান: 


করিয়া লীর সাহত যুগ্মভাবে নোবেল 
পুরস্কার পান! চীনে জন্ম এমন কোন 
চীনা বিজ্ঞানী ইহার আগে আর 
নোবেল পুরস্কার পান নাই ৷ 
ইয়ার 5৪৪ বর্ষ [ বাংলা ও হিন্দী ] 
(জ্যোতিষ-বিদ্যা ) 

সময় নিধারণ করিবার..নৈসর্গক 
একক । পাথবী সূর্যকে একবার পাঁর 
ক্রমা করিয়া আসিতে যে সময়, লাগে 
তাহাই. এক বর্ষ । ইহার পরিমাপ 
৩৬৫'২৫৯৬৪ দিন ৷ খগোলকে কোন 
তারার“-অবস্থিতি লক্ষ্য কারলে উহা এ 
অবা্থিতিতে পুনরায়: আসিতে সময়ের 
যে ব্যবধান তাহাকে নাক্ষত্র বর্ষ বলে, 
উহার পাঁরমাপ- ৩৬৬'২৪৬৩৬ দিন. 
পৃথিবীর এক বিষবক্রান্তি হইতে আর 
এক বিষ্ুবক্লান্তিতে আসিতে ষে-সময় 
লাগে তাহাকে সৌর বর্ষ বা পঞ্জিকা 
গত বর্ষকাল বলে ॥: উহার পরিমাপ, 
৩৬৫" ২৪২২০ দিন। 
ইয়ং Jung, Carl 0. 

(৯৮৭৫-১৯৬১ ) 

সঢুইৎজারল্যাণ্ডের অধিবাসী মনো- 
বিজ্ঞানী ।- প্রথম জীবনে ফ্রয়েডের 
সহকর্মী রূপে. মনোবিজ্ঞান ও মনো- 
বিকারের চচা করেন ।.. পরে ফ্রয়েডের 
সকল ব্যাখ্যা তাঁহার আর মনঃপনত-না 
হওয়াতে তিনি বিশ্লেবণমূলক মনো- 
বিদ্যা ( analytical psychology ) 
ব্যাখ্যা আরম্ভ করেন।' ফ্রয়েড মানব 
মনের উপর যোনপ্রবৃত্তির প্রভাবকে 
মুখ্য বলয়া যে ধারণা করেন,'ইয়ডং 
তাহা মানিতে প্রদ্তুত নহেন । তাঁহার 
মতে উত্তরাধিকার-সুক্রে_ সমগ্র- জাতির 


১৯ 


অভিজ্ঞতাও ব্যান্তির মনোজীবনে প্রভাব" 
বিস্তার করে, এবং সে প্রভার যৌন 
প্রবৃত্তির প্রভাবের অপেক্ষা কম নহে: 
তাঁহার মতে নিজ্তরনি ( unconscious ) 
সজ্ঞানেরই (০০2$01905-) আবিকশিত- 
স্তর। সাধারণে ইয়দং দুই: প্রকার 
ব্যন্তিপ্রকীতির ধারণা উদ্ভাবনের জন্য 
সুপারচিত। এই দুই ' প্রকৃতি 
যথাক্লমে বাঁহবৃতি ( extrovert ) ও 
অন্ত্ব্বত (introvert ) 1 “ধৰ্ম ও 
মনস্তত্ব” নামক বিখ্যাত পুস্তক তিনি 
১৯৩৮ সালে প্রকাশ করেন।; 


ইয়েলো 'ফভার Yellow Fever 
দানন্ন্র" ( চাকৎসা-বিদ্যা ) 


পশ্চিম ভারতীয় দ্বাপপুঞ্জে, মধ্য, 
আমেরিকায় ও পশ্চিম আফ্রিকায় 
প্রাদুর্ভুত মারাত্মক সংক্রামক ব্যাধি। 
ইহাতে তাঁর ন্যাবা রোগের জন্য রোগা 
পাঁত বর্ণ হয় বলিয়া এই সংজ্ঞা । এই 
রোগের বীজ এক বিশেষ শ্রেণীর মশক 
বাহিত হইয়া মনমষ্য-শরারে প্রবেশ 
করে। রোগের বাঁজ ভাইরাস শ্রেণীর । 
শরীরে বাঁজ সংক্রমণের তিন দিন হইতে 
ছয় দিনের মধ্যে প্রাথমিক লক্ষণ 
প্রকাণ পায়। ছয় হইতে নয় দিনের 
মধ্যে শতকরা ৬০ জন রোগীর মৃত্যু 
ঘটে৷ 
ইয়োলিথ চ০li৷॥ জাৰি দাঘাত 
(ভুণবদ্যা )। 

পৃথিবীর ইতিহাসে তৃতীয় যুগের 
আঁদ মানবগণ কর্তৃক শাণিত প্রস্তর- 
খণ্ড ।.ইহা মানবেতিহাসের আদি 
প্রদ্তরয;গ্ের ও আঁদমতম : কালের 


১০২ বৈজ্ঞানিক অভিধান 


ঘটনা," এখন হইতে দশ লক্ষ বৎসরের 
আগেকার. কথা । 
ইয়োঁসিন ৪০519 ( রসায়ন-বিদ্যা )। 
আলকাতরায়: উপজাত বস্তুদমূহের 
মধ্যে অন্যতম. ন্যাপথালিন হইতে 
প্রস্তুত ক্লুয়োরেসিন ( fluorescein ) 
নামক রঞ্জক (৫১৩) হইতে জাত রঞ্জক 
বিশেষ ৷ ইহার রং লাল, কিন্তু আঁত 
বেগনি রশ্মিতে উজ্জ্বল প্রতিপ্রভা 
( fluorescence ) দেখা যায়.। রেশম 
রাঙানোতে, লাল কা প্রস্তুত করিতে 
ও বাঁক্ষণাগারে ব্যবহৃত হয় । 
ইয়োসিন কল্প Eocene period 
জানি নুন ভুণা ( ভুবিদ্যা ) 
ভূত্বকের (earths crust ) 
ইতিহাসকে যে কয়টি বিভাগে ভাগ করা 
হইয়াছে তাহাদের মধ্যে নবজীবীয় 
অধিকল্পের (08111092010 era ) আদি 
কঃপ। ইহার '্থাতকাল প্রায় ছয় 
কোটি বৎসর । এই যুগে স্তন্যপায়ী 
জীবেরা ভ্‌প্‌ন্ঠে নিজেদের প্রাধান্য 
স্থাপনে সমর্থ হয়। 
ইয়োঁহপ্‌পাস Eohippus (প্রতন 
প্রাণী-বিদ্যা)। 
ঘোটকদের অধুনালপপ্ত পুর্ব পুরুষগণ । 
ইহারা ইয়োসিন কল্পে এখন হইতে প্রায় 
পাঁচ কোট বৎসর পূর্বে ভূপ্‌ষ্ঠে 
বিচরণ করিত। 
ইর্যাসনাল নাম্বার irrational 
number অম্‌লদ সংখ্যা আণব্লিয 
ভত্ঘা (গাণত)। 
_ যে রাশিকে কোন পর্ণ সংখ্যা বা 
পূর্ণ'সংখ্যক ভাগফল দ্বারা প্রকাশ করা 
যায় না। ২-এর ব্গমূল ও বৃত্তের 


পারাঁধকে বৃত্তের ব্যাস দ্বারা ভাগ 
করিলে « অভিহিত যে সংখ্যা পাওয়া 
যায় তাহা অমূলদ সংখ্যার উদাহরণ । 
ইাঁরডিয়াম Iridium (রসায়ন-বিদ্যা ) 
ধাতব মৌল । চিহ্ন [£। পরমাণু 
অঙ্ক ৭৭, পরমাণু ভার ১৯৩'১, 
গলনাঙ্ক ২৪৪৩ সেঃ, ফুটনাঙ্ক ৪৮০০ 
সেঃ; আপোক্ষক গুরুত্ব ২২:৪। ইহা 
প্ল্যাটিনামের মত দেখিতে, অত্যন্ত 
কাঁঠন ও ভঙ্গুর । কোন রাসায়াীনক 
পদাৰ্থই ইহাকে ক্ষয় কাঁরতে পারে না, 
এমন ক অন্লরাজও ( aqua regia ) 
নয় । প্লাটিনাম ও অসমিয়ামের সাহত 
সংকর ধাতু. তৈয়ারীতেই মান্র ব্যবহৃত 
হয়৷৷ এ সব সংকর কাঠিন্য ও ক্ষয় 
প্রীতরোধী ক্ষমতার জন্য ফাউণ্টেন 
পেনের নিবের মূখে জোড়া দেওয়া 
হয়। 
ইলাস্টাদাটি. elasticity শ্থিতি- 
স্থাপকতা সত্ঘাতয্ববা ( পদার্থ-বিদ্যা ) 
যে গুণে বস্তুকে চাপ দিয়া, মোচ- 
ডাইয়া বা টানিয়া ছাড়িয়া দিলে উহা 
আবার পববিস্থা প্রাপ্ত হর । প্রযুন্ত 
শান্তর যতখানি পাঁড়নে (80:55) যত- 
খানি টান (50810): বা বিকাত হয় 
স্থাপকতার পরিমাপ করা হয় । প্রযুক্ত 
শক্তি অত্যন্ত বেশী হইলে সকল বদ্তুই 
তাহার স্মিতিস্থাপকতা হারাইয়া ফেলে। 
যে সীমায় বেশী শাস্তি প্রয়োগ কাঁরলে, 
বস্তু আবার পবকিন্থায় ফিরিয়া যায় না 
তাহাকে স্থাতস্থাপক সীমা : (61850 
limit ) বলে । ইস্পাত ও হাতীর দাঁত 
উত্তম স্থিতিচ্থাপক বস্তুর উদাহরণ । 


বৈজ্ঞানিক অভিধান ১০৩ 


ইলিউদ্রিয়েসান elutria5i0n (রসায়ন- 
বিদ্যা ) 

চূর্ণ বস্তুর ভিন্ন ভিন্ন আয়তন 
বিশিষ্ট টুকরার পৃথকীকরণ পদ্ধাত। 
উধর্যগামী জল বা বায়;স্রোতে কণা- 


টি গুলিকে থিতাইতে দেওয়া এই গণ্ধাতর 


ভিত্তি। ইহাতে একাঁট বিশেষ সীমা 
অপেক্ষা বৃহত্তর কণাগুলি তলায় পাঁড়বে 
আর ক্ষুদ্রতর কণাগল ভাসিয়া যাইবে । 
জল ও বায়ুর স্থানে অন্য তরল ও 
গ্যাসও প্রয়োজন হইলে ব্যবহার করা 
চলে৷ 


ইাঁলপ্‌স 01)099 উপবৃত্ত ভ্বীঘনৃন্ম 
(গরাণত) ? 


বদ্ধমুখ বক্ররেখা জ্যামিতিক চিত্র । 
একাঁট শঙ্কু (০০1৩ ) কে তেরছা ভাবে 
কাটিলে যে প্রন্থচ্ছেদ পাওয়া-যায় তাহা 
এই.আকারের। ইহার অক্ষ দুইটি 
অসমান। এই আকারের ত্রিমাত্রিক 
(three dimensional). বস্তুকে 
ইলিপ্‌সয়েড (61115010 )--বলে। 
স্থানাঙ্ক জ্যামিতির ভাষায় উপবৃত্তের 
সমীকরণের সাধারণ রুপ =: +}; =। 


(৭ ও ৮ দুই অক্ষের অর্ধেক) । অনুরূপ 
ভাবে ঘন-জ্যামিতির ভাষায় ইলিপস- 
য়েডের সমীকরণের সাধারণ রূপ 


3 2 গত 

এ, ৮,০, তিনটি অক্ষের অর্ধেক)। 
অক্ষগ/ুলি পরস্পর সমান হইলে উপবৃত্ত 
বৃত্তে ও ইিসয়েড গোলকে টো 
হয়। 


ইলেকট্ৰন electron 
(পদার্থবিদ্যা ) 

জড় পদার্থের মৌলিক কণা, পার- 
মাণাঁবক উপাদান ৷ ১৮৯৭ খ্রীষ্টাব্দে 
ইংরাজ বিজ্ঞানী জে. জে, টমসন কর্তৃক 
আবিচ্কৃত। ইহার বিদদ্যৎ আধান 
নেগেটিভ, ইহাকে নেগেটিভ বিদ্যুৎ 
আধানের এককও বলা হয়।: ইহার 
ভার লঘুতম জড় পদার্থ হাইড্রোজেন 
পরমাণুর ১৮৪০ ভাগের এক ভাগ ॥ 
প্রত্যেক পরমাণুর মধ্যে প্রোটন ও 
নিউট্রন গঠিত নিউক্লিয়াসের চততর্দকে 
ইলেকট্রনগঢুলি বিশেষ ব্যহ সজ্জা 
কাঁরয়া বিরাজ করে। ব্যহের প্রান্তে 
যে ইলেকট্রনগ্জীল থাকে তাহার সংখ্যা 
ও অবাস্থিতির উপর পরমাণুর রাসায়নিক 
ধর্ম মোটামুটিভাবে নির্ভর করে। তাপ, 
বিদযযতপ্রবাহ, আলোকরা*মমালা 
ইত্যাদি শান্ত দ্বারা ইহারা পরমাণু 


হউস্বরান 


“হইতে বিচ্যুত হইয়া ইলেকট্রন রশ্মির 


সৃষ্টি করে। উহার দ্বারাই রেডিও 
ভালভ, টোলাভিজান, রেডার ইত্যাদি 
যন্ত্র চালানো সম্ভব হইয়াছে। তেজস্রিয় 
মৌল হইতে যে সকল বাকরণ নির্গত 
হয়, তাহার মধ্যে যোটকে বটা রশ্মি 
(8 Ray) নাম দেওয়া হইয়াছে, তাহা 
ইলেকট্রন। যাহাকে আমরা বিদ্যুৎ 
প্রবাহ বাল তাহা আসলে ইলেকট্রন 
স্রোত ছাড়া আর কিছুই নয় । 
ইলেকট্রন টিউব electron tube 
(পদার্থবিদ্যা ) 

ইলেকট্রানক্সের মুল উপাদান। 
ইহাতে একটি শন্যগর্ভ বা-আতি “অল্প 
চাপের গ্যাসপূর্ণ স্বচ্ছ বা অনচ্ছ নলের 


১০৪ 


মধ্যে ইলেকট্রন উৎপাদন :ও ইলেকট্রন: 
স্রোত প্রবাহিত হওয়ার ব্যবস্থা করা 
হয় । নেগোটভ বিদ্যুৎ আহিত ইলেক্‌- 
উন কাথোড বা. নেগেটিভ তড়িদ্‌দ্বার 
(electrode ). হইতে উৎপন্ন হইয়া 
আনোড বা পজিটিভ তাড়িদদ্বারের 
দিকে প্রবাহিত হয় । িদযাৎ দ্বারা তপ্ত 
টাংসটেন: তার বা নিকেলের চোঙার 
উপর প্রলিপ্ত থোরিয়ামের স্তর ইলেক্‌- 
ট্রনগ;লের উৎস । কখনও কখনও আয়ন" 
প্রক্ষেপ দ্বারা শীতল, কাথোড হইতেও 
ইলেকট্রন স্রোত উৎসারিত হয় । টিউবের 
অন্তর্গত: ইলেকট্রন স্রোতকে-বিদযযৎ- 
চৌদ্বক ক্ষেত্র দ্বারা বাহির হইতে নানা 
ভাবে প্রভাবিত করা যায়: এবং সেই 
প্রভাব টিউব সংশ্লিষ্ট : বর্তনীতে 
(circuit ) প্রাতভাত হয়৷: যেহেতু 
ইলেকট্রন স্রোত কাথোড হইতে আনো- 
ডের দিকেই যাইতে পারে, সেই হেতু 
বর্তনীর মধ্য দিয়া পারবতঁ প্রবাহ 
(alternating current ) চললেও 
বর্তনীতে ইলেক্ট্রন. টিউব থাকিলে উহা 
হইতে নির্গত প্রবাহ একসুখাই হয়। 
আমাদের দেশে ইহারা রেডিও ভাল্ভ 
নামে পরিচিত । আকারে ২৩ মিলি- 
মিটার হইতে আরম্ভ. করিয়া ৬০৷৭০ 
সোশ্টমিটার পর্যন্ত হয় । ইহার বহিরঙ্গে 
যে তাঁড়দ্‌দ্বার. থাকে -তাহার সংখ্যার 
উপর টিউবের বিভিন্ন: পরিচয় হয়, 
দুইটি থাকিলে ডায়োড, তিনটি 
থাকিলে ট্রায়োড ইত্যাদি ৷ 

ইলেকট্রন মাইক্লোদ্কোপ electron 
microscope ছুতি লাল আমহী 
(পদার্থবিদ্যা): 735: 


বৈজ্ঞানিক অভিধান 


যে অণ.বাক্ষণে বস্তু কণিকাগুলিকে 
ইলেক্ট্রন রশ্মদ্বারা দৃষ্টিগোচরে 
আনা হয় । আধুনিক পদার্থবিজ্ঞানের 
সবপিক্ষা বিস্ময়কর আঁবজ্কার এই যে 
ইলেকট্রনগন্ীল যুগপৎ কণা (particle) 
ও তরঙ্গ (৮৭৮০5) । ইহাদের যখন, 
তরঙ্গ হিসাবে দেখা হয় তখন ইহাদের 
তরঙ্গদৈর্ঘয দৃশ্য আলোকের তরঙ্গদৈর্ঘয 
অপেক্ষা কম বলিয়া নির্ধারিত হইয়াছে। 
কাজেই আলোকরশিম দ্বারা দৃন্ট বন্তু 
কাণকাগনলি অপেক্ষা, অনেক, ক্ষনদ্রতর 
কণা ইলেক্ট্রন রশ্মিপাতে গোচরে; 
আনা যায়। অবশ্য প্রত্যক্ষ চক্ষুগোচর 
হয় না, তবে প্রতিপ্রভ (fluorescent) 
পদরি বা ফোটোগ্রাফির ফলকের উপর 


« ELECTRON GUN 
ELECTRONS BEAM 


MAGNETIC 
CONDENSER LENS 


OBJECT 
MAGNETIC 
OBJECTIVE-LENS 


/ 
ll INTER-MEDIATE 


PROJECTOR LENS 


FN 


tA FINAL IMAGE 
/ 
Nl 


: PHOTOGRAPHIC 
EE nr 


তাহাদের প্রভাব হইতে কণিকাগুলির 
অবস্থান ও আকার বোঝা যায়। 


বৈজ্ঞানিক অভিধান 


ভাইরাস নামক অতি্দুদ্র জীবাণ্‌ ও 
আঁত বৃহৎ রাসায়নিক অণ্গলিও 
(Macromolecules) এই অণুবীক্ষণ 
সাহায্যে গোচর হইয়াছে । বিশেষ 
আকারের একাঁট চৌম্বক ক্ষেত্র এই 
যন্রে লেন্সের কাজ করে । এই অণু 
বাঁক্ষণ সাহায্যে কণিকার দুই লক্ষ গণ 
বিবর্ধিত প্রতিবিম্ব প্রত্যক্ষভাবে পাওয়া 
যাইতে পারে, আবার প্রাতাবিম্বের যে 
আলোকচিত্র পাওয়া যায় তাহাকে 
সাধারণ লেন্সের সাহায্যে আরও সপ 
গুণ বিবার্ধত করা ষায়। 


ইলেকট্রানক্‌স 61901707105 জা - 


বিদ্যা) 

প্রযনান্ত বিদ্যার যে শাখা কঠিন বা 
তরল পদার্থ বাহকের মাধ্যমে” ছাড়া 
অন্য উপায়ে নির্গত ইলেকট্রন প্রবাহ 
ঘটত যন্তাদির নিমা্ণকৌশল আকার 
ও তাহার ব্যবহারিক প্রয়োগের: চর্চা 
করে। সবপেক্ষা সরল ও. মৌলিক 
ইলেক্দ্রানিক যন্ত্র রেডিওর ভালূভ। 
রোডিও ছাড়া রেডার; :টেলিভিজন, 
গণনাযন্্র (computer) ইত্যাদি 


বহুবিধ শিল্পে ব্যবহৃত যল্তে এই বিদ্যার : 


প্রয়োগ হয়। 
ইলেকট্রিক কারেণ্ট electric current 
বিদ্যযৎপ্রবাহ নিল্মনঘাহা 
(পদার্থ-বিদ্যা )। 

বহমান বিদযাৎশন্তি। ধাতু প্রভৃতি 
কয়েকটি বস্তুতে কতকগুলি মুত 


ইলেকট্রন পরমাণু ব্যুহের ফাঁক দিয়া 


চলাফেরা করিতে পারে ।_ বিশৈষ 
বিশেষ রাসায়ানক ক্রিয়ায় বা. বিদযু- 
চ্চোম্বক শস্তির প্রভাবে উহারা ধাতু বা 


১০৫ 


অন্য সংপারবাহীর মধ্য দিয়া আবরাম 
স্রোতে যখন চলিতে থাকে. তখনই 
তাহার মধ্যে বিদযৎপ্রবাহের সৃষ্টি 
হইয়াছে বলা হয়। মৌল (primary) 
বৈদাতিক সেলে একদিকে দপ্ভার পাত 
অন্যদিকে তামা বা কার্বন রাখিয়া 
মধ্যে উপযাত্ত রাসায়নিক পদার্থ রাখিলে 
এ দুইটি কঠিন পাতের সংযোগকারী 
সেলের বাহিরের ধাতুনাম'ত তারের 
মধ্য দিয়া বিদয়াত প্রবাহিত হয় এবং 
সূচী-ছুদবকের উপর ইহার প্রভাব, দিয়া 
উহার আন্ভিত্ব প্রমাণ করা যায়। ইহা 
একমনুখী প্রবাহ,এরং ইহাকে: সমপ্রবাহ 
( direct current ) আখ্যা দেওয়া 
হয়। কোন পরিবাহা তারের কুণ্ডলী 
চৌম্বক ক্ষেত্রের চৌম্বক বলরেখাকে 
ছেদ করিয়া গেলে কুণ্ডলীর মধ্যে আবিষ্ট 
(induced) রিদৎপ্রবাহের সৃষ্টি হয়, - 
ইহা পরিরতাঁ প্রবাহ (alternating. 
current) রূপে গাওয়া যায়। বেশী 
মান্রায় এবিদনযৎ-প্রবাহ - পাইতে এই 
ব্যবস্থাই করা হয়।.ত HRT GRC 
বলে | 
ইলেকট্রিক ফাঁল্‌ড electric field 
বিদ্যাং. ক্ষেত্র [বাংলা ও হিন্দী] 
(পদার্থ-বিদ্যা)। 

বিদ্দাতাধান যুক্ত ( electrically 
charged ) কণাগুলর চারদিকে যে 
বলক্ষেত্ৰ (eld ০ £01০6) বিরাজিত। 
পাঁজাটভ আধানযুক্ত কণা হইতে দন্ত 
হইয়া বলরেখাগদ্ুল_ নেগেটিভ আধান 
যুক্ত কণায় শেষ হইয়াছে এইভাবে 
বলরেখাগ;লিকে চিত্রিত করা হয় । এই: 
বলরেখাগনীলর সমষ্টি লইয়া বলক্ষেত্র 


১০৬ 


রচিত হয়। পরমাণুর মধ্যে বলরেখা- 
গল প্রোটন হইতে নির্গত হইয়া 
ইলেকট্রনগণের মধ্যে শেষ হয় বলিয়া 
ধারণা করা হয়। কোন পারবাহীর 
একাংশে যদি কোণ্‌ বা ছঃচালো অংশ 
থাকে তাহা হইলে দেখা যায় যে, এ 
অংশে বিদ্যত্বলরেখা ভিড় কাঁরয়া 
ওখানকার বলক্ষেত্রের তীব্রতা বাড়াইয়া 
দেয়। 
ইিক্রিসাটি electricity বিদুৎ, 
তাঁড়ৎ নিহল, নি্ন্তী (পদাৰ্থ-বিদ্যা ) 
প্রমাণঢুর অভ্যন্তরে বিদ্যুৎ আহিত 
কণা প্রোটন ও ইলেক্ট্রনের সমতা নষ্ট 


বৈজ্ঞানিক অভিধান 


ইলেক্‌ট্রো এন্‌সেফালোগ্রাফ electr০- 
encephalograph ( মন্বদ্যা ) 
মষ্ভিচ্কের আবরণীর  বাহঃন্তরে 
(০০rex ) যে অতি সামান্য বিদন্যৎ- 
প্রবাহ- উৎপন্ন হয়, তাহা নিরাক্ষণ 
করার যন্ম । ১৯২৯ সালে জার্মান 
মনোরোগবিদ্‌ হান্‌স বেয়াগরি ঘোষণা 
করেন যে, তান 'মন্তকের নানা স্থানে 
তাঁড়দ্‌দ্বার প্রয়োগ কারয়া [বদন্যতের 
ছান্দস তরঙ্গ ( rhythmic waves ) 
ধাঁরতে সমর্থ হইয়াছেন ৷ যেগুলি সরবা- 
পেক্ষা স্পষ্ট সেগুঁলকে তান আলফা 
তরঙ্গ বলেন, উহার বিভব ২০ মাইকো- 
ভোলট. ও সেকেন্ডে ১০ বার পরিবার্তত 
হয় ৷ অন্যান্য তরঙ্গশ্রেণীকে এ পর্যায়ে 
বাঁটা,ডেল্টা,থাঁটা ইত্যাদি আখ্যা দেওয়া 
হয়।  এইগনুলি চচার জন্য এ বিদ্যুৎ 
তরঙ্গকে বহুলক্ষগ্ণ ববার্ধত করিয়া 
স্বয়ংলখ যন্তের সাহায্যে লাপবব্ধ 
করার ব্যবস্থা হয়। : মৃগীরোগ চচয়ি 
ইহার ব্যবহার হইতে এই যন্তের প্রকৃতি 
বোঝা যাইবে । পূর্বেই বলা হইয়াছে যে 
সাধারণতঃ আলফা তরঙ্গের কম্পাঙ্ক 
সেকেন্ডে দশ, কিন্তু মৃগরীরোগাীর কম্পাঙ্ক 
সেকেন্ডে সাতের বেশী হয় না । আবার 
মষ্তিণ্কের, কোন দ্থানে অবর্দদ হইলে 
তাহার কাছাকাছিতাঁড়দদ্বার লাগাইলে 
অস্বাভাবিক কম্পন দেখা যায়, তাহার 
দ্বারা শুধু যে রোগের অস্তিত্বই ধরা 
পড়ে তাহা নয়, কোন্‌ অংশ রূগ্‌ণ 
তাহাও বোঝা যায়। ১৯৬০ সালে ইহার 
দ্বারা গৃহীত চিত্রগন্ীলর ব্যাখ্যায় কম 
গপ্‌উটার যন্ত্র নিয়োগ করা হয়। ১৯৬৪ 


বৈজ্ঞানিক অভিধান 


সালে ইহার ব্যাখ্যার এত উন্নতি হইয়াছে 
যে, আমেরিকান মনোবিজ্ঞানী ক্লাইন'স 
দাবী করেন যে, চিন্র বিশ্লেষণ করিয়া 
পানর কি রঙ দেখিতেছেন তাহা তিনি 
ধারতে পারেন। ইংরাজ বিজ্ঞানী 
ওয়াল্‌টার বলেন যে, কোন পড়ুয়া যখন 
কোন জানিস শিখিবার চেষ্টা করিতেছে 
সেই সময়কার একটি বিশেষ আকারের 
তরঙ্গগোষ্ঠী তান ধারতে পারিয়াছেন। 


ইলেক্‌ট্রো কার্ডয়োগ্রাফ electr০- 
cardiograph ( fচাকৎসাবিদ্যা ) 


যে যন্তের সাহাযো হাদযন্পের 


সণ্কোচন_ ও প্রসারণের সময় তাহার. 


বিদাৎ বিভবকে লেখের ( 8৪01) 
আকারে প্রকাশিত করা যায়। শরীরের 
বিভিন্ন অংশে তাঁড়দ্‌দ্বার যুক্ত করিয়া 
যন্তের মধাচ্ছ খুব সুক্ষ্ম গ্যালভানো 
মিটারের সঙ্গে তার দিয়া যোগ করা 
হয় এবং উহার সূচীর দোলন স্বয়ং- 
লিখ যন্ের সাহায্যে কাগজের উপর 
বা আলোকাচত্রের ফিলমের উপর 
লিপিবদ্ধ করা হয় ৷ নীরোগ হন্দযন্বের 
লেখের সহিত তুলনা করিয়া পাত্রের 
হৃদ্যন্তের লেখে কোথাও কিছ: অস্বা- 
ভাবিক অংশ আছে কিনা তাহা নির্ণয় 
করিয়া হাদযন্তের রুট ধরা হয়। 


১০৭ 


ইলেক্‌ট্রো-কোঁমান্ট্র electro-chemis- 
৷) তাঁড়ং রসায়ন নিলুব হল্লাঘন 
(রসায়ন-বিদ্যা ) 

রসায়নশাস্ন্রের যে শাখায় রাসায়- 
নিক বিক্রয়াও বিদ:যৎশক্তির পারস্পরিক 
প্রভাবের বিষয় চর্চা করা হয় । আযাসিড, 
ক্ষার ও লবণ দ্রব্যের ' বৈদ্যুতিক গুণা- 
বলার চর্চা ও তাহা হইতে পদার্থের 
বিদ্যুৎ বিশ্লেষণ ( electrolysis ) 


তাড়িং-লেপন নিত্বন্তত্বন, নিলতী 
বন্তই (রসায়ন-বদ্যা ) § 
বিদ্যৎ-প্রবাহের সাহায্যে এক ধাতু 
নি্ম'ত চাদরের উপর অপর ধাতুর 
কলাই লাগানো । ইহার জন্য তাঁড়ং- 
বিশ্লেষণ পদ্ধতির অনুরূপ বতনীর 
(circuit ) প্রয়োজন । যে বস্তুর উপর 
কলাই .করা হইবে উহা কাথোড এবং 
যে ধাতুর কলাই দেওয়া হইবে তাহাকে 
আনোড করিয়া মধ্যে শেষোক্ত ধাতুর 
কোন লবণ দ্রব রাখিতে হয় । তটড়িং- 
প্রবাহ চালিত হইলেই লবণ দ্রবে কলাই 
করিবার ধাতুর যে আয়নগ:লে আছে 
উহারা পজিটিভ বিদ্যতাহত বলিয়া 
কাথোডের দিকে আকৃষ্ট হইবে এবং 
সেখানকার নেগেটিভ বিদ্যুৎ সংস্পর্শে 
প্রশমিত হইয়া কাথোডের গায়ে জমিতে 
থাকিবে । এদিকে নেগেটিভ তড়িতাহিত 
আয়নগনীল আনোডের কাছে পে'ছিয়া 
সেখানকার ধাতুকে দ্রবীভূত করিতে 
থাকবে । ফলে যে ধাতুর কলাই হইবে 
তাহার আয়নের ঘনত্ব অক্ষুন্ন থাঁকবে। 
ইহার জন্য বিদ্যৎ-প্রবাহের তীব্রতা। 


১০৮ 


লবণ: দ্রবের 'আযাসিডন্ব ইত্যাদি খুব 
হিসাব করিয়া নিয়ন্ত্রণ করিতে হয়, 
নচেং কলাই খসিয়া পড়িতে পারে। 
লেপিত বদ্তু সাধারণতঃ লৌহ ইত্যাদি 
ইতর ধাতু আর কলাইয়ের জন্য সোনা; 


দুব্য ব্যবহার কাঁরলে উহার অণুগ্চ্ছ 
বিদযতাহিত হয় এবং যে বস্তুর উপর 
অন্তর দেওয়া, হইবে: তাহার উপর 
রাবারের প্রলেপ দিয়া পরে উহাকে 
কঠিন করার জন্য ভালকানাইজ করা 
হয়, ) 
ইলেক্‌ট্রোফোরাস 
(পদার্থাবদ্যা ) 
একবার ঘর্ষণ দ্বারা: উদ্দীপিত 
কারিয়া বারবার স্হিতীয় বিদদ্যতের 
আধান পাইবার যন্ত্র । ইহার নীচের 
অংশ পিতল বা তামা বাঁধানো একাট 
এবনাইটের গোল চ্যাপ্টা মোটা_ থালা, 
আর উপরের অংশ একটি অন্তারত (- 
sulated) হাতলযন্ত পিতলের পাতলা 
গোল থালা । প্রথমে নীচের থালাটিকে 
পশনুলোম বা পশমী রস্ত্র দ্বারা ঘাঁষয়া 
আহিত করা হয়। পরে হাতল ধরিয়া 
উপরের থালাটিকে নীচের থালার উপর 
রাখিয়া হাত দ্বারা ক্ষণকাল স্পর্শ 
করিয়াই উঠাইয়া লইলে দেখা যাইবে 
যে, উপরের পিতলের থালাটি পাঁজাটভ 
স্থিতীয় বিদদ্যতের দ্বারা আহত 
হইয়াছে এবং উহার দ্বারা স্পর্শ করাইয়া 
অন্য পারবাহী বস্তুতে এ আধানের 


electrophorus- 


বৈজ্ঞানিক অভিধান 


সঞ্চার করা যায়। বারবার এইরূপ 
কারলে বারবারই আধান পাওয়া 
যাইবে । উপরের থালা নীচের থালার 
উপর রাখবার সময় মনে হইতে পারে 
যে, উহা সকল স্থানে' স্পর্শ কাঁরয়া 
আছে। কিন্তু আসলে এবনাইটের 


" থালাটি মসৃণ নয় -বাঁলয়া বেশীর ভাগ 


স্থলে উহাদের মধো_ বায়ুর ব্যবধান 
থাকে এবং পিতলের থালাটির উপর 
আধানের আবেশ (induction) হয় । 


Insulating Handle 


Metal Disc: 


11 rr 
WT ne হে 
Vulcanite Disc 


ইলেক্‌ট্রোফোরোঁসস electrophoresis 
নিভুন-ভন্নাহতা (রসায়ন-বিদ্যা ) 
কোন কোল্য়ড দ্রবণ বা অবলম্বন- 
(colloidal sol or suspension ) 
এর মধ্যে দুইটি তড়িং-দ্বার স্থাপিত 
করিয়া যাঁদ উহার মধ্যে সামান্য বিভ- 
বান্তর (P. D) সৃষ্টি করা যায় তাহা 
হইলে বিক্ষপ্ত (0152675901 কণাগদাল- 
তাঁড়ং্বারের দিকে চালতে থাকিবে । 
ইহাকেই ইলেকটট্রোফোরোসস্‌ বলে। 
কোন্‌ তাঁড়ং-দ্বারের দিকে যাইবে তাহা 
নির্ভর করে মাধ্যম ও বাক্ষপ্ত কণা- 
গলির পারস্পরিক সম্বন্ধে উপর ॥ 


বৈজ্ঞানিক অভিধান ৯০৯ 


বেশীর ভাগ কঠিন. বস্তু, জলের মধ্যে 
বিক্ষিপ্ত হইলে নেগেটিভ আধান" যুক্ত 
ইয়, তবে আয়নের অধিশোষণ (2bs0r- 
19107) দ্বারা আধান পালটাইয়াও 
যাইতে পারে। 
ইলেক্‌ট্রো-ম্যাগনেট electro-magnet 
তাঁড়ং-চ্বক মিলল সুফ্মন্ক (পদাৰ্থ- 
বিদ্যা) 

কোন কাঁচা লোহার একটি ছাঁড়র 
উপর যাঁদ তামার তার কয়েক ফের 
জড়াইয়া ও তারের মধ্য: দিয়া বিদহাৎ- 
প্রবাহ চালানো, হয়: তো: দেখা: যাইবে 
যে, লোহার ছড়িটি চুম্বকের সকল গুণ 
পাইয়াছে, অপর. চুন্বকের: সহিত 
আকর্ষণ ও বিকর্ষণ, লৌহ কাঁণকাকে 
আকর্ষণ. করা; ঝ[লাইয়া দিলে উত্তর 
দক্ষিণে অবাস্থাত ইত্যাদি । কিন্তু 
বিদ্যৎপ্রবাহ বন্ধ করিলেই লোহার 
ছাঁড়াটর সমস্ত চৌম্বক গুণ লোপ 
পায়। এইরূপ ব্যবস্থায় _ লোহার 
ছড়িটির,চারাদকের তারে যখন বিদ্যুৎ 
প্রবাহ চলিতেছে তখন উহাকে তাঁড়ৎ- 


ডুদ্বক_বলে।: শিল্পে ও আমাদের 


দৈনন্দিন জীবনে ইহার: বহু ব্যবহার 
আছে। অশ্বক্ষঃরাকার প্রবল শক্তিসম্পন্ন 
তড়ংচুদ্বক সাহায্যে আকৃষ্ট করিয়া 
ভারী ভারী লোহার বস্তু এক স্থান 
হইতে আর এক স্থানে বহন করা যায়। 
ভারী ইস্পাতের কড়ির কাছে চুম্বক- 
টিকে ব্রেনের সাহায্যে আনিলেই উহা 
কাঁড়টিতে টানিয়া লয়, পরে ক্রেনটিকে 
বাঞ্ছিত স্থানে লইয়া গিয়া বিদযযুৎ- 
প্রবাহ বন্ধ করিয়া দিলেই কাঁড়াট চুদ্ব- 


কের লোহা হইতে খসিয়া পড়ে । বহন : 


কারবার : সময় কোন বাঁধাবাঁধর 
প্রয়োজন হয় না । টেলিগ্রাফ, টোলি- 
ফোন, ডাঁকিবার বৈদ্যুতিক ঘণ্টা 
প্রভীত- আমাদের  নিত্যব্যবহার্য বহু 
জিনিসে তাঁড়ৎ"চুদ্বকই প্রধান উপাদান ৷ 
শেযোস্তাটিতে ঘণ্টা বাজাইবার দণ্ডটি 
এমন ভাবে একটি স্প্রিয়ে লাগানো 
থাকে যে, নাক্ষিয় অবস্হায় ঘণ্টা হইতে 
কিছ দুরে থাকে ।: একটি: বিদ্যুৎ 
চুদ্বক এমন ভাবে এ দণ্ডের ঠিক নীচে 
থাকে যাহাতে উহার মধ্য দিয়া বিদ্াং- 
প্রবাহ গেলেই উহা চৌদ্বকন্ব প্রাপ্ত হইয়া 
দ'্ডাউকে আকর্ষণ করে এবং আকৃষ্ট 
হইলে উহা. ঘণ্টাটির গায়ে লাগিয়া 
উহাকে... বাজায় । চুদ্বকের গায়ে 
যে. কুণ্ডলী আছে তাহার এমন 
ব্যবস্থা যে, দণ্ড তাহার পূ অব- 
স্থিতি হইতে: সারলেই_ প্রবাহ ছিন্ন 
হইয়া যায়, চুম্বক চৌদ্ৰকত্ব হারাইয়া 
ফেলে, দণ্ডাট স্প্রিং দ্বারা নিয়ন্লিত 
হইয়া প্ববিস্থায় ফিরিয়া যায় । গেলেই 
আবার প্রবাহ চলিতে থাকে, দণ্ড 
চৌম্বক শান্তিতে আকৃষ্ট হইয়া ঘণ্টাকে 
আঘাত করে। ইহার অনবরত পনরা- 
রৃত্তি হইতে থাকিলে পুনঃ পুনঃ দ্রুত 
ঘণ্টাধ্বান শোনা যায় । ঘণ্টার বোতাম 
যতক্ষণ টাঁপয়া রাখা যায় ততক্ষণ অবি- 
রাম ধ্বনি শোনা যায় । ইহাকেই বৈদযয- 
তিক ঘণ্টা (electric 911) বলে। 


ইলেকট্রো-ম্যাগনোটিক ওয়েভস :616০- 
tro-magnetic waves তাঁড়ৎ চুম্বকণয় 
তরঙ্গ নিভান্‌ ল্ুল্বক্জীত্র অহা 
( পদার্থ-বিদ্যা ) 


কোন বর্তনীর মধ্যে ৫০০ কম্পাঙ্কের 


১১০ 
পারিবর্তা বিদযুৎ-প্রবাহ ( high fre- 


quency " alternating current ) 
চালতে থাকিলে উহার চারপাশে 
প্রস্পরসাপেক্ষ একটি বৈদ্যুতিক ক্ষেত্র 
ও. একটি চৌম্বক ক্ষেত্র: সৃষ্টি: হয়। 
পাঁরবর্তনশীল চৌম্বক ক্ষেত্র বৈদয্যাতিক 
ক্ষেত্র উৎপন্ন করে, আবার পরি- 
বর্তনশীল বিদুৎ ক্ষেত্র হইতে চৌম্বক 
ক্ষেত্রের উৎপত্তি হয়। এই ক্ষেব্রগযল 
তরঙ্গাকারে চতর্দকে আলোকের বেগে 
ছড়াইয়া পড়ে । ইহা তাঁড়ং চুদ্বকীয় 
তরঙ্গ । ফ্যারাডের আবিষ্কৃত বিদদ্যুৎ 
ও চুম্বক শান্তর সম্পর্ক সম্বন্ধে 
ব্যবহারিক ফলের ভিত্তিতে বিখ্যাত 
গাণাতক ক্লার্ক ম্যাক্সওয়েল ফলিত 
গণিত প্রয়োগ কাঁরয়া ইহার তত্ত্বীয় 
ভাঁত্ত প্রতিষ্ঠা করেন এবং ইহাদের 
গাঁত আলোকতরঙ্গের সমান বেগযুক্ত 
দেখিয়া তিনিই প্রথম প্রস্তাব 'করেন যে, 
আলোক: তরঙ্গ এক প্রকার তাঁড়ং 
চুদ্বকীয় তরঙ্গ মান্র । তাঁহার মৃত্যুর 
আট বংসর পরে জামানি পদার্থীবদ্‌ 
হের্ৎস (Herz) পরীক্ষার দ্বারা 
ইহার বাস্তব আন্তত্ব প্রমাণ করেন। 
উহার কিছুদিনের মধ্যেই তৎকালীন 
তরুণ: ভারতীয় বিজ্ঞানী জগদীশচন্দ্র 
বস; এ পরাক্ষাগ্ীলর পঢুনরাবৃত্তি 
করিয়া হের্ৎসকে সমর্থন করেন। 
এই তরঙ্গগ্ীলই বর্তমান যুগের রেডিও, 
ঢোলফোন, রেডার ও বহুবিধ ইলেক- 
ট্রিক যন্ত্রপাতির প্রধান সণ্ডালক 
ইলেকট্রোমটার electrometer তাঁড়ং- 
মাপক বিল্যন্ম'ঘী (পদার্থ-বদ্যা)। 
স্থিতীয় ব্দ্যতাহিত হাট ফলকেরদ 


বৈজ্ঞানিক আঁভধান 


'বিভবান্তর (potential difference) 
মাপিবার যন্ত্র । কোন ইলেক্‌ট্রোস্কোপ 
যন্মে যাঁদ একটি মাপের দাগ কাটা 
স্কেল থাকে তাহা হইলে উহাকে 
ইলেক্‌ট্রো-মিটার হিসাবে ' ব্যবহার 
করা যায়। কোয়াড্যান্ট (uadrant), 


লিন্ডমান (Lindeman), টং 
(5008) ইত্যাদ কয়েক প্রকার 
চলতি ইলেক্‌ট্রোমিটারের নাম । 

ইলেক্‌্রোমোটিভ ফোর্স elec- 
tromotive force (E.M.F.) 


তড়িচ্ছালক বল বিহানুস্বাহুন্ত অন্ত 
(পদার্থবিদ্যা ) 

কোন বর্তনীতে ( circuit ) 
বদযৎকে আবরাম বহমান রাখিতে যে 
প্রয়োজনীয় চাপ কল্পিত হইয়াছে । 
ইহা মাপ কারবার একককে ভোল:ট 
বলে। কোন বর্তনীর রোধ ( re5i5- 
tance ) যাঁদ এক ওহম হয় ও তাহার 
মধ্য দিয়া এক আমাপিয়ার নিয়ত 
(8158৫) বিদ্যযৎ-প্রবাহ চালাইতে 
হয় তাহা হইলে যে চাপ প্রয়োজন হয় 
তাহাকেই এক ভোল্‌ট: ই. এম. এফ 
(E. M. চ) বলে। 
ইলেকট্রোমোটিভ [সারজ. electro- 
motive series তীঁড়ন্চালক শ্রেণী 
নিব ন্নাইন্ক গত (পদার্থ-বিদ্যা ) 

মৌল ধাতুগুলির অধাতু মৌল- 
গুলির সহিত রাসায়নিক বিক্রিয়া দ্বারা 
যে সকল যোগ উৎপন্ন করে তাহাদের 
স্থায়িত্ব অনুযায়ী তাহাদের পারঙ্গমতা 
নিধরিণ করিয়া সেই পর্যায়ে সাজাইলে 
যে শ্রেণী পাওয়া যায়। এই পায়ে 


বৈজ্ঞানিক অভিধান 


সঞ্জিত ধাতুগুলৈর যে-কোন দুইটিকে 
যাঁদ কোন 'বিদ:ং-উংপাদক সেলে 
উপরাদকের: ধাতু তাহার নিম্নস্থ ধাতুর 
তুলনায় সেলের নেগেটিভ, তড়িং-দ্বার 
ও নিম্নস্থ ধাতু পাঁজাটভ তঁড়ংদবার 
হইবে । সেলের  তীঁড়চ্চালক : বল 
(৪.1. F) ও শ্রেণীতে ধাতু দুইটির 
মধ্যে অন্তর অনুযায়ী হইবে ; অর্থাৎ 
শ্রেণীতে উহাদের  অবাস্থিতির অন্তর 
বেশী হইলে বলও বেশী পাওয়া যাইবে 
ইত্যাদদ। ইহাকে ইলেকট্রো কেমিক্যাল 
সারজও বলা হয় । 
ইলেকট্রোলিসিস electrolysis 
তাঁড়দাবন্লেষণ  নিনূ-নিহউা 
(রসায়ন-বিদ্যা ) 

কোন যৌগের দ্রবের মধ্য দিয়া 
বিদ্াৎপ্রবাহ চালাইয়া যৌগটির উপা- 
দানগ্ীলকে পৃথক করার পদ্ধাত। 
শুদ্ধ জল বিদযাৎ-পারিবাহী নয় ; কিন্তু 
উহাতে লবণ, আযাসড বা ক্ষার দ্রবীভূত 
কারিলে: উহা বিদ্‌ৎ-পাঁরবাহী হইয়া 
উঠে। তাহার কারণ যৌগ্রগ্নীল জলে 
দ্রবীভূত হওয়ায় সঙ্গে সঙ্গে বিয়োজিত 
হইয়া বিদদ্যতাহিত পরমাণু বা মুলকে 
অথাৎ আয়নে পারণত হয়। যেসকল 
বস্তু এইভাবে দ্ববণের সময় হয় পূর্ণতঃ 
বা আংশিক ভাবে আয়নিত. হয় 
তাহাদের. ইলেকা্রোলাইট ( electro- 
1০) বলে। দ্রবের মধ্যের তাঁড়ং 
দ্বার বিদদ্যতাহত করিলে পজিটিভ 
আধানয্যস্তু আয়ন নেগেটিভ তীঁড়- 
দ্বারের দিকে আকৃষ্ট হয় এবং নেগেটিভ 


১১১ 


সেখানে বিপরীতভাবে আহত তীঁড়ং- 
দ্বারের স্পর্শে প্রশমিত হয় এবং 
উদাসীন কণাগলি হয় তাঁড়ৎদ্বারের 
উপর জমিতে থাকে, নয় দ্রবের অন্যান্য 
উপাদানের সত রাসায়নিক বিক্লিয়ায় 
রত হয় ।_বিদ্যৎশক্তির সহিত রাসা- 
য়নিক বিক্রিয়ার সম্পর্ক ফ্যারাডে দুইটি 
সূত্রে গ্রাথত করেন, উহাদের তাঁড়ং 
বিশ্লেষণ সূত্র (Laws of Electro- 
15515) বলে । (১) তঁড়ং বিশ্লেষণ 
কালে তড়িং-দ্বারে যতখানি বস্তু পরি 
ন্যস্ত হয় তাহা দ্রবের মধ্যে সঞ্চালিত 
বিদন্যতের সহিত সমানুপাতিক এবং 
(২) যাঁদ একই পাঁরমাণ বিদ্যৎভিন্ন 
ভিন্ন তড়িৎ বিশ্লেষণ সেলের মধ্যে 
রক্ষিত বিভিন্ন তাঁড়ং বিশ্লেষ্য দ্রবের 
(electrolyte ) মধ্যে চালানো হয়, 
তাহা হইলে ভিন্ন ভিন্ন তাঁড়ং-দ্বারে যে 
সমস্ত বস্ত্ত পাঁরন্যন্ত হইবে তাহাদের 
অনুপাত : বক্ত্তগুলির রাসায়ানক 
তুল্যাঙ্কের (chemical  601- 
valent) অনুপাতের সমান |. এই 
সূন্রদ্বয়ের একটি লাব্ধ এই যে, 
প্রত্যেক বস্তুর তুল্যাঙ্ক_ পরিমাণ 
জমা কাঁরতে একই পরিমাণ বিদ্যুৎ 
লাগিবে। ইহার পরিমাণ ৯৬, 6০০ 
কুলোঁ, এবং 'ইহাকে এক ফ্যারাডে 
(Faraday )" বলা হয় আঁবিচ্কতরি 
জম্মানার্থে।  তাঁড়দবশ্লেষণ শিল্পে 
বহন ব্যবহৃত ৷ বিশেষ করিয়া ধাতু 
নিহ্কাশনে ও তাড়িং 'লেপনে ইহা 
অত্যন্ত কাজে লাগে । এই পন্ধত 
ব্যবহার না কারলে আযল:মিনিয়াম এত 
সহজপ্রাপ্য ও সুলভ হইত না । 


১১২ বৈজ্ঞানিক অভিধান 

ইলেক্ট্রোস্কোপ 61900090079 কিছ; রাসায়নিক যৌগ ইহার নীচে 
তাঁড়বাঁক্ষণ জিল্মন্থহবী  (পদার্থ- রাখা থাকে। 

বিদ্যা) ইলেক্‌ট্রোস্টাটিক্‌স electrostatics 


কোন বস্তুতে স্থিতাঁয় বিদ্যুতের 
আধান আছে কিনা তাহা পরাক্ষা 
করিবার যন্ত্র । একটি কাচের জারের 
মুখটি একটি অন্তরক ( insulator ) 
ছিপি দিয়া বন্ধ করিয়া ছিপির মধ্য 
দিয়া একাট ধাতুনার্মত সরু ছড়ি 
ঢুকানো হয়! ছাঁড়র মাথায় একট 
গোল চ্যাপ্টা থালা থাকে। জারের 
ভিতরে: ছড়ির অপর প্রান্তে দুইটি 
শোলার ক্ষুদ্র বল সূতা দিয়া ঝোলানো 
থাকে বা দুইটি আত মাহ সোনার 
পাত আটকানো থাকে । জারের গায়ে 
পাতের সঙ্গে সমরেখায় দ্‌ইদিকে দুইটি 
টিনের ফলক লাগানো থাকে, উহা 
বাহিরের অনুরুপ ফলকের সহিত যযন্ত 
থাকে । উপরের -ফলকটিতে. কোন 
তাঁড়তাহিত বস্তুর সংস্পর্শ ঘাঁটলে 
ছড়িটি সম্পণে'ভাবে আহত: হয় এবং 
শোলার বল দুইটি বা স্বর্পন্র দুইটি 
একই প্রকারের আধানযুক্ত - হওয়ায় 
“সদৃশ আধান বিকর্ষণ করে (Like 
charges repel)”—এই সূত্র অনুযায়ী 
পরস্পর হইতে দুরে যাইবার চেষ্টা 
করে; কাজেই উহাদের প্রান্ত বিস্ফারিত 
হয়:। উহার পরিমাণ দেখিয়া কতখানি 
আধান বোঝা যায়ঃ আর কী ধরনের 
আধান, পাঁজাটভ বা নেগেটিভ তাহাও 
বোঝা যায়। যন্তরটিতে ঠিক- কাজ 
পাইতে হইলে উহার ভিতরটা সম্পূর্ণ 
জলীয় বাঙ্গ শোষণ কারতে পারে এরূপ 


স্থির িদ্যৎ [বাংলা ও হিন্দী] 
( পদার্থ-বিদ্যা ) 

প্রবাহবর্জিত তাঁড়িতাধান_ সংক্রান্ত 
তত্ব। ইহা চলাবিদযতের (478- 
mic ‘or current 61০01010109 ) 
বিপরীত । ঘর্ষ'ণজাত বিদযাংআধান 
ও এককালান 'বিদদ্যুৎমোক্ষণ ইহার চচরি 
বিষয় ৷ 
ইলেক্‌ট্রোস্টাঁটক জেনারেটর electro- 
static generator ( পদার্থ-বদ্যা ) 

সাম্প্রাতক পারমাণাবক: গবেষণায় 
ব্যবহৃত বিদযাৎবিভব উৎপাদক যল্ল। 
ইহাদের কোন কোনাঁটতে প্রায় “এক 
কোটি ভোল্‌ট পারিমাণ বভবান্তর 
(P. D.) লাষ্ট করা সম্ভব হয়। 
ভ্যানাড গ্রাফ ( Van de Graaf ) 
উদ্ভাবিত যন্তাট এই সম্পর্কে বিশেষ 
পাঁরচিত ৷ বিদ্যালয়ে প্রদর্শিত উইম্‌স- 
হাট মোসন ( Wimshurst mach- 
ine) ইহার আদিম সংস্করণ বলা 
চলে 15১ 
ইস্কেসিয়া  1908619 হখালিদ্ধ 
হন্ধাকসনা (চিকিৎসা-বিদ্যা ) 

কোন বিশেষ ধমনীর রোধ হেতু 
অঙ্গপ্রত্যঙ্গের কোন বিশেষ স্থানে 
আংশিক বা সম্পূর্ণভাবে রক্ত চলাচল 
বন্ধ হওয়া । 


ঈ 


ঈস্ট Jৎগ58 হকীৰ (উদ্ভিদ্‌-বিদ্যা) 
ক্লোরোফিলবর্জি'ত ' অভ্ব্যন্তির 


বৈজ্ঞানিক: অভিধান 


নিম্নভ্তরের উদ্ভিদ: । ইহারা ফানজাই 
(Fungi ) শ্রেণীর এককোষা জীব। 
ইহারা শর্করাকে আযলকোহল ও কার্বন 
ডাই-অক্সাইডে বিশ্লিষ্ট করিয়া জীবনী 
শান্ত সংগ্রহ করে এবং অযৌন উপায়ে 
বংশ বৃদ্ধি করে।  সুরাশীশল্পে ও 
পাঁউরুটি তৈয়ারীতে উপাদানগুলিকে 
গাঁজাইবার জন্য ইহার ব্যবহার সর্বন্র 
প্রচালত। চিকিংসকগণ খাদ্যে প্রোটিনের 
অভাব পুরণ কারবার জন্য ইহা খাদ্যের 
সহিত ব্যবহার করিবার পরামর্শ দেন । 
ইহা হইতে একপ্রকার এনজাইম পাওয়া 
যায়, যাহা গাঁজানোর কাজে লাগে । 


উ 


উইন্ড i॥৫ বাতাস হু ( আবহ- 
বিদ্যা ) 

সচল বায়ু! কাছাকাছি দুই স্থানে 
বায়; চাপের পার্থক্য ঘটলে বায়ু 
উচ্চচাপযান্ত স্থান হইতে নিম্নচাপযুক্ত 
স্থানের দিকে প্রবাহিত হয়। প্রবাহ যদি 
দীর্ঘ হয় তাহা হইলে পৃথিবীর আহক 
গতির জন্য উহার পথ বাঁকিয়া যায়। 
বেগের তীব্রতা দ্বারা বাতাসের শ্রেণী 
বিভাগ করা হয়। উহাকে বোফোর 
স্কেল (Beaufort Scale) বলে। 
ভূপ্‌ষ্ঠের কতক কতক স্থানের মধ্যে 
স্থায়ী চাপের পার্থক্য থাকায় কয়েকটি 
বাতাসের  স্রোতও স্থায়িভাবে পাওয়া 
যায়, যেমন আয়ন বায় (Trade 
Wind ), প্রত্যায়ন বায়ু (400. 
Trade Wind) ইত্যাদি । দক্ষিণ 
এশিয়ার মৌসুমী বায়? (monsoon ) 
একটি বিশেষ বায়দপ্রবাহ:। সমাদ্রতীরে 

৮ 


১১৩ 


দিনমানে স্থলের দিকে ও রাত্রে সমদুদ্রের 
দিকে বায় প্রবাহিত হয়, ইহা স্থানীয় 
বায়ু (19০৪1 wind )। ভৌগোলিক 
সংস্থানের জন্য অনেক স্থানে এইরূপ 
বিশেষ বায়নপ্রবাহ লক্ষ্য করা যায়। 
নিরক্ষবৃত্তের কাছে একটি স্থান আছে 
যেখানে - বাতাস নাই বাঁললেই হয়, 
উহাকে শান্তবলয় (৫০10701) বলে৷ 
জাহাজ যখন পালে চলিত তখন এই 


স্থান নাবিকদের আতঙ্কের কারণ ছিল। 
উইণ্ডপাইপ ৮100212  ম্বাসনাল 
( শারীরবৃত্ত ) 

বৈজ্ঞানিক: নাম  ট্র্যাকিয়া 
( trachea ) | 
উইন্টার Winter শীত খতু [বাংলা 
ও হিন্দী ]( ভূগোল ) 


উত্তর গোলার্ধে ডিসেম্বর হইতে 
ফেব্রুয়ারী ও দক্ষিণ গোলার্ধে জুন 
হইতে আগস্ট. মাসে দিনের স্থিতিকাল 
অপেক্ষা রান্লের স্থিতিকাল বেশী 
হওয়াতে ভু-প্‌ষ্ঠে দিনে সপ্চিত তাপ 
অপেক্ষা রাত্রের বজতি তাপ বেশী হয় 
এবং আবহাওয়ার উষ্ণতা কম হয় । এই 
ঝতুকে সেই জন্য শীত বলে । 
উইমজহাসর্ট মেসন Wimshurst 
machine ( পদার্থ-বিদ্যা ) 

স্থিতীয় বিদ্যুৎ: উৎপাদনের যন্ত্র 
বিশেষ৷ ইহার প্রধান অঙ্গ একটি 
অন্তরক বক্তুনাম'ত চাকা, তাহার 
দুই দিকে অনেকগ;ল টিনের পাত 
লাগানো আছে। পাতগলি কেহ 
কাহারও সাঁহত সংযুক্ত নয়। চাকা 
ঘোরাইতে থাকিলে পাতগ:নলে একটি 
আহিত বস্তুর সামনে আসে আর সেই 


১১৪ 


মুহুর্তে অপরাদকের পাতে যেআধানের 
আবেশ হয় তাহা আর একটি অংশ 
দ্বারা সংগৃহীত হয়। তাহার পর 
ইহার নিজের আধান আর একটি 
সংগ্রহকারীকে আহিত করে। সংগ্রাহক 
অংশগঢ়লি ধাতুনির্মি'ত চিরুনি, উহার 
দাড়াগডলি তাঁক্ষয । এই তাঁক্ষ] অগ্রভাগ 
হইতে যে বিদ্যৎমোক্ষণ হয় তাহা 
মধ্যবর্তী বায়দ্তরকে আয়নিত করায় 
চির্দানর সহিত টিনের পাতের সংস্পর্শ 
প্রয়োজন: হয় না, কাজেই উহা ঘর্ষণ 
জানত ক্ষয়ের হাত হইতে নিম্তার পায় । 
এই যল্ত্কে হাত দ্বারা ঘুরাইয়া তিন- 
চার হীন্চি বিদ্যাৎ স্ফুলিঙ্গ ( spark ) 
সৃষ্টি করা যাইতে পারে। 
উইলাকনসন্‌ Wilkinson 0 
(১৯২১: ) ইংলন্ডে জন্ম ও শিক্ষা । 
আমেরিকায় হার্ভ'ড বিশবাবিদ্যালয়ে 
গবেষণা করিয়া ১৯৫০-৫৪ সালেরমধ্যে 
ধাতু জাঁড়ত জৈব রাসায়নিক যৌগ- 
দের সংগঠন ব্যাখ্যা ও সংশ্লেষণের 
জণ্য ১৯৭৩ সালে রসায়ন বিদ্যায় যুগ্ম- 
ভাবে নোবেল প:রস্কার পান । 
উইলসন Wilson, — Charles 
Thomson Rees (১৮৬৯-১৯৫১) 
ইংরাজ পদার্থবিজ্ঞানী । আয়নিত 
পারমাণাবক. কণিকার গতিবিধি নিরী- 
ক্ষণ করার - জন্য একটি বিশেষ বন্দ 
জন্য বিখ্যাত । উহাকে 
( Wilson Cloud Chamber ) বলা 
হয়। উহার প্রধান অঙ্গ একটি কাচের 
বায়নরোধা প্রকোষ্ঠ । সেটিকে সম্পূর্ণ 
ধণলশন্য করিয়া জলায় বাল্পে পণ 


বৈজ্ঞানিক অভিধান 


করিয়া হঠাৎ চাপ কমাইয়া এমন 
অবস্থায় আনা হয় যে, প্রকোম্ঠের 
ভিতরটা বাষ্প দ্বারা আতিপূত্ত (super 
saturated) হয়, কিন্তু সম্পূর্ণ ধুঁলি- 
শুন্য হওয়ার জন্য বাষ্প জলকণায় 
পরিণত হইতে পারে না। এই অবস্থায় 
যাঁদ উহার মধ্য দিয়া কোন আয়নিত 
কণা বা আয়ন সুষ্টিক্ষম কোন বিদয্যু- 
তাহিত কণা কাচ ভেদ কাঁরয়া ভিতরে 
যায় তাহা হইলে তাহার গতিপথ 
ঘনীভূত বাজ্পের মেঘরেখা দ্বারা দৃশ্য 
হয়। উহার ছবি তুলিয়া কাণকাদের 
গতিপথের স্থায়ী চিত্র রাখা যায় বা 
খালি চোখেও পর্যবেক্ষণ করা চলে । 
১৯১১ সালে উদ্ভাবিত এই ঘন্টি 
এখন পারমাণবিক গবেষণায় অপরিহার্য 
হইয়া দাঁড়াইয়াছে। উইলসন ১৯২৭ 
সালে কম্প্টনের সাহত ষ্ঃগ্মভাবে 
নোবেল প্ঢরুকার পান । 
উড ৮০০৭ কাষ্ঠ [ বাংলা ও হিন্দী ] 
(উদ্ভিদ্‌-বিদ্যা ) 

বৃক্ষের কাণ্ড ও শাখা-প্রশাখা যে 
কঠিন তত্তুময় বস্তু দ্বারা গঠিত। 
ইহার বাইরঙ্গ বল্কল দ্বারা আবৃত । 
কোন কাণ্ড বা শাখা কাটলে ভিতরে 
কতকগুলি অঙ্গরায়াকার স্তর দেখা 
যায়। বল্কলের ঠিক নীচের স্তরটি 
জীবিত কোষ দ্বারা গঠিত, নাম 
ক্যামবিয়াম স্তর (০8710018901), 
এই  স্তরেই কাণ্ডের বৃদ্ধি ঘটে। 
কোষগ্দীল পরিণত হইলে .বজ্কলকে 
দুরে সরাইয়া দেয়, তাই তাহার চেহারা 
ভাঁজ-খাওয়া, গাঁট বাহির করা, উচ্চাবচ 
হয়। _ক্যামাবয়াম ভ্তরের পরেই রসবহ 


তি 


বৈজ্ঞানিক অভিধান 


কাজ্ঠের (58 ৮০০৫.) স্তর । এই 
স্তর দিয়া রস মূল হইতে পন্র পর্যন্ত 
সপ্তারিত হয়। ইহার পরেই নিক্ষিয় 
কঠিন কাঠের স্তর ৷ কাণ্ডের কেন্দুস্থলে 
বৃক্ষের মজ্জা (701), ইহাই বৃক্ষের 
আদিম ভিত্তি। শাখাগুুলি এই স্তর 
হইতে বাহির হয় । বৃক্ষের বয়স যত 
বাড়ে, স্তরের সংখ্যা তত বাড়িতে 
থাকে। উহা দেখিয়া বৃক্ষের বয়স 
বোঝা যায়। কাষ্টের প্রধান উপাদান 
সেলমলোজঃ প্রায় শতকরা ৭০ ভাগ, 
িগানন (Lignin) শতকরা ১৮ 
হইতে ২৮ ভাগ । ইহারা কান্ঠের 
কোষগনীলকে জড়াইয়া মজবুত করে । 
ইহা ছাড়া শতকরা '২ হইতে ১ ভাগ 
অজৈব পদার্থ আছে, কাঠ পড়িয়া 
গেলে যাহা ছাইয়ের মধ্যে থাকে । 

উডওয়ার্ড Woodward, R. B. 
(১৯১৭ -) আমোরকার  যযুন্তরাচ্ট্রের 
বোস্টন শহরে জন্ম ও শিক্ষা । পরে 
{বিশ্ববিখ্যাত মাসাচিউসেট্‌স্‌ ইন্‌ স্টি- 
টিউট অব টেক্নলজি হইতে মাত্র ২০ 
বৎসর বয়সে রসায়ন বিদ্যায় ডক্টরেট 
লাভ । দ্বিতীয় মহাযুদ্ধের সময়ে 
কুইনাইনের অভাব নিবারণ করার জন্য 
কুইনাইন সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ 
করার জন্য ১৯৪৪ সালে সুখ্যাত হন । 
পরে নানা জাঁটল অণুর সংশ্লেষণ 
পদ্ধতি নির্ণয় করেন৷ শেষে ক্লোরোফিল 
সংশ্লেষণ করে ১৯৬৫ সালে রসায়ন 
বিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। 
উদ্ড 0800 ক্ষত [ বাংলা ও হিন্দী ] 
€চিকিৎসাশীবদ্যা ) 

চর্ম বা দেহের নরম কলায় (soft 


১৯১৫ 


tissues) ছেদ। ইহা আঘাতজানত: 
বা অস্বপ্রয়োগজানত হইতে পারে। ক্ষত 
হইলেই সেখানে রন্তরস ( plasma). 
জমে, তারপর যখন রন্তরস তন, 
(coagulation) জন্য কাঠিন্য লাভ 
করে তখন ক্ষতের দুই দিকের ধার টান, 
পড়িয়া জুড়িয়া যায়। তাহার পর 
নূতন কলা জন্মায় এবং ক্রমে কৈশিক 
শিরা ও ধমনীর উৎপত্তি হয় । কিন্তু 
যেখানে কিছ কলা বাহির হইয়া 
গিয়াছে, সেখানে দানা বধিয়া কলার 
উৎপত্তি হয়, তবে সমস্ত পূরণ হয় না, 
গর্ত বা দাগ থাকিয়া যায় । 
উল্ফ বটল Wolff bottle 
(রসায়ন-বিদ্যা ) 

রাসায়নিক বাঁক্ষণাগারে ব্যবহৃত দ;- 
মুখী কাচের বোতল, তলাটা সমতল । 

উ 

উজ্‌ 9926. 'সন্ধুকদ* ‘ভা ঘুণন্ধ 
(ভূ-বিদ্যা) 

মহাসাগরের একেবারে তলদেশে 
যে কর্দম পাওয়া যায়। ইহার উৎস 


বশেষ। প্রথমটি প্রশান্ত মহাসাগরের 
উষ্ণমণ্ডলে প্রায় ৫০ লক্ষ বর্গমাইল 
জ:ড়য়া আছে, দ্বিতীয়টি সাধারণতঃ 
কুমের, প্রদেশের সাগরতলে পাওয়া 


১১৬ 


যায়। অজৈব উৎসজাত কর্দকে লাল 
কাদা, বলে। উহা. ৪০০০. মিটার 
' গভীরে প্রশান্তমহাসাগর তলের অর্ধেক 
জ্যাড়য়া আছে। : উহা প্রায় আগ্নেয়- 
গারির ভঙ্গের সহিত খনিজ  বদ্তুর 
ক্ষয়াবশেষের মিশ্রণ । 


এ 


এওরটা 40৫ মহাধমনী [বাংলা 
ও হিন্দী] (শারীরব্ত্ত) 

দেহের মুখ্য ধমনী (artery) । 
ফুসফুস ছাড়া দেহের সমস্ত অংশে রক্ত 
সঞ্চালনের প্রধান নালী। হৃংপিণ্ডের 
বাম নিলয় (ventricle) হইতে বাহর 
হইয়া কিছু দুর উধ্থগামী হইয়া মেরু" 
দণ্ডের সামনে দিয়া নীচের দিকে 
প্রসারিত হইবার পর শাখা-প্রশাখায় 
বিভক্ত হইয়া সমস্ত প্রত্যঙ্গে শোধিত 
রন্ত সরবরাহ করে। ইহার ব্যাস প্রায় 
৩ সোণ্টামটার, ইহাকে ঘিরিয়া প্রায় 
পঞ্চাশ স্তর যোগ কলার (connec- 
tive tissue ) সমকৌন্দ্রক অঙ্গরীয়ক 
আছে, যাহাতে ইহা মজবুত ও যথেষ্ট 
স্থিতিদ্থাপক হয়। 
এক্‌জিমা €০7em৷এ কাউর জ্রাসন 
( চাকৎসা-বিদ্যা ) 
1 চর্মারোগবিশেষ । চুলকানি, রস- 
কাটা, ফাটা, ছাল উঠা, চর্মের কক্শতা 
প্রভৃতি ইহার লক্ষণ ।...চর্মের কোন 
স্থান স্থানীয় কারণে উত্যন্ত- হওয়া, 
বাত, নেফরাইটিস, ডিসপেপাসিয়া, 
অ্তারন্ত স;রাপান হইতে এই রোগ 
জন্মায় । কোন কোন ক্ষেত্রে বংশগতির 


বৈজ্ঞানিক অভিধান 


গণ এই. রোগের স্থানটি সর্বদা 
বাঁজবারক ওধধের লোশন দিয়া 
ভিজাইয়া রাখা ও আ্যালার্জ প্রাত- 
রোধক ওঁষধ সেবন ব্যবস্থা করেন । 


এক টোডার্ম' ectoderm ( জীববিদ্যা ) 

অভিব্যন্তির নিম্নন্তরের যে সকল 
জীব দুই কোষ স্তর বিশিষ্ট থাকিয়া 
গিয়াছে, যেমন হাইদ্রা (2578) বা 
জেলিফিশ তাহাদের বহি্ভর । ভিতরের 
স্তরকে এনডোডার্ম ( endoderm ) 
বলে। 


একটোগ্লাজ্ম 
( জাঁবাবদ্যা ) 

রিজোপডা (Rhiz0poda) নামক 
এক গোষ্ঠী প্রোটোজোয়ার কয়েক বর্গ 
আছে, যাহাদের দেহ খানিকটা 
প্রোটোগ্লাজম ছাড়া কিছ; নয়। ইহা" 
দেরই একটু উন্নত স্তরে এককোষা 
প্রাণীর কোষটা স্বতন্ব্রভাবে বোঝা যায় 
এবং উহার বাহিরের একটা মাহ স্তর 
থাকে তাহা যেন ভিতরের অপেক্ষা ঘন, 
অর্থৎ কোষপ্রাচীরের উপক্রম হইয়াছে 
মনে করা যাইতে পারে। এই ভ্তরকে 
একটোগ্লাজম বলে ৷ ভিতরের জোলো 
অংশকে এনডোপ্লাজম (endoplasm) 
বলে। উভয়েই কোলয়ড অবস্থায় 
থাকে, কিন্তু উহাদের মধ্যে স্থির 
সীমানা থাকে না। 


একবোলিক্স  ৪০১০11০9 (চিকিংসা- 


ectoplasm 


বৈজ্ঞানিক অভিধান 


কালপর্র্ণ হওয়ার আগেই প্রসবকার্ষ 
শর করানোর জন্য ব্যবহৃত হয় । 


একলামাশিয়া ৪75১৭ ( চাকংসা- 
বিদ্যা) 

প্রসূতির রোগাবশেষ। গভারবস্থায় 
রক্তের যে সব পরিবর্তন হয়, তাহা 
হইতেই ইহার উৎপত্তি । প্রবল আক্ষেপ, 
রক্তচাপের আধিক্য, বুকের ক্রিয়া ঠিকমত 
না হওয়া ইহার লক্ষণ ৷  আক্ষেপের 
জন্য ভূণের ক্ষাত হইতে পারে এবং 
মাতারও জীবন-সংশয়ের আশঙ্কা আছে 
বলিয়া ইহা অতি বিপজ্জনক রোগ 
বাঁলয়া গণ্য হয়। মুগ্রীরোগের 
লক্ষণের সাহত এই রোগের লক্ষণের 
অনেক মিল আছে । 


একসক্রিশান. excretion 


হুংএলল ( শারীরবৃত্ত) 


যে নৈসার্গক প্রক্রিয়ায় প্রাণদেহ 
হইতে বর্জ্য অংশ নিক্কান্ত হয় । এক- 
কোষী প্রাণীদের বাতিল অংশ কোষের 
গান্র দিয়াই নিক্কান্ত হয় । উদ্ভিদের 
বর্জনীয়. অংশ গ্যাসাকারে স্টোমাটা 
(stomata ) নামক ত্বকের ক্ষুদ্র ক্ষুদ্র 
ছিদ্র দ্বারা নির্গত হয় । মানবের মত 
আঁভব্যন্তির উচ্চ পর্যায়ের প্রাণীদের 
নানা প্রকার বিশেষ ইন্দ্রিয় দ্বারা এই 
কার্য নিষ্পন্ন হয়ঃ যেমন বুক দ্বারা 
মন্তরাকারে, ফুসফুস হইতে প্রশ্বাস 
রূপে, মলদ্বার দিয়া কঠিন বন্তু সকল 
ও রোমকূপ হইতে ঘর্মের সাহত। ইহা 
জীবনের অন্যতম মুল লক্ষণ বাঁলয়া 
বিবোঁচত হয়। 


রেচন 


১১৭ 


এক্সট্রোভা্ট* extrovert or 
(extravert ) বহির্বত নল্থিম্‌ ভৰ 
(মনোবিদ্যা ) IS 
বিখ্যাত মনোবিজ্ঞানী ইয়ুং-এর 
মতে সভ্য মানুষকে দুই প্রধান ভাগে 
ফেলা যায়-_-বহিবৃতি ( extrovert ) 
ও অন্তবূতি (introvert)। প্রথমাটকে 
আমরা সমাজে মিশুক লোক বলি। 
[তান একা থাকা মোটে পছন্দ করেন 
না, লোকজনের সঙ্গে হৈ-হল্লা করিয়া 
জীবনটা কাটাইয়া দেন। ই'হারাই 
বিষয়ী লোক হন, সকল দিকের একটা 
ব্যবহারিক মীমাংসা করিয়া চলেন, 
সুক্ষ ন্যায়-অন্যায় বিচার ও ঘটনার 
গভীর বিশ্লেষণের সময়ও ইহাদের 
নাই, ধৈর্যও থাকে না। যাহারা অন্ত- 
বৃতি (introvert ) তাঁহারা নিজের 
মনের মধ্যে ডুবয়া থাকিতে ভালবাসেন, 
লোকজনের সঙ্গে মেলামেশা খুব পছন্দ 
করেন না। কবি, : অতীন্দিয়বাদী, 
ইত্যাদি এই ভাগে পড়েন । 


এক্সপানসান expansion 
সাহ (পদার্থাবদ্যা ) 
তাপবৃদ্ধির সাহত বদ্তুদের আয়তন 
বৃদ্ধি । গতীয় সুত্ৰ (kinetic theory) 
অনুসারে তাপ বৃদ্ধি পাইলে পদার্থের 
অপদদের কম্পনের বিস্তার বেশী হয়, 
কাজেই সমগ্র বস্তুটির আয়তন বাড়য়া 
যায়। এক ক্রমাঙ্ক উষ্ণতা বৃদ্ধিতে 
( unit rise of temperature ) নিম্ন 
উষ্ণতায় বস্তুর দৈর্ঘ্যের যে ভগ্নাংশ 
বৃদ্ধি পায় তাহাকে প্রসারাঙক (০০০- 


প্রসারণ 


১১৮ 


cient of expansion) বলে । দৈর্ঘ্য 
ছাড়া ক্ষেত্রফল ও ঘনফল লইয়াও এই- 
রূপ প্রসারাঙ্ক হয়। গ্যাস ও তরল 
পদার্থের ক্ষেত্রে শেষোক্ত দুটিই প্রযুক্ত 
হয়। 
এক্সপেক্‌টোর্যাণ্টস expectorants 
প্কঢ্বীছুভ্রাহন্ক ( চিকিৎসা-বদ্যা ) 

যে সমস্ত ওষ্ধ প্রয়োগ করিলে 
শবাস'নালীর অভ্যন্তরস্থ ক্ষরণগুলি 
অপস্‌ত হয় । সদ‘, কাশি, ব্রঙ্কাইটিস, 
নিউমোনিয়া, যক্ষ্মা, হাঁপানি প্রভৃতি 
রোগে এই ধরণের ওষধ প্রয়োগ করা 
প্রয়োজন হয়। ইউক্যালিপটাস তৈল, 
মেহুল, বেনাড্রিল ইত্যাদি এই শ্রেণীর 
সুপরিচিত উদাহরণ । 
এক্সপোনেণ্ট exp০৷e৷৫ সুচক ঘানান্দ 
(গণিত ) 

বাঁজগণিতে এক রাশিকে নিজেকে 
দিয়া একাধিকবার গুণ করিলে যে 
সংখ্যা পাওয়া যায় তাহাকে সংক্ষেপে 
লিখিবার জন্য নিজেকে দিয়া কতবার 
গুণ করা হইয়াছে তাহাকে ডানদিকে 
উপরের দিকে একটি রাশি লিখিয়া 


সুচনা করা হয় বলিয়া এ রাশিকে 
সন্চক বলে। 
যেমন /-&+ বললে ) =X 


XX X এই বুঝায়, এখানে *-এর ডান* 
দিকে উপরের যে রাশি লেখা হইয়াছে 
সেই ৩:কে সক বলে। ইহার. অপর 
ইংরাজী নাম 15৩1 কোন রাশির 
মান যাঁদ আর একটি রাশির উপর 
নির্ভর করে তাহা হইলে প্রথমটিকে 
দ্বিতীয়ের. অপেক্ষক ( function ) 
বলে। যেমন, উপরোস্ত উদাহরণে 


বৈজ্ঞানিক অভিধান 


কে *-এর অপেক্ষক বলে৷ অপেক্ষক 
যদ এমন ভাবে প্রকাশ করা যায় যে, 
সূচকে দ্থান পাইয়াছে তাহা হইলে 
উহাকে সূচক-অপেক্ষক ( exponen- 
tial functions ) বলে । 

যথা 5-2*। এখানে %, »-এর 
সূচক অপেক্ষক। এইর্প একটি 
সূচক-অপেক্ষক ৪*-কে এক রাশি শ্রেণী 
দ্বারা প্রকাশ করা যায়__- 


গু 
14 
i 278 
xn 
+ = +-..4 
৫ 


ইহাকে সূচকণশ্রেণী (exponential 
5€rie5 ) বলে। উপরোন্ত শ্রেণীতে »- 
এর স্থানে 1! বসাইলে, €-এর মান পাই 
1 1 

দিদা 


কিন 


LA” 

এই সংখ্যাটি প্রাকৃত লগরিদ্‌মের 
(natural logarithm) নিধান 
( base ) | 
এক্সগ্লোসিভূস ৎx105ive৪ বিস্ফোরক 
নিংদ্মীন্ক (রসায়ন বিদ্যা ) 

যে সব বস্তু হঠাৎ গ্যাসাকারে 
পরিবর্তিত হইয়া প্রতিবেশে অস্বাভাবিক 
চাপ সৃষ্টি করে। ইহাদের প্রধানতঃ 
দুই শ্রেণীতে ভাগ করা যায় - প্রথমাট 
বিস্ফোরণ ঘটাইতে হইলে হয় অগ্নি- 
সংযোগ করিতে হয়, না*হয় জোরে 
ধাক্কা মারিতে হয়, দ্বিতীয় টিতে তাহার 
কোন প্রয়োজন হয় না। প্রথম শ্রেণীর 
গুলিই মানুষের কার্ষে বা অপকার্যে 


বৈজ্ঞানিক অভিধান 


লাগে, যেমন বারুদ; িনামাইট, 1টি- 
এন-টি ইত্যাদি । নাইট্রোজেন ও আয়ো- 
ডিনের যৌগ দ্বিতীয় শ্রেণীর উদাহরণ ৷ 
বিস্ফোরণকে  নিয়ন্্পণ. করিতে না 
পারিলে তাহা দ্বারা শুধু অপকাষইি 
হয়। বর্তমানে পারমাণবিক বোমা 
'বিস্ফোরকের মুকুটমাঁণর আসন আঁধকার 
করিয়াছে। পাবার মহাশান্তধর 
দেশগ্ীল ইহার. - বিস্ফোরকশান্ত 
ক্রমাগত বাড়াইবার চেষ্টা করিয়া 
চলিয়াছে ৷ 
এক্স-রে স-ঞ্ড এক্স রশ্মি হক্কল ন্কিবযা 
( পদার্থবিদ্যা ) 

আতি হুস্ব দৈর্ঘেযর তাঁড়চ্চৌম্বক 
তরঙ্গরাজি । ইহাদের তরঙ্গ-দৈর্ঘ্য '০১ 
হইতে ১০ জ্যাংসুট্রম একক (এক 
আযাংসন্রম = এক মিটারের সহস্র কোটি 
ভাগ )।. আলোকরা*মর তরঙ্গ-দৈর্ঘেযর 
প্রায় সহস্র ভাগ হুস্ব বলিয়া যে সব 
বস্তু-দশ্য আলোতে অনচ্ছ তাহারা 
এক্স-রের কাছে স্বচ্ছ । দৃশ্য আলো- 
কের মতই ইহারা ফটোগ্রাফির ফিল্ম বা 
প্লেটে রাসায়নিক বিক্রিয়ার সৃষ্টি 
করে। কাজেই কোন আপাত অনচ্ছ 
বস্তুর উপর এই রাশম ফোলয়া ছবি 
তুলিলে এ অনচ্ছ_ বদ্তুর ভিতরের 
অংশের ছবি উঠিতে পারে, এই জন্য 
ইহা চিকিৎসায় বহু ব্যবহ্ৃত। কোন 
ধাতু ফলকের উপর বায়নশুন্য প্রকোন্ঠে 
ইলেকট্রন স্রোত দ্বারা আঘাত কারলে 
এই রাশ্ম উৎসারিত হয়। প্রতি মৌল 
বিশেষ তরঙ্গ-দৈর্ঘেযর এক্স-রে উৎপন্ন 
করে। উহাদের বিশ্লেষণ দ্বারা 
মৌলের পরমাণু সংখ্যা আবিক্কৃত 


১১৯ 
হইয়াছিল । মনুষ্য-শরীরের: অস্থির 
জন্য চিকিৎসায় অস্থির অবস্থা ইহার 
সাহায্যে পরাক্ষা করা হয়, কিন্তু ঘন: 
ঘন বা দীর্ঘ সময় ধারয়া ইহা দেহে 
লাগিলে বিপদের সম্ভাবনা আছে। 
চর্মরোগ ও বন্ধ্যাত্ব ঘটিতে পারে । তবে 
ইহা নিয়ান্ত ভাবে ককর্ট রোগের 
(cancer ) চিকিৎসায় ব্যবহৃত হয়। 
প্রাতপ্রভ (fluorescent ) বস্তুর উপর 
ইহা পাঁড়লে প্রাতপ্রভা হয় । 
এক্সগোঁম ০৯০৪থড ( নৃতত্ব ) 

নিজ গোত্র বা কুলের বাহিরে বিবাহ 
করিবার রাঁতি। ইহার বিপরীত 
এনডোগেমি (৩00088105) | আধ 
নিক বংশগতি চচয়ি কোন কোন ক্ষেত্রে 
নিজ পরিবার, গোত্র বা কুলের বাহিরে 
বিবাহ সুফলদায়ী বলিয়া সিদ্ধান্ত 
করা হইয়াছে । 
এক্‌সোথার্সক exothermic 
ভ্ভমাইন্বী (রসায়ন-বিদ্যা ) 

যে রাসায়নিক “বক্রিয়ায় তাপ 
উৎপন্ন হয়। এরুপ বিক্রিয়ায় যে যৌগ 
উৎপন্ন হয় তাহাকেও এক্‌সোথার্মিক 
যৌগ বলে ৷ ইহার বিপরীত এনডো- 
থার্মক (endothermic) । এই সব 
বিক্রিয়া বাহির হইতে তাপ সরবরাহ না 
কাঁরলে ঘটে না। 
এঁকড্‌না echidna (প্রাণী-বিদ্যা) 

অস্ট্রোলয়ার অঁধবাসা স্তন্যপায়ী 
প্রাণী । স্তন্যপায়ী হইয়াও পৃথিবীর যে 
দুইটি গোত্রের প্রাণীরা ডিম পাড়ে," 
তাহাদের অন্যতম ।. ইহাদের দাঁত নাই, 
চটচটে জিভ বাহির কারয়াতাল:র গায়ে: 


৯২০ 


চাপিক্না পিপীলিকা ধরিয়া খায় । এই 
িপীলিকাভোজন প্রাণীদের পিঠে 
শজারুর মত কাঁটা থাকে । দৈর্ঘ্য প্রায় 
২০ হণ, লেজ নাই বলিলেই চলে । ডিম 
ফুটিয়া শাবক বাহির হইলে ইহারা 
নিজেদের উদরের. একটি চামড়ার 
থাঁলতে শাবককে প্রায় কয়েক সপ্তাহ 


বাইয়া লইয়া বেড়ায়। এই থলিটি 
আপনা হইতেই উদরের চামড়ার বাচ্চা 
হইবার সময়ে জন্মায় । 


একনোডারমাটা_০2110900777869 
(প্রাণী-বিদ্যা ) 

সামুদ্রিক জীবের পর্ব বিশেষ। 
ইহাদের সাধারণ দেহসংস্থান একটি 
গোলাকার চাকার মত দেহ এবং তাহা 
হইতে সমান অন্তরে সাজান পাঁচাট 
বাহুর মত কর্ষিকা (e905) । এই 
সব বাহুর এক বা একাধিককে ছেদন 
করিলেও উহা আবার গজানো ইহাদের 
একটি বৈশিষ্ট্য । রঙ লাল, জদা অথবা 
বেগনী । স্টার ফিশ, সামুদ্রিক ককর্ধু 
(598. cucumber ), সী লাল, সী 
আচিনি প্রভূত এই পর্বের প্রাণী । 
সমদদ্র-উপকুলে বেড়াইতে গেলে ইহাদের 
কোন-না-কোনটি নজরে পড়ে । 
এগার-এগার ৭8৭7-৪90 (রসায়ন- 
বিদ্যা ) 

লাল সামদাদ্রক আলজী হইতে 
নিচ্কাশিত এক প্রকার জৈব: রাসায়নিক 
যোগ । গড়া বা মাহ ফলক বা 
ফিতার আকারে পাওয়া যায়। 
প্রধানতঃ জাপানে তৈয়ার হয়, কিন্তু 
আমাদের দেশে চলাতভাষায় চীনা 
ঘাস বলে । ইহা গরম জলে দ্রবীভূত 


বৈজ্ঞানিক অভিধান 


হয়, এবং সেই দ্রবণ ঠাণ্ডা হইলে স্বচ্ছ 
জোলির মত জমিয়া যায় । জীবাণুদের 
কালচার করিবার জন্য ইহা বীক্ষণাগারে 
ব্যবহৃত হয়, কোন কোন খাদ্যশিল্পে ও 
[িরেচক ওুষধ হিসাবেও ব্যবহৃত হয়। 
এগো ৪৪০ অহম্‌ [বাংলা ও হিন্দী ] 
(মনোবিদ্যা ) 

সাধারণ কথাবার্তায় ইহা বস্তার 
সচেতন ব্যন্তিত্বকে বোঝায় । ফ্রয়েডের 
মনঃসমীক্ষণতত্বে ইহা মনের তিনটি 
উপাদানের অন্যতম । ইহা অতীত 
অভিজ্ঞতা সম্পর্কিত বালিয়া কম্পিত 
হইয়াছে । বাহিরের অভিজ্ঞতা দ্বারা 
প্রভাবিত বাঁলয়া, মানুষকে তাহার 
মানসক" ভারসাম্য বজায় রাখতে 
সাহায্য করে । একদল : মনোবিদ: 
অহম্‌’ ও আত্মার মধ্যে তফাত 
করেন৷ তাঁহাদের মতে “অহম শুধু 
ব্যন্তির সচেতন সত্তা, কিন্তু ‘আত্মা* 
সমগ্র ব্যান্তত্ব। 
এটিওলেশান_ 668018605 পাণ্ড;রতা 
[ বাংলা ও হিন্দী ] (উদ্ভিদ:-বিদ্যা ) 

উাদ্ভদ্‌কে আলোকবাজত স্থানে 
রাখিলে ক্রমশঃ যে বর্ণহীনতা প্রকাশ 
পায় তাহার নাম। এই : অবস্থায় 
উদ্ভিদের কাণ্ডগুলৈও লম্বাটে হইয়া 
পড়ে। ক্লোরোফিলের অভাবই এই 
অবস্থার সূচক। 
এডি কারেন্ট eddy current 
(পদার্থ-বিদ্যা ) 

কোন পাঁরবাহী ধাতু (তামা বা 
আযালুমিনিয়াম ) ফলককে যদ কোন 
শান্তশালী চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়া 
নড়াইবার চেষ্টা করা হয় তাহা হইলে 


বৈজ্ঞানিক অভিধান ১২১ 


উহার চারিদিক 'ঘারয়া একটি তড়িং- 
প্রবাহের সৃষ্টি হয়, উহার চৌম্বক ক্ষেত্র 
পুর্ব ক্ষেত্রের বিপরীত ৷ হাতে কাঁরয়া 
ফলকটি নড়াইবার চেষ্টা করিলে মনে 
হইবে উহা কোন আঠালো পদার্থের 
মধ্য দিয়া চালানো হইতেছে ৷ কাজেই, 
ধাতু-ফলককে পরিবতাঁ 'বিদযাৎপ্রবাহ* 
জানত চৌম্বক ক্ষেত্রের মধ্য. দিয়া 
ঘুরাইতে গেলে বিপরীত চৌম্বক 
ক্ষেত্রের জন্য শল্তিনাশ হয় এবং ধাতু- 
ফলকাট তপ্ত হইয়া উঠে । এই অবাঞ্ছিত 
বিদযযৎ-প্রবাহকে এডি বা. ফুকো 
(foucault ) প্রবাহ বলে।  ডায়- 
নামোতে চৌদ্বক ক্ষেত্রে লৌহনির্মত 
আমেচার ঘুরাইতে গেলে প্রচুর শান্ত 
এই ভাবে ন্ট হয় বলিয়া উহা হইতে 
পরিন্রাণ পাওয়ার জন্য একটি অটুট 
লোঁহদণ্ডের স্থানে কতকগুলি লোহার 
পাত জযাড়য়া আমে*চারের কোর (০০০) 
তৈয়ারী হয়, উহাকে ভ্তারত কোর 
( laminated core) বলে। কিন্তু 
এক প্রকার বৈদয্যাতিক চনল্লীঁতে সরাসার 
বিদনযৎ-প্রবাহ্‌ দ্বারা তাপ না জন্মাইয়া 
আবিষ্ট প্রবাহ দ্বারা তাপ উৎপন্ন করা 
হয়, উহাকে আবিষ্ট চুল্ল (induction 
furnace) বলে । এই চুল্লীতে এত 
উত্তাপ জন্মায় যে, উহার মধ্যে কোন 
ধাতুখণ্ড রাখিলে উহা রন্তবর্ণ হইয়া 
উঠে। এডি-প্রবাহই এ ক্ষেত্রে বাঞ্ছিত 
প্রবাহ হইয়া উঠে। 
.এডিংটন Eddington, Sir Athur. 9. 
(১৮৮২-১৯৪৪ ) 

ইংরাজ পদার্থাবদ্‌ ও জ্যোতার্বদ্‌। 
নক্ষত্রের আভ্যন্তরীণ সংগঠন সম্বন্ধে 


তাঁহার গবেষণা বিশ্বাবখ্যাত ৷ 'তনিই 
প্রথমে হিসাব করিয়া দেখান যে,সূর্ষের 
অভ্যন্তরে উষ্ণতা প্রায় দেড় কোটি 
ডিগ্রী হইতে পারে, এই উষ্ণতায় সূর্যের 
প্রোটন স্বতঃই যুন্ত হইয়া হিলিয়াম 
নিউক্লিয়াস তৈয়ারী করিতে পারে এবং 
ইহাতে আরও শল্তির উদ্ভব হয়। 
তিনিই প্রস্তাব করেন যে, নক্ষত্রের 
অভ্যন্তরীণ উষ্ণতাই তাহার বিরাট 
মহাকর্ষ শান্তকে ঠেকাইয়া রাখিয়াছে, 
নচেং তাহারা সত্বর সঙ্কুচিত হইয়া 
বিন্দুতে পারণত হইত ॥ কাজেই, যে 
তারার ভর যত বেশী তাহার দীপ্চিও 
তত বেশী । শেষজীবনে ইনি বিজ্ঞানের 
দার্শনিক ভিত্তি লইয়া চর্চা কারতেন । 
এডিসন Edison T. A. (১৮৪৭- 
১৯৩১) 
আমোরিকার বিজ্ঞানী ও উদ্ভাবক 
তাঁহার উদ্ভাবনী প্রাতভা অনন্যসাধারণ 
ছিল। গ্ৰামোফোন, মাইক্রোফোন, 
যে বৈদ্াতিক ভাস্বর দীপ আমরা 
জবালাই, এসব “তিনিই প্রথম উদ্ভাবন 
করেন। চলচ্চিত্র ক্যামেরা, রেডিওর 
প্রেরক ও গ্রাহক যন্ত্র, ইলেক্‌ট্রিক ট্রেন 
ইত্যাদির উদ্ভাবনের মধ্যেও তাঁহার 
ভারী অংশ আছে। 'তানই প্রথম 
লক্ষ্য করেন যে, বৈদয্যাতক বাল্‌বের 
মধ্যে যদি একটি ধাতু-নার্মত স:পাঁর- 
বাহী রাখা হয় তো বাল্‌বের মধ্যস্থ 
তন্তু (?187060) তপ্ত হইলে উহা 
হইতে এক বিদাৎ-প্রবাহ ধাতুঁটির দিকে 
চালতে থাকে, ধাতুখণ্ডাট যাঁদ পাঁজাটভ 
আধানবিশিজ্ট হয়। ইহাকে এডিসন 
প্রভাব ( Edison effect ) বলা: হয়; 


৯২২ 


এবং ইহা হইতেই আধঢ়নিক রেডিও 
ভাল্‌ভের উদ্ভাবনা ও বিকাশ হয়। 
সারা জীবনে তাঁহার উদ্ভাবিত যন্ত- 
সমূহের জন্য তিনি প্রায় ১৩০০ 
পেটেণ্টের অধিকারী হন। 

এথ্‌নলাঁজ eth৷০l০৪৮ নৃকুল-বদ্যা, 


জাঁতাবদ্যা মানন্র-সানি নিহবাল 
(নৃতত্ব ) 
নৃতত্বের শাখাবিশেষ। ইহাতে 


কিভাবে এক শ্রেণীর মানুষের আচার- 
ব্যবহার অন্য জাতির আচার-ব্যবহার 
হইতে পৃথক হইয়া পড়িল এবং কি ক্রমে 
তাহাদের অভিব্যন্তি হইল তাহারই চর্চা 
করা হয়। সুস্পষ্ট সাংস্কৃতিক বিভাগের 
( Cultural Anthropology ) 
উৎপত্তি ও তাহাদের আভব্যান্ত বর্তমানে 
এই শাস্ত্রের ব্যাপক চচরি বিষয় ৷ 
এথোলাঁজ ethol০৪y জ্সান্লাহ হ্যাক 
(নৃতত্ব) 

আচরণ ও সহজ প্রবৃত্তির কারণ 
সম্বন্ধে চর্চা মনোবিজ্ঞানের যে শাখার 
বিষয় । উদ্দীপনায় (stimulus) জীব 
দেহে যে সাড়া (155207৩) জাগে 
তাহা শারীরবৃত্তের ( physiology ) 
বিষয়, কিন্তু আচরণের মানসিক 
কারণের খোঁজ এথোলজির বিষয় । কোন 
একাঁট প্রজাতির সাধারণ আচরণের 
কারণ ও ইতিহাস ইহার উপজীব্য । 
চোঁষ্টতবাদের (61810811500 ) 
সঙ্গে এইখানে ইহার তফাত ৷ চোম্টিতবাদ 
উচ্চপযায়ে প্রাতিস্বিকের আচরণ লইয়া 
চর্চা করে। এথোলাজতে আচরণকে 
মোটামুটি দুই ধরনে ভাগ করা হয়, 
স্বতঃস্ফূর্ত আরইীন্দ্িয়ের কোনউদ্দীপনা 


বৈজ্ঞানিক অভিধান 


( রসায়ন- 


অপরিহাষ' অঙ্গ, তাহা এই অননুঘটক- 
গুলির সাহায্যে ও নিয়ন্ধণে ঘটে । 
এনজাইমের উপর নির্ভর করে, আবার 
প্রোটন হইতে দেহকলার গঠন তাহাও 
এন্জাইমের উপর নির্ভরশীল । প্রত্যেক 
এনজাইম একটি বিশেষ 'বিক্রিয়াকে 
সাহায্য করে, অন্যক্ষেত্রে নিষ্ফল । আজ 
পর্যন্ত শত শত এনজাইম ধরা পাঁড়- 
গিয়াছে, কিন্তু তাহাদের ক্রিয়ার খঃটি- 
নাটিগুলি এখনও অনেকাংশে অজ্ঞাত । 
ইহাদের অনেকগনুলিকে স্বতন্ন কাঁরয়া 
বিশুদ্ধ কেলাসিত আকারে পাওয়া 
গিয়াছে । যে ক্ষেত্রে ইহারা কাজ করে৷ 
তাহার প্রাতিবেশে সামান্য পাঁরবর্তনেও 
ইহাদের কার্যক্ষমতা ‘বিনষ্ট হয় । অম্লত্ব 
বেশী কম বা উষ্ণতা বেশী হইলে ইহারা 
অক্ষম হইয়া পড়ে । ৪০” সেঃ উষ্ণতার, 
বেশী হইলে অধিকাংশ এন্জাইমের 
কর্মক্ষমতা লোপ পায়। অনেক সময় 
ইহাদের কাজের সুবিধার জন্য প্রোটন 
নয় এমন বস্তুর সংযোগ প্রয়োজন হয়, 
উহাকে প্রোচ্ছেটিক গ্রুপ বলে, কোন 

কোন ক্ষেত্রে সংযোগ টিলা হইলে 
তাহাকে কো-এন্জাইমও বলে। এন- 


বৈজ্ঞানিক অভিধান 


জাইমের সাহায্যে যে সব রাসায়নিক 
বিক্রিয়া ঘটে তাহা বাঁক্ষণাগারে উহাদের 
সাহায্য বিনাও ঘটানো যায়, কিন্তু 
দেহের উষ্ণতায় এবং দেহের মধ্যে যত 
সহজে ঘটে তত সহজে ঘটানো যায় না। 
পেপাঁসন (7০251 ), ইনভারটেজ 
( Invertase ), লিপেজ্‌ ( Lipase ) 
প্রভৃতি এনজাইম বহ: পরিচিত । 
এজনীয়ারিং engineering 

মানবের ব্যবহারিক বিজ্ঞানের 
বিভিন্ন শাখার প্রয়োগ-কৌশলের চর্চা । 
বাক্তুবিদ্যা (০iv৮i!),  যন্ববিদ্যা 
( mechanical ), তাঁড়ৎবিদ্যা (elec- 
trical), রাসায়নিক ' প্রযুন্তি-বিদ্যা 
( chemical ), ধাতুনিচ্কাশন বিদ্যা 
(metallurgy), কৃষিকৌশল (2gri- 
cultural), নৌ ( marine ), বিমান 
( aeronautical ) ইত্যাদি ইহার 
প্রচালত শাখা-প্রশাখা ।  ক্ষেপণ 
(missile ), ইলেকদ্রনিকৃস ( elec- 
tronics ) ইত্যাদি সাম্প্রতিক যোজনা ৷ 
এনউমলাজ 6০৫07101985 পতঙ্গ“বিদ্যা 
হ্কীরলিগ্বাল (প্রাণী-বিদ্যা ) 

কাঁট-পতঙ্গের আভব্যন্তি, অবস্থান, 
বগাঁকরণ ইত্যাদি প্রাণী-বিদ্যার যে 
শাখায় চর্চা করা হয়। কীটপতঙ্গ 
প্রাণী-জগতের সন্ধিপদ (arthropod) 
পর্বের অন্তর্গত. এবং ইহাদের মধ্যে 
বীটুল, ছারপোকা, _ উকুন, মথ, 
প্রজাপতি, - মাছি, মশা ইত্যাদি 
আঠারোটি বর্গ আছে।. ইহাদের প্রায় 
পাঁচ লক্ষ প্রজাতির (956০195.). কথা 
বর্তমানে জানা আছে। : আর, পতঙ্গ- 
বিদ্‌রা অনুমান করেন যে, যখন সব 


১৯২৩ 
প্রজাতিগঁলি আবিষ্কৃত হইবে তখন, 
মোট সংখ্যা ত্রিশ কোট ছাড়াইয়া: 
যাইবে ।. এই শাস্তের দুই বিভাগ, 
আর্থক-_কাঁটপতঙ্গ দ্বারা মানুষের 
সুবিধা-অসবিধা নিয়ন্ত্রণ করা, আর 
চিকিৎসা সংক্রান্ত_-কাঁট-পতঙ্গের সহিত 
রোগের সম্বন্ধ নির্ণয় করা ৷ 
এনটেরাইটিস enteritis জআাঁলাতি 
(চাকৎসা-বিদ্যা ) ৃ্‌ 
রোগবীজাণন্ঘাটত আন্তিক প্রদাহ ৷ 
পেটে ব্যথা, উদরাময়, ক্ষুধামান্দ্য এবং 
কোন কোন ক্ষেত্রে জবর ইহার বাহ্য 
লক্ষণ। দারুণ পিপাসা ইহার অন্যতম 
উপসগ। 
এণ্ট্রাপ ০78০] ( পদার্থ-বিদ্যা ) 
তাপশান্ত যখন কোন যন্ব-চালনায় 
নিযুক্ত হয় তখন তাহার সবখানি 
যান্নিক শক্তিতে পরিণত করা যায় না, 
খানিকটা অব্যবহার্য হইয়া অপচয় হয়। 
১৮৫০ সালে জামনি পদার্থাবদ; ক্লাউ- 
সিউস (Clausius ) তত্বীয়ভাবে 
প্রমাণ করেন যে, এই অপচয় যন্দের 
নিমণিকৌশলের . ্ঢাটর জন্য নহে, 
ইহা অবশ্যম্ভাবী । তিনি তাপের, 
অব্যবহার্য অংশকে :“এনট্রাপ” নাম 
দেন।  তাগগাঁত-বিদ্যার ( thermo- 
dynamics ) দ্বিতীয় সূত্র এই যে, 
কোন জাগতিক ক্রিয়ায়  তাপশান্তির 
কিছ অংশ এমন ভাবে অপচিত হয় যে, 
তাহা আর ব্যবহার করার উপায় থাকে 
না, অর্থাৎ বিশ্বের এনট্রীপর পরিমাণ, 
বাড়িয়া যাইতেছে ।.. এনট্রপিকে ভৌত 
আকার দেওয়ার চেষ্টায় বলা হয় যে, 
উহা বিশৃঙ্খলার প্রতীক । 


৯২৪ বৈজ্ঞানিক অভিধান 


এনডা্স{ Enders, John Franklin 


কালচার কাঁরতে সমর্থ হন। ইহাতে 
ওঁ রোগের টীকা বাঁহর করা সহজ 
হয়। ১৯৫৪ সালে রাবনস ও 
ওয়েলারের সঙ্গে যটন্তভাবে নোবেল 
প্ররচ্কার লাভ করেন । 
এনডোকার্ইটিস endocarditis 
ঞ্রন্ন ন্ুনু-সহাত (চিকিৎসা-বিদ্যা ) 
হৃদযন্ত্রের  প্রকোষ্ঠগ্রীলর মাহ 
আবরক বিল্লীর প্রদাহ । বাতজবরঃ 
{নিউমোনিয়া ইত্যাদি রোগ হইতে 
ইহার উৎপত্তি হয় এবং : সাম্প্রতিক 
সালফা ও আ্যাশ্টিবায়োটিক ওবধসমূহ 
আবজ্কারের পূর্বে এইপ্রকার তরুণ 
প্রদাহ প্রায় মৃত্যুর কারণ হইত ৷ 
এনডোক্রিন ল্যাণ্ডস endocrine 
81809 ৷অন্তগ্ৰান্থ প্ৰন্বঃম্জানা 
জন্ষি (শারীরবৃত্ত) 
অনাল গ্রন্থির 
glands ) অপর নাম । 
এনডোথাঁম'ক endothermic 
ভচাহ্যীণী (রসায়ন-বিদ্যা ) 
«এক্‌সোথাক”-এর বিপরীত ৷ 
"এনডোস্পার্ম endosperm  সস্য 
সস তাথীঘ (উদ্ভিদ-বিদ্যা ) 
সবীজ উাঁদ্ভদদের বাঁজাভ্যন্তরে ভুণ 


( ductless 


অক্কুরের পুষ্টিসাধনের জন্য যে 
নৈসার্গক খাদ্যবস্তু প্রস্তুত থাকে ৷ 
এনডোগ্লাজম end০pIএ5৷ আব লুভঘ 
(উদ্ভিদ্‌-বিদ্যা ) 

“এক্‌টোপ্লাজম” দুষ্টব্য ৷ 
এনেফালাইটিস encephalitis 
মহ্বিৎ্ক্ধ-হাথ ( চিকিৎসা-বিদ্যা ) 

মস্তিভ্ক প্রদাহ, সরাসার ভাইরাস 
আক্ৰমণে হইতে পারে, কিংবা সংক্কামক 
রোগ, মোননজাইটিস বা দৃষিত রন্ত 
হইতেও হইতে পারে মাথাধরা; বমি, 
আলস্য, চেতনাহীনতা; কখনও কখনও 
প্রলাপ বকা. ও আক্ষেপ, ইহার বাহ্য 
লক্ষণ। কখনও কখনও  অঙ্গাবশেষ 
অবশ হইয়া পড়ে । 


এনামেল enamel 
নামম্বীনী, জুন্বলভচ 
বিদ্যা ও চিকিৎসাশীবদ্যা ) 

(১) অনচ্ছ বা অর্ধস্বচ্ছ সাকা 
ঘাটত কাচের মত মিশ্রণ দ্বারা লৌহাঁদ 
ইতর ধাতুনার্মত বাসনের উপর কলাই । 

(২) পতল, ইত্যাদি দ্বারা প্রস্তুত 
শৌখীন পাত্রের উপর খোদাই কাঁরয়া 
উহার মধ্যে রঙ্গীন কাচের মত জিনিস 
দিয়া কারুকার্য করা, ইহাকেই মিনা 
বলে। 

(৩) প্রাণীদের দন্তের বাঁহরষ্গে যে 
কাঁঠন আবরণ থাকে ৷ ইহা খুব মজবুত 
থাকে বালিয়া কঠিন বস্তুও চিবাইয়া 
চূর্ণ কাঁরতে অসুবিধা হয় না। ইহা 
প্রাপ্ত হইলে দাঁতের ব্যথা ইত্যাদি 
অস্াবধা হয় । 


কলাই; মনা, 
(রসায়ন- 


০ ১ িরিলিকার ৭ রা রুলারকন ESSENSE 


বৈজ্ঞানিক অভিধান 


এনাঁজ 7-8 শান্ত জলা 
(পদার্থবিদ্যা) 

বাধা অপসারণ কারিয়া জড় বস্তুর 
কার্ধক্ষমতার উৎস। সূর্যালোক, তাপ, 
বিদত্যৎ-প্রবাহ, চৌম্বকশন্তি, মহাকর্ষ 
ইত্যাদি শান্তির বিভিন্ন রূপ। গতি- 
বিশিষ্ট বস্তুর গতির কারণে যে শক্তি 
জন্মায়, তাহাকে গতীয় শক্তি (kinetic 
97778) ) বলে, আর অবস্থিতি জনিত 
বস্তুতে যে শক্তির আধান হয় তাহাকে 
বলে স্থিতক শান্ত ( potential 
energy )। সম্প্রতি পারমাণবিক 
বিভাজন হইতে শান্তর নুতন উৎসের 
পরিচয় পাওয়া গিয়াছে । এই সম্পর্কে 
পদার্থবিজ্ঞানের বিংশ শতাব্দীর বোধ 
হয় সবপেক্ষা গঢর;ত্বপূর্ণ আবিষ্কার যে, 
ভর ও শান্তির প্রকত এক এবং উহারা 
পরস্পরের মধ্যে পারবর্তনীয়।  আইন- 
স্টাইনের বিখ্যাত সমীকরণ €= 700+ 
এই সম্পকের গাণিতিক রুপ ।, 
এনিউরোদিস:০050915 আনচ্ল্িন্ক 
মৃস্নভান ( চাকৎসা-বিদ্যা ) 

মুত্রের বেগ ধারণে অক্ষমতা, চলাত 
ভাষায় “সেজে মোতা”, তিন বছরের 
বেশী বয়স্ক কাহারও যাঁদ এই ব্যাপার 
ঘটে, তাহা হইলে বান্ভির ( bladder ) 
প্রদাহ, ব্‌ক্কে পাথর, বহুমুত্ৰ রোগ বা 
মৃগণী রোগের উৎস আছে বুঝতে হইবে 
ও চাঁকৎসা করা প্রয়োজন । 
এপ্‌ 8০. বনমানুষ LG 
(প্রাণী-বিদ্যা ) 

গরিলা, শিম্পাঞ্জী ইত্যাদি লেজ- 
হীন বা আঁত্হুস্ব: লেজযনন্ত পশদ | 
ইহাদের কঙ্কাল অনেকাংশে মানুষের 


১২৫ 


কঙ্কালের অনুরূপ, দাঁতের সংখ্যা 
মানুষের সঙ্গে সমান। হাত, পায়ের 
তাল; ও মুখের কিছ অংশ ছাড়া বাকী 
দেহটা সম্পূর্ণ লোমে ঢাকা । ইহারা 
দুই পায়ে ভর দিয়া হাঁটে । উপরোক্ত 
দুই জাতি ছাড়া গিবন ও ওরাং ওটাং 
এই শ্রেণীর অন্তভূন্ত। আভিব্যন্তি 
বাদে ইহাদের মানুষের নিকটতম জ্ঞাতি 
বলিয়া সিদ্ধান্ত করা হইয়াছে । ইহারা 
প্রধানতঃ  নিরামিষাশী ও দৈহিক 
শান্ততে মানূষের অপেক্ষা শ্রেষ্ঠ ৷ 
ইহাদের সামনের অঙ্গ দুইটি পিছনের 
অঙ্গ অপেক্ষা বড় এবং সামনের অঙ্গে- 
(যাহা: মানুষের হাতের অনুরূপ ) 
অঙ্গ,ষ্ঠ অন্যান্য অঙ্গ:লির তুলনায় ছোট । 
এ বড় বড় আঙ্গুল দিয়া ইহারা ডাল 
হইতে ঝ্‌লিয়া স্বচ্ছন্দে এক গাছ হইতে 
আর এক গাছে লাফাইতে পারে। 
চারি অঙ্গের নখগুলিও মানুষের হাত 
ও পায়ের নখের মত। 
এপজম.সলউ epsom salt (রসায়ন- 
বিদ্যা ) 

অজৈব রাসায়নিক  যৌগবিশেষ । 
বৈজ্ঞানিক নাম ম্যাগনোসয়াম সালফেট, 
সংকেত 118904, 7 [75091  চিকৎ- 
সায় জোলাপ হিসাবে ও বাতগ্রন্ত গ্রান্ছর 
বাহভাগে চাপান_ দেওয়াতে ব্যবহৃত 
হয়। _ বন্ত্রাশল্পে মণ্ড হিসাবে এবং 
রঞ্জন-শিল্পেও ব্যবহৃত হয় । 
এপকাণ্টিনেপ্টাল সী epicontinental 
5৪৪ উপমহীসমদদ্র অঘিধহান্রীথীত 
ভ্লাঘহ (ভূবিদ্যা) 

মহীসোপান ( continental 
shelf ) ঢাকয়া বিরাজিত অপেক্ষাকৃত 


১২৬ বৈজ্ঞানিক আভধান 


অগভীর সমুদ্র সকল । তৃত্বকের ইতি- উল্লিখিত হয় তখন উহাকে বৃক্ষের ত্বক্‌ 
হাসের এক সুদূর অতীতে এই ধরনের বুঝিতে হইবে । 


সাগর সমস্ত মহাদেশের অধিকাংশ এঁপাঁডয়াস্কোপ epidiascope 
ডাঁকয়া বিরাজ কারত । (পদার্থবিদ্যা ) 


( এপিডিয়াস্কোপ ) 


এপ’লাটস €)৪৷০ti5  আলাঁজব 
জল্ভক্জ্হ (শারারবত্ত ) 

জিহ্বার শেষপ্রান্তে (গলার দিকে) 
এফকা হলদে রঙের তরুণাস্ছি (০৪০৮- 
188০) খণ্ড । খাদ্য গালবার সময় 
ইহা নামিয়া *বাস-নালীকে ঢাকিয়া 
দেয়, যাহাতে খাদ্যকণা *বাস-নালাীতে 
ঢৃকিতে না পারে। ইহার কার্য ঠিক 
মত না হইলে লোকে “বিষম” খায় । 
চলাতভাষায় উপাজহৰা (৬৮৬৭ )-কে 
যাঁদও “আলাজব” বলে তবুও ইহারা 
সম্পর্ণে পৃথক প্রত্যঙ্গ । 
এপডাঁর্মন epidermis 
রান্না (শারীরবৃত্ত) 

প্রাণীদের চর্ম দুই স্তরে বিভন্ত, 
ইহার বাহরের অপেক্ষাকৃত মজব্ত 
প্রকে এঁপডার্মস বলে । ইহার নীচে 
আসল চর্ম বা ভার্সিদ ( dermis ) 
খাকে। বাঁহশ্চর্মে' রন্তবাহ (৮1০০৫ 
5861) ও নার্ভ থাকে না; ইহারা 
ভিতরের আসল চর্ম হইতে লাঁসকা 
(1) ) যোগে পুষ্টি সংগ্রহ করে। 


বাঁহন্চর্ম 


ছায়াচিন্র প্রদর্শনের যন্ব্রাবশেষ ৷ 
ইহার দ্বারা স্বচ্ছ ফলকের উপর আঁঙ্কত 
চিত্র বা পভ্তকের পাতায় বা অনচ্ছ 
কাগজের উপর আঁঙকত চিত্র উভয়কেই 
দুরে সাদা পরদার গায়ে প্রক্ষেপ করা 
যায়। 
এঁপড়োমক ৫৭৫০  মহামারী 
[বাংলা ও হন্দী] ৷ (চিকৎসা-বদ্যা) 

কোন রোগ স্বঞ্পকাল মধ্যে বহ 
লোককে আক্রমণ কাঁরলে তাহাকে 
সমষ্টগতভাবে মহামারী বলে। 
সংক্রামক রোগের বাজ, বায়ন; জল 
প্রীত সর্বজন-ব্যবহার্য বস্তু দ্বারা 
বাহিত হইয়া ইহার সৃষ্টি করে। 
আমাদের দেশে কলেরা, ম্যালোরয়া, 
বসন্ত প্রভৃতি মহামারী আকারে দেখা 
দেয়। ইহার বিপরীত শব্দ এনডোমক 
( endemic হখালিক্ষমতী ) 
এঁপিথোঁলয়াম epithelium কতা 
( শারীরবৃত্ত ) 
৷ প্রাঁণদেহের অভ্যন্তরে গহব্রগযলের 
অধিকাংশের আবরক কলা । ইহারা 


বৈজ্ঞানিক অভিধান 


সাধারণতঃ কয়েক ভ্তর জীবকোষ 
লইয়া গঠিত হয়। দেহে রোগ-বাঁজ 
4ভতর হইতে আক্রমণের চেষ্টা করিলে 
'এই কলাগুলি তাহার প্রাথমিক প্রাত- 
।রোধ করে । 
এঁপফাইট্‌স epiphytyes পরাশ্রয়ী 
'ভঘহিলাহ্ী ( উদ্ভিদ-বিদ্যা ) 

অন্য বৃক্ষের উপর বসবাসকারী 
'উদ্ভদ্‌, অথচ ইহারা প্রগাছা নয়, 
‘অর্থাৎ যে বৃক্ষের উপর ইহারা আশ্রয় 
করিয়া থাকে তাহাদের দেহরস হইতে 
‘ইহারা গ্ঢুষ্টি সংগ্রহ করে না। 
এঁপলেপাঁপ ০1105 মৃগ [ বাংলা 
"ও হিন্দী ] (চিকিৎসা-বিদ্যা ) 

মানুষের রোগাবশেষ। এই রোগের 
আক্রমণ সাঁবরাম, যখন আক্রমণ হয় 
তখন হঠাৎ রোগী অচেতন হইয়া পড়ে, 
দেহ আড়ষ্ট হইয়া যায়, মাংসপেশীর 
আক্ষেপ হয়, দাঁতে দাঁত লাগিয়া যায় । 
এই অবস্থা বেশীক্ষণ স্থায়ী হয় না, 
তীব্রতা মিনিট দুই-তিনের মধ্যেই প্রায় 
কমিয়া যায় । জ্ঞানলাভ করিলে রোগী 
কিছুক্ষণ দুর্বল ও স্বগ্নাবষ্টের 
“মত থাকে, অনেক সময় গভীর নিদ্রা- 
মগ্ন হয়। মন্তি্ক-ক্রিয়ার বিশৃঙ্খলা 
হইতে ইহার উৎপাত্ত। বর্তমানে 
-ইলেকন্রো-এনসেফালোগ্রামের সাহায্যে 
“এ সময়কার বৈদন্যাতক প্রবাহের 
প্রকৃতি দেখিয়া ইহার শ্রেণীবিভাগ 
করা সম্ভব হইয়াছে, ও আক্রমণের 
বিভিন্ন পর্যায়ের স্থিতিকাল সঠিকভাবে 
নিধরিণ করা যায়। নার্ভকে শান্ত 
‘করার কয়েক প্রকার ওষুধ ব্যবহারেও 
ইহার আক্রমণের তীব্রতা হাস ও পর্যাঁ 


১২৭ 


বৃত্তি বৃদ্ধি পায়। ইহাতে শরীরের 
সাধারণ হানি বিশেষ দেখা যায় না। 
এঁপসাইক্ল ০71০50০ ব্ঘিভক্ষ 
(জ্যোতিষ-বিদ্যা ) 

যে সকল বৃত্তের কেন্দ্র সর্বদা অপর 
একটি বৃত্তের পাঁরাধর উপর অবস্থিত 
থাকে । প্রাচীন পাশ্চাত্য জ্যোতিষে 
এই প্রকারের চিত্র দ্বারা গ্রহ-উপগ্রহের 
কক্ষের ব্যাখ্যা করিবার চেষ্টা করা 
হইত ৷ জ্যামিতিতে যে বৃত্ত অপর 
একটি বৃত্তের পাঁরাধর উপরে (ভিতরে 
বা বাইরে) গড়াইয়া যাইতে থাকে, 
তাহাকেও এই আখ্যা দেওয়া হয় । 
এফ্‌লোরেসেন্‌স efflorescence উদ- 
ত্যাগ, স্ক্রল (রসায়ন-বিদ্যা ) 

যে ব্যাপারে কেলাসজল ( water 
of crystallisation) সমন্বিত 
রাসায়নিক যৌগকে হাওয়ায় রাখলে 
এ জল বাষ্প হইয়া উবিয়া যায় এবং 
কেলাসগঢ়লির গায়ে সাদা সাদা গড়া 
দেখা যায়। কাপড়কাচা সোডার একটি 
পারচ্কার কেলাস কিছুক্ষণ রাখলেই 
এই ব্যাপার নজরে পাঁড়বে। ইহার 
বিপরীত ঘটনাকে উদগ্রহ ( deliques- 
cence ) বলে। 
এফারভেসেন্‌স effervescence বুদ" 
বুদন [বাংলা ও হন্দী ] (রসায়ন- 
বিদ্যা) 

কোন রাসায়ানক বিক্রিয়ার ফলে বা 
উপরতলের চাপ হঠাৎ কমিয়া গেলে 
কোন তরল পদার্থের মধ্যে সর্বত্র যে 
গ্যাসের বহ সংখ্যক বুদ্‌বুদের উৎপত্তি 
হয়। সোডার বোতল. খ্ীললে যে 


৯২৮ 

ব্যাপার লক্ষ্য করা যায়, তাহাই ইহার 
সুপাঁরচিত দৃষ্টান্ত ৷ 

এঁফউসান effusion শিঃলহঘা 
( পদাৰ্থ-বিদ্যা ) 


আতিক্ষ্্র ছিদ্রপথে গ্যাস-নিঃসরণ । 
গ্যাসের অপুগনুলি পরস্পরের সহিত 
ধাক্কা না খাইয়া যতখানি যাইতে পারে 
তাহার গড় দ;রত্বের অপেক্ষা ছিদ্রের 
ব্যাস কম হওয়া চাই। এই অবস্থায় 
যতখানি গ্যাস নিঃসৃত হইবে তাহার 
হার নির্ভর. করে ছিদ্রের প্রন্থচ্ছেদের 
উপর অণ্ুগলের গড় বেগের উপর | 
কিন্তু অণুগৃলের বেগ আণবিক ভারের 
বমূলের সহিত ব্যন্তাণুপাতিক (10- 
versely 70001019201] )। ইহার 
ভিত্তিতে অল্প বাম্পীয় ও গ্যাসীয় চাপ 
বস্তুর আণবিক ভার নিধরিণ করিবার 
জন্য এক যন্ত্র উদ্ভাবিত হইয়াছে, 
তাহার নাম নুদসেন সেল ( Knudsen 
cell) 


এফোঁড়ন ephedrine  (চিকিৎসা- 
বিদ্যা) 
উদ্ভিজ্জ উপক্ষারীবশেষ। ইহা 


সংশ্লেষিত হইয়াছে । সংকেত ০7০ 
নু, ON, গলনাঙক ৪০০ সেঃ, স্ফুট- 
নাগক ২২৫" সেঃ, জলে দ্রাব্য। সাদা 
'কৈলাসিত অবস্থায় পাওয়া যায় । শরী- 
-রের উপর ইহার ক্রিয়া আযাদ্রনালিনের 
সদ্‌শ ৷ হাঁপানি রোগে ইহা ব্যবহার 
কারলে উহার কষ্টকর লক্ষণগাল 
প্রণমিত হয় । 
এবনাইট ০৪৫০ ( রসায়ন-বিদ্যা ) 
রাবার. ও গন্ধক মিশ্রণে সংশ্লোষত 
কালো কাঠের মত পদার্থ ।. ইহা খনু 


বৈজ্ঞানিক অভিধান 


কঠিন এবং বিদদ্যুতের কুপাঁরবাহী 
বলিয়া যল্তাদিতে বিদয্যুৎপ্রবাহ চলাচল 
রোধ করার জন্য অন্তরক হিসাবে ব্যব- 
হৃত হয়। ইহার কোন ফলক বা 
ছড়িকে পশমের কাপড় বা পশুলোম 
দিয়া ঘষিলে উহাতে নেগেটিভ ্থির- 
িদ্যতের আধান হয় । এই উদ্দেশ্যে 
ইহা চ্ছিরবিদ্যুৎ বীক্ষণাগারে ও নানা 
বৈদ্যুতিক যন্ত্রপাতি 'নমাণে ব্যরহৃত হয়। 
এবান ৩০৪ আরল,ুষ কাঠ ( উদ্ভিদ্‌- 
বিদ্যা) 

কঠিন, ভারী প্রায় কৃষ্ণব্ণ কাম্ঠ- 
{বিশেষ । ইহাকে পালিশ : কারলে খন্ব 
চকচক করে বলিয়া আসবাবপন্র নিমাঁণে 


ব্যবহৃত হয়। 
এভারগ্রীন evergreen  {চরহারৎ 
ভন্বাঘগাঁ ( উদ্ভিদ্‌-বিদ্যা ) 


শীতাগমে যে সকল বৃক্ষের পাতা 
সম্পূর্ণ ঝরিয়া যায় না। . গ্রী্মমণ্ডলে 
অধিকাংশ বৃক্ষই এই শ্রেণীর ৷ নাতি-, 
শীতোফমণ্ডলে অধিকাংশ বৃক্ষই শীত" 
কালে পন্রহীন হইয়া যায়। ক্যাকটাস, 
মস ইত্যাদি এই শ্রেণীতে পড়ে ৷ 
এভালিউশান evolution আভব্যান্ত 
ক্ষদ-নিক্কাহা (জীব-বিদ্যা ) - 

যে পদ্ধতিতে পৃথিবীর যাবতীয় 
জীব সরলতম এককোষা প্রাণী হইতে 
কালক্রমে জটিলতম অঙ্গপ্রত্যঙ্গ বাশষ্ট 
প্রাণীতে : পরিণত হইয়াছে । এই 
ধরনের ধারণা প্রাচীন দার্শীনকদের 
কাহারও কাহারও থাকলেও কিভাবে 
ইহা বাস্তবে, ঘটতে পারে তাহার 
কোন য্যান্তয্ত ব্যাখ্যা ইংরাজ জীব" 


বৈজ্ঞানিক অভিধান 


কেহ দেন নাই । ১৮৫৯ সালে প্রকা- 
শিত তাঁহার আতশ্রুত গ্রন্থ “আরাজন 
অফ স্পাসজ”, ( Origin of Speci- 
9৪)-এ কয়েকাঁট প্রজাতির আভিব্যন্তির 
ব্যাখ্যা তিনি প্রমাণাদি সহ উপস্থাপিত 
করেন। অভিব্যক্তি প্রাকীতক নিবচিন 
( natural selection ) ধারয়া চলে, 
ইহার স্বপক্ষে তিন নিজ-সংগৃহীত 
অনেক প্রমাণ দেন। পরব বিজ্ঞা- 
নীরা এই পদ্ধাতর কার্ধকারিতা সন্বন্ধে 
একমত না হইলেও অভিব্যান্তবাদকে 
তত্ত্বীয় ভাবে সকল জাববিজ্ঞানীই 
এখন মানিয়া লইয়াছেন। এমন কি 
সমাজাঁবজ্ঞানী, অর্থনীতিজ্ঞরা পর্যন্ত 
মানবসমাজের বিকাশে এই বাদ চালাই- 
বার চেষ্টা করতেছেন ৷ 
এমাঁপারকাল ইকোয়েশান empirical 
equation প্রয়োগজ সমীকরণ জ্যাল্ন- 
খাঁনিন্ট অমীন্করণ। (পদার্থ-বিদ্যা ) 

ভৌত বিজ্ঞানে পরীক্ষালব্খ তথা- 
সমৃহকে গাণিতিক রূপ দিলে যে 
সমীকরণ সিদ্ধ করা যায়। বহু ক্ষেত্রে 
ইহারাই তনয় চার ভিত্তি হয় । 
এমাঁপারকাল ফর্মূলা empirical 
formula স্থুল সূত্র স্তভান্তথ্ানী ভু 
(রসায়ন-বিদ্যা) 

রাসায়নিক যৌগের মধ্যে বিশ্লেষণ 
দ্বারা বিভিন্ন মৌলের ভাবের যে অন: 
পাত পাওয়া যায় তাহাকে এ এ 
মৌলের পরমাণু ভার দ্বারা ভাগ 
করলে যে সংকেতসূত্র পাওয়া যায়। 
যৌগের আণাবিক গরত্ব ইহার কয় 
গুণ, আণবিক গুরুত্ব নির্ধারিত হইলেই 

৯ 


১২৯ 


তাহা জানা যায়, তখন সূত্রের অন্তিম 
রূপ পাওয়া যায়। 
এমৃবিয়ো 0059 ভ্রুণ [বাংলা ও 
হিন্দী ](শারারবৃত্ত ) 

মাতৃগর্ভ হইতে নিক্কান্ত হওয়ার 
আগে বর্ধমান প্রাণী-শিশু । নাষিন্ত 
1ডদ্ব (fertilised ০8৪) প্রথম দ্বধা- 
বিভন্ত হইয়া দুইটি কোষ গোলকের 
সৃষ্টি করে। উহারা ভুণচক ( embry- 
onic 0150) নামক চ্যাপ্টা কয়েকাট 
সেল দ্বারা পরস্পর যুন্ত থাকে । এই 
চক্র হইতেই ভ্রণের বিকাশ হয়। চক্রুট 
উপরকার আযামনিয়টা ( amniota ) 
গহ্বর ও নাঁচেকার কুসমস্থলীর. মধ্যে 
মধো ঝূলিয়া থাকে । ৷ ক্রমশঃ নার্ভ:ও 
মষ্ভিচ্কের আদি উৎস একটি নল রূপে 
দেখা দেয়। প্রথমেই ভুণের অন্তকটি 
আকার ধারণ করে এবং এক সময় উহা 
সম্পূর্ণ ভুণের এক-চতুর্থাংশ ব্যাপিয়া : 
বিরাজ করে ।. মানুষের ক্ষেত্রে গভা- 
ধানের এক মাসের মধ্যেই দেহ, মাথা, 
ও প্রত্যঙ্গগুলি ভূণের ভিন্নভিন্ন অংশে 
প্রকাশ পায়। জরায়ুর তরল পদার্থে 
উহা ভাসমান. থাকে |. জরায়ঃগান্রের 
ফুলের ( placenta) সলাহত নাড়ী 
( umbilical cord ) দ্বারা ভূথ যন 
থাকে এবং জননীর রন্তপ্রোত হইতে 
উহার মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে ও 
বজর্য বস্তু অপসারিত করে। 
এমাবুয়লাঁজ ০70150108) ভ্ুণণাবদ্যা 
[ বাংলা ও হিন্দী ] ( প্রাণী-বিদ্যা ) 

জননীগভ্ছ প্রাণিদেহের ক্মবৃদ্ধি 
প্রাণী-বিদ্যার যে শাখায় চচরি বিষয় । 
এই চর্চা হইতে প্রাণদেহের আভব্যান্ত- 


এম্‌ emery (রসায়ন-বিদ্যা ) 
খনিজ পদার্থাবশেষ ৷ ইহা কুরু 
বিন্দের (corundum ) অশ্দ্ধ রূপ 
সাধারণতঃ লৌহ যৌগ মিশ্রিত থাকে । 
নৈসার্গক অবস্থায় নীল, বেগনী, 
খয়েরী ও ছাই রঙের পাওয়া যায়। 
ঘর্ষক হিসাবে (&9:851৬৩ ) ব্যবহারের 
জন্য কাপড়ের উপর আসঞ্জক যোগে 
ইহার গড়া মাখাইয়া লওয়া হয়। 
উহাকে এম্‌রি কাপড় বলে, হিন্দীতে 
ব্রাসান্ত ৷ 
এমারল্‌ড 67067810 পানা, মরকত 
[বাংলা ও হন্দী ] (ভূ-বিদ্যা ) 
সুন্দর ও মূল্যবান মাঁণাবশেষ। 
মৌল উপাদান বেরালয়াম। আল: 
মিনিয়াম, সিলিকা ও অক্সিজেন । 
স্বচ্ছ সবুজ রঙের । 
এঁমি্রন ০0108 ( পদার্থ-বিদ্যা ) 
প্রথম যুগের একপ্রকার টৌলাভজন 
ক্যামেরা । ইহাতে দৃশ্যাট লেন্সের 
সাহায্যে আঁত ক্ষুদ্র 'সিজিয়ামঘাটত 
আলোক তাঁড়ং সেল ( photo elec- 
tric cell ) দ্বারা নার্মত পদার উপর 
ফোঁলয়া বিদন্যৎ-তরঙ্গে পারবার্তত করা 
হইত ৷ 
এমোঁটক্‌স 60196105 লজলক্কাহী 
(চাকংসা-বিদ্যা ) 
যে সকল বস্তু সেবনে বমনোদ্রেক 
হয়। ইহাদের মধ্যে এক শ্রেণী সরাসাঁর 
পাকস্থলীকে উদ্বোজত করে। যেমন 
ফটত্রকার, সরষেবাটা ও গরম জল, 
তু'তে ইত্যাঁদ; আর দ্বিতীয় শ্রেণী 


নার্ভকেন্দ্রকে উত্তোজত কাঁরয়া বমনভাব 
জাগায়, যেমন আযাপোমার্চন, ইপিকাক 
ইত্যাদি ৷ বর্তমানে এই সব ওষধ বড় 
একটা প্রয়োগ করা হয় না, কেননা 
ইহাদের সেবনে ধমনী সকল স্ফীত হয় 
এবং বাঁমর বেগে অনেক সময় রোগী 
নিস্তেজ হইয়া পড়ে । ব্রোমাইড, বার- 
{বাটউরেট, অর্গট, সোডার জলের মত 
কার্বন ডাইঅক্‌সাইড যুন্ত জল বমনেচ্ছা 
দমন করে বলিয়া উহাদের আযাণ্টি- 
এমেটিক ( anti-emetic ) বলে । 
এমোঁটন emetin৷e ( চিকৎসা-বিদ্যা ) 

ইপিকাকুয়ানা গনুল্মের শিকড় 
হইতে 'নচ্কাঁশিত এক সাদা করকরে 
গড়া উপক্ষারাবশেষ । সংকেত 
0১9 চ,০ ৎ 0,1 আযমিবা জাত 
আমাশয়ের চিকিৎসায় ব্যবহৃত হয়। 
গিয়া খাইলে বমনভাব আসে বাঁলয়া 
ইহা সর্বদা সূচীদ্বারা প্রয়োগ করা হয়। 
এরাবয়াম Exbiখ ( রসায়ন-বিদ্যা ) 

বিরল মৃত্তিক (Rare Earths ) 
গোষ্ঠীর ধাতব মৌল । পরমাণ? অঙ্ক 
৬৮, পরমাণু ভার ১৬৭'২, আপেক্ষিক 
গুরুত্ব ১৭$। ইহা এখনও স্বতন্তর- 
ভাবে পৃথক করা যায় নাই এবং শিল্পেও 
ইহার কোন ব্যবহার নাই ৷ 
এর্যাটক ০৪6০ আগামুক জলিঘন 
(ভূবিদ্যা) 

প্রাতবেশের সাঁহত সামঞ্জস্য নাই 
এমন শিলা । অনুমান করা হয় যে; 
ইহারা পূর্বেকার হিমযগে হিমবাহ- 
দ্বারা বাহত হইয়া বরফ গাঁললে 
বর্তমান অবস্থিততে খাপছাড়াভাবে 
পারত্যন্ত হইয্লাছে। 


বৈজ্ঞানিক অভিধান 


এরকগন John 
{ ১৮০৩-৮৯ ) 

সুইডেনে জন্ম, কিন্তু বেশীর ভাগ 
কর্ম ইংলন্ডে ও আমেরিকায় । ইংলণ্ডে 
বাষ্পীয় যন্্সমূহের নানা উন্নাতির চেষ্টা 
করেন ও ১৮৩৬ সালে জাহাজের 
প্রপেলার যন্ত্রের উদ্ভাবনা করেন। 
১৮৩৯ সালে আমোরকায় গিয়া যুদ্ধ 
জাহাজের নিরাপত্তার জন্য বর্মাদর 
উদ্ভাবনায় নিজেকে নিয়োগ করেন। 
পাঁথবীর নৌ-গঠনবদ্যায় তাঁহার 
উল্লেখযোগ্য অবদান আছে। 


এঁরথমেটিক arithmetic পাটিগণত 
আন্ধার (গাঁণত বিদ্যা ) 


গণিতশাস্ত্ের সবাপেক্ষা প্রাচীন ও 
আদম অংশ । অনুমান হয় হিন্দুরাই 
সংখ্যার সাহায্যে পাটিগণিতের মূল 
প্রক্রিয়াগ:লি আবিচ্কার করেন । 
এঁরস Aries মেষরাশি (জ্যোতিষ- 
বিদ্যা) 


রাশিচক্র প্রথম রাশি, নক্ষত্রপঞ্জ 
বিশেষ ৷ প্রায় আড়াই হাজার বৎসর 
পূর্বে সূর্য“ মহাবিষুব সংক্রান্তিতে এই 
নক্ষত্রপদুঞ্জের এক বিন্দুতে অবস্থান 
কারতেন বলিয়া ইহাকে প্রথম রাশি 
বলা হয়। পৃথিবীর অয়ন চলনের 
জন্য এই বিন্দ; এখন মীন রাশিতে 
সরিয়া গিয়াছে, আবার ২৪ হাজার 
বৎসর পরে ইহা মেষরাশিতে প্রত্যাবর্তন 
কারবে। 
এারাসাঁপলাস 6:9106195 (চিকিৎসা- 
বিদ্যা) 

ত্বকের বা শ্লেম্মাবিল্লীর তীব্র ও 


Ericsson, 


১৩১ 


অতি সংক্রামক রোগবিশেষ। : এক 
শ্রেণীর স্টরপেটোকক্কাস জীবাণ ইহার 
কারণ। যেকোন সামান্য ক্ষতকে 
আশ্রয় করিয়া ইহারা বাড়িতে থাকে। 
আক্রান্ত স্থান লাল হওয়া, ফুলিয়া 
উঠা, বন্তণা, জ্বর ইত্যাদি ইহার 
লক্ষণ। পূর্বে ইহা অনেক ক্ষেত্রে 
মারাত্মক হইত, কিন্তু এখন পেনি- 
সিলিন, ও সালফা শ্রেণীর উধধসমূহের 
কল্যাণে বপদাশঙ্কা খুব কাঁমলেও, 
ইহা খুব ছোঁয়াচে রোগ ৷ 
এরোজান 05107 ক্ষয় জণহ্ছল (ভূ- 
বিদ্যা) 

ভূপষ্ঠের শিলাসমচ্চয়ের জল, 
বায়, তুষার ইত্যাদির ঘর্ষণে নিরন্তর 
ক্ষয় ও তঙ্জনিত ভূতলের ক্রমপার- 
বর্তন। স্রোতাস্বনীর স্রোতে বাহিত 
শিলাকণা ও বালরাশি এক স্থান 
হইতে অন্যন্থানে জমে। বায়ূতে 
বালদকণা উড়িয়া বালিয়াড়ির উৎপত্তি 
হয়। হিমবাহ শিলাকে তীব্রভাবে 
ক্ষতিগ্রস্ত করে এবং স্রোতবাহিত টুকরার 
পারে। সমদদ্রউপকূলস্থ শিলা 
জোয়ার-ভাটার টানে খসিয়া যায়। 
ভূ-বিদ্যায় এই সব ক্ষয় নামে অভি- 


এরোস ৪99. ইবীজ (জ্যোতিষ 
বিদ্যা) 

গ্রহাণ্পুঞ্জের ( asteroids ) অন্ত- 
গতি একটি গ্রহাণু ৷ ব্যাস মাত্র ১৫ 
মাইল ৷ সূ্য হইতে পাথবীর দূরত্ব 
নিধরিণ ব্যাপারে এই গ্রহাণু 
জ্যোতিষাঁদের কাজে আসায় কিছু 
খ্যাতি অর্জন কারিয়াছে। 
এরল্যাঙ্গার Erlanger, 
(১৮৭৪-১৯৬৫ ) 

আমোরকার শারীরাবদ ৷ নাভেরি 
উদ্দীপনা হইতে যে বৈদন্যাতিক প্রবাহ 
উৎপন্ন হয়, সাম্প্রাতক ইলেকট্রানক 
যন্ত্রপাতি দিয়া তাহার পরিমাপ কারয়া 
এ সব উদ্দীপনার তীব্রতা, স্থিতিকাল, 
গতিবেগ ইত্যাদি সম্বন্ধে নানা দিক 
দিয়া গবেষণা করিয়া গেসারের 
(9855৫) সহিত যুগ্মভাবে ১৯৪৪ 
সালে নোবেল পুরস্কার পান । রক্ত 
চাপ ও হৃদ্‌রোগ সম্বন্ধেও তাঁহার 
মূল্যবান গবেষণা আছে। 
এলউইন, Elwin, Verrier (১৯০২- 


Joseph 


তাহাদের কল্যাণে নিজের সমস্ত বিদ্যা 


ও জীবন উৎসর্গ করিয়া গিয়াছেন। 

গ্রহণ করেন ও আদিবাসী 

বিবাহ করেন। কয়েক জাতি 
# 


বাসীদের সম্বন্ধে তাঁহার গবেষণা 
নৃতত্তেৰ প্রামাণ্য বলিয়া স্বীকৃতিলাভ 
কারিয়াছে। 
এল এস ডি L 9 7) (Lysergic Acid 
Diethylamine) 

বৰ্ণ হান, গম্ধহীন, স্বাদহীন তরল 
পদার্থ । সেবনে হীন্দ্িয়ানুভূতি অতি- 
মানায় তীর হয়, নানাপ্রকার অমূল 
প্রত্যক্ষ ঘটে । এই জন্য ইহা এখন 
একাট কুখ্যাত নেশার জিনিস হইয়া 
দাঁড়াইয়াছে । বেশী মারায় বা দীর্ঘ 
দিন সেবনে মস্তিণ্কের স্থায়ী ক্ষাতর 
আশঙ্কা আছে। 
এল্‌ম ছা. (উদ্ভিদ-বদ্যা ) 


এল elytra (প্রাণী-বিদ্যা ) 
পতঙ্গদের (15605) পশ্চাদভাগের 
ডানাগ্ীলকে রক্ষা করার জন্য পুরো 
ভাগের মজবুত একজোড়া ডানা । 
কতকগুলি পতঙ্গের পৃজ্ঠদেশের পাতের 
মত আঁশকেও এই আখ্যায় : নিদেশ 
করা হয়। 
এঁলমেণ্ট 16798 মৌল (রসায়ন- 
বিদ্যা) 
যে বস্তুর সকল পরমাণুরই নিউ- 
ক্রিয়াসের বৈদয্যতিক আধান সমান । 
জগতের সমস্ত প্রাকৃতিক পদার্থকে 


বৈজ্ঞানিক আভধান 


শবরানব্বইটি মৌল পাওয়া গিয়াছে, 
যাহাদের রাসায়নিক সংযোগে পৃথিবীর 
যাবতীয় বস্তু সৃষ্টি হইয়াছে ৷ সম্প্রতি 
বীক্ষণাগারে আরও কয়েকটি ক্ষণস্থায়ী 
মৌল গঠিত হইয়াছে । তাহাদের ইউ- 
রোনিয়াম-উত্তর মৌল ( Transura- 
nium elements ) বলে | অক্স- 
জেন, হাইড্রোজেন, লোহ, পারদ, 
রৌপ্য, তাম ইত্যাদি মৌলের 
দৃঙ্টান্ত। 
এঁলস Ellis, Havelock ( ১৮৫৯- 
১৯৩৯ ) 

ইংরাজ শারীরতত্বাবদ। যৌন 
বিষয়ের চর্চা পূর্বে এড়াইয়া যাওয়া 
হইত এবং এই বিষয়ে অজ্ঞতা বহু 
বিস্তৃত ছিল । এলিসই প্রথমে প্রকাশ্যে 
যৌন ব্যাপারে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গী 
লইয়া আলোচনা করিয়া সংসাহসের 
পরিচয় দেন। তাঁহার সবাপেক্ষা 
বিখ্যাত রচনা সাত খণ্ডে সম্পূর্ণ 
Studies in the Psychology of 
Sex | 
এস্‌কার ০9৫ মৃত্ন্কতক্ক ( ভূ-বিদ্যা ) 

লম্বা, সরু, আঁকাবাঁকা নুড়ি বা 
বাল; গঠিত শৈলশিরা । হিমবাহ 
নীচের প্রান্তে পেঁছিবার কিছু পূর্ব 
হইতেই উহার তলদেশের বরফ গাঁলয়া 
হিমবাহের নীচে সংড়ঙ্গপথ সৃষ্ট 
কারয়া বাঁহরে আসতে থাকে । 
স্বভাবতই উহার দ্বারা অনেক ক্ষয়জাত 
নুড়ি ইত্যাদি বাহির হয়। উহা যখন 
বরফ হইতে বাহিরে আসে তখন বেগ 
কাময়া যায় এবং এগ্ীল বরফসীমার 
সাঁহত লম্বভাবে স্রোতপার্দ্বে বা মধ্য- 


৯৩৩ 


স্থলেও : পড়িয়া থাকে৷ এইভাবে 
এস্‌কার গঠিত হয় । উত্তর ইউরোপে 
স্কাপ্ডিনেভিয়া, স্কটল্যাণ্ড ও আয়া- 
ল্যাণ্ডে ইহার বহ উদাহরণ 
দেখা যায়। : 
এস্‌কার্প'মেণ্ট 69০81071676 উপলন্ব, 
প্রবণভাঁম ক্কাহ্‌ ( ভূ-বিদ্যা ) 

নরম শিলার ভিত্তির উপর কঠিন 
শিলার স্তর দিয়া যে ক্ষুদ্র পর্বত বা উচ্চ 
শিরার সৃষ্টি হয় । ইহার একটা দিকের 
ঢাল অন্যাদকের অপেক্ষা বেশী হয় । 
ভূপ্‌ষ্ঠের শিলার স্রংস (011) বা 
নদীস্রোত দ্বারা ক্ষয় হইতে এই 
আকারের উৎপাত্ত। 
এস্‌চুয়ার estuary) খাঁড় প্তহথানা 
(ভুগোল ) 

সমদদ্রসঙ্গমের ঠিক আগে নদীর 
বিস্তীত বাড়িয়া তাহা প্রায় যে শীর্ণ 
সমযদ্র-শাখার রূপ গ্রহণ করে। এই সব 
স্থানে জোয়ার-ভাঁটার সময় জলতলের 
উচ্চতার অন্তর খুব বেশী হয় এবং 
এগুলি দুইদিকে স্থল দ্বারা সুরক্ষিত 
বালিয়া অনেক নদীর মোহানা পোতা- 
শ্রয় রূপে ব্যবহৃত হয় । 
এসটার্জ ০০০9 ( রসায়ন-বিদ্যা ) 

জৈব রসায়নে আযালকোহল ও 
আযাসিডের সংযোগে জলের অণু বাত 
হইয়া যে যৌগ গঠিত হয়। অজৈব 
রসায়নে লবণের সদ্‌শ । অম্লের প্রাতি- 
স্থাপনায় (replaceab1€) হাইড্রোজেন 
পরমাণুর স্থান আ্যালকোহল গ্রহণ 
করিয়া উহার অম্লত্ব প্রশমিত করে। 
ইহারা সাধারণতঃ সুগন্ধি উদ্বায়ী 
তৈলাকার বসত ॥ মোম ইত্যাদি 


১৩৪ বৈজ্ঞানিক অভিধান 


নৈসার্গক এসটার । চাঁপাফুলের বিশিষ্ট 
গন্ধ আযামাইল  আ্যাসিটেট নামক 
এসটারে পাওয়া যায়। আ্যামাইল 
আযালকোহল ও আ্যাসেটিক আ্যাসিড 
সংযোগে এই এস্টারের. উৎপত্তি। 
এসটারের ইহা একটি জাতিরূপ সূচক 
উদাহরণ । সাবানের মূল উপাদান 
এসটার । 
এসটিভেশান aeastivation (১) 
মকুলপন্র-বিন্যাস, ন্ত-নিল্মা-। 
(২) সীম লিঙিদ্চিঘা ( জীববিদ্যা ) 
(১) কতক শ্রেণীর উদ্ভিদে যে 
নূতন মুকুলপন্্র গজাইয়া গর্ভকোষকে 
গ্রীষ্মে শুঙ্কতার হাত হইতে রক্ষা করে। 
(২) প্রাণীদের গ্রীচ্ম প্রকোপ হইতে 
বাঁচবার স্বয়ংক্রিয় ব্যবস্থা । শামুক 
প্রভৃতি প্রাণীরা মাটিতে গত খ:ড়ুয়া 
নিজেদের খোলার মুখ আঁটয়া দিয়া 
বাহিরের শু্কতা হইতে আত্মরক্ষা 
করে। মাছেরা প.কুরের পাঁকের মধ্যে 
ডুবিয়া বসিয়া থাকে। কোন কোন 
মরূভূমিবাসী প্রাণীরা সারা গ্রীষ্ম 
ঘমাইয়া কাটায়। 
এস ্রোজেন'স 6998015 (শারীরবৃত) 
ডিম্বাশয়ের কলা হইতে সঞ্জাত এক 
হমোনের নাম এসট্রাডিয়ল (estra- 
101) ॥ এস্‌ট্রোন (estrone ) নামক 
সমধমর্ এক হমেনি স্ত্রীদের প্রপ্রাবের 
সহিত পাওয়া যায়, কিন্তু ইহার ক্ষমতা 
এস্ব্রাডিয়লের পাঁচ ভাগের এক ভাগ 


প্রাণীর পুষ্টি ও বৃদ্ধি এই হমেনিই 
প্রভাবিত করে। নারীদেহের স্তনের 
{বিকাশ ও উন্নীত, দেহসৌম্ঠব, কেশ- 
বিন্যাস ও যৌন আচার এই হমেনি- 
গুলির উপর নির্ভর করে । এই হমোনি- 
জানত ঝতুবরাতর সময় যে সকল 
শারীরিক অস্বাচ্ছন্দ্য ঘটে তাহা নিবারণ 
করার জন্য ও পুরুষদের প্রোস্টেট 
গ্রন্থির বার্ধকাজনিত স্ফীত প্রশমিত 
করার জন্য উষধার্থে ব্যবহৃত হয় । 
এসপার্টো গ্রাস Esparto grass 
(উদ্ভিদ্‌-বিদ্যা ) 

স্পেন ও উত্তর-আফ্রিকায় জাত 
লম্বা, মোটা, রুক্ষ ঘাস । ইহার কাণ্ড 
ও পাতা দুই-ই খুব মজবুত, এই জন্য 
দাঁড়, ঝুড়ি ইত্যাদি তৈয়ারীতে ব্যবহৃত 
হয়। কাগজাঁশল্পেও ইহার ব্যবহার 
আছে। 
এসাকি Esaki, Leo (১৯২৫-) 
জাপানে জন্ম ও শিক্ষা । অর্ধপাঁরবাহীর, 
(semi conductors ) মূল ধর্ম 
সম্বন্ধে গভাঁর গবেষণা ও তাহাকে 
প্রযুক্তি বিদ্যায় প্রয়োগের জন্য ১৯৭৩ 
সালে পদার্থ বিদ্যায় যুক্ত ভাবে নোবেল 
পুরস্কার পান । 
এ. সি. টি. এইচ 4০0 
[ Adreno-Cortico-Tropic Hor- 
mone] (শারারবৃত্ত ) 

মন্তিচ্কের পিছনে যে মটরের মত 
ছোট পিটুইটারা গ্রন্ছি আছে তাহার 
সম্মুখ ভাগ হইতে ক্ষারিত হমেনি। 
ইহার সহিত আ্যাদ্রিনাল গ্রন্ছির বহিচ্ভর 
(cortex) হইতে যে ক্ষরণ হয় তাহার 


বৈজ্ঞানিক অভিধান 


অন্ভূত সমন্বয় আছে । শেষোস্ত গ্রন্থির 
ক্ষরণ যদি বাড়ে তো িটুইটারীর এই 
হমোনের কম ক্ষরণ হয়, আর উহা যাঁদ 
কমে তো এশস-ট-এইচের ক্ষরণ বাড়ে 
এবং তাহার জন্য উহার ক্ষরণ বৃদ্ধি 
হয়। রক্তে আযডিন্যাল গ্রান্হির বহিঃ্র 
নিঃসৃত হমোনের ক্ষরণ এ-সি-টি-এইচ 
দ্বারা নিয়ন্ত্রিত হয় বলিয়া যে সকল 
রোগে করটিসোনের ব্যবহার প্রয়োজন 
সেই সব রোগে অনেক সময় চিকিৎসকরা 
কাঁ্ট সোনের পাঁরবর্তে এ-সি-টি-এইচ 
ব্যবহারের ব্যবস্থা দেন । 

এঁপাঁরন e5erine  (রাসায়ন-বিদ্যা ) 


সাদা বিষান্ত উপক্ষার, সংকেত 
015 H,, N, 0, 1 কালাবার (০81- 
৪৮৪7) নামক আফ্রিকার পশ্চিম কূলে 
জাত গনল্মের শট হইতে নিচ্কাঁশত 
হয়। জলে প্রায় অদ্রাব্য। চক্ষুর তারা 
রণ্ধ্র (pupil)-কে সঙ্কুচিত করার জন্য, 
{বিশেষভাবে আযাষ্রোপিন, হোম্যাষ্রো- 
{পন এবং কোকেন প্রয়োগে উহাকে 
বিস্ফোরিত করার পর তাহাকে 
স্বাভাঁবক অবস্থায় ফিরাইয়া আনার 
জন্য চক্ষুতে বাহ্য প্রয়োগ করা হয়। 
গ্লকোমা (glaucoma). রোগে 
আভ্যন্তরীণ চাপ কমাইবার জন্য 
ব্যবহৃত হয় । কখনও কখনও ধনজ্টঙকার 
রোগে ও আন্রিক অবরোধে 
(intestinal obstruction ) সুচী 
প্রয়োগ করা  হয়। ইহার অপর 
নাম ফাইসোস্টিগমাইন (phys০- 


stigmine ) | 


এসেনশিয়াল অয়েলস্‌ essential 


৯৩৫ 


9119 উদ্বায়ী তৈল, বাণ তৈল 
বাল্ত বত (রসা়ন-বিদ্যা ) 

উদ্ভিজ্জ নানা প্রকার তৈল। 
নারকেল হইতে জাত তৈল ও তাহার 
সদৃশ স্নেহপ্রধান তৈল হইতে ইহাদের 
পার্থক্য এইযে, ইহারা অত্যন্ত উদ্বায়ী 
ও তীব্র গন্ধ যুন্ত। উদ্ভিদের কাণ্ড, 
ত্বক, বীজ, ফুল সর্বত্র হইতে ইহাদের 
উপাদান প্রধানতঃ এসটারসমূহ। খাদ্য, 
প্রসাধন, সাবান ইত্যাদি শিল্প সুগন্ধিত 
করার জন্য ইহাদের ব্যবহার সঃপ্রচলিত । 
ইউক্যালিপ্টাস, ল্যাভেপ্ডার, লেব;, 
লবঙ্গ, চামেলী ইত্যাদির তৈল ইহাদের 
সংপারাচত ও প্রকৃষ্ট উদাহরণ ৷ 
এহ্‌রালখ Ehrlich, Paul ( ১৮৫৪- 
১৯১৫ ) 

জামনি ব্যাক:টিরিয়াবিদ্‌ ৷ তাঁহার 
স্বদেশবাসী বিশ্ববিখ্যাত ব্যাকাঁটারয়া- 
[িদ্‌ কখের সহকমা ছিলেন । অপ 
বীক্ষণে জীবাণুদের উত্তমরূপে দৃষ্টি 
গোচর করার জন্য তাহাদের যে সব রঙ 
লাগাইয়া বর্ণাঢ্য করা হয়, তাহারাই 
যে তাহাদের ধ্বংস করার কাজে 
লাগিতে পারে, ইহা প্রথমে তাঁহার 
মাথায় আসে । ১৯০৭ সালে তিনি 
ট্রপান লাল ( Trypan Red) 
নামক এক রঞ্জক (৫০) নিজেই 
আবিচ্কার করেন। উহা সূচীবিদ্ধ 
করিয়া দেহে প্রয়োগ করিলে আফ্রিকার 
নিদ্রারোগের বাঁজাণু ট্রিপানোসোম 


- ( Trypanosome ) একেবারে বিনষ্ট 


হয়। ইহার পর তিনি আর্সোনক 
যোগগুনলর অনুরূপ গুণ আছে ক না 
পরীক্ষা কারতে লাগিলেন এবং ৬০৫ 


১৩৬ 


বার পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর ৬০৬ 
বারের সময় যে যৌগ প্রস্তুত করেন 
তাহা নিদ্রারোগের বীজাণু ধ্ংসে ব্যর্থ 
হইলেও, তাঁহার জাপানী ছাত্র 
সাহাচিরা হাটা (99109010179, Hata) 
লক্ষ্য করেন যে, উহা উপদংশ বাঁজের 
যম। উহার নাম সালভাসনি দেওয়া 
হয়, এবং এহ্‌রলিখ ১৯০৯ সাল হইতে 
তাঁহার জীবনের শেযাঁদন পর্যন্ত উহার 
প্রয়োগে উপদংশ রোগকে প্রশমিত 
করার চেষ্টায় ব্যাপৃত থাকতেন । এই 
আঁবগকার হইতে রাসায়নিক যৌগদ্বারা 
রোগ নাশের এক নূতন প্রণালীর 
( Chemotherapy ) সূৰপাত হয়। 
ইহা এখন বিরাট মহারুহের আকার 
ধারণ কারয়াছে। তিনি ১৯০৮ সালে 
মেক্‌নিকসের সঙ্গে যুগ্মভাবে নোবেল 
পরক্কার পান । 


ও 


ওইস্‌টার oyster শান্ত [বাংলা ও 
হিন্দী ] (প্রাণীশাবদ্যা ) 

দুই ফলক (৮৪15০) বিশিষ্ট 
কম্বোজ শ্রেণীর প্রাণী । ইহারা নোনা 
জলের বাসিন্দা, প্রায় সব দেশে এবং 
সকল প্রকার জলবায়;তেই ইহাদের দেখা 
যায়। ইহাদের প্রজাতির (species ) 
সংখ্যা অগ্নত। জলের উদ্ভিদ্কণা 
(plankton) খাইয়া ইহারা জীবন 
ধারণ করে ও যৌন প্রজনন দ্বারা বংশ 
বৃদ্ধি করে। পাশ্চাত্য দেশ-সমূহে 
ইহাদের শৌখান খাদ্য বালয়া ধরা হয় 
বলিয়া নিয়ন্ত্রিত ভাবে প্রজনন ও পালন 
করার ব্যবস্থা আছে। আকারে ও 


বৈজ্ঞানিক অভিধান 


স্বাদে নৈসর্গিক শান্তি অপেক্ষা এই 
কার্ধত শবান্ত ভাল ৷ 
ওকাঁপ 0808 (প্রাণীশীবদ্যা ) 
বাসী রোমন্হক প্রাণীবশেষ। জিরাফ 
শ্রেণীর হইলেও বর্ণে ও দৈর্ঘেয ইহারা 
জিরাফ হইতে ভিন্ন । ইহারা দৈর্ঘে 
পাঁচ ফুটের বেশী হয় না, আর গলা ও 
পা দুইই জিরাফের চেয়ে ছোট ৷ ১৯০০ 
সালে ইহাদের অস্তিত্ব প্রথম ধরা পড়ে 
ও বর্তমানে প্রায় বিলোপের মুখে । 
ওকার ০০০ গৈরিক [বাংলা ও হিন্দী] 
ভু-বিদ্যা ) 

নৈসার্গক মাটাবশেষ। প্রধান 
উপাদান লোহা, সালকা ও আযল- 
মিনিয়ামের অক্সাইডের মিশ্রণ । রঙ 
লাল ও হলদেতে মেশানো, চলাত 
ভাষায় যাহাকে বলা হয় গেরনুয়া । 
রঞ্জক হিসাবে বহুব্যবন্ধত ৷ 
ওকোয়া Ochoa, Severo (১৯১০ -) 
স্পেনদেশের লুয়াকয়ি জন্ম ও মাদ্ুদ 
বিশ্ববিদ্যালয়ে শিক্ষা । ওখানে ১৯২৯ 
সালে চাকৎসা বিদ্যায় স্নাতক হন । 
পরে তিনি গ্লাসগো, বোর্লন, 
হাইডেলবেয়ার্গ ও লণ্ডন বিশ্ববিদ্যালয় 
সমূহে স্নাতকোত্তর শিক্ষা গ্রহণ 
করেন। ১৯৪১ সালে আমোরকার 
যুক্তরাম্ট্ে যান ও ১৯৫৬ সালে সেখান- 
কার নাগরিক হন। জীবকোষের 
অন্যতম মূল উপাদানগুলি R. N. A 
এর কৃত্রিম উৎপাদনের জন্য ১৯৫৯ সালে 
যুগ্মভাবে নোবেল পদুরস্কার পান। 
ওজোন 92০7০ ( রসায়ন-বিদ্যা ) 

অক্সিজেনের এক রুপ । বায়:মণ্ডলে 


বৈজ্ঞানিক অভিধান ১৩৭ 


সাধারণতঃ যে অক্‌সিজেন থাকে তাহার 
অণতে অক্‌সিজেনের দুইটি পরমাণঢু 
থাকে, সংকেত ০., কিন্তু ওজোনে 
তিনটি পরমাণু থাকে সংকেত ০৪ । 
ইহা বর্ণহীন, . কিন্তু আঁসটে গন্ধ 
আছে । বায়ুমণ্ডলের উচ্চন্তরে সৌর 
আঁতবেগনী রশ্মির ( ultra-violet 


18 ) প্রভাবে ওজোনের নৈসার্গক. 


উৎপাত্ত হয়। কিন্তু বায়ু ও জল 
শোধনের জন্য ইহার ব্যবহার বাঞ্ছনীয় 
বলিয়া কৃত্রিম উপায়ে স্ফুরণহীন বিদুৎ 
ক্ষরণ ( sparkless electric 
discharge ) দ্বারা প্রস্তুত করা হয় । 
অসংপূত্ত, জৈব রাসায়নিক যৌগদের 
( unsaturated organic 
compound ) উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত 
রাখিয়া উহার মধ্য দিয়া ওজোন-মিশ্রিত 
বায়ন চালাইলে এক প্রকার যৌগ হয় 
তাহাদের ওজোনাইভ ( ০zZonide ) 
বলে । ইহাদের বেশীর ভাগই বিশ্রী গন্ধ 
বিশিষ্ট ঘন তৈলাকার এবং বিস্ফোরক । 
জলে সহজেই বিয়োজত হয় এবং 


অসংপৃন্ত যৌগের ঠিক কোন স্থানে 
অসংপ্ান্ত ছিল তাহা বোঝা বায় । 
ওগপ্‌ন হার্থ প্রোসেম open hearth 
Process ভু সী অন্রভীনিছি (রসায়ন- 
বিদ্যা) 

ঢালাই লোহা হইতে ইস্পাত 
তৈয়ারীর : প্রণালীবশেষ। ইহাতে 
দুল (refractory ) ইট দ্বারা 
সম্জিত অগভীর চুল্পীতে গলান লোহা, 
কিছ মরিচা ধরা লোহা ও কিছ 
লোহার উচ্চশ্রেণীর আকাঁরক (০16) 
মিশাইয়া তাহার উপর গ্যাসাঁয় আগ্ন- 
শিখা প্রয়োগ করা হয় । এইরুপে ক্রমে 
ঢালাই লোহার আঁতীরিন্ত কার্বন দগ্ধ 
হইয়া ইস্পাত তৈয়ারী হয়। যে 
আকরিক হইতে ঢালাই লোহা তৈয়ারী 
হইয়াছে তাহার প্রকৃতি অনুসারে চুল্লীর 
ভিতরের দুগ্গল ইটের প্রকাতি (অম্ল 
বা ক্ষার) নিধারিত হয় ॥ 
ওপল 09] ভণিতা ঘত্যহ (ভূ-বিদ্যা) 

মাণাবশেষ। রাসায়ানক সংগঠনে, 
সিলিকার অনিয়ত (amorphous ) 


(ওপন হার্থ প্রোসেস ) 


TILTING FURNACE 


ESA CHARGE BOX 


cS 


CHARGING MACHINE 


REGENERATIVE CHAMBERS 


বিয়োজনের ফলে যে সকল যৌগ পাওয়া রূপ ইহাতে জল প্রায় শতকরা দশ 
যায় তাহাদের প্রকৃতি হইতে মূল ভাগ পর্যন্ত থাকে। ইহা আগ্নেয়- 


১৩৮ 


গার জাত ও আবহিক বিকারপ্রাপ্ধ 
পালল শিলার গহ্বরে পাওয়া যায়। 
দেখিতে অর্ধস্বচ্ছ, আপাতদাঁষ্টিতে 
সাদা, কিন্তু আলোয় ঘুরাইলে সবুজ, 
হলদে, গোলাপী প্রীতি রঙের আভাস 
পাওয়া যায়। 
ওাঁপয়াম 9010 আফিম জ্রদ্মীম 
(রসায়ন-বিদ্যা ) 
পোষ্তদানার কাঁচা ফল হইতে জাত 
উধধাঁবশেষ। বেদনা নিবারক ও 


প্রভূত বহু সংখ্যক উপক্ষার পাওয়া 
যায়। 


ওভাম ০৮খ৷৷৷ ডিম্বাণু জা্তাঘ্যু (শারীর- 


ব্ন্ত) 

জি জার্মসেল ( germ-cell ) | 
ডিদ্বাশয়ের গায়ে ক্ষনদ্র দানার মত 
লাগিয়া থাকে। ইহারা খানিকটা 
পারণাত লাভ করিলে ডিম্বাশয় হইতে 
বিচ্ছিন্ন হয়, সেই সময় পুং জার্ম 
সেলের সাঁহত মিলিত হইলে সেই 
শান্ত ডিম্ব হইতে অধিকাংশ জাবের 
জন্ম হয় ॥ মানুষের ক্ষেত্রে স্ত্রী শিশু 
জম্মাইবার সময় ডিদ্বাশয়ে এইরূপ চার 
লক্ষ সম্ভাব্য ডিম্বকোষ থাকে বাঁলয়া 
অনুমান করা হয়। ইহার মধ্যে কোন 
নারীর সারা জীবনে চারশত আন্দাজ 
পারণাঁত লাভ করে ও নিষেকের জন্য 
প্রস্তুত হয় । 


বৈজ্ঞানিক অভিধান 


ওভার ০৮৪৮) [ডম্বাশয় জৰ ভাহাম 
(শারারবত্ত ) 

স্রীলঙ্গীয় গ্রন্থি । স্রী-প্রাণীর 
উদর-গহবৰবরের নাঁচের দিকে দ:ইাট 
{ডিম্বাশয় থাকে। ইহারা 'পিছনাঁদকে 
মুক্ত, সামনের দিকে চওড়া সন্ধিবন্ধনী 
(ligament) দ্বারা আটকানো থাকে । 
ইহাদের মধ্য হইতে যে হমেনি সূত 
হয় তাহার দ্বারা গৌণ লোঙ্গক লক্ষণ- 
গুল নিয়ান্নিত হয়। ইহার বাইরের 
পৃণ্ঠে অনেকগুলি প্রকোন্ঠের মধ্যে 
'ডিদ্বগুল পরিণাত লাভ কাঁরতে থাকে 
এবং মানবের ক্ষেত্রে আটাশ দিন অন্তর 
একটি প্রকোচ্ঠ ফাটিয়া ভিতরের 'ডিন্ব 


ও[ভডাকউপ 
প্র'ভনান্তিলী (শারারবৃত্ত) 
জরায়সংশ্লিষ্ট যে দুইটি নালী 
দ্বারা পরিপক্ক ডিম্ব জরায়;র দিকে 
বাহিত হয়। নারীদের এই নালা 
দুটিকে ফেলোপিয়ান নালী (1&!l০- 
pian tubes ) বলে | 
ওহৃম Ohm, George 
( ১৭৮৭-১৮৫৪ ) 
জামনি পদার্থাবজ্ঞানী ও গাঁণত- 
বিদ্‌। ১৮২৭ সালে তিনি তাঁড়চ্চালক 
বল (8:১৮), তীড়তপ্রবাহ (current) 
ও রোধের পারদ্পারক সম্বন্ধ লইয়া 
গলা না নিব উপনাত 
হন যে, or এই সমীকরণ দ্বারা 


উপরও বার খরা 


Simon. 


বৈজ্ঞানিক অভিধান 


যায়। যথোপয্যন্ত একক লইলে এ 
সিদ্ধান্তকে 0= ভাবে প্রকাশ করা 


যায়, ইহা ওহ্‌মের সূত্র (01005 
Law ) নামে সর্বজনপারিচিত । 


পরে তিনি মানসেন বিশ্ববিদ্যালয়ে 
পদার্থাবদ্যার অধ্যাপক হন। ১৮৪১ 
সালে তিনি ইংলন্ডে রয়াল সোসাইটি 
কর্তৃক কপাল মেডাল দ্বারা সম্মানিত 
হন। তাঁহার সম্মানে রোধের একক 
তাঁহার নামে ‘ওহুম’ নামে পারিচিত। 
যে রোধের মধ্য দিয়া এক ভোল্ট তড়ি- 
চ্চালক বল প্রযুন্ত হইলে বর্তনীতে 
এক আমৃপিয়ার তড়িৎপ্রবাহ চালিত 
হয়, তাহাকেই এক ওহ্‌ম রোধ বলে। 
ওয়াক্‌স এ মোম [বাংলা ও 
হিন্দী] (রসায়ন-বিদ্যা ) 
উাদ্ভজ্জ বা জান্তব চার্ব জাতাঁয় 
পদার্থ । রাসায়নিক ব্যাখ্যায় ইহারা 
শ্লিসেরোল ছাড়া অন্য আযলকোহল 
সংযোগে স্নেহাম্ল (1811 ৪০1৭) ঘটিত 
এস্‌টার, বেশীর ভাগ মোমের ক্ষেত্রে 
আসিডটি পাল্মাটিক (palmitic) । 
সাধারণ উষ্ণতায় ইহারা কঠিন, কিন্তু 
অল্প তাপেই তরলণীকৃত হয় । মৌচাক 
হইতে একরকম মোম পাওয়া যায়, 
আবার কার্নবা ( Carnaubএ ) নামক 
গাছের রস হইতেও একপ্রকার মোম 


১৩৯ 
পাওয়া যায়। নমনীয় হওয়ায় ইহারা 
পুতুল বা মূর্তি গড়িতে ব্যবহৃত হয় । 


ওয়াকৃসমান Waksman, Selman A.. 
(১৮৮৮-১৯৭৩ ) 

আমেরিকান ব্যাক্‌টিরিয়াবিদ্‌ ৷ 
রুটগার্স বিশ্ববিদ্যালয়ে ( Rutgers 
University )-তে থাকাকালীন পেনি- 
সিলিন জাতীয় গুষধের আশ্টিবায়ো- 
টিক নাম তিনিই প্রবর্তন করেন। পর 
বৎসর স্ট্রেপ্টোমাইীসন নামক উধধ 
মাটির ছতাক হইতে স্বতন্ন করিয়া 
জগদ্বিখাত হনও ১৯৫২ সালে 
নোবেল পুরস্কার পান। 
ওয়াট ৫ (পদার্থবিদ্যা) 

বিদ্যাৎশন্তি পরিমাপের একক ।, 
এক ভোলট তাঁড়চ্চালক বল (8.5) 
পরিচালিত 'এক আযামপিয়ার বিদযাং- 
প্রবাহকে এক সেকেণ্ড স্থায়ী করিতে 
যতটা শান্ত প্রয়োজন তাহাকেই এক 
ওয়াট বলে৷ প্রতি সেকেন্ডে এক জুল 
পরিমাণ কার্য করিতে এক ওয়াট বল 
লাগে। ৭৪৬ ওয়াট এক অম্বশন্তির 
সমান। বিদযাৎ বল মাপিবার যন্ত্কে 
ওয়াট মিটার (watt meter) বলে । 
ওয়াট Watt, James (১৭৩৭-১৮১৯) 


৯৪০ 


সাধন করেন যে; উহা 'হইতে নিউ- 
-কামেনের যন্বের অপেক্ষা তিনগুণ 
বেশী কার্য পাওয়া যাইত। তাহা 
ছাড়া পিস্টন সোজাসুজি বাহ্পীয় চাপে 
চলিতে থাকিলেও কিভাবে তাহার 
সরলরেখার গাঁত চাকার বক্রগতিতে 
পরিবর্তিত হয় তাহার যান্নক সমাধান 
করেন। তাঁহার সবপেক্ষা বড় অবদান 
বাল্পনিয়ামক যন্ত্র ( governor ) 
উদ্ভাবন । তাঁহাকে শুধু যে বাচ্পায় 
যন্বের প্রথম উদ্ভাবকই বলা যায় তাহা 
“নয়, যে স্বয়ংক্রিয়তা আজ অটোমেশনে 
পারণাঁত লাভ কাঁরয়াছে তাহার অঙ্কুর 
তাঁহার উদ্ভাবিত নিয়ামকের মধ্যেই 
পাওয়া যায়। বাম্পীয়যন্্র উদ্ভাবন 
ছাড়া, তান আরও নানাপ্রকার যন্ত্রের 
উদ্ভাবন ও বাঁক্ষণাগারের যন্ত্রপাতি 
নিমণিও করিয়া গয়াছেন। 
ওয়াটার er জল [বাংলা ও হিন্দী] 
“( রসায়ন-বদ্যা ) 

গন্ধহীন,  স্বাদহীন, বর্ণহীন, 
তরল পদার্থ। দুই পরমাণু হাইড্রো- 
জেন ও এক পরমাণু অক্সিজেন দ্বারা 
গঠিত এই যৌগ পৃঁথবীতে সর্বাপেক্ষা 
সুপারচিত। ভূপৃষ্ঠের তিন ভাগের 
দূইভাগ জলপচ্র্ণ॥ ইহা সমস্ত জীব- 
দেহের অপারহার্য উপাদান । মানুষের 
শরীরের তিনভাগের দুইভাগ জল । 
ইহা কাঠন (বরফ), তরল ও গ্যাস 
(জলীয় বাষ্প ) তিন অবস্থাতেই জীব- 
নের সহিত ঘনিষ্ঠভাবে জাঁড়িত । গভীর 
জল দেখিতে নীলাভ | ইহা ৪০ সেঃ- 
নতে সবচেয়ে বেশী ঘন হয়। এ উষ্ণ- 
তায় এক ঘন সোণ্টমিটার জলের ওজন 


বৈজ্ঞানিক আভধান 


এক গ্রাম। এ ওজনের সাহত সম 
আয়তন কোন বস্তুর ওজনের অনু- 
পাতকে আপোক্ষক গুরুত্ব বলে। 
আমাদের ব্যবহার্য বন্তুসমূহের বেশীর 
ভাগ ইহাতে দ্রবণীয় বালয়া ইহাকে 
সর্বদ্রাবক ( universal solvent ) 
বলা হয়। সাধারণতঃ সকল তরল বস্তু 
উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে ঘন হইতে থাকে 
এবং কঠিন অবস্থায় পেঁছিবার ঠিক 
আগে সবপেক্ষা ঘন হয়, কিন্তু জলের 
ক্ষেত্রে যে ইহার ব্যতিক্রম, তাহা সামু- 
দিক জীবনের পক্ষে বিশেষ গুরত্ব- 
পূর্ণ। ৪ সেঃ-এর জল ঘন হইয়া 
কামলে উহা অপেক্ষাকৃত হালকা 
বলিয়া উপরেই ভাসে এবং জল যখন 
উপরতলে জিয়া বরফ হইতে আরম্ভ 
করে তখনও নীচের স্তরের ৪” সেঃ উষ্ণ- 
তায় বহুদিন তরল থাকে । ইহাতে জল- 
চর প্রাণীরা জলাশয়ের তলায় আশ্রয় 
লইয়া বাঁচিয়া যায়। জলের ঘনত্বের 
ব্যতি্রম না থাকিলে ঠাণ্ডার সময় 
জলাশয়গুলি তলা হইতে জাময়া যাইত 
এবং সমস্ত জলচর প্রাণীর জীবনান্ত 
হইত। যে উষ্ণতায় প্রমাণ বায়ুমণ্ড- 
লের চাপে বরফ গলে ও জল ফোটে 
তাহাকে ০*ও ১০০” ধাঁরয়া বিজ্ঞানে 
ব্যবহৃত উষ্ণতা মাপিবার সোণ্টিগ্রেড 
স্কেল করা হইয়াছে । রাসায়নিক 
ধর্মে কয়েকটি ধাতুর উপর ইহার 
প্রভাবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় । 
অকসাইড দ্রবীভূত করিয়া আযসিড ও 
আযালকালি উৎপন্ন হয়। আর ক্ষীণ 
আাসড বা ক্ষীণ ক্ষারের লবণগ্ীল 


বৈজ্ঞানিক অভিধান 


ইহাতে দ্রবীভূত হইলে আদ্র বিশ্লেষ 
(hydrolysis) দেখা যায়। বহু 
রাসায়নিক বিক্রিয়ায় সামান্য জলের 
উপস্থিতি প্রয়োজনীয় । তীব্র আ্যাসিড 
ও তাঁর ক্ষার সংযোগে যে সকল লবণ 
উৎপন্ন হয় তাহাদের জলে দ্রবীভূত 
কাঁরলে উহাদের উপাদান দুইটি বিয়ো- 
জিত হইয়া আয়নে (7০2. ) পাঁরণত হয় 
এবং এ দুব বিদ্যৎ পরিবাহা হয় । 
ওয়াটার অফ ক্রিস্ট্যালিজেশান ater 
of crystallisation কেলাস জল, 
হদ্ধৰিক্ক সন্ত ( রসায়ন বিদ্যা ) 

অনেক লবণ কেলাসিত হইবার সময় 
অণু জল জ্যাঁড়য়া লয়। এই জলাণু 
কেলাসের মধ্যে নিজ স্বাতন্ত্য বজায় 
রাখে, অথাৎ হাইড্রোজেন ও অক্‌সি- 
জেন পরমাণ্দগ্ীল যৌগের অন্যান্য 
প্রমাণদুর মধ্যে ওতপ্রোতভাবে মিশিয়া 
যায় না, কেননা উত্তপ্ত করিলে উহারা 
জলীয় বাষ্পভাবেই কেলাস হইতে 
বিচ্ছিন্ন হয়। তু'তেতে (copper 
sulphate)  পণীচাঁট, কাপড় কাচা 
সোডায় (sodium carbonate) দশটি 
ও ফটাকারিতে (8191) চব্বিশটি জলাণু 
কেলাস জল হিসাবে যুক্ত থাকে । 
ওয়াটার গ্যাস ater £95 (রসায়ন- 
বিদ্যা) 

জলন্ত কোক কয়লার মধ্য দিয়া 
জলীয় বাষ্প চালাইলে হাইড্রোজেন ও 
কার্বন মনক্সাইড গ্যাসের যে মিশ্রণ 
পাওয়া যায়। সূত্র €C+H,0= 
0০949 1 ইহা শিল্পে '্যবহৃত 
অন্যতম শ্রেষ্ঠ জ্বালানি । সার, কৃত্রিম 
খনিজ তৈল, ও স্নেহঘটিত খাদ্যসামগ্রী 


১৪১. 


উৎপাদনে ইহা প্রাথমিক উপাদান 
হিসাবে ব্যবহৃত হয় । 
ওয়াটার গলাস ater 81859 (রসায়ন- 
বিদ্যা) 

সোডিয়াম ও সিলিকা সংযোগে 
প্রাপ্ত রাসায়নিক যৌগ । সংকেত Naঃ 
91081 দেখিতে কাঁচের মত স্বচ্ছ, 
বর্ণহীন। তরল অবস্থায় ঘন মধুর মত 
( আপেক্ষিক গুরুত্ব ১৩৮), ইহা জলে 
দ্রবণীয় বালয়া দ্রবণীয় গ্লাস বা জলীয় 
গ্লাস বলে ৷ ইহা পিচবোর্ড কারখানার 
আসঞ্জক রূপে, রাস্তা তৈয়ারী ও ডিম্ব 
সংরক্ষণে ব্যবহৃত হয়। সাবানশিল্পে 
ও অগ্নিনিবারক হিসাবেও বহুব্যবহৃত ৷ 
ওয়াটারফল waterfall জলপ্রপাত 
[ বাংলা ও হিন্দী ] (ভূগোল) 

জলম্তরোতের হঠাৎ কোন 'উচ্চন্থান 
হইতে খাড়া নিম্ন স্থানে পতন । জল 
যখন কঠিনতর শিলার উপর হইতে 
নরম বা দ্রবণীয় শিলার উপর আসিয়া 
পড়ে, তখনই সামনের নরম শিলা ক্ষয়- 
প্রাপ্ত হওয়াতে জল অনেক উচু হইতে 
খাড়া পড়িতে থাকে। উত্তর আমে- 
রিকার খাব্তরাঞ্ট্র ও কানাডার মধ্যবর্তী 
নায়াগ্রা জলপ্রপাত পাঁথবীর অন্যতম 
বৃহৎ প্রপাত, ইহাতে প্রতি সেকেণ্ডে 
দুই লক্ষ ঘনফুট জল ১৬৭ ফুট উচু 
হইতে পড়িতেছে। আফ্রিকার রোডে- 
শিয়া দেশে ভিক্টোরিয়া. জলপ্রপাত 
৩৬০ ফুট উচু হইতে পাঁড়িতেছে । জল- 
প্রপাতের শীল্তকে নিয়ান্বিত করিয়া 
নল যোগে জলকে টারবাইনের মধ্যে 
চালাইয়া উহার সাহায্যে বিদনযৎ-শল্তির 
উৎপাদন সভ্য মানুষের একটি প্রধান; 


১৪২ 


শিল্প । ইহাকে জল-বিদুং ( hydro 
electric ) বলা হয়। আমাদের দেশে 
ও বহ: দেশে বাঁধ দিয়া উচ্চন্থানে জলা- 
ধার সৃষ্টি কারয়া নলের সাহায্যে কৃত্রিম 
জলপ্রপাত দ্বারা বিদন্ং-উৎপাদক যন্দে 
টারবাইন চালাইবার ব্যবস্থা করা হয়। 
এইরূপ ভাবে আর্জত শান্তকে জলশান্ত 
( water-power )-ও আখ্যা দেওয়া 
হয়। 
ওয়াটার মার্ক water 70081 জলছাপ 
(রসায়নীবদ্যা ) 

কাগজ আলোতে ধাঁরলে যে নক্সা 
নজরে আসে । যে ছাঁচে কাগজ তৈয়ারী 
হয় সেই ছাঁচে এই নক্সা আঁঙ্কত থাকে। 
কাগজে ইহার ছাপ পাঁড়লেও উপর 
হইতে আলোকপাতে উহা দেখা যায় 
না, কিন্তু অপর দিক হইতে আলোক 
পাঁড়লে অর্ধস্বচ্ছ কাগজের উপর ছাপ 
ফুটিয়া ওঠে । নোট প্রভৃতি মূল্যবান 
দালিলপত্রের বিশুদ্ধতা পরীক্ষার জন্য 
এইগ্ীল ব্যবহৃত হয় । 
ওয়াটার মেলন water melon তরমুজ 
'হান্তুজা (উদ্ভিদ্‌-বিদ্যা ) 

লাউ, কুমড়া শ্রেণীর ফলবিশেষ। 
‘ইহার উপরের খোসা সবুজ রঙের, কিন্তু 
ভিতরের শাঁস লাল ও মিষ্ট রসযুন্ত। 
ওজনের এক-একাঁট দশ-বার সের পর্যন্ত 
হয়। ইহা পাঁথবার প্রায় সর্বত্র জন্মায় 
-ও রুক্ষ জলহাওয়ায় বাঁলমাঁট ইহার 
‘চাষের প্রশস্ত ক্ষেত্র । F 
ওয়াটার লিলি vঞter-lil) কুমুদ 
[বাংলা ও হিন্দী ] ( উদ্ভিদ্‌-বিদ্যা ) 

জলজ উদ্ভিদ্‌বিশেষ ৷ ইহার চক্রা- 
-কার পাতা জলে ভাসে এবং সূগন্ধি 


বৈজ্ঞানিক অভিধান 


সাদা ফুল হয়। ইহাদের বীজ জলের 
নীচেই পঢষ্ট হয়। ইহাদের কয়েকাট 
প্রজাতি (59০০155) শুধু রাত্রে ফোটে, 
কয়েকটি শুধু দিনে ফোটে । 
ওয়াটার সেড ter 9761 জল 
{বভাজিকা সন্ত নিমাসন্ক ( ভূগোল ) 
দুইটি নদীর উপত্যকার মধ্যস্থ উচ্চ 
ভূমি, যেখানে নদী দুইটির উৎস 
অবস্থিত ॥ যেমন, হিমালয় পর্বতশ্রেণীর 
দক্ষিণ দিকে গঙ্গা নদীর উপত্যকা ও 
উত্তর দিকে ব্রহ্মপুত্র নদীর ধারা । 
ওয়াটার স্পাউট water spout 
জলন্তদ্ভ [ বাংলা ও হিন্দী ] (ভূগোল) 
জলতলের উপারস্থ ঘূর্ণবাত। ঘূ্ণ 
বাতের লঘুচাপ কেন্দ্রে অনেক সময় 
বহ দুর পর্যন্ত জল স্তদ্ভাকারে উঠিয়া 
যায়, উপর হইতে মেঘও যেন তাহার 
সহিত মিলিত হইবার জন্য নামিয়া 
আসিয়াছে এইরূপ মনে হয়। এ 
কেন্দ্রের চতুর্দকে বায়ুবেগ কখনও 
কখনও ঘণ্টায় ২০০ মাইলেরও অধিক 
হয়। বলা বাহুল্য এরুপ ক্ষেত্রে নৌকা, 
জাহাজ উহার মুখে পাঁড়লে ধংস 
আনবার্য । সৌভাগ্যক্রমে ইহারা অত্যন্ত 
অঞ্গদ্থায়ী হয় । 


ওয়াটার  হায়াঁপন্হা water 
hyacinth কচুরীপানা, যয ন্কানতী 
(উাদ্ভদ্‌-বিদ্যা ) 

জলজ উদ্ভিদ:বশেষ ৷ ইহাদের 


পাতাগুলি জলের উপরতলে ভাসমান 
থাকে এবং সুন্দর নীল ফুল হয়। 
ইহাদের -বংশবাদ্ধ এত দ্রুত যে, কোন 
জলাধারে একবার জন্মিলে অল্প সময়ের 
মধ্যে উহার উপরতল সম্পূর্ণ ঢাঁকিয়া 


বৈজ্ঞানিক অভিধান 


(ফেলে । বাংলাদেশের জলপথ ও জলা 
ধার ইহাদের অত্যাচারে প্রায় বন্ধ 
‘হইবার উপক্রম হইয়াছে । ইহারা 
একবার আশ্রয় পাইলে ইহাদের বিনষ্ট 
করা অত্যন্ত কঠিন । 

ওয়ার্ক 10/1 কার্য [ বাংলা ও 
“হিন্দী ] ( পদার্থ-বিদ্যা ) 

শান্ত প্রয়োগের ফল, বিশেষতঃ 
যখন তাহা কোন বসন্তর চলনের কারণ 
-হয়।॥ এক ডাইন বল প্রয়োগে কোন 
বস্তু যাঁদ এক সোণ্টামটার সরিয়া যায় 
তাহা হইলে এক একক কার্য হয়। 
ইহার সংজ্ঞা এয়ার্গ (678) ৷ আমরা 
যাহাকে যন্ত্র ( "a০hine ) বাল তাহা 
শান্তিকে (en৷e৪) ) কার্যে পরিণত 
করার কৌশল মাত্র এবং শান্ত ব্যয় না 
কাঁরলে কোন কার্য হয় না। এয়ার্গ 
এককটি আতক্ষঘুদ্র বলিয়া প্রয়োগবিদ্যায় 
উহার কোটি গুণ একটি একক ব্যবহৃত 
হয়, উহাকে জুল (1০816) বলে। ১ 
জুল -১০৭ এয়ার্গ। 
ওয়ারলেস virele55 বেতার [ বাংলা ও 
হিন্দী ] (পদার্থ-বিদ্যা ) 

তারের সাহায্য বিনা তীঁড়চ্চৌম্বক 
তরঙ্গ মারফত এক স্থান হইতে আর এক 
স্থানে সঙ্কেত প্রেরণ ব্যবস্থা । আদিতে 
শুধ? সঙ্কেত পাঠাইবার জন্য হইলেও, 
এখন কথা, শব্দ, চির ইত্যাদি সবই এই 
প্রণালীতে প্রেরণ করা সম্ভব হইয়াছে । 
শব্দ ও চিত্র মাইক্রোফোন ও আলোক- 
তাঁড়ং সেলের সাহায্যে তীড়চ্টৌম্বক 
তরঙ্গে পারবর্তিত হইয়া উচ্চ মাস্ভুল 
হইতে চতুর্দিকে বিকীরিত হয়। 
“সেই তরঙ্গমালা দূরের প্রাপক-যন্ত্র 


১৪৩ 


( receiver ) ধরা পাঁড়য়া স্থানীয় 
তরঙ্গের সাহায্যে পুনরায় শব্দে ও চিত্রে 
পরিবর্তিত হইয়া শ্রুত ও দম্ট হয় । 
তবে সাধারণতঃ বেতারে টেলিগ্রামকেই 
এই নামে অভিহিত করা হয়৷ 
ওয়াল্ড, Wald, George (১৯০৬ ) 
আমেরিকান জীববিজ্ঞানী । নিউ- 
ইয়র্ক শহরে জন্ম, নিউইয়ক্ণ বিশ্ব- 
বিদ্যালয়ের স্নাতক ও কলম্বিয়া িশ্ব- 
বিদ্যালয় বইতে স্নাতকোত্তর ও 
ডক্টরেট ডাগ্র লাভ। ১৯৩৪ সাল 
হইতে হাভার্ডে জীব-রসায়নের শিক্ষক 
ও ১৯৪৮ সাল হইতে অধ্যাপক নিযান্ত 
আছেন। আলোকসম্পাতে চোখের 
বাহারান্দ্রয়ে. যে সকল রাসায়নিক 
বিক্রিয়া ঘাটতে থাকে তাহার চচাঁ এবং 
তাহাতে ভিটামিন-এর সঠিক ভূমিকা 
সম্বন্ধে আজীবন গবেষণা করিতেছেন । 
দরশনোন্দ্রয়ের জীব-রাসায়নিক ব্যবস্থা 
সম্বন্ধে তাঁহার গুরুত্বপুর্ণ অবদানের 
জন্য ১৯৬৭ সালে সুইডেনের রাগনার 
গ্রানট ও আমোরকার হল্ডেন কেফার 
হাটলাইনের সহিত যুক্তভাবে নোবেল 
পুরস্কার লাভ করেন । 
ওয়ালনাট In আখরোট [ বাংলা 
ও হিন্দী ] ( উদ্ভিদ্‌-বিদ্যা ) 
নাতিশীতোষ্ণ দেশে জাত বৃক্ষ- 
বিশেষ। ইহার ফল শৌখশন মহলে 
ভক্ষ্য হিসাবে আদৃত। এই গাছের 
কাঠ মজবুত ও ঘর্ষধণসহ বালয়া 
আসবাবপত্র নির্মাণে বহু ব্যবহৃত ও 
আদৃত। 
ওয়াল্টন Walton, Ernest T. 9 
( ১৯০৩-) 


১৪৪ 


আইরিশ পদার্থাবজ্ঞানী, রাদার- 
ফোর্ডের শিষ্য । ককক্রুফ্টের সহ- 
যোগিতায় প্রোটনকে যন্ত্র সাহায্যে 
স্বরান্বিত করার কৌশল উদ্ভাবন করেন। 
এঁ যন্বে প্রোটনকে প্রায় বার লক্ষ 
ইলেকট্রন ভোল্‌ট ( এক ভোল্‌ট বিভব 
সংযুক্ত বৈদযযতিক ক্ষেত্রে ইলেকট্রন 
যতখানি শান্তিতে ত্বারত হইবে তাহাকে 
১ ইলেকট্রন ভোলট বলে) শান্তিতে 
চালিত করা হয়। ১৯২৮ সালে এ 
যন্পের সাহায্যে লাথয়াম পরমাণুর 
নিউক্রিয়াসকে চূর্ণ করিতে সমর্থ হন। 
১৯৫১ সালে ইংল্যাণ্ডের পদার্থ 
বিজ্ঞানী জন ডগ্‌লাস কক্ক্রফ্টের 
সাহত য্বগ্মভাবে নোবেল. পুরস্কার 
পান। 
ওয়ালরাস walrus 
(প্রাণী-বিদ্যা ) 

গাঢ় বাদামী রঙের সামুদ্রিক 
প্রাণী । ইহাদের ছেদক দন্ত দুইটি 
বড় হইয়া প্রায় হাতীর দাঁতের মত 
মুখের বাহরে ঝুলিয়া থাকে, এবং 
লম্বায় কখনও কখনও এক ফুটেরও 
বেশী হয়। মুখের সামনে এক জোড়া 
গোঁফও ইহাদের বৈশিষ্ট্য । পরিণত 
বয়সে ইহারা দৈর্ঘে'্য দশ-বার ফুট হয় ও 
ওজনে হয় দেড় টন ৷ সাল মাছের মত 
ইহারা পশ্চাদঙ্গ টানিয়া টানিয়া 
ডাঙ্গায়ও চালতে পারে৷ ইহারা উত্তর 
মহাসাগরে ও উত্তর অতলান্তিক ও 
প্রশান্ত মহাসাগরে বাস করে এবং 
সুদীর্ঘ ছেদক দন্তদ্বারা মাট খংড়ুয়া 
কম্বোজ প্রাণী শিকার করিয়া জীবন- 
ধারণ করে। ইহাদের বহিরঙ্গে কান নাই । 


িন্ধুঘোটক 


বৈজ্ঞানিক অভিধান 


ওয়ালেস Wallace, Alfred Russell 
(১৮২৩-১৯১০ ) 

ইংরাজ জাববিজ্ঞানী । স্কুল- 
কলেজে বিশেষ শিক্ষা পান নাই । 
ওয়েল্‌সের উস্‌ক নামক স্থানে জন্ম । 
১৪ হইতে ২০ বৎসর বয়স পর্যন্ত 
ল্রাতার সাহত জমি জারপের কার্য 
করিতেন ৷ এই সময় নৈসার্গক ব্যাপারে 
তাঁহার কৌতুহল জাগে ৷ ১৮৪৩ সালে 
দিলসটোরে এক স্কুলে পড়াইবার সময় 
বেট্‌স (Bates, H. W. ) নামক এক 
পতঙ্গাবদের সাঁহত সখ্য হয়। ১৮৪৮ 
১৮৫২ সাল পর্যন্ত 


আমাজন নদীর উপত্যকায় প্রাণী ও 
উদ্ভিদ্‌কুলের পর্যবেক্ষণে রত থাকেন 
এবং ১৮৫৩ সালে এ সফরের প্রাতবেদন 
পুস্তকাকারে প্রবেশ করেন। ১৮৫৪, 
সাল হইতে পরবতাঁ আট বৎসর তান 
মালয় দ্বীপপুঞ্জে ব্রিটিশ মিউজিয়াম 
ও অক্সফোর্ড : বিশবাবদ্যালয়ের 
জন্য সেখানকার জীবকুলের নমুনা 
সংগ্রহে ব্যাপৃত থাকেন ও সেখানকার 
পর্যবেক্ষণের ফল “মালয় দ্বীপপুঞ্জ” 
নামক পুস্তকে ১৮৬৯ সালে প্রকাশ 
করেন। এইখানে তান ভিন্ন ভিন্ন 
নিকটবর্তী দবীপেও প্রাণীদের পার্থক্য 
দেখিয়া বিস্মিত হন এবং এঁ সম্বন্ধে 
চিন্তার ফল ১৮৫৫ সালে “নূতন 
প্রজাতি উৎপত্তি নিয়ামক বিধি” (Law 
which has regulated the in- 
troduction of New Species ) 
নামে প্রকাশ করেন। ১৮৫৮ সালে 
‘তান একটি প্রবন্ধের নকল ডারউইনকে 
পাঠান । ডারউইন দেখেন যে, অভি: 


বৈজ্ঞানিক আভধান 


ব্যন্তিতে প্রাকৃতিক নিবচিনের ভূমিকা 
সম্বন্ধে তিনি ১৮৪৪ সাল হইতে যে 
সিদ্ধান্তকে উপস্থাপিত করার কথা 
চিন্তা করিতোঁছলেন এঁ প্রবন্ধে প্রায় 
হুবহু ওয়ালেসও তাই বাঁলয়াছেন। এবং 
'লিনিয়ান সোসাইটিতে (Linnean 9০- 
ciety) ১৮৫৮ সালের ১লা জুলাই 
উভয় প্রবন্ধই পঠিত হয়। এইভাবে 
আধুীনক আভব্যান্তবাদের কাতত্বে 
ডারউইনের সহিত ওয়ালেসও সমান 
অংশীদার, যদিও তাঁহার নাম তত 
পরিচিত নয়। তিনি মালয় দ্বীপপূঞ্জ 
হইতে ফিরিয়া প্রাণীদের ভৌগোলিক 
বণ্টন, “Geographical Distri- 
bution of Animals” নামে দুইখণ্ড 
পছ্গ্তক প্রকাশ করিয়া প্রাণ-ভূগোলের 
(2০০0৩০৪৪919 ) পত্তন করেন । 
শেষ জীবনে তান নৃতত্বে আকৃষ্ট হন, 
যদিও এ সম্বন্ধে কোন রচনা প্রকাশ 
করেন নাই। 
ওয়েট 911 ওজন; ভার [ বাংলা 
ও হিন্দী ] (পদার্থবিদ্যা) 

কোন জড় বস্তুর উপর পৃথিবীর 
অভিকৰ্ষ শক্তি (৪৭৮i) ) প্রযুন্ত বল 
(force )। জড় বস্তুর পরিমাণের 
উপর উহার ভর: নির্ভর করে, কিন্তু 
একই ভরের বস্তু পৃথিবী-পৃজ্ঠের 
অবস্থিতি অন[যায়ী ভিন্ন ভিন্ন ওজনের 
হয়, একই বস্তুর ওজন নিরক্ষবৃত্তে 
যাহা হইবে মেরুপ্রদেশে তাহা অপেক্ষা 
আঁধক হইবে, কেননা এ স্থান 
ভূকেন্দ্েরে সামান্য নিকটবতাঁ হওয়ায় 
মের,প্রদেশে অভিকর্ষ শান্ত নিরক্ষ 
অগ্চলের অপেক্ষা কিছু বেশী । 

১০ 


১৪৫ 


ওয়েদার ॥eather আবহাওয়া লী 
(আবহ-বিদ্যা ) 

বিশেষ দেশ কালে বায়ুমণ্ডলের 
অবস্থা । বায়ুর চাপ, উষ্ণতা, আদ্রতা, 
বায়ুর বেগ, বর্ষণ এবং মেঘ বা কুয়াসার 
গভীরতা এইগনুলি বায়ুমণ্ডলের অবস্থার 
ভিন্ন ভিন্ন পারচয়। একই সময় ভূ" 
পৃষ্ঠের বিস্তৃত স্থান হইতে এই সকল 
উপাত্ত (da) সংগ্রহ করিয়া উহার 
রেখাচিত্র প্রস্তুত কাঁরয়া কোন বিশেষ 
স্থানের আবহাওয়ার পরিচয় পাওয়া 
যায়। অবনমন ( depression ), উচ্চ 
চাপ, মুখে (00) ইত্যাদি পরিচয়ে 
উহাদের সূচনা দিবার চেষ্টা করা হয় ৷ 
ওয়েভ্‌ মোশান Wave motion 
তরঙ্গগাঁত [ বাংলা ও হিন্দী ] (পদার্থ 
বিদ্যা )। 

যখন বায়; বা জল ইত্যাদি গ্যাস বা 
তরল পদার্থের মধ্যে স্বতন্ব কণকাগুলে 
কোন এক দিকে পর্যাবৃত্ত গাঁততে 
( periodic motion) চলে তখন 
তাহাকে তরঙ্গগাঁত বলে । : জলের উপর 
এক. টুকরা কাঠ ভাসাইয়া দিলে কাঠের 
গতি৷ লক্ষ্য কারলে জলের মধ্যে তরঙ্গ 
কিভাবে চলে তাহা. বোঝা যায়। 
কণিকাগ:লি যখন তরঙ্গের গাঁত যৌদকে 
তাহার সাঁহত লম্বভাবে উঠা নামা 
করিতে থাকে, তখন তাহাকে তর্ধক 
তরঙ্গ ( transverse waves ) বলে । 
আর, উহারা যখন তরঙ্গের গাঁত 
যেদিকে সেই দিকেই কম্পিত হইতে 
(vibrate ) থাকে, তখন তাহাকে 
অনুদৈৰ্ঘ্য তরঙ্গ (longitudinal 
waves) বলে। তঁড়চ্চৌম্বক তরঙ্গ 


১৪৬ 


প্রথম শ্রেণীর, আর শব্দতরঙ্গ দ্বিতীয় 
শ্রেণীর ৷ তরঙ্গশীর্য (০:59 ) হইতে 
তরঙ্গপাদ (02988) পর্যন্ত দরত্বকে 
তরঙ্গের বিস্তার (amplitude ) 
বলে। তরঙ্গের গতির দিকে এক 
শীর্য হইতে আর এক শীর্ষের দূরত্বকে 
তরঙ্গদৈর্ঘয (wave length ) বলে। 
কোন বিন্দু দিয়া একাঁট তরঙ্গদৈর্ঘয 
যাইতে যে সময় লাগে তাহাকে তরঙ্গ 
কাল (67190) বলে । এক-কে তরঙ্গ 
কাল দ্বারা ভাগ কাঁরলে থে সংখ্যা 
গাওয়া ‘যায় তাহাকে তরঙ্গ-সংখ্যা 
(wave number )বা কম্পাঙ্ক 
( frequency ) বলে। তরঙ্গ-সংখ্যার 
সহিত তরঙ্গদৈর্ঘেযর গডণফলকে তরঙ্গ- 
বেগ ( wave velocity ) বলে। 
ওয়েরস্টেড Oersted, Hans Christian 
(১৭৭৭-১৮৫১ ) 

দিনেমার পদার্থ-বজ্ঞানী । ডেন 
মাকের লাঙ্গেলান্ত দ্বীপে তাঁহার পিতা 
একজন 'চাঁকৎসকের সহকারী ছিলেন । 
কোপেনহাগেন বি*বাবিদ্যালয়ে চিকিৎসা 
বিদ্যা অধ্যয়ন করেন ও ডক্টর অফ 
ফিলজাফ (৮1. D) উপাধি পান। 
১৮০৬ সালে তান নিজ বি“ববিদ্যালয়ে 
পদার্থ-বিদ্যার অধ্যাপক নিযুন্ত হন। 


বৈজ্ঞানিক অভিধান 


১৮০০ সালে বৈদয্যাতিক ব্যাটারী 
বৈদিক প্রবাহের রাসায়নিক প্রভাব 
সম্বন্ধে গবেষণা কাঁরতোছলেন ৷ ১৮২২ 
সালের গ্রীজ্মে ছাত্রদের কাছে বিদযৎ 
প্রবাহ লইয়া পরীক্ষাগুলি দেখাইবার 
সময় লক্ষ্য করেন যে, বদহাৎপারবাহণী 
তারের নিকটস্থ এক সূচী চুম্বকে 
ক্ষেপে ( deflection) হইতেছে । 
তারপর এ সম্বন্ধে পরীক্ষা করিয়া তান 
এই সিদ্ধান্তে উপনীত হন যে, তাঁড়ং- 
পাঁরবাহণ তারের চতুর্দকে উহার সাঁহত 
লম্বভাবে এক চৌম্বক ক্ষেত্রের উপাত্ত 
হয়। এই আঁবহ্কারই তীঁড়চ্চৌম্বক 
{বিজ্ঞানের প্রারম্ভ । ফ্যারাডে তাঁহার 
আ'িচ্কারকে পূর্ণতা দেন এই পরীক্ষা 
দ্বারা যে, পাঁরবর্তনশীল চৌম্বক ক্ষেত্র 
হইতে 'বিদুৎ-প্রবাহ উদ্ভূত হয়। যে 
চৌম্বক ক্ষেত্রে এক একক চুম্বক মেরুর 
উপর ১ ডাইন বল প্রয্যন্ত হয়, সেই 
ক্ষেত্রের তীব্রতাকে চৌম্বক ক্ষেত্ৰ 
পারমাপের একক ধরা হয় এবং উহা 
তাঁহার সম্মানার্থে ওয়েরস্টেড নামে 
আখ্যাত হয় তান জলের সংনম্যতা 
( compressibility ) লইয়াও মুল্য- 
বান গবেষণা কারয়া গিয়াছেন। 


5 ELECTRON FLOW 


বৈজ্ঞানিক অভিধান 


ওয়েলাডং 61818 লখান (পদার্থ 
বিদ্যা) 

দুইখণ্ড ধাতুর সণ্ধিস্থল গালাইয়া 
জুড়িবার প্রণালী । অন্য কোন গলিত 
ধাতু গালাইয়া তাহার সাহায্যে অন্য 
ধাতুর টুকরাকে জোড়া দেওয়াকে 
ঝালাই করা বলে, উহাতে সন্িস্থল খুব 
মজবুত হয় না। কিন্তু সংযোগকারী 
ধাতু খণ্ডেরই পরস্পর সম্মুখীন অংশকে 
যথেজ্ট তাপ দিয়া গালাইয়া জিয়া 
দিলে উহা প্রায় একই ধাতুখণ্ড হইয়া 
যায়, সান্ধস্থল বলিয়া কিছ; থাকে না । 
ওয়েলার Weller, Thomas (১৯১৫-) 

আমেরিকান চিকিৎসক । ইনি 
পানবসন্তের ভাইরাসকে সনান্ত করেন 
ও ভাইরাস কালচার করার. প্রণালী 
উদ্ভাবন করিয়া এনডার্স,ও রাবন্সের 
সহিত যযন্তভাবে ১৯৫৪ সালে নোবেল 
পুরস্কার পান । 
ওয়োসিস্‌ 08519 মরুদ্যান { বাংলা 
ও হিন্দী ] ( ভূগোল ] 

মরুভূমির মধ্যে জলাকীর্ণ উর্বর 
ভূখণ্ড। ইহা কয়েকটি খেজুর গাছ 
সমন্বিত ক্ষত স্থান হইতে কয়েক শত 


১৪৭ 


বর্গ মাইল পর্যন্ত বিস্তৃত হয়। কোন 
ভুনিঃসৃত প্রস্নবণ থাকায় এই সব 
ভুখণ্ড মরুভূমির মধ্যে থাকিয়াও 
শ্যামল ৷ 
ওয়েস্টন সেল Weston 
(পদাৰ্থ-বিদ্যা ) 
'বিদন্যৎ-প্রবাহ উৎপাদক মৌল সেল 
বিশেষ । ইহার বহিরংশ একটি 
ইংরাজী নু অক্ষরের আকারের কাচের 
নল গঠিত পাত্র । ইহার সবাঁদক ঢাকা। 
লম্বা নল দুইটির নীচের দিকে দুইটি 
গ্ল্যাটিনামের তার কচি গলাইয়া {ভিতরে 
ঢোকান আছে। উহাদের বাহিরে 
বর্তনীর সঙ্গে সংয্যন্ত করার ব্যবস্থা 
আছে । একটি লম্বা নলের নীচে 
খানিকটা পারদ এবং তাহার উপরে 
কিছ মাকিউরাস সালফেটের চাপাটি । 
অপর নলের নীচে ক্যাডাময়াম, পারদ 
মিশ্রণ । প্রথমাট সেলের পাঁজটিভ মের: 
ও দ্বিতীয়টি নেগোটিভ মের: । নলটির 
বাকী অংশের দুই-তৃতীয়াংশ ক্যাড 
মিয়াম সালফেট লবণের সংপত্ত দ্রব 
দ্বারা এমনভাবে পূর্ণ যে, উভয় লদ্বা 
নলের যে সংযোজক অনুভূমিক নল, 


Cell 


TERMINALS 


CADMIUM 
SULPHATE 
SOLUTION 


CADMIUM 
SULPHATE ||| 
CRYSTALS |} 


PROTECTIVE 
CASE 
PLATINUM 
LEADS 


CADMIUM 
AMALGAM 


১৪৮ বৈজ্ঞানিক অভিধান 


দ্রবের তল তাহার উপর পর্যন্ত 
পোঁছায়। এই সেলের তীঁড়চ্চালক 
বল (E.M.F.) ১০১৮৩ ভোলট. এবং 
উহা প্রায় স্থির থাকে, উষ্ণতা বৃদ্ধিতে 
উহার পরিমাণ খুব সামান্যই কমে । 
এইজন্য ইহাকে প্রমাণ সেল (standard 
০০11) হিসাবে ব্যবহার করা হয়। 
তবে ইহাতে খুব ঝণাকান যাহাতে 
না লাগে এবং একই সঙ্গে অনেকখানি 
প্রবাহ না লওয়া হয়, তাহার: জন্য 
সাবধান থাকতে হয়। 
ওর ০1৫ আকাঁরক ঘরান্ুন্ধ (রসায়ন- 
বিদ্যা) 

যে সকল খনিজ পদার্থে ব্যবসায়িক 
ভিত্তিতে নিহ্কাশনের উপয্ন্ত যথেষ্ট 
ধাতু বা তাহার যৌগ থাকে। 
সাধারণতঃ  আকারকগহীলতে ধাতুর 
সাঁহত অক্‌সিজেন ও গন্ধকের সংযোগ 
থাকে । আকারকগুলিকে দুই শ্রেণীতে 
ভাগ করা যায়,-(১) আদিম (pri- 
ary), ইহাতে ধাতব যৌগ শিলার 
মধ্যেই সংগঠিত অবস্থায় জাময়া থাকে ; 
আর. (২) অনযুসম্ভূত (secondary), 
ইহাতে ধাতব যৌগ এক শিলার ক্ষয় 
জন্য 'দাস্ত পাইয়া অন্য 'িলান্তরে 
অবাক্ষপ্ত অবস্থায় থাকে। 
ওরাং উটাং 
(প্রাণী-বিদ্যা ) 

বনমানুষ (৫০০) বিশেষ । বোর্ণিও 
ও সুমান্রার আদ নিবাস। পুরুষরা 
দৈর্ঘ্য চার ফুটের বেশী, হাত 
বাড়াইলে প্রায় সাড়ে সাত ফুট পর্যন্ত 
পৌছিতে পারে। সোজা হইয়া 


Orang  outang 


দাঁড়াইলে হাত প্রায় মাটি পর্যন্ত 
পেশছায়। ইহারা গাছের উপর বাসা 
করিয়া থাকে ও নিরামিষাশী ৷ 


ওরায়ন 0:09 কালপুরুষ [ বাংলা ও 
হিন্দী ] (জ্যোতিষ-বিদ্যা )। 


খ গোলকের প্রায় মধ্যে অবস্থিত 
বৃহৎ তারামণ্ডল। ইহা মিথুন ও বৃষ 
রাশির দক্ষিণে অবস্থিত এবং অনেক 
গুলৈ উজ্জ্বল তারা থাকায় সহজেই 
দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ কারয়া 
শীত কালে ইহা মধ্যগগনে দৃষ্ট হয় । 
মধ্যে কয়েকাট তারা এক সরল রেখায় 
আছে। ইহাকে কালপুরুষের কাঁটবন্ধ 
বলে। 


ওসানোগ্রাফ oceanography সমদদ্র- 
বিজ্ঞান জ্রন্তুরূলিহ্বাল 


ভ্‌প্‌ষ্ঠের প্রায় দুই-তৃতীয়াংশ 
জল, উহা পাঁচটি মহাসাগরে (০০৪৪7) 
বিভন্ত । প্রশান্ত (৪০190 ), আট- 
লাণ্টিক.(Atlantic), ভারত (Indian) 
উত্তর (Arctic ) ও দক্ষিণ 
(Antartic)| এই মহাসমনুদ্ৰ ও 
তাহাদের জলমধ্যবাসী জলচর প্রাণীদের 
লইয়া চচাঁ করা হয় যে বিজ্ঞানে 
তাহাকেই ওসানো- গ্রাফ বলে। 
মহাসমবদ্রের তলদেশের উচ্চাবচতা, 
জলের তাপমান, আপেক্ষিক গর্ব, 
লবণের পাঁরমাণ, সমনুদ্রমধ্যে প্রবাহিত 
স্রোতের গতি ও প্রকৃতি, সম:দ্রতলের 
উদ্ভিদ্‌ ও প্রাণী ও বিভিন্ন স্তরের 
অধিবাসী জলচর প্রাণী ইত্যাদি 
ওসানোগ্রাফর ভিন্ন ভিন্ন বিষয়। 


বৈজ্ঞানিক অভিধান ১৪৯ 


ক 
কক্ষ Cockroft; Sir John, D. 
(১৮৯৭-১৯৬৭) 

ইংরাজ পদার্থণবদ্‌ ৷ রাদার- 
ফোর্ডের বাঁক্ষণাগারে ওয়াল্টনের 
সহযোগিতায় ১৯২৮ সালে “ভোলটেজ 
গুণিতক” ( voltage multiplier ) 
নামক যন্ উদ্ভাবন করেন। ইহার 
সাহায্যে প্রোটনকে চার লক্ষ ইলেকট্রন 
ভোল্ট (বৈদ্য্যাঁতক ক্ষেত্রে এক ভোল্‌ট 
বিভব থাকলে ইলেক্ট্রন ত্বারত হইয়া 
যে শান্তি অর্জন করে তাহাকে বলে এক 
ইলেকট্রন ভোল্ট ) শান্তর দ্বারা ত্বারত 
করা হয় । এইরূপ ত্বারত প্রোটনের 
আঘাতে তাঁহারা লিখিয়াম নিউ- 
ক্লিয়াসকে চূর্ণ করিতে সমর্থ হন। 
১৯৫১ সালে ওয়াল্টনের সাহত য্গ্ম- 
ভাবে নোবেল পুরস্কার পান। 
ককেসয়েড ০৪8০95080 ক্ষাকহাম্রাই 
(নৃতত্ব) 

মানবজাতিকে যে প্রধান চার 
শ্রেণীতে ভাগ করা প্রচালত প্রথা, 
তাহার অন্যতম ৷ ইহার আবার চারিটি 
উপাবভাগ আছে, নর্ডিক, ভূমধ্য- 
সাগরীয়, ভারতীয় ও আলপাইন। 
নৃতন্বের মতে এই শ্রেণীর বিশিষ্ট 
লক্ষণ -উ্চু কপাল, লম্বা টিকোলো 
নাক ও পাতলা ঠোঁট । গায়ের রং 
গৌরবর্ণ হইতে গাঢ় শ্যাম ৷ 
কখ Koch, Robert ( ১৮৪৩-১৯১০ ) 

স্বনামখ্যাত জামনি ব্যাকৃঁটারয়া- 
িদ্‌। ১৮৬৬ সালে মেডিকেল কলেজ 
হইতে পাস কারয়া বিবাহ করেন ও 
চিকিৎসা শুর; করেন। ১৮৭২ 


সালে তিনি ভলস্টাইন নামে প্রশৈয়ার 
একটি ছোট্র শহরের জেলা-চাঁকৎসক 
নিষুন্ত হন। এ অঞ্চলে মানুষ ও পশ5 
উভয়ের মধ্যেই আযানথুাক্‌স রোগের 
খুব প্রাদুভাব ছিল। তানি তাঁহার 
অভ্যন্ত অধ্যবসায়ের সহিত এ রোগের 
কারণ অনুসন্ধানে ব্যাপৃত হন এবং 
অণ্যবাঁক্ষণের সাহায্যে পরীক্ষা করিয়া 
এই সিদ্ধাতে উপনীত হন যে একপ্রকার 
ব্যাসলাস আযনথাকৃস রোগের 
কারণ। এই প্রথম একটি বিশেষ 
রোগের নিদান স্বরূপ একাট 
অণ্যবীক্ষণদষ্ট বস্তুকে চিহ্নিত করা 
হয়। বলিতে গেলে আধ্যানিক 
ব্যাক্‌টিরিয়া বিজ্ঞানের এখানেই জন্ম । 
তাঁহার এঁ সিদ্ধান্ত রচনাকারে প্রকাশিত 
হয়, ও তদানীন্তন অজ্ঞাত চিকিৎসক 
খ্যাতি ও প্রতিপত্তি লাভ করেন। এ 
রচনা প্রকাশের চার বৎসর পরে ১৮৮০ 
সালে জামনি সরকার বের্লিনের 
সরকারী স্বাস্থ্া দফতরে তাঁহাকে 
নিয়োগ করেন। এখানে থাকাকালীন 
ব্যাক্টিরিয়া কালচারের যে সকল 
পদ্ধাত উদ্ভাবন করেন, আজও তাহা 
গবেষকগণ ব্যবহার করিতেছেন । পরে 
তিনি যক্ষ্মা, কলেরা, উপদংশ প্রভাতি 
মারাত্মক রোগের নিদান আবিৎ্কার 
করেন। বক্ষমার ব্যাসলাস 
আবিষ্কারের জন্য ১৯০৫ সালে নোবেল 
পুরস্কার লাভ করেন। ১৮৯১ সাল 
হইতে ১৯০৪ সাল পর্যন্ত সংক্কামক 
রোগের বদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। 
ব্যাকৃটিরিয়া পর্যবেক্ষণের জন্য উপযুক্ত 
রঞ্জক ব্যবহারের পদ্ধাতিতে তান নানা 


১৫০ 


উন্নতি করেন। তাঁহার সবপেক্ষা শ্রেষ্ঠ 
অবদান এই যে, তিনি কোন: বিশেষ 
জীবাণু কোন্‌ রোগের কারণ সে সম্বধে 
বিশুদ্ধ যযক্তিধারা প্রণয়ন করেন, 
এগুলি পরে পৃথিবীর সকল ব্যাক- 
টিরিয়া-বিদরা অনুসরণ করিয়া কখের 
যুগে অভাবনীয় সাফল্যে উপনীত 
হইয়াছেন। 
কংক conch শঙ্খ [বাংলা ও হিন্দী] 
(প্রাণীশাবদ্যা ) 

একপ্রকার সাম্‌দ্রিক জীবের কঠিন 
আবরণ । খোলাট একদিকে সা্পল 
(82181) আর বিচিত্র বর্ণের হয়। 
ইহা বাদ্য রুপে ব্যবহৃত হয় এবং 
কাটিয়া, পালিশ করিয়া অলঙ্কার, 
বোতাম ইত্যাদি তৈয়ার করা হয় । 
কটার ০৪701) সাদ হম (চিকিৎসা- 
বিদ্যা) 

ঠাণ্ডা লাগিয়া নাকের মধ্যে 
জালা, নাক ও চোখ দিয়া জল পড়া, 
মাথা ভার হওয়া, কখনও কখনও অল্প 
জর হওয়া ইত্যাদি লক্ষণের সমম্টিগত 
নাম। 
কার ০৪৮1 সবাক ( চিকিৎসা- 


হয়। যে ন্ধ দ্বারা এই কার্য করা 
হয় তাহাকেও কটরি বলে 
কটিলিডন ০০tyledo৷ . বীজপন্র 
[ বাংলা ও হিন্দী ] ( উদ্ভিদ-বিদ্যা ) 
বীজের যে অংশ অক্কুরের উন্মেষের 
সময় পত্রের আকারে উহার পদম্টি-ও 


বৈজ্ঞানিক অভিধান 


আলোকসংশ্লেষে (photosynthesis) 
সহায়তা করে ।. কোন বাঁজে এইরূপ 
একটি মাত্র পর থাকে, অনাগনীলতে 
দুইটি থাকে । সেই অনুসারে পাদপ- 
দের দুই শ্রেণীতে ভাগ করা হয়, 
বীজপন্রী (monocotyledon) ও 
দিববীজপন্রী ( dicotyledon ) 


কড ০০৫ (প্রাণী-বিদ্যা ) 

সাম্‌দ্রিক মৎস্যবিশেষ। ইউরোপ, 
আমেরিকায় খাদ্য হিসাবে বহ;ব্যবহৃত। 
ইহাদের যকৃৎ হইতে নিচ্কাশিত তৈল 
পুষ্টির সহায়ক ও ভিটামিনের উৎস 
হিসাবে ব্যবহৃত । এই সম্বন্ধে কড- 
লিভার অয়েল নামটি সর্বজনপারচিত। 
কথার্টিক cathartic  fরেচক 
[বাংলা ও হিন্দী ( চাঁকৎসা-বিদ্যা ) 

মলত্যাগ নিয়মিত না হইলে শরীরে 
নানা প্রকার রোগের প্রাদুর্ভাব হইতে 
পারে। যে সকল ওষধ সেবনে সণ্চিত 
মল নির্গত হয় তাহাদের এই নাম৷ 
চলতি ভাষায় বলে জোলাপ । 
কহন Cohn, Ferdinand Julius 
(১৮২৮-১৮১৯৮ ) 

জামনি উদ্ভিদ্‌-বিজ্ঞানী ৷ কখের 
সহকমর্শ ও তাঁহার রোগের নিদান 
সংক্রান্ত গবেষণার অংশীদার । 'তানিই 
প্রথম এক শ্রেণীর বিশেষ জীবাণুকে 
“ব্যাকৃটিরিয়া” আখ্যা দেন এবং উহারা 
যে উদ্ভিদ রাজ্যের অন্তর্গত তাহাও 
প্রমাণ করেন।. এই হিসাবে অনেকে 
তাঁহাকে আধুনিক . ব্যাকৃটিরিয়া 
বিজ্ঞানের জনক বালয়া উল্লেখ করেন। 


কনজাংকৃঁটিভাইটিস conjunctivitis. 


রে ৮৮ "৫ 


বৈজ্ঞানিক আভধান ১৫১ 


নেন্রবত্বকলা-প্রদাহ সনংসচ্মন্তাহীখ 
(চাকৎসা-বিদ্যা ) 

চোখের পাতার ভিতর দিক ও 
নেন্রগোলকের  উপারভাগের প্রদাহ । 
চলতি ভাষায় “চোখ ওঠা’ বলে ৷ 
কনজাংক্শান ০০718106107. সংযোগ 
আল (জ্যোতিষ-বিদ্যা) 

দুই বা ততোধিক জ্যোতিত্ক 
আপাতদৃষ্টিতে যখন সমরেখায় বা 
পরস্পরের খুব নিকটে অবস্থান করে । 
ফলিত জ্যোতিষে (85019) ইহাকে 
গ্রহ-সমাবেশ বলে। 
কনজেস্শন congestion আন্ত্রতল 
(চাকৎসাশীবদ্যা) 

শরীরের কোন দ্থানে ধমনী বা 
শিরার মধ্যে আঁতারন্ত রন্ত সণ্টালন । 
বাহির হইতে আঘাত বা আভান্তরীণ 
অস্বাস্থ্য উভয় কারণেই ইহা ঘটতে 
পারে। 
কনটাক্‌ট লেন্স contact Jens 
ভাংমহা ইল্ল ( চিকিৎসা-বিদ্যা ) 

অভঙ্গুর কাচ বা প্লাস্‌টিকের 
পাতলা লেন্স যাহার বরুতা অক্ষি- 
গোলকের বক্ুতার সহিত মানানসই 
এবং সেইজন্য অক্ষিগোলককে স্পর্শ 
কিয়া ধারণ করা যায়। দৃম্টিশত্তির 
নুটির প্রতিকারের জন্য ইহা চশমার 
বদলে ব্যবহৃত হয় । 
কনটিনেনট continent মহাদেশ 
[ বাংলা ও হিন্দী ] ( ভূগোল ) 

ভূপ্‌ষ্ঠের দ্থলের প্রধান বিভাগ । 
এাসয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর 
আমেরিকা, দক্ষিণ আমোরকা, 
অস্ট্রোলয়া,এই কয়টি মহাদেশ ভূগোলে 


বহ দিনের স্বীকৃত বিভাগ । সম্প্রতি 
কুমের: প্রদেশকে আনটার্টিক মহাদেশ 
বলিয়া কোথাও কোথাও বর্ণনা করা 
হইতেছে । এক সম্প্রদায় ভৌগো- 
িকদের মতে পৃথিবীর শিশুকালে 
ভূপ্‌ষ্ঠের সমগ্র চ্ছলভাগ অথাৎ মহা 
দেশগুলি পরস্পর সংশ্লিষ্ট ছিল । পরে 
বয়ঃপ্রাপ্তির সঙ্গে সঙ্গে পৃথিবীর আভ্যা- 
নতরীণ আলোড়নের ফলে তাহারা পৃথক 
হইয়া পরস্পর হইতে সয়া গিয়াছে 
এবং এখনও যাইতেছে ।: তাহাদের 
অপসরণের ফলে অন্তর্বর্তী স্থানে যে 
গভীর খাদের সৃষ্টি হইয়াছে তাহাই 
জলপূৰ্ণ‘ হইয়া মহাসাগরে দাঁড়াইয়াছে । 
কন্‌টিনেন্টাল শেল্‌ফ continental 
shelf মহণগোপান মন্পনতমুমি 
(ভূগোল ) 

সমুদ্রের তটভূমির নিকট জলতলে, 
খানিক দূর পর্যন্ত অপেক্ষাকৃত অগভীর 
ভূখণ্ড । ইহার পর সমুদ্রের গভীরতা 
হঠাৎ অনেকখানি বাড়িয়া যায়। এই 
সব অগভীর সম[দ্রতল খুব মৎসাসঙ্কুল 
এবং সেই জন্য মৎস্য শিকারের উপযুন্ত 
স্থান। বর্তমানে এই সকল স্থানে খানজ 
তৈলের সন্ধানে ছিদ্র করা হইতেছে । 
কনটুর লাইন contour line সমোন্নত 
রেখা নলীন্বহব্া (ভূগোল ) 

জামির উচ্চাবচ নির্দেশক মানচিত্রে 
সমান উচ্চতা সম্পন্ন স্থানগুলিকে যে 
যে রেখা দ্বারা যোগ করা হয় । 
কনডাকট্যান্‌স conductance পাঁর- 
বাহিত ভন্াছ্থিা ( পদাৰ্থ-বিদ্যা ) 

বিদুৎ পারিবহনে পাঁরবাহী ভেদে 
প্রবাহে কিছু রোধের সৃষ্টি হয় । তীঁড়- 


১৯৫২ 


চ্চালক বলকে ( EB. M. FF) প্রবাহ 
(current ) দ্বারা ভাগ করিলে ইহা 
পাওয়া যায়। ইহার বিপরীত সংখ্যা 
( reciprocal ) অর্থাৎ এক-কে রোধ- 
জ্ঞাপক সংখ্যা দ্বারা ভাগ কাঁরলে 
পারিবাহিতা পাওয়া যায় । ইহার একক 
M H 0, অর্থাৎ রোধ পরিমাপের 
একক ০ [নু M-কে উল্টা কারয়া 
‘লিখলে যা হয়। 
কনডাক্‌টর conductor 
ভনাছন্ক (পদার্থবিদ্যা ) 
তাঁড়ং-বিজ্ঞানে যে সকল বস্তুর মধ্য 
দিয়া িদ্াৎ-প্রবাহ অল্পবিস্তর স্বচ্ছন্দে 
প্রবাহিত হয়, যেমন ধাতু বা আয়নযন্ত 
তরল ও গ্যাস। তাপাবজ্ঞানে যে 
বস্তুর মধ্য দিয়া তাপ সহজে এক প্রান্ত 
হইতে অপর প্রান্তে উপনীত হয় । 
এ ক্ষেত্রে ধাতুনার্মত বস্তুই প্রকৃষ্ট 
উদাহরণ । 
কন্‌ডিশানড রফলেক্স ০০701 
tioned reflex সাপেক্ষ প্রাতবর্ত 
জীণাঘিক্ঞ সনিন্নণ ( মনোবিদ্যা ) 
কোন একটি বিশেষ উদ্দীপনায় 
(stimulus ) একটি বিশেষ সাড়া 
(1e5pOnse ) প্রাণদেহে অনেক সময় 
প্রাণীর সন্ঞান প্রয়াস ছাড়াও জাগে, 
তাহাকে প্রাতিবতাঁ ক্রিয়া ( reflex 
action) বলে, যেমন খাদ্য দেখিলে 
কুকুরের মুখে লালা পড়িতে থাকে। 
রুশীয় বিজ্ঞানী পাভলভ ( Pavlov ) 
পরীক্ষা দ্বারা প্রমাণ করেনযে,পাঁরবতী 
ক্রিয়ার সহিত অন্য ক্রিয়াকে অন:বঙ্গী 
(associated ) করিয়া  প্রাতিবতাঁ 
ক্রিয়াকেও বিশেষ ক্ষেত্রে নিয়ন্ত্রিত করা 


পাঁরবাহী 


বৈজ্ঞানিক অভিধান 


যায়৷ তিনি একটি কুকুরের সামনে 
খাবার দিবার সঙ্গে সঙ্গে ঘণ্টা বাজাইতে 
থাকেন, কিছুদিন পরে দেখা যায় যে, 
খাবার না দিয়া শুধু ঘণ্টা বাজাইলেও 
কুকুরের মুখে লালাস্রাব হইতেছে ৷ 
অনযঙ্গ নিয়ন্ত্রিত এই প্রকার প্রাতবতাঁ 
ক্রিয়াকেই সাপেক্ষ প্রতিবর্ত বলে । ইহা 
স্থায়ী হয় না, কিছু দিনের অনভ্যাসে 
নাক্কয় হইয়া পড়ে। 

কনডেনসার condenser ( পদার্থ 
বিদ্যা ) 

(১) ঘাহিন £ শ্থিরবিদ্যৎ সংগ্রহ 
কারয়া রাখার যন্ত্র । দুইটি সুপার- 
বাহী ফলক ও মধ্যে একাঁট অন্তরক 
(insulator ) ইহাই যন্ত্াটর তিনাঁট 
অপরিহার্য অঙ্গ । যে কোন স্থির 
বিদ্যুতের উৎস দ্বারা একাঁদকের 
পারবাহীকে স্পর্শ কারয়া যন্বাটতে 
বিদ্যতের আধান করা যায়। পরে 
কোন সূপারবাহী দ্বারা ইহার 
বাহিরের ফলক দুইটিকে স্পর্শ করিয়া 
বিদয্যৎ আধান সংগ্রহ করা যায়। 
ইহাকে আমেরিকায় ক্যাপাসিটর 
(capacitor ) বলিয়া উল্লেখ করা 
হয়। রেডিও ইলেকা্রানকস ও প্রাতপ্রভ 
(flourescent ) দীপে ইহারা. সদা 
ব্যবহার্য । 

(২) শীতক ম্ৰদ্ুনিন্নঃ জলীয় 
বা অন্যান্য বাষ্পকে তরল অবস্থায় পাঁর- 
বার্তত করার যন্ত্র ॥ পাতন কার্যে 
(distillation ) বাবহার অপরিহার্য | 
বাষ্পায় যন্দেও (steam engine ) 
ইহা একটি অপারহার্য অংশ এবং 
"ইহার সুচারু ক্রিয়ার উপর যন্ত্রের 


বৈজ্ঞানিক অভিধান 


িনপুণতা, অর্থাৎ কতখানি তাপ হইতে 
কতখানি কাজ (৮০11) পাওয়া 


১৫৩ 


কন্‌ভেক্‌শান ০০nvectio৷ পাঁরচলন 
লালম্বল (পদার্থবিদ্যা ) 


যাইবে, তাহা নির্ভর করে । গ্যাস বা তরল পদার্থে তাপ 
( কন্‌ডেনসার ) 
A REPEC) [5৮555575517 


কনভালপান ০০nul5i০৷ আক্ষেপ 
1 বাংলা ও হিন্দী ] (চাঁকৎসা-বিদ্যা ) 

দেহের মাংসপেশাসমূহের 
আকস্মিক: অনিয়ান্রত সংকোচন । 
চলতি কথায় ফিট বা খে'চাঁন বলে। 
সাধারণতঃ দু-এক মিনিটের বেশী স্থায়ী 
হয় না, যাঁদও অল্প সময় অন্তর পুনঃ 
পুনঃ হইতে পারে ৷ রোগ বা মনো- 
বিকার হইতে ইহার উৎপত্তি হয় । 
শিশুদের আক্ষেপকে তড়কা বলা হয়৷ 
কন্‌ভেক্‌স ০০০%৪% উত্তল [ বাংলা 
ও হিন্দী] (পদাৰ্থ-বিদ্যা )। 

যে বকুতল বৃত্তাকারে উপর হইতে 
নীচের দিকে নামিয়া যায় । ইহার 
বিপরীত, অর্থাৎ যে বকরুতল নীচে হইতে 
উপরের দিকে উঠিয়াছে, তাহাকে 
কন্‌কেভ বা অবতল বলে ৷ এই দুইটি 
কথা বিশেষভাবে লেন্‌সের আকৃতির 
প্রতি প্রযোজ্য ৷ 


FYE সরলতা দরাদ [1:1 


সপ্চালনের অন্যতম পদ্ধাত। ইহাতে 
তাপের উৎসের সাহিত সংশ্লিষ্ট তরল বা 
গ্যাসের স্তর উত্তপ্ত হইয়া প্রসারণ জনিত 
লঘ; হয় এবং উপর দিকে উঠিতে থাকে 


এবং উপর স্তরের শীতলতর পদার্থ 
উহার স্থান পুরণ কারবার জন্য নীচে 
নামিয়া তাপের উৎসের সংস্পর্শে 
আসে। এইভাবে সমগ্র পাত্রের তরল 


১৫৪ বৈজ্ঞানিক আভধান 


বা গ্যাস তপ্ত হইয়া উঠে।  পান্রটিকে 
শীতল করার চেষ্টা করিবার সময় 
ইহার বিপরাত ব্যাপার ঘটে । 
কনটাপ্ট constant ধ্রুবক 
সহ (গণিত ) 

চলরাশি (variables) ঘাটত 
বিভিন্ন প্রক্রিয়ায় যে রাশি আবকৃত 
থাঁকয়া যায়, যেমন বৃত্তের পাঁরাধ ও 
ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত, এবং 
কোয়ান্টামতন্বে (quantum theory) 


কোয়ান্টাম শান্তি ৎ-র সহিত কম্পাঙ্কের 
অনুপাত, 1.1 
কনসটিপেশন constipation 


কোম্ঠবদ্থ, মন্তল্ৰ্র (চাকৎসা-বিদ্যা ) 

আন্মিক ক্লমসংকোচের (peri- 
stalsis ) ফলে ভুন্তাবশেষ বর্জযবস্ত্ত 
মলাকারে দেহ হইতে নির্গত হয়। 
ব্রমসংকোচ প্রক্রিয়া যখন ঠিক হয় না, 
তখন নিয়মিত মলত্যাগ হয় না এবং 
মলের দুষিত অংশ কিছন কিছ পুনঃ 
শোষিত হইয়া দেহের রসে মিশিয়া 
নানা ব্যাধির কারণ হয় । এই গ্লানিকর 


অবস্থার নাম কোম্ঠবদ্ধতা । 
কনসটেলেশন constellation 
তারাম্ডল [বাংলা ও হিন্দী] 
( জ্যোতষ-বিদ্যা ) 

নভোমণ্ডলে কতকগনুলি তারাকে 
খুব কাছাকাছি দেখা যায় এবং প্রাচীন 


কাল হইতে তাহাদের দ্বারা আকাশের 
গায়ে যে জ্যোতির্ময় চিত্র ফুটিয়া উঠে 
তাহাদের পার্থিব জীব বা বসত্তর সাহত 
সাদ্‌শ্য কল্পনা করিয়া এক একাঁট 
গঢচ্ছের এক একটি নাম দেওয়া হইয়াছে, 
ইহাদেরই তারামণ্ডল বলে ৷ সপ্তার্ষ 


মণ্ডল ( Great Bear ) ও কালপুরুষ 
(0719) ইহার প্রকৃষ্ট উদাহরণ । 
বর্তমানে এইরূপ ৮৮টি তারামণ্ডল 
জ্যোতিষীদের পারচিত ৷ 


কনসারভেশন conservation নিত্যতা, 
অন্িলাহান্বা (পদাৰ্থ-বিদ্যা ) 


ভৌত বিজ্ঞানে বহু দিন হইতে 
দুইটি সিদ্ধান্ত স্বীকার্য। প্রথম জড় 
বদ্ত্তর ভর ও দ্বিতীয় তৎসংশ্লষ্ট শান্ত 
অবিনশ্বর, বিভিন্ন প্রক্রিয়ায় তাহাদের 
রুপের পরিবর্তন হয়, কিন্তু কিছ; 
নষ্ট হয় না। এই স্বীকার্ধগ্ীলকে 
যথাক্রমে ভরের নিত্যতা সত্ৰ (law 
of conservation of mass ) 
ও শান্তর নিত্যতা সূত্র (law ০f 
conservation of energy) নাম 
দেওয়া হইয়াছে । কিন্তু বিংশ 
শতাব্দীতে আইনস্টাইন এই সিদ্ধান্তে 
উপনীত হন যে, ভর ও শান্ত পরস্পরের 
মধ্যে পারবার্তত হতে পারে এবং যাঁদ 
কোন প্রক্রিয়ায় জড় বস্তুর বিনাশ দেখা 
যায়, তাহা হইলে সমান.পাতে শান্তির 
বিকাশ হইবে ৷ তান এই পরিবর্তনের 
নিয়ন্ত্রক সত্রটিও প্রণয়ন করেন, উহা 
E=M ০* রূপে আজ বি*বাবাঁদত। 
(এখানে ৪৯ শান্ত, =ভর, আর ৫ 
= আলোকতরঙ্গের বেগ )। অবশ্য 
আইনস্টাইনের কাঁজ্পত পাঁরবর্তন আঁত 
ক্ষুদ্র পারমাণবিকোত্তর জড় কাঁণকার 
ক্ষেত্রে বা সূর্ধসদ্‌শ বিরাট জড়াঁপণ্ডের 
ক্ষেত্রেই সম্ভব। সাধারণ পর্যায়ে 
উপরোন্ত সূত্র দুইটি নির্ভুল তথ্য 


সমদ্ধ। 


বৈজ্ঞানিক অভিধান ১৫৫. 


কনসাসূনেস consciousness চেতনা 
[বাংলা ও হিন্দী ] (মনোবিদ্যা ) 

মনে হীন্দ্রিয়গ্রাহ্য সংবেদনের জন্য 
যে ধারণা হয়। ইহার স্বরূপ ও 
প্রক্ৰিয়া লইয়া মনোবিদ্যায় ( pschy- 
০০1০৪) ) ও আঁধাবদ্যায় (metaphy- 
505) বহু শতাব্দী ধরিয়া বাদানুবাদ 
চলতেছে, এখনও পর্যন্ত কিছুই স্থির- 
সিদ্ধান্ত হয় নাই । 
কাঁনক সেক্‌শান্‌স conic sections 
স্বাঁন্কন্র গান (গণিত) 

এক শঙ্কুকে (০০76) এক সমতল 
দ্বারা ভিন্ন ভিন্ন ভাবে ছেদ করিলে 
ছিন্ন তলদেশে যে সমস্ত রেখাচিত্র উদ্ভূত 
হয়। বৃত্ত (০1০15), উপবৃত্ 
(ellipse), অধিবৃত্ত ( parabola ) ও 
পরাবৃত্ত (hyperbola) নামক 
জ্যামিতিক আকারগ-ীলর ইহা সামান্য 
নাম । 
ক*্প্‌টন Compton, Arthur Holly 
(১৮৯২-১৯৬২ ) 

আমেরিকান পদার্থাবজ্ঞানী ৷ 
মহাজাগতিক রশ্মি ( cosmic rays ) 
সম্বন্ধে গবেষণা করিয়া উহারা যে 
আহিত: কণিকা তাহা প্রমাণ করেন 
১৯২৩ সালে। তাঁড়তাহিত কণাদের 
গাঁতপথ চৌম্বক ক্ষেত্রে বাঁকিয়া যায় । 
{তান পাঁথবার নিরক্ষর অঞ্চল হইতে 
মের[প্রদেশ পর্যন্ত নানা স্থানে তাহা- 
দের গাঁতপথ (1৭৫k ) নিধরিণ কাঁরয়া 
দেখেন যে, ভূচৌম্বক ক্ষেত্রের (earth's 
magnetic field) প্রভাবে উহারা 
সত্যই বাঁকয়া যাইতেছে । পরে তিনি 
এক্স রশ্মি লইয়া গবেষণা কাঁরতে 


কাঁরতে দেখেন যে, উহারা কোন জড়: 
কণিকা দ্বারা বিক্ষিপ্ত ( scattered }: 
হইলে উহাদের শান্তি কিছু নষ্ট হয় এবং 
উহাদের তরঙ্গ দৈর্ঘ্য বাড়িয়া যায়৷; 
ইহা তাঁহার সম্মানার্থে কম্প্‌টন প্রভাব: 
(Compton effect) নামে পাঁরচিত 4 
ইহার দ্বারা বাকরণগনল যে কাঁণকা-' 
ভাবাপন্ন তাহাই মনে হয়, কেননা তাহা 
হইলে জড় কণিকার সহিত সংঘর্ষে 
কিছ; শান্তক্ষয় স্বাভাবিক। ইহার 
জন্য তান ১৯২৭ সালে সি. টি. আর. 
উইলসনের সহিত যুগ্মভাবে নোবেল, 
পুরস্কার পান। 
কম্‌পাউণ্ড ০০1১087 যৌগ আঁ রিন্ধ 
(রসায়ন-বিদ্যা ) 

একাধিক মৌল সংযোগে যে সমসত্ব" 
(homogenous ) পদার্থ উৎপন্ন হয়' 
এবং বাহার সংগঠনে মৌল গণের অন:- 
পাত সর্বদা স্থির থাকে । যৌগের 
মৌল উপাদানগ্লিকে রাসায়নিক 
বিশ্লেষণ দ্বারা আরও সরলতম বস্তুতে 
বিচ্ছিন্ন করা যায় না। প্রায়ই দেখা, 
যায় যে, যৌগের রাসায়নিক গুণ, 
উপাদানের গুণ হইতে সম্পূর্ণ ভিন্ন, 
যেমন জলের গণে, ইহার... উপাদান 
হাইড্রোজেন ও অক্সিজেন হইতে 
সম্পূর্ণ ভিন্ন। 
কম্‌পালশান ?নউরো পিস compulsion. 
neurosis অন;ক্ষা বায়; ন্রাচ্রলা- 
আছি ( মনোবিদ্যা ) 

মনোবিকার বিশেষ ৷ ইহা দ্বারা 
আক্রান্ত হইলে রোগী কোন অযোন্তিক 
কার্য না করিয়া থাকিতে পারে না। 
যেমন, কেহ কেহ বার বার হাত না 


১৫৬ 


ধুইয়া স্থির থাকতে পারে না। ইহা 
মনের অপরাধচেতনা বা অবদিত ইচ্ছা 
(repressed desire) হইতে জাত 
বলিয়া এক সম্প্রদায় মনো'বদের 
ধারণা । 
কম্‌পাস ০০৮৭55 দিগদর্শা হিন্দু স্বন্ধ 
{ পদার্থ-বিদ্যা ) 

বহু প্রাচীনকাল হইতে নাবকদের 
দ্বারা ব্যবহৃত দিগ্‌লিণায়িক যন্ত্র ৷ 
স্‌চী-চুম্বককে  মুন্তভাবে ঝুলাইয়া 
রাখিলে উহা উত্তর-্দাক্ষণে গ্ছির হয়। 
এই চৌদ্বকধর্মের ভিত্তিতে যন্ম্রাট 
নার্মত। একাট হাল্কা সমচী-চ্দ্বক 


এবং তাই দেখিয়া গ্রহ-নক্ষত্র না দেখিতে 
পাইলেও  দিগনির্ণয়. করা যায়। 
ইহার ব্যবহারের প্রথম বর্ণনা প্রাচীন 
চীন-সাহিত্ে পাওয়া যায় । 
কমপেনদেশান compensation ক্ষাঁত- 
পঢ়রণ সবিতুবি (মনোবিদ্যা ) 

যে মানসিক ক্রিয়ায় লোকের বিশেষ 
কোন ইন্দ্রিয় শ্রহটিযুন্ত হইলে অপর 
ইান্দুয়ের অনুভূতিকে আধক শক্তিশালী 
করিয়া সান্ছনা লাভ করে। যেমন, 
অনেক সময় অন্ধ লোক উত্তম সঙ্গীতজ্ঞ 
হয়। 
কম্পোঁজাট compositeae 
গোৰ (উদ্ভিদ বিদ্যা ) 

সপুগ্পক  বক্ষসমূহের বৃহত্তম 
গোৰ । ইহার মধ্যে সুপরিচিত প্রায় 
বশ হাজার প্রজাতি আছে। তবে 


গে'দা 


বৈজ্ঞানিক অভিধান 


অনুমান করা হয় যে, ইহাদের সংখ্যা 
১২০০ গণে বিভন্ত প্রায় ২৫০০০ 
প্রজাতি। ইহাদের পঢ্পদলগ:লি স্তরে 
স্তরে সাজানো থাকে । গাঁদা, ডালিয়া, 
সূর্ধমখী, চন্দ্রমাল্লকা ইত্যাদি এই 
গোত্রের সুপাঁরচিত উদাহরণ ৷ 
কমপ্লেক্স ০০71019% গ্‌টেষা পন্থি 
(মনোবিদ্যা ) 

ফ্রয়েড ও তাঁহার অন:সারী মনো- 
বিজ্ঞানীদের যে ধারণায় অবদমিত ইচ্ছা 
( repressed wishes)  অন্তভন্ঞান 
অবস্থায় ( sub-conscious-) থাকিয়া 
মানুষের কর্মকে প্রভাবিত করে এবং 
অস্বাভাবকতার_ মধ্যে প্রকট হয়। 
এইরুপ একটি বহ; উল্লিখিত গ:ট্রেযাকে 
হাঁনতা ভাব (inferiority complex) 
বলে। দরিদ্র পরিবারে পালিত বালক 
বিদ্যালয়ে বা ক্রীড়াক্ষেত্রে অবস্থাপন্ন 
পরিবারের বালকদের সহিত ঠিক 
স্বাভাবিক ভাবে মিশিতে পারে না; 
হয় মোসাহেবা করে, নয় তাল ঠ্াকয়া 
ঝগড়া করে, এইর;প অনেক সময় লক্ষ্য 
করা যায়. উপরোক্ত মনোবিদ্‌দের 
মতে ইহা হাঁনতা ভাব জাত । 
কমপ্লেক্স কোয়ান্টিটি complex 
quantity জাঁটল রাশ অক্মিগ্স হাহা 
(গাঁণত) 

বান্তব রাশি (real number ) ও 
কল্পিত রাশি (imaginary number) 
যুক্ত সংখ্যা । %4+1 (যেখানে 
i= /=_ 1) ইহার জাতিরূপ। 
কমবাস্‌শন c০m৷busti০৷ দহন [ বাংলা 
ও হিন্দী ] (রসায়ন-বিদ্যা ) 

যে রাসায়নিক বিবিয়ার সঙ্গে 


০০ সা... eT 


বৈজ্ঞানিক আভধান ১৫. 


আলোক ও তাপ প্রকট হয়। সাধা- 
রণতঃ অক্সিজেন সংযোগেই ইহা হয় । 
কিন্তু সব অক্সিজেন সংযোগই দহন 
নয়, কেননা অনেক সময় অক্সিজেন 
সংযোগ বা জারণ ক্রিয়া এত ধাঁরে ধারে 
হয় যে, তাপ সঙ্গে সঙ্গে বকারত হইয়া 
যায়, আলোক দেওয়ার মত তাপ 
জাঁমতে পায় না । লোহার মরিচা ধরা 
এইরূপ একটি ঘটনা । কখনও কখনও 
মৃদু তাপ সহ জারণের তাপ বিকারত 
হইতে পায় না, জাঁমতে থাকে এবং 
উপয্যন্ত মাত্রায় তপ্ত হইলে অগ্নিশিখা 
দেখা দেয়, ইহাকে স্বয়ং দহন ( 52০8- 
taneous combustion ) বলে । 
কাঁমিউটেটর commutator ( পদার্থ 
বিদ্যা) 

কোন বিদন্াৎ বর্তনীর ( electri- 
cal circuit-এর ). অংশাবশেষে প্রবা- 


দেহধারী জ্যোতিষ্ক । গ্রহদের ন্যায়, 
ইহারাও সূর্যকে - প্রদক্ষিণ করে ॥ 
প্রদক্ষিণ কারতে করিতে যখন ইহারা 
সূর্যের নিকট আসে তখন ইহারা প্রদাপ্ত 
হয় এবং সূর্য যেদিকে তাহার বিপরীত 
দিকে এক জ্যোতিম'য় পচ্চ্ছ দেখা দেয় । 
পুচ্ছের একাঁদকে একটি গোলাকার 
শীর্ষ দেখা যায়। ইহা খুব সক্ষা 
কণিকা দ্বারা গঠিত বলিয়া ধারণা । 
কয়েকাঁট ধুমকেতু নির্দিষ্ট সময় অন্তর 
নিয়মিতভাবে সূর্যের নিকটবতা হয়। 
এই শ্রেণীর সবচেয়ে পারিচিত জ্যোতি- 
চ্কের নাম হেলীর ধূমকেতু ৷ ইহা 
১৯১০ সালে দেখা গিয়াছিল, আবার 
৭৫ বৎসর পরে ইহার দেখা পাওয়া 
গিয়াছে । 
কৰক ০৮% ( উদ্ভিদ্‌-বিদ্যা ) 
ভূমধাসাগরাঁয় অঞ্চলে জাত এক. 


( কমিউটেটর ) 


চা 


হের দিক. উল্টাইয়া দিবার যন্ন। 
বিদন্যৎ উৎপাদক যন্তে প্রথমতঃ পরিবতীঁ 
প্রবাহ (alternating current ) 
উৎপন্ন হয় । এঁ পরিবর্তা প্রবাহকে 
বাঁহরের বর্তনীতে সম প্রবাহে (direct 
current-d) পারবার্তত করার জন্য যে 
ব্যবস্থা থাকে তাহারও এই আখ্যা । 
কমেট ০০॥৷৫৫ ধূমকেতু : [ বাংলা ও 
হিন্দী] (জ্যোতিষ) 


রি b 

প্রকার ওক শ্রেণীর গাছের নরম. ফাঁপা 
ছাল। ইহা হাল্‌কা ও জলবায়ু- 
বারক। তাপ ও তাঁড়তের কুপারবাহা । 
এই জন্য পান্রাদর মুখ বন্ধ করার জন্য 
ও তাপ ও তাঁড়তের অন্তরক ( insula- 
1০) হিসাবে ব্যবহৃত হয় । 


কাট সোন cortisone (শারীরবৃত্ত) 
আ্ডুনাল গ্রন্থির বাঁহরঙ্গ (০০r- 


৯৫৮ 


eX ) হইতে নিঃসৃত হমেনিবিশেষ ৷ 
বর্তমানে ইহা সংশ্লেষিত করা যায়। 
বহু রোগে অত্যাশ্চর্য ফলপ্রসূ ৷ 
বিশেষভাবে বাতজানত আথাইটিস ও 
আযালার্জতে কষ্টকর লক্ষণকে সত্বর 
প্রশামত করে। কিন্তু ইহা রোগের 
কারণকে বিনষ্ট কারতে পারে না বাঁলয়া 
ইহা সাময়িক আরামই দেয়, রোগীকে 
আরোগ্যের পথে লইতে পারে না। 
অযথা ব্যবহারে রন্তচাপবাদ্ধ প্রভাত 
অনেক প্রকার শারীরিক ক্ষাতর আশঙ্কা 
আছে। 
কর্ডাইউ ০০৮৫০ ( রসায়ন-বিদ্যা ) 
বস্ফোরকাবশেষ । নাইস্রোগ্লিসা- 
{রন ও গানকটন মিশ্রিত কারয়া 
প্রস্তুত । ধনমহাঁন কার্তুজ ইহার 
দ্বারাই প্রস্তুত হয় । 
কর্ডাটা chordata (প্রাণী-বিদ্যা )। 
প্রাণিজগতের পর্বাবশেষ ( phy- 
lum )। স্তন্যপায়ী, উভচর, সরীসৃপ, 
ইত্যাদি আভব্যান্জিতে উচ্চন্তরের প্রাণীরা 
ইহার অন্তগ্গত। এই পর্বের সকল 
প্রাণীর দেহে একটি নার্ভ গঠিত দাঁড়র 
ন্যায় বস্তু আগাগোড়া দেহ অবলম্বন 
করিয়া থাকে বলিয়া এই নাম। মানুষের 
ক্ষেত্রে ইহাকে সুষুম্না কাণ্ড ( spinal- 
chord ) বলে৷ 
করন. ০০৮ ( উদ্ভিদ-বিদ্যা ) 
সাধারণ অর্থে যে কোন শস্য । 
কিন্তু আমেরিকায় 'বিশিষ্টার্থে ইহা 
- ভুট্টাকে বোঝায় ৷ 
করনফোর্থ Cornforth J. W. 
(১৯১৭-০) 
অস্ট্রোলয়ায় জন্ম ও শিক্ষা । 


বৈজ্ঞানিক অভিধান 


পরে অক্সফোর্ড বিশ্বাঁবদ্যালয়ে উচ্চ 
শিক্ষা ও গবেষণা এবং ইংলম্ডে 
স্থায়ীভাবে কর্মে নিযুক্তি । জৈব 
রসায়ন বিজ্ঞানে কার্বন অণুর সাঁহত 
এনজাইমের প্রক্রিয়া সম্বন্ধে গবেষণা । 
এবং স্টেরয়েড শ্রেণীর গঠন বিন্যাস 
ব্যাখ্যা করার জন্য ১৯৭৫ সালে 
নোবেল পুরস্কার পান। 
করনবার্গ Kornberg, A (১৯১৭-) 
আমেরিকার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক অঙ্গ* 
রাজ্যে ব্রুক্লিনে জন্ম ও নিউইয়কেই 
শিক্ষা । পরে রস্টার বিশ্ববিদ্যালয়ে 
চিকিৎসাবিষয়ে স্নাতক হন । নিউইয়র্ক 
বিশ্বাবদ্যালয়ের চাকৎসা বিদ্যালয়ে 
গবেষণা কারয়া জীব কোষের অন্যতম 
মূল উপাদান 70. মম. &র কীন্রম- 
উৎপাদন করিয়া ১৯৫৯ সালে যগ্ম- 
ভাবে নোবেল পযুরস্কার পান । 
করানয়া ০০:৩৪ অচ্ছোদপটল গল্প 
অন্তত (শারীর-বৃত্ত) 

আক্ষিগোলকের বাহিরের অংশে 
স্বচ্ছ পদ । ইহা কোনরূপ আঘাত 
লাগিয়া বা রোগের আক্রমণে অনচ্ছ 
হইলে লোকে অন্ধ হয়। সম্প্রাত এই- 
রূপ অনচ্ছ পদার্থ অস্ত্রোপচার দ্বারা 
কাটিয়া ফেলিয়া তাহার স্থানে কোন 
মৃতত্যান্তর চক্ষ: হইতে স্বচ্ছ পর্দা 
কাটিয়া জুড়িয়া দেওয়া হইতেছে। 


বৈজ্ঞানিক অভিধান ১৫৯ 


মাটির নীচের অংশ স্ফীত হয় এবং 
উহাতে ভবিষ্যৎ অক্কুরের খাদ্য স্চিত 
'থাকে। এই স্ফীত অংশকে কর্ম্‌ 
বলে। কন্দ (৮৪1৮) বা স্ফীত কন্দ 
হইতে ইহাদের পার্থক্য এই যে ইহারা 
কাণ্ডের অংশ । ক্লোকাস ( Crocus ) 
ও গল্যাডিওলাস (018010109)-এ 
কর্ম থাকে । 
কর্মোরান্ট cormorant 
বিদ্যা)। 

সামুদ্রিক পক্ষ্ীবশেষ । ইহারা 
সাতার দিতে পারে এবং জলে ড;ুবিয়া 
মৎস্য শিকার করে। ইহাদের পায়ের 
আঙ্ুলগ:লি হাঁসদের মত জোড়া, বর্ণ 
কৃষ্ণ, চক্ষু লাল ৷ মৎস্য শিকার করিয়া 
সঞ্চয় করার জন্য ঠোঁটের নীচে একটি 
বড় থাল থাকে। কোথাও কোথাও 
ইহা সাম;দ্লিক দাঁড়কাক নামে পাঁরচিত। 
করোনা ০০০৮৪ ঘহিম'ন্তন্ত (জ্যোতিষ) 

সৌরছটা। সূর্যকে : ঘিরিয়া 
অত্যন্ত উষ্ণ দীপ্ত গ্যাসের মণ্ডল ৷ 
পূর্ণগ্রাস সূ্যগ্রহণকালে মান্র দ্ট হয় । 
বিশেষ বিশেষ জলবায়ুর অবস্থায় চন্দ 
ও সূর্যের - চারিদিকে যে আভা দেখা 
যায়, যাহাকে চলাতি ভাষায় সভা 
(halo) বলে, তাহাকেও কেহ কেহ 
করোনা বল্লেন ৷ 
করোনারী আট্ীর coronary artery 
হাচ্ছোষণী ধমনী দ্দুৱন্চ ঘললী 
(শারীরবৃত্ত )। 

হ্ৃদ্যন্রে রন্ত সরবরাহকারা ধমনী । 
বার্ধক্য বা রোগে ইহা সংকাঁণ“ হইয়া 
পাঁড়লে হৃদরোগ দেখা দেয়। ইহার 
মধ্যে হঠাৎ রক্তের ডেলা আটকাইলে 


(প্রাণী- 


করোনারী থুম্বসিস্‌ হয় । উহা অনেক 
সময় মারাত্মক হয় । 
করোলা ০০:০1 দলমণ্ডল ভুততু'জ 
(উদ্ভিদশাবদ্যা ) 

ফুলের পহুংকেণর ও গর্ভকেশর 
ঢাঁকয়া রাখার রঙীন আবরণ । অনেক 
ফুলে ইহারা কয়েক ভাগে 'বভন্ত হয়, 
তখন: এ বিভন্ত অংশগ্ুলিকে ফুলের 
পাপাঁড় (7915 ) বলে ৷ 
কাঁলক ০০17০ শুলবেদনা (চিকিৎসা- 


বিদ্যা) 

পেটের মধ্যে বেদনাজনিত আক্ষেপ । 
সাধারণতঃ অন্বে. বদহজম-জনিত 
বায়ুসপ্জার _ হইতে হয়। বাস্ভি 


(bladder) বা পিভ্তাশয়ে (gall 
bladder) পাথুরী. (stones ) 
হইলেও মধ্যে মধ্যে এই প্রকার আক্ষেপ- 
জানত বেদনা হয়। 
কলেরা 0701679 ওলাউঠা, বিস:চিকা 
[বাংলা ও হিন্দী] সা ( চাকৎসা- 
বিদ্যা) 

মারাত্মক, সংক্রামক রোগাবশেষ। 
চাল-ধোয়া জলের মত ভেদবমি, 
প্রস্রাববন্ধ, দেহের তাগহীনতা, হাতে 
পায়ে খিল ধরা ইত্যাদি ইহার লক্ষণ। 
জলবাহণী একপ্রকার ব্যাসিলাস ইহার 
কারণ। অত্যন্ত সংকামক বলিয়া মেলা 
ইত্যাদি যেখানে অঁতারন্ত জনসমাগম 
হয় সেখানে অনেক সময় মহামার'রুপে 
দেখা দেয়। বহ; প্রাচীনকাল হইতে 
এই রোগের প্রাদুর্ভাব পৃথিবার প্রায় 
সর্বত্র ছিল, কিন্তু এখন পাশ্চান্তের 
সমৃদ্ধ দেশসমূহে শুদ্ধ পানীয় জল 
সরবরাহ ও পাঁরজ্কার-পারচ্ছন্নতার জন্য 


১৬০ বৈজ্ঞানিক অভিধান 


ইহা লোপ পাইয়াছে । ইহার প্রতিষেধক 
টিকা পাওয়া যায় ৷ উহার ব্যবহারে 
ইহার আক্রমণের: সম্ভাবনা অনেক 
কাঁময়া যায়। কলেরা ভাবরও নামে 
কমার মত দেখিতে ইহার ব্যাঁসলাস 
১৮৮৩. সালে জার্মান বৈজ্ঞানী কখ্‌ 
কর্তৃক আঁবক্কৃত হয় । 
কসঁটিক 0899610. বিদাহী ভ্বাহুক্ক 
(রসায়ন-বিদ্যা ) 

যে সব বস্তু জীবদেহের কলা বিনষ্ট 
কাঁরতে পারে এবং দেহে দুষিত বা 
'িষান্ত কলাকে নষ্ট করিয়া রোগের 
ব্যাপ্ত বন্ধ কারতে পারে। সোডিয়াম 
হাইড্রক্সাইড, পোটাসিয়াম হাইড্রক- 
সাইড ও সিলভার নাইট্রেট দুব ইহার 
প্রকৃষ্ট উদাহরণ । 
কপস্‌টিক কার্ভ caustic curve 
বক্কাংশুরেখা ন্ধহঢা-ভণহাী জিন্ধর (পদার্থ 
বিদ্যা) 

আলোকের কোন বিন্দু উৎস হইতে 
অনেকখানি আপতন কোণ ব্যাপিয়া 
রাশ্মর (incident beam of large 
80819) প্রাতাবম্ব যে বব্র-রেখায় 
পাওয়া যায়। 
কসমিক. রেজ ০০9771০7955 জাবহী্ 
ক্ষিবগা( পদার্থ-বিদ্যা ) 
হইতে আগত রাঁশমধারা-। ইহারা এত 
তীব্র শান্ত সম্পন্ন যে, সীসার আবরণ 
ভেদ করিয়া ভিতরে পেীছিতে পারে 
এবং ভূপ্‌ষ্ঠের গভীরতম খানির মধ্যেও 
ইহাদের উপস্থিতি লক্ষ্য, করা গিয়াছে । 


করা হয় এবং ইহারা প্রোটন ও বিকিরণ 
পেশীছলে তাহাদের সংঘাতে বায়ুর 
অণ্চগুলি হইতে ইলেকট্রন ও মেসনের 
সৃষ্টি হয়।  ইলেকট্রনগনীলি বায়নতেই 
অন্য অণুগন্ীলকে আয়নিত (ionised) 
কাঁরতে কারিতে প্রাপ্ত হয়, কিন্তু 
তীব্র শান্তশালী মেসন. কণাগাল 
ভূপৃচ্ঠে পৌছায়। এই ধারা এত 
প্রচুর যে, প্রাত মানটে একজন প্রমাণ 
মানুষের গায়ে প্রায় প্রিশ হাজার কণা 
বার্ধত হইতেছে বলয়া বিশ্বাস । 
কস্‌মোগাঁন cosmogony নিহনাব্ৰন্তি 
(জ্যোতিষ ) ৷ 

বিশ্বের সংষ্টরহস্য সম্বন্ধে আলো- 
চনা ৷ আঁদমকাল হইতে ইহা মানুষের 
চিন্তার বিষয় । সকল দেশের পুরাণে 
( mythology-তে) ইহার এক এক 
কল্পনা পাওয়া যায়। বৈজ্ঞানিক যুগেও 
ইহা লইয়া জল্পনা-কল্পনার অন্ত 
নাই. বিশেষভাবে ' জ্যোতীর্বদ্‌দের 
ইহা গবেষণার বিষয় ৷ 
ক্যাকোঁডিল ০৪০০৫$] (রসায়ন-বিদ্যা ) 

বর্ণহীন বিষান্ত তরল যৌগ। 
স্ফুটনা্ক.১৭০ সেঃ। ইহার দুগন্ধি 
বাঁভত্স ও হাওয়ার সংস্পর্শে আপনি 
জলিয়া উঠে । সংকেত 455 (CH 3)4 
ক্যাটস-আই... 09. ye বৈদ্য 
ন্তহুম্প: লিত্া (ভূ-বিদ্যা) 

মাঁণাবশেষ । বৈজ্ঞানিক নাম ক্রাই- 
সোবোঁরল ( chrysoberyl ) 
ক্যাটাবাঁলজ্‌ম (k) catabolism অপ 
চাত জণন্বত্ব (শারীরবৃত্ত ) 


দেহে যে সমস্ত রাসায়ানক প্রক্রিয়য- 


বৈজ্ঞানিক আভিধান ১৬১ 


ঘটে তাহাকে বিপাক (metabolism) 
বলে। ইহা দুই প্রকার । প্রথমটি 
গঠনমনলক, অথাৎ দেহকলার পক্ষে 
প্রয়োজনীয় প্রোটোপ্লাজ্ম, শ্বেতসার 
( starch ), স্নেহ (fat ), এনজাইম 
ও হমেনি যাহা হইতে প্রস্তুত হয়। 
ইহাকে উপচিতি (42801150) বলে । 
আর যাহা ধ্বংসমলক অথ দেহে 
শক্তি যোগানোর জন্য দেহকলা বা 
তাহাতে সপ্চিত বস্তুকে জারণ বা আর 
বিশ্লেষ দ্বারা নষ্ট করার প্রক্রিয়া, 
তাহাকেই অপাচিতি ( catabolism ) 
বলে৷ 
ক্যাটায়ন ০৪6i০৷ ( পদার্থ-বিদ্যা ) 
পজিটিভ বিদদ্যৎ আধানযুক্ত 
পরমাণ7 বা পরমাণুপডঞ্জ বা মুলক 
( radical) 
ক্যাটারাপিলার ০৪/2111%. শ'য়াপোকা 
সুভী, হুকল্তী (প্রাণী-বিদ্যা ) 
কাঁটপতঙ্গাদর রূপান্তরের 
( metamorphosis-এর ) দ্বিতীয় 
দশা। ডিম ফুটিয়াই এই রূপ গ্রহণ 
করে। সে-সময় ইহাদের মাথা বেশ 
সুগঠিত, দুই হইতে ছয়াট চোখ মাথার 
দুই পাশে থাকে, আর চোয়াল খুব 
মজবুত হয়। ইহাদের শরীর বহু 
অংশে বিভন্ত এবং পেটের দিকে অনেক- 
গুল পা থাকে৷ ইহারা এ পা দিয়া 
গাছের পাতায় বা ফুলের পাপাঁড়তে 
আশ্রয় লইয়া তাহাদের ধ্বংস করিয়া 
নিজেদের পঢ়ষ্টিসাধন করে। ইহাদের 
কতকগরালর গায়ে সক্ষম কাঁটা থাকে। 
ইহাদের দেহ বৃদ্ধির সহিত ইহাদের 
চর্ম বাড়ে না, কাজেই ইহাদের ক্রমাগত 


১১ 


খোলস ছাড়িয়া নূতন ও বর্ধিত চর্মের 
ব্যবস্থা করিতে হয়। শেষে ইহারা 
প্রস্তুত করিয়া তাহা দ্বারা গুটি বাঁধিয়া 
তাহার মধ্যে আশ্রয় লয় এবং 
রূপান্তরের পরব স্তরের জন্য প্রস্তুত 
হইতে থাকে। 
ক্যাটারাক্‌ট cataract (১) ছানি, 
মীলিঘ্া নিলু ( চাকৎসা-বিদ্যা ) 

চক্ষুরোগাবশেষ, যাহাতে চোখের 
লেন্সাট অনচ্ছ হইয়া পড়ে ৷ সাধারণতঃ 
ইহা বার্ধক্য হইতে জাত, কিন্তু মধনমেহ 
(diabetes ) প্রভাত রোগ বা আঘাত 
হইতেও জন্মাইতে পারে। অস্ত্রোপচার 
দ্বারা অনচ্ছ লেন্সাটকে বাহির করিয়া 
দিয়া উপযযুক্ত চশমা দিলে রোগী দৃষ্টি 
শন্তি অনেক ক্ষেত্রে ফারিয়া পায় 
(২) জলপ্রপাত মন্তাঅসনার 
(ভূগোল) 

খাড়া পাহাড়ের গান্র বাহিয়া জল- 
স্রোতের পতন। ইহার অন্য: নাম 
ওয়াটারফল ( waterfall ) 1 
ক্যাটালাসিস ০৪])5i5 - অনচঘটন 
ভল্সঘা (রসায়ন-বিদ্যা ) 

রাসায়নিক বিক্রিয়ার ত্বরণ বা 
মন্দন॥ ইহা অন্য কতকগুলি যৌগের 
প্রভাবে হয়, কিন্তু তাহারা নিজেরা 
বিক্রিয়ার শেষে অবিকৃত 'থাকে ৷ এই 
জন্য তাহাদের পরিমাণ খঢুব সামান্য 
হইলেও চলে । কিভাবে এ বস্তুসকল 
এই প্রভাব বিস্তার করে তাহা জানা 
নাই ৷ দেহাভ্যন্তরে যে সকল 'বক্রিয়া 
জীবলীলার অংশ তাহাদের অধিকাংশই 
এনজাইম নামক অন:ঘটকদের. সাহায্যে 


৯৬৯ বৈজ্ঞানিক অভিধান 


সুসম্পন্ন হয় ।. রসায়ন শিল্পে ইহার 
ব্যবহার. অনেক, ক্ষেত্রে অপরিহার্য । 
সালফউারক.আযাসিড প্রস্তুতে ইহার 
ভূমিকা উদাহরণস্থল । 
ক্যাটালেপ্‌স 
(চাকৎসা-বদ্যা ) 

রোগাবিশেষে, যাহাতে পেশী সকল 
আড়ষ্ট হয়, মূখ বিবর্ণ হয়, নিঃশ্বাস- 
প্রশ্বাস ও নাড়ীর গতি ক্ষীণ হয়, এবং 
রোগা কথা বাঁলতে অক্ষম হয়। ইহা 
মানীসক অশান্তি হইতে আসে বলিয়া 
অনেক চিকিৎসক মনে করেন'। ইহা 
মগ রোগ (521155/) হইতে ভিন্ন । 
ক্যাডাঁমগ্নাম ' Cadmium (রসায়ন- 
বিদ্যা) 

নরম, নীলাভ সাদা রঙের ধাতব 
মৌল । চিহ্ন 0d., পরমাণ? অঙ্ক ৪৮, 
পরমাণন ভার ১১২৪১, গলনাঙ্ক 
৩২১০ সেঃ, স্ফুটনাঙ্ক ৭৬৭+ সেঃ, 
-আপোক্ষিক গুরুত্ব ৮৬৪, কাঠিন্যে টিন 
ও দগ্ার মাঝামাঝি ৷  দগ্তার আকারক 
হইতে দস্তা নিঙ্কাশনের সময় যে সব 
উপজাত পদার্থ থাকে তাহা সংগ্রহ 
কারয়া শোধন কারবার পর তাঁড়ৎ- 
{বিশ্লেষণ দ্বারা 1বশযুদ্ধ ধাতু পাওয়া 
যায়। ইহার পারদ সংকর ওয়েসটন 
মৌল বিদ্যুৎ সেলে ব্যবহৃত হয় এবং 
এবং লোহা; ও ইস্পাতের উপর. ইহার 
প্রলেপ দয়া মারচা ধরার হাত হইতে 
রক্ষা করা যায়।: ট্রামের উপরের তার 
তামার সহিত শতকরা "১ ভাগ ক্যাড- 
য়ায় দয়া তৈয়ারী হয়। ইহার 
নৈসার্গক আকারক (ক্যাডাময়াম 
সালফাইড ) রঞ্জক (01৪90) হিসাবে 


catalepsy 


ব্যবহৃত হয় । ইহার সকল যৌগিকই 
বিষ ৷ 


ক্যাডাময়াম সেল cadmjum cell 
(পদার্থ-বিদ্যা ) 
ওয়েস্টন সেলের অপর নাম । 
ক্যাথোড ৩৪০৫০. ( পদার্থ-বিদ্যা ) 
বিদ্যুৎ উৎপাদক সেলের নেগোঁটভ 
তঁড়ৎদ্বার, যে স্থান হইতে ইলেকট্রন 
স্রোত নির্গত হয় ও তাঁড়ং-বিশ্লেষণে যে 
তাঁড়ৎদ্বারে বিজারণ ( reduction ) 
ক্রিয়া ঘটে । 
ক্যাথোড রে টিউব cathode ray 
tube ( পদার্থ-বিদ্যা ) 


FLUOVESEET 
END OF TUBE 


ELECTRON STREAM 


CAPACITOR PLATES 


“ ELECTRON GUN 


বৈজ্ঞানিক আভধান 


7 ইলেকট্রন স্রোত সৃষ্ট করার যন্ত্র । 
বায়ূশুন্য কাচনলে ক্যাথোড হইতে 
ইলেকট্রন প্রবাহ অপর. দিকের প্রতি- 
প্রভ (flourescent) পদ্ণার গায়ে 
পড়িয়া উহাকে দীপ্ত করে । ইলেকট্রন 
প্রবাহকে : তাঁড়তাহত প্লেট দিয়া 
কিংবা চৌম্বক ক্ষেত্ৰ সৃষ্টি করিয়া 
বরু করা যায় এবং দীপ্তরও কম-বোশ 
ঘটানো যায়৷ বেতারে তাঁড়চ্টৌম্বক 
তরঙ্গ আসিলে উহা দ্বারা নিয়ন্ত্রক ক্ষে্র 
প্রভাবিত হইলে পদণর উপর আলো- 
ছায়ার ক্লাড়া দেখা যায় ৷ কাজেই ইহা 
টোলিভিজনের  প্রাপক-যন্তের মুল 
উপাদান । 
ক্যান্‌কার ০471০. (জীবাবদ্যা) 

(১) উদ্ভিদের -রোগাঁবশেষ । (২) 
কুকুর, বিড়াল, অশ্ব আদি গৃহপালিত 
পশুদের কানের ক্ষতাবশেষ । 
ক্যান্সার : ০80০৪. কর্কট রোগ 
[ বাংলা ও হিন্দী ] ( চাকৎসানাবদ্যা) 

যে রোগে দেহকলা (0155০ )-র 
বিশেষ অংশের | জীবকোষগীল 
অনিয়ান্িত ভাবে বাড়িতে থাকে। যে 
অংশে অতিবাদ্ধি ঘটে তাহা যাঁদ কোন 
'নার্ভের উপর চাপ দেয় তো যন্ত্রণার 
কারণ হয়। আবার রন্তপ্রোত বা 
লাঁসকা (192. ) বাহিত হইয়া দুষ্ট 
কোষগ্ীল যদ দেহের সর্বত্র ছড়াইয়া 
পড়ে তাহা হইলে সহ কোষগুলির 
খাদ্যে ভাগ বসাইয়া মৃত্যুর কারণ হয়৷ 
কোষগ্ীলির এই অস্বাভাবক বর্ধন 
প্রবণতা কিভাবে আসে তাহা আজও 
সঠিক জানা যায় নাই বাঁলয়া ইহার 
চাকৎসা দ:রূহ+ তবে অস্ব্রোপচারদবারা 


৯৬৩ 


আক্রান্ত অংশ দেহ হইতে পৃথক করাই 
সর্বাপেক্ষা- নিরাপদ চিকিৎসা |; যে- 
ক্ষেত্রে তাহা সম্ভব নয়, সেখানে একস্‌ 
রশ্মি ও তেজক্কিয় বিকিরণ দ্বারা 
বর্ধমান কোষগড়ুলিকে বিনাশ, করার 
চেষ্টা করিতে হয়। বর্তমান যুগেই 
রোগের প্রাদন্ভবি খুব বাড়িয়াছে এবং 
অনেক সময়ই দ;রারোগ্য বলিয়া ইহার 
নিদান ও প্রতিকারের উপায় সম্বন্ধে 
গবেষণারও অন্ত নাই । 
ক্যানিডি ০৭৭৪৫ (প্রাণন-বিদ্যা ) 
মাংসাশী প্রাণীর . গোন্রাবশেষ । 
কুকুর, নেকড়ে, শেয়াল... ইত্যাদি 
সুপরিচিত প্রাণী এই গোত্রের । 
ক্যানিয়ন ০৷১০৷ ( ভূগোল ) 
নদীর গভীর অপ্রশ্ত খাদ । ইহার 
পাড় একেবারে খাড়া পবতগান্র হয়। 
আমোরকার কলরাডো দেশে পৃথিবীর 
গভীরতম ক্যানিয়ন আছে'। উহা বহু 
বিশ্রুত এবং উহার গভাঁরতা এক 
মাইলেরও বেশি । 
ক্যানোপাস ০8119)85 অগন্ত্য [ বাংলা 
ও হিন্দী ] (জ্যোতিষ ) 
নভোমগ্ডলে দ্বিতীয় উজ্জ্বলতম 
তারা । (উজ্জবল্য_-০৮৬ )।. দক্ষিণ 
গোলার্ধে চ্হিত: বালয়া উত্তরের-৩৭০ 
অক্ষরেখার উত্তর হইতে আর দশ্যমান 
নয়। 
ক্যান্‌ড্‌ল পাওয়ার candle power 
দাপশাগ্ত (পদাৰ্থ-বিদ্যা ) ] 
সাদা আলোর. তীব্রতা মাপবার 
সর্বস্বাকৃত একক. ৷৷ হাকেোর্ট' পেনটেন 
বাতির -দীপশাস্তকে ১০, ধারয়া তাহার 


'সাহত-তুলনা কারয়া অন্য আলোর 


১৬৪ 


তীরতা_নির্ধারত হইত।. বর্তমানে 
ইহার: অন্যভাবে সংজ্ঞানিদেশি৷ করা 
হয়। এক বর্গ সোশ্টমিটার কৃষ্ণ বস্তু; 
(black 6০5) : গ্ল্যাটিনামের 
গ্ললনাঙ্কে যে আলোক: বিকিরণ করে 
তাহাকে. :৬০. আন্তর্জাতিক দীপের 
ওুজ্জবল্যের সমান বলিয়া ধরা হয়। 
ক্যাপসূটান 89697 ভীত তলা 
(ষন্ত্বিদ্যা ) 

জাহাজে. ব্যবহৃত এক প্রকার 
ঘূর্ণমান যন্ত্র যাহার সাহায্যে জাহাজের 
নোঙর ইত্যাঁদ ভারী জিনিস কম 
আয়াসে উঠানো যায়। ইহা নাবিকেরা 
পূর্বে বড় বড় ডান্ডা দিয়া হাতে করিয়া 
ঘুরাইত, এখন বাষ্প বা িদয্যতে 
চাঁল্ত হয় । 
ক্যাগাঁসাট ৰা ক্যাপাসিট্যানজ 
capacity or capacitance  ধারকত্ব 
ৰা আধাত মাৰিলা (পদার্থবিদ্যা) 


কনডেনসার বা. ক্যাপাসিটরের 
বিদ্যুৎখারণ ক্ষমতা ৷ ইহাকে কনডেন- 


'গাঁরমাণ বিদযংশান্ত আছে তাহার 
অনুপাত দিয়া মাপ করা চলে। এই 
পারমাপের একককে ফ্যারাড (90) 
বলে। যাঁদ কোন কনডেনসারের 
ফলকণ্বয়ের মধ্যে এক ভোলউ িভ- 
বান্তর ( potential difference ) 

থাকা অবস্থায় উহার প্রত্যেক ফলকের 
শবদন্যতাধানের ( charge): পারমাণ 
"এক কুলোঁ ( coulomb") হয় তবে এ 
ক্রনডেনসারের ধারকত্ব এক: ফ্যারাড ৷ 


বৈজ্ঞানিক অভিধান 


ক্যাঁপলার _ capillary 
কহাল্সা (শারীরবৃত্ত ) 
প্রাণশরীরে ধমনী ও শিরাগ্ীল 
শাখা-প্রশাখায় বিভন্ত হইয়া সক্ষাতর 
হইতে সূক্ষাতম হইয়া পরস্পরের 
সহিত মালত: হইয়াছে । এই 
আঁতসক্ষমা নলগ্জীল দেহের সর্বত্র 
জালের আকারে ছাইয়া  থাকে। 
ইহাদের: গান্র সাঁছদ্র এবং ইহারাই 
শরীরে রস-সণ্টালনের  নিয়ন্তা। 
ইহার গান্র জল, গ্লুকোজ দ্রবঃ 
আযামিনো আসি, লবণ, ইউরিয়া, 
ক্রিয়েটন,  ক্রিয়োটনিন প্রভাত দ্রব্যে 
প্রবেশ্য ( permeable ), কিন্তু 
রন্তকাণকার কাছে অগ্রবেশ্য ৷ রক্তের 
সহিত কলার (15506 ) বস্তু বানময় 
ইহাদের গাত্রের মাধ্যমেই হয়৷ ফুসফুসে 
অক্সিজেন ও কার্ব'ন-ডাই-অক্‌সাইডের 
বানময়ও ইহাদের ' মাধ্যমে হয়। 
ইহাদের মধ্য দিয়া রন্তপ্লোত বাহ্য 
কারণে বাড়ে কমে । কলাতে অক্‌ 
সিজেনের ভাগ বেশি হইলে, বা 
আযাড্রিনালিন ও পিটুইট্রিন প্রয়োগে 
নলগুলি সংকীৰ্ণ“ হয়, আর রন্তে অম্লতা 
বাড়লে অর্থৎ বর্জ্য অংশ বেশনী জমিয়া 
গেলে ইহারা বিস্ফাঁরত হয় । 
ক্যাঁপলারাট : ০৪711187165 কোশিকত্ব 
[বাংলা ও হিন্দী] (পদার্থবিদ্যা) 
কোন তরল পদার্থের প্রশস্ত পান্রে 
একটি অগ্রশগ্ভ- নল ডুবাইলে নলের 
মধ্যকার তরল পদার্থের: উচ্চতা প্রশস্ত 
পাত্রে তরল পদার্থের উচ্চতা অপেক্ষা 
বেশ? হয় বা কম হয়। তরল পদার্থের 
পৃচ্ঠটান (surface tension ) ইহার 


জালক 


০০ 


বৈজ্ঞানিক আভধান ১৬৬ 


কারণ । এই ঘটনাকে কৌশকত্ব বলিয়া 


পৌন্র। কেন্রিজে শিক্ষাপ্রাপ্ত। ১৭৬৪: 


বর্ণনা করা হয় ॥ নল যত অপ্রণন্ত হয় সালে বহ; পদার্থের আপোঁক্ষক তাপ: 


তরল পদার্থের তলের পার্থক্য ততই 

বেশী হয়। 

ক্যাঁফন ০৪619 (রসায়ন-বিদ্যা ) 
চায়ের পাতা, কাঁফর শশুটি, কোলা 


বাদাম প্রভাতি হইতে নিৎ্কাঁশত উপক্ষার 
(alkaloid ) বিশেষ । . সংকেত 


5173০ 09 Ns, H,0 সাদা লম্বা 
সূচী আকারে কেলাসিত হয় । গলনাঙ্ক 
হ৩৫” সেঃ (নিরুদক )। গরম জলে 
অত্যন্ত দ্রাব্য ॥ গন্ধহান, কিন্তু স্বাদে 
অত্যন্ত তিন্ত । ইহা হৃদ্যন্রে ও কেন্দ্রীয় 
নাভ'তন্লে উদ্দীপনা আনে এবং সেবনে 
প্রস্রাব বেশ হয় । এই জন্য চাকংসক- 
গণ উদ্দীপক (stimulant ) হিসাবে 
ব্যবহার ' করেন। : এককালীন "বেশী 
মান্নায় সেবন মারাত্মক হইতে পারে । 
ক্যাভোডশ Cavendish, Henry 
(১৭৩১-১৮১০ )' 

ইংরাজ বিজ্ঞানী । অভিজাত বংশে 
জাত; ডিউক অফ ডেভনশায়ারের 


যন্বের সাহত 'নরুপণ 
করেন, কিন্তু লাম্খিগর্ঠাল 
বিলম্বে প্রকাশ করেন। 
জলের খরতা ও কার্বন 
ডাইঅক্সাইড লইয়া 
গবেষণা করেন। বায়ন 
ও জলের সংযযান্ত 
(composition) অত্যন্ত 
যত্নের সাঁহত নিধরিণ 
করেন। বায়নতে যে 
অক্টসজেন, নাইট্রোজেন 


পৃথিবীর ভার নির্ণয় করেন। বৈজ্ঞানিক 
পরীক্ষায় তাঁহার অসাধারণ 'প্রাতভা 
ছিল, শকন্তু সমাজজীবনে অত্যন্ত 
আঁমশনুক ছিলেন, এমনাক সমসামায়ক 
বিজ্ঞানীদের সাহতও যোগাযোগ রক্ষা 
কাঁরতেন না, ফলে : তাঁহার অনেক 
ভাল ভাল পরীক্ষার কথা অজ্ঞাত 
থাকিয়া যায়। 


ক্যাম ০) (যন্্রাবদ্যা ) ৮ 
“চাকা” বা চাকার অক্ষ প্রভাত 
ঘূর্ণমানের যন্রের কোন অংশেধাতুফলক 
যোগে তাহার আঁনয়ামত গাঁতর সৃষ্টি 
করা বায়? এই আতীরন্ত যুক্ত অংশকে 


ক্যাম বলে এবং. উহাতে চাকার যে 


১৬৬ 


movement ) বলে এ 
ক্যামূফর camphor কর্পুর নুহ 
(রসায়ন-বিদ্যা ) 

বিশিষ্ট -গন্ধযুক্ত কেলাসিত পদা। 
কেলাসের.আকার.পাতলা-ফলকের মত 
এর সাধারণ উষ্ণতায় না গালয়া 
একেবাবে উবিয়া যায় (sublimates ) 
কিন্তু বিশেষ প্রাক্রয়ায় গলনাঙ্ক নিধারিণ 
করা'যায়, উহা ১৭:৯" সেঃ, স্ফুটনাঙ্ক 
২০৯১৭, আপোঁক্ষিক গুরুত্ব -১। 
সংকেত ০০. 3০০ ফরমোজা 
দরীপের একপ্রকার. গাছের কাঠ হইতে 
নিষ্কাশিত হয়, বর্তমানে শিল্পে 
ব্যবহারের জন্য সংশ্লেষিত হয়। ইহা 
ওষধাথে বীজবারক ও বায়; নিবারক 
হিসাবে ব্যবহৃত হয়। গাহস্থয ক্ষেত্রে 
প্রশমী কাপড়চোপড়ে পোকা না ধরে 
তাহার জন্য ও পানীয় জলকে সুগন্ধি 
করিতে ব্যবহৃত হয়। ইহার দীপ 
হিন্দুদের পুজার আরতিতে ব্যবহার 
করা হয়। শিল্পে সেলুলয়েড ও 
1বসেফষারক প্রস্তুতে ব্যবহৃত হয় । 
ক্যামফিন amphene (রসায়ন-বিদ্যা) 
ীসট্টনেলা+টার্পিন ইত্যাদি উদ্ভিজ্জ 
তৈলে প্রাপ্ত হাইড্রোকার্বন_ বিশেষ । 
সংকেত ০২০ ম,6 ৷ ইহা বর্ণহীন 
কেলাসত পদার্থ । গলনাঙ্ক ৫১” সেঃ 
স্ফুটনাঙ্ক ১৫৯" সেঃ, আপেক্ষিক গুরঢুত্ব 
+৮।- ইহার. জারণ ( oxidation ) 
দ্বারা সংশ্লেষিত কর প্রচ্তুত করা 
যায়। 

ক্যাম্‌ৰার ০০০০০: তমাহ (বাদ্য) 

= বাচ্তবদ্যায় পোলের. গাডরি ব্য. 


গতি হয় তাহাকে ক্যাম চলন, (০829. 


ভারবাহী পাটাতন পরিকল্পনা 'করার 


< সময় উহাকে উপর দিকে সামান্য বু 


করা হয়, যাহাতে পূর্ণ চাপ পাঁড়লে 
উহা সমতল আকার ধারণ কাঁরতে 
পারে ইহাকে ক্যাম্‌বার বলে ৷ বিমান 
বিজ্ঞানে পাখার উপর তলের ও নীচের 
তলের বক্রতাকেও এই নামে আভহিত 
করা হয়। বিমান পারকল্পনায় ইহার 
স্থান খুব গুরত্বপূর্ণ । 

ক্যামৃব্যয়ান এজ Cambrian age 
(ভূ-বিদ্যা) 

পুরাজীবীয় অধিকল্পের ( Paleo- 
Zoic Era ) র প্রাচীনতম উপাবভাগ । 
বর্তমান সময় হইতে আন;মানিক পণ্চাশ 
কোট বৎসর আগে। সর্বাপেক্ষা 
প্রাচীনতম জীবা*ম এই যুগের । উহারা 
সবই অমের্দণ্ডী প্রাণীর । 
ক্যামেরা ০৭৫৭ ( পদার্থবিদ্যা ) 

. আলোকচিত্ৰ গ্রহণের যন্ত্র । একটি 
(ভিতরটা কালো রঙের ) সম্পূর্ণ বন্ধ 
বাক্সের একাদকে একটি লেন্স বা 
লেনূসগণ্চছ ও অপরদিকে বিশেষ 
রাসায়নিক প্রলেপয্যন্ত ফলক বা. ফিলম 
এই হইল ক্যামেরার অপরিহার্য অঙ্গ । 
অবশ্য লেন্‌স ব্যবহার না করিয়া বাক্সর 
সামনের দিকটা একেবারে বন্ধ কাঁরয়া 
উহার গায়ে অতিসংক্ষয একটি. ছিদ্র 
রাখলেও ছাব পাওয়া যায়।- এ রকম 
ব্যবস্থাকে রন্প ক্যামেরা ( Pinhole 
Camera )..বলে ৷ উপরি বার্ণত 


বৈজ্ঞানিক অভিধান 


অংশের সঙ্গে তুলনা করা যায়। 
ক্যারাট ০৪: ( পদার্থ-বিদ্যা ) 
মণিমুস্তা মাঁপবার মান। "২ গ্রাম । 
আবার সোনার শুদ্ধবার পরিমাণ 
হিসাবেও এই কথাটি ব্যবহৃত হয়। 
খাঁট সোনাকে ২৪ ক্যারাট বলা হয়। 
গিনি সোনা ২২ ক্যারাট বলার অর্থ 
উহাতে খাঁটি সোনা ২২ ভাগ আর 


দুইভাগ খাদ। 
ক্যাঁরয়ার ওয়েভ্‌স carrier waves 
বাহকতরঙ্গ [বাংলা ও হিন্দী] 
( পদার্থবিদ্যা ) 


বেতারবার্তা বহন করার জন্য যে উচ্চ 
কম্পাগক (৮eque৷০))-যঢন্ত তড়িচ্চোম্বক 
তরঙ্গগুচ্ছ প্রেরণ করা হয়। প্রত্যেক 
বেতারতরঙ্গপ্রেরক যন্ত্রের নিজস্ব নার্দন্ট 
কম্পাঙ্ক থাকে । সাধারণতঃ প্রেরক- 
যন্ত্াট নির্দেশ করার সময় লোকে এই 
কম্পাঙ্ক বা তাহার সংশ্লিষ্ট তরঙ্গ- 
দৈর্ঘেণর উল্লেখ করে। বাহকতরঙ্গের 
উপর আধামাশ্রণ দ্বারা প্রোরত বাণীর 
নিজ স্বরূপ পাঠানো হয়। প্রাপক- 
যন্তকে বাহকতরঙ্গের সঙ্গে সুর বাঁধিয়া 
লইলে (৮8৩) প্রোরত বাণশী বা চিত্রের 
রূপ স্পষ্ট হয় । 
ক্যারোটিড আটীর carotid artery 
সীনা ভ্রমণী ( শারীরবৃত্ত) 

গলার দুই পাশের যে দুইটি ধমনী 
মহাধমনী হইতে মষ্ভিন্কে রন্তসগ্লালন 


করে মহাধমনণী হইতে উঠিবার পথে 


*বাসনালীর নিকট দুইদিকে ভাগ হইয়া 


যায় ।  একাট মাথা, মুখ, গলা, জিভ” 


১৬৭৭ 


ইত্যাদিতে রন্ত সরবরাহ করে, অন্যাট 
চোখ, নাক, মস্তিষ্ক, কপাল ইত্যাদিতে ৷ 
ক্যারোটিন ০৪:০%০7০ (রসায়ন-বিদ্যা)। 

হাইড্রোকার্বনাবশেষ | . সংকেত 
C,০ H;6! গাছের পাতায় যে রঙ্গীন 
বস্তু সকল থাকে, তাহার অন্যতম । 
পাতা শুকাইয়া গেলে ক্লোরোফিল নষ্ট. 
হয়, কিন্তু ইহা নষ্ট হয় না; ইহার 
হলদে রঙ তখন শুকনা পাতায় ফুটিয়া 
উঠে। গাজর, মাখন, ডিমের কুসুম, 
গাওয়া ি ইত্যাদির মধ্যে ইহা থাকে 
বলিয়া উহাদের রঙ হল-দে বা হরিদ্রাভ। 
শারীরবৃত্তে ইহার গুরুত্ব এই যে, খাদ্য 
সহিত ইহা লিভারে গিয়া ভিটামিন-এ’ 
তে পাঁরবর্তিত হয়, কাজেই 1ভটামন 
‘এ’-র বদলে ইহা খাদ্যে থাকলেই 
চলে৷ তবে, যেসব বস্তু ক্যারোটিন- 
সমৃদ্ধ তাহাতে ভিটামিন-এ আপনিই 
থাকে। 
ক্যারোথার্ল Carothers, 
Hume ( ১৮৯৬-১৯৩৭ ) 

আমোঁরকান রসায়নাবদ্‌। বিখ্যাত 
ডুপণ্ট কোম্পানীতে কাজ কারবার 
সময় আযাঁডাঁপক আযাসিড ও হেক্সা- 
মৌথাঁলন : ডাইএমিন সংযোগে 
কভাবে প্রোটিন অণদর মত অনুরূপ 
অণু গঠন করা যায় তাহা : লইয়া 
গবেষণা কাঁরতে করিতে ইনি “নাইলন” 
প্রস্তুতের প্রণালী আবিচ্কার করেন, 
যদিও উহা বাস্তবে তৈয়ার হওয়া পর্যন্ত 
জীবিত ছিলেন না। 
ক্যালকস ০৪1% ভস্ম মন্দ (রসায়ন- 
বিদ্যা) 

ধাতব খনিজকে উচ্চতাপে পোড়াইলে ' 


Wallace 


১৬৮ 


যে অক্সিজেন যৌগ ভস্মাকারে পাওয়া 
পাওয়া যায় তাহার প্রায়োগিক নাম । 
ক্যালীকিউলাস ০৪115 কলন [ বাংলা 
ও হিন্দী ] (গণিত ) ৃ্‌ 
উচ্চ বাঁজগাঁণতের শাখাবিশেষ। 
ফরাসী গাণিতিক  লাইবানিংসের 
আবিচ্কার। চল রাশসমূহের 
বিকলনের হার নির্ধারণ ও হার জানা 
থাকলে তাহা হইতে রাশির গণনা এই 
দুই ইহার বিষয়। তবে এইগ্মীলতে 
সর্বদা রাশির আত ক্ষুদ্র অংশ লইয়া 
বিশ্লেষণ করা হয়। উদ্দেশ্য অনুযায়ী 
প্রথম ভাগকে অন্তর কলন ( differen- 
tial calculus ) ও 1দ্বতীয় ভাগকে 
সমাকলন (integral calculus ) 


বলা হয়। ্রথমটিতে নু এই 


প্রতীক ব্যবহার করা হয়, দ্বতীয়াটিতে 
7 এই প্রতীক । 
ক্যালকউলাই ০৭]০0l; অণ্মরীী [ বাংলা 
ও হিন্দী ] (চিকিৎসা-বিদ্যা.) 

বান্তি, বৃক্ক, পিত্তাশয় প্রভাত দেহা- 
ভ্যন্তরস্হ থাঁলতে পাথরের মত যেসব 
কণা সময় সময় অধপঃক্ষিপ্ত হয়। ইহা 
.. বাড়িলে এবং যাঁদ চলনশীল হয় তাহা 
হইলে শ:লবেদনার কারণ হয় । 
ক্যালার ০৪1019 (পদার্থবিদ্যা) 
একক। এক গ্রাম জলকে-১৪'৫* সেঃ 
হইতে ১৬” সেঃ উত্তপ্ত করতে যে 
পরিমাণ তাপ প্রয়োগ কাঁরতে হয় 
তাহাই ইহার মান ৷ 
ক্যালাঁরামটার 
(পদার্থ-বিদ্যা_) 

তাপ সপ্চালন পরীক্ষা করিয়া তাপ 


calorimeter 


বৈজ্ঞানিক অভিধান 


শান্তর পরিবর্তন মাপিবার যন্ত্র । একটি 
তামার পাত্র ও একটি তামার আলোড়ক 
ইহার অপরিহার্য অঙ্গ । ইহাতে জ্ঞাত 
ভারের জল রাখিয়া উহার উষ্ণতা 
জানিয়া তাহার পর উহার মধ্যে কোন 
জ্ঞাত উষ্ণতার বস্তু ফোলয়া আলোড়ন 
কয়া শেষ লব্খ উষ্ণতা মাপিয়া 
“বর্জিত তাপ=অর্জিত তাপ”? এই 
সূত্র ধারয়া বস্তুর আপেক্ষিক তাপ 
মাপা হয়। এই সময় তামার পান্রাস্হিত 
জলের সহিত পাত্র ও আলোড়কও িছ 
তাপ গ্রহণ করে। উহাদের যতখানি 
তাপ দিলে উহার উষ্ণতা এক ডিগ্রী সেঃ 
বাড়ে তাহাকে ক্যালারি মিটারের তুল্য 
জলাগক ( water equivalent of 
calorimeter ) বলে | উহা পাৰস্হিত 
জলের ওজনের সহিত যোগ কারলে 
হিসাব সহজ হয়। উচ্চ তাপ ও উচ্চ 
চাপে তাপণন্তির সণ্ডালন মাপার জন্য 
ব্যবহৃত মজবুত ও বৃহৎ ক্যালার- 
মিটারকে বোমা - ক্যালার. মিটার 
( bomb calorimeter ) বলে | 
ক্যালরাইীজং 08101151706 
নাদ-তদল (ধাতুণাবদ্যা) 

যে. পদ্ধতিতে ইস্পাতের _ গায়ে 
আযলমনিয়ামের প্রলেপ দিয়া ক্ষয় বা 
জংধরা হইতে রক্ষা করার চেষ্টা হয়৷ 
ক্যালসাইট calcite ( ভু-বিদ্যা ) 

খাঁড়মাটির্‌ ( calcium  carbo- 
nate ) কেলাসিত নৈসার্গক খনিজ । 
সংকেত 02005 আপেক্ষিক গুরুত্ব 
২'৭১. ৷ ভিন্ন ভিন্ন আকারে পাওয়া 
যায়:তার মধ্যে আইসল্যাণ্ড স্পার ও 
ওনিক্স নামক মণি স:পারচিত.। 
প্রথমোন্ত কেলাস ডবল প্রতিসরণের 


বৈজ্ঞানিক অভিধান : 


(৫0819 refraction) প্রাতিসরণের 
জন্য বিশিষ্ট । 


ক্যালপাইনেশান calcination 
ভস্মীকরণ লিহলাঘল ( ধাতু-বিদ্যা ) 
ধাতব খানজসমূহকে যথোপযুক্ত 
তাপযোগে দগ্ধ করা যাহাতে ধাতুর 
অক্সাইড বা ক্যাল্‌ক্‌স অবশিষ্ট 
-থাকে। 
ক্যালসিফেরল 
(রসায়ন-বিদ্যা ) 
ভিটামিন-“ড এর অন্যতম নাম । 
এগের্াস্টেরলের : উপর: অতিবেগুনি 
রশ্মপাতে ইহা সংশ্লেষিত হয় । সেবনে 
িকেট্স রোগের উপশম হয় । জান্তব 
চার্ব, দুধ, মাখন, ডিম ইত্যাদিতে 
থাকে । 'কডলিভার তৈলে ও অনুরূপ 
“মাছের তৈলে ইহা প্রচুর থাকে । 
ক্যালসিয়াম ০9!০১॥m (রসায়ন- বিদ্যা) 
ধাতব মৌল । চিহ্ন ০8 | পরমাণু 
অঙ্ক ২০, পরমাণুভার ৪০:০৮, 
'গলনাঙ্ক ৮১০” সেঃ, স্ফুটনাঙক ১১৭৫০ 
সেঃ, আপোক্ষিক গুরুত্ব ১৫৪৫ ৷ ইহা 
'মুত্ত অবস্হায় পাওয়া যায় না, কিন্তু 
ইহার যৌগ ভ্ত্বকে সর্বত্র প্রচুর 
পরিমাণে পাওয়া যায়। চুনাপাথর, 
মার্বেল, খড়ি-মাটি ইহার যৌগ । 
প্রাণদেহের আগ্হির ইহা একটি মূল 
উপাদান। বিশুদ্ধ ধাতু নরম, রূপার 
মত দেখিতে ও নমনীয়। ইহা গলিত 
যৌগ হইতে বিদ্যুৎ বিশ্লেষ দ্বারা 
নিষ্কাশিত হয় । ইহার যৌগ উদ্ভিদের 
'প্.াষ্টর জন্যও প্রয়োজন হয় । এইজন্য 
সুপারফসূফেট নামক” ক্যালসিয়াম 


calciferol 


সার" ব্যবহৃত হয়। মাটির অম্লতা 


১৬৯ 


উপশমের জন্য জমিতে চুন মেশানো 
কৃষকদের বহুদিন প্রচলিত প্রথা । 
ক্যালাভেরাইট €2]averite (ভ্‌-বিদ্যা) 
স্বর্ণ ঘটিত আকারক । মূলতঃ স্বর্ণ 
ও টেলরিয়ামের যৌগ |. ইহাতে ৪৪% 
স্বর্ণ, ৩২ বা ৩৩%. রোপ্য -- থাকে। 
কাঠিন্য ২৫, আপেক্ষিক. গর্ব 
৯'৩৫ । আমেরিকায় কালিফনি'য়াতে ও 
পশ্চিম অস্ট্রেলয়াতে পাওয়া যায়। 
ইহা 'সিলভ্যানাইট ( sylvanite ) 
নামেও পরিচিত, . যাঁদও আসল 
সিলভ্যানাইটের যে আকাঁরকে রোপ্যের 
ভাগ কম থাকে তাহাকেই বিশেষভাবে 
ক্যালাভেরাইট বলে । 
ক্যালামন ০91877106 ( রসায়ন-বিদ্যা ) 
দ্ভার আকরিক যৌগ । সংকেত 
20005 আর একটি আকারিক 
(সংকেত 20 810947750) আমেরিকায় 
এই নামে অভিহিত করা হইত । ইহার 
গণ্ড়া ও লোশন চর্মরোগে ও চর্মকে 
মসৃণ করার জন্য প্রসাধনদ্রব্যে ব্যবহৃত 
হয়। 
ক্যাঁলক্‌স calyx 
নলা হলত স ( উদ্ভিদ্‌-বিদ্যা ) 
ফুলের বাহিরে'যে, সবুজ পাতার 
মত আবরণ দলম*ডলকে (corolla ) 
বেষ্টন করিয়া থাকে৷ কুখড়কে ইহা 
প্রায় সম্পূর্ণ ঢাকিয়া রাখে, কিন্তু ফুল 
ফোটার সময় পাপড়িগ:নলের নীচে ভিন্ন 
ভিন্ন অংশে বিভন্ত হইয়া যায়। এ 
অংশগীলকে বৃত্যংশ (5681 ) বলে। 
ক্যালকো প্রিশ্টিং calico printing 
ক্যালিকো ছাপ (বয়ন শিল্পাবদ্যা ) 
কাপড়ের উপর কাঠের বা পাথরের 
ছাঁচ দিয়া রঙের ছাপ দেওয়া। 


ৰত 


৯০০. 


ব্র্তমানকালে কলে = ছাপ" দেওয়ার 
ব্যবস্হাও উদ্ভাবিত হইয়াছে । 
ক্যালিচে ০81841০ (রসায়ন-বিদ্যা ) 
চিলি দেশের সোঁডয়ামঘাটত খনিজ । 
শোধন করিলে: শতকরা ৪০1 ৪৫ 
ভাগ' সোডিয়াম নাইট্রেট পাওয়া যায়। 
একসময় সারা বিশ্বে সার তৈয়ারীর 
উদ্দেশ্যে রপ্তানি হইত। 
ক্যাঁলপারস€ ০৪110০:9 (পদার্থ-বিদ্যা) 
গোলাকাঁত ও বেলনাকাতি বক্তু- 
সমূহের বাহির বা ভিতরের ব্যাস 
মাঁপিবার জন্য সাঁড়াশি ন্যায় দুই 
দাঁড় বিশিষ্ট যন্ত্র । 
ক্যাঁলফোর্ণয়াম 
(রসায়ন-বিদ্যা)। 
তেজক্তিয় : মৌল ; পদার্থ, 
বাঁক্ষণাগারে নিউট্রন বা. [হালয়াম 
নিউক্লিয়াস আঘাত করিয়া লঘু মৌল 
হইতে গঠিত. সংকেত 05, পরমাণু 
অঙ্ক ৯৮, প্রমাণুভার ২৪৪ হইতে 
২৫৪1 ইহা ইউরোনিয়ামোত্তর মৌল 
(transuranic elements ) 
শ্ৰেণীভুক্ত ৷ 
ক্যালব্রেশান ৎalibration ক্লমাঙকন 
Cit) 

' শবজ্ঞান : গবেষণায় ব্যবন্ধত 
যন্ত্াদতে জ্ঞাপক  অংশগুলে শুদ্ধ 
এককের : সহিত: সঠিকভাবে তুলনা 
করিয়া প্রত্যেক অংশের আসল মাপ 
নিরূপণ করার প্রণালী ৷ যন্তরনমতারা 
যতই দাবা করুন যে, তাঁহারা সঠিক 
মাপ দাগ দিয়াছেন, উচ্চ শ্রেণীর 
গবেষণায় প্রতি বিজ্ঞানী নিজে এ 


californium 


বৈজ্ঞানিক অভিধান - 


পদ্ধাততে যন্ত্রের: দাগগনুলির শুদ্ধি 

যাচাই করিয়া লন ৷ 

ক্যালোমেল ০!০৫] ( রসায়ন-বিদ্যা ) 
পারদ ও ক্লোরনের যৌগবিশেষ। 

সংকেত... ৪2012 | সাদা রঙের 

গ:ড়ার আকারে এই যোগ প্রাচীনকালে 

চিকিৎসায় বিরেচক - হিসাবে." বহন 


ক্যাসউ ০৪5॥e% কাজু [ বাংলা ও 
হিন্দ ] ( উদ্ভিদ-বিদ্যা-) 
সুস্বাদু বাদামাঁবশেষ । এই বাদাম 
ভাজা শৌখীন_ সমাজে: জলযোগের 
জন্য আদৃত ৷ আমাদের দেশে কেরা- 
লায় ও পশ্চিমবঙ্গে: (মোদনীপনুরে ) 
নৈপার্গক ভাবে প্রচুর জন্মায় । 
কাইনোটিক এনাজ kinetic energy 
গতীয় শান্ত বািজ ক্রস ( পদার্থ 
বিদ্যা ) 
কোন গাঁতশীল বস্তুর শুধু গতির 
কারণে যে. শান্ত জন্মায় । ইহার 
পারমাণ K. E.=3mV* (m= 
বস্তুর ভর আর V = বন্ধুর বেগ ) এই, 
সত্ৰ অনুযায়ী হিসাব করা যায় । ইহার 
পরিমাপের একক কার্য মাপার 
এককের সমান, অথ মোট্রিক পদ্ধতিতে 
এয়ার্গ (815 ). 
কাইনেটিক_ ?থওরগ kinetic theory 
গতীয় পিল্ধান্ত বাত্যাতসন্ধ ঘিভ্তান্র 
(পদার্থবিদ্যা) গত সর 
গ্যাস বা তরল পদার্থের আণাবক 
অবস্হা. সম্বন্ধে সিদ্ধান্ত । ইহার. 


স্বীকার্য গঢ়ল (১). অণুগনুলি জাত্য 
'স্থিতিস্থাপক ( perfectly elastic ) 
(২) তাহারা সর্বদা এলোমেলো ভাবে 
চলন্ত এবং তাহারা পরস্পরের সঙ্গে বা 
পাত্রের প্রাচীরের সঙ্গে ধাক্কা না খাইলে 
সরল রেখায় চলে, (৩)  অণুদের 
সমন্টিগত গতীয় শান্ত (total 
Kinetic energy ) তরল বা গ্যাসের 
উষ্ণতার সমানুপাতিক, (8) গ্যাসের 
অণ্ঃগ্দাীল প্রাচীরের গায়ে ধাক্কা দিয়া 
যে শন্তি ব্যয় করে তাহারই -সমল্টি 
গ্যাসের চাপ রুপে দেখা দেয় । 

কাইনেম্যাটিকস kinematics 
সত বিদ্যা হৃক্ত মলি নাল (পদাৰ্থ- 


গতাবদ্যার ( Mechanics) যে 
শাখাতে যন্তরনিরপেক্ষভাবে শুধ্ধ গাঁতর 
চর্চা করা হয় ॥ সৃতির কারণ বা গাঁত- 
শীল বস্তুর প্রকাতি সম্বন্ধে ইহাতে চর্চা 
করা হয় না। কোন যন্দবের গাঁত কি 
প্রকার তাহার বর্ণনা দেওয়া এবং সেই 
যন্তের পক্ষে কোন প্রকার গাঁত সম্যক্‌ 
উপযঢুন্ত তাহা নির্ণয় করাই এই শাজ্তের 
ব্যবহারিক প্রয়োগ |: 
কাউপ্টার-হীরিটযাপ্ট counter irritant 
সবিধ্নীমন্দ ( চিকিৎসা-বিদ্যা ) 

দেহের কোন চ্হানে পাঁড়াদায়ক 
পারিস্হিতি ঘটলে তাহার কাছাকাছি 
কোন স্হানে অন্য প্রকার সহনীয় 
অনুভূতির তীব্রতা হাস করার 
প্রয়াস। কোন জায়গা চুলকানো এই 
ব্যাপারের নৈসর্গিক প্রকাশ ৷ সরিষার 


প্রস্তুত হয়। বাজগল পিশিয়া এক 
প্রকার স্নেহপদার্থ পাওয়া যায়, যাহা ' 
কাকাও মাখন নামে প্রসাধনাশল্পে 
ব্যবহৃত হয়। 
কাঙ্গারু 1:8788:00 (প্রাণিবিদ্যা ): 
ম্যাক্রপিডিডি ( Macropididae 
গোন্রের ' প্রাণাবিশেষ ৷ স্তন্যপায়ী 
হইলেও: এই গোন্ের প্রাণীরা অন্য 
স্তন্যপায়ী শিশুদের মত সম্পূর্ণ: 
পরিণত হইয়া জননী-জঠর হইতে ভূমিষ্ঠ 
হয়'না ৷ জরায়; হইতে নিক্কান্ত হইয়াই 
ইহারা জননীর কোলে একটি নৈসার্গক 
থালর মধ্যে চলিয়া যায় এবং জননীর 
স্তন্যপান করিয়া আরও কিছুদিন পুষ্ট 
সংগ্রহ করিতে থাকে । এই ধরণের 
জীবকে অঙ্কগরভ ( Massupial ) 
বলে। অঙ্কগর্ভ প্রাণীদের মধ্যে 
কাঙ্গারু বৃহত্তম । ইহার এক প্রজাতি 
দৈর্ঘে প্রায় ৭ ফুট: এবং ওজনে প্রায়’ 
আড়াই মণ পর্যন্ত হয় ইহাদিগকে 
নৈসার্গক-ভাবে মান্র অষ্ট্রলেশিয়া” 
মহাদেশেই বিচরণ: কারিতে দেখা 
যায়। ইহাদের সমানের. পা: দুইটি; 
ছোট কিন্তু সামনের পা দুইটি শুধু, 
বড়ই নয়, অত্যন্ত : শক্তিশালী ॥ 
ইহাদের লেজও মোটা ও মজবুত, উহার 
দ্বারা পঞ্চম পায়ের কাজ চলে & 


১৭২ বৈজ্ঞানিক অভিধান 


পিছনের পা দুইটি ও লেজের উপর ভর 
দিয়া লাফাইয়া লাফাইয়া চলে । এক 
এক লাফে প্রায়: ১৬. ফুট অত্কম 
করিয়া ঘণ্টায় প্রায় ২৫ মাইল বেগে 
ছুটতে পারে । ইহাদের দাঁত যদিও 
খুব ধারালো, তথাপি ইহারা নিরা- 
মিষাশী। পিছনের পায়ে চাঁরাট 
আঙ্গুল আছে, প্রত্যেকটিতে ধারালো 
নখ । আক্রমণকারী শত্রুকে পিছনের 
শান্তশালী. পা দিয়া লাথি মারিয়া জখম 
করার চেষ্টা করে । 
ক্যাঁনৎসারো cannitzaro, Stanislas 
(১৮২৭-১৯১০ ) 

ইতালীয় রসায়ন-বিজ্ঞানী । ছান্রা- 
বন্থায় চিকিৎসাবিদ্যা ও রসায়নাবজ্ঞানের 
পাঠ গ্রহণ করেন। তান অত্যন্ত 
দেশভন্ত ছিলেন ও -১৮৪৭ সালের 
‘বিদ্রোহে অংশগ্রহণ করেন। ১৮৬০ 
সালে জেনোয়াতে অধ্যাপনা কারতে 
কাঁরিতে গ্যাঁরবল:ডি ও তাঁহার বিখ্যাত 
'স্হস্লের সহিত যোগ দেন। ১৮৬১ 
সালে তান তাঁহার জন্মভূমি পালেরমো 
শহরে রসায়নের, অধ্যাপক হন এবং 
১৮৭২ সালে তান রোমে অধ্যাপনা 
কাঁরতে যান ।- জৈব রসায়নে তান 
উজ্জবল প্রাতভার পরিচয় দেন, কিন্তু 
তাঁহারই দেশবাসী পুবসুরী বিজ্ঞানী 
আভোগাদ্রোর তৎকালে প্রায় বিস্মৃত 
প্রকল্পকে: পুনরদদ্ধার করিয়া রসায়ন 
‘উহার যথাযথ ব্যাখ্যা দেওয়া ও 
আণবিক গুরুত্ব নির্ধারণের সঠিক: 


পদ্ধাত উদ্ভাবন করা । আজও সমস্ত. 


রসায়নবিজ্ঞানী এই জন্য তাঁহার নাম 
কৃতজ্ঞচিত্তে স্মরণ করে । 
কাটিং গ॥tin৪ শাখা কলম [ বাংলা 
ও হন্দাী ]- (উদ্ভিদ-বিদ্যা ) 

সজীব বৃক্ষের শাখা কাণ্ড ইত্যাদি 
অংশ কাটিয়া অন্য বক্ষ প্রজননের জন্য 
ব্যবহার করার পদ্ধাত। বাঁজহীন 
বৃক্ষরোপণের একমান্ত্র পন্থা ৷ কলমের 
বৃক্ষ তাড়াতাঁড় বাড়ে, শুধু তাহাই 
নয় দুই প্রজাতির সংকর উদ্ভিদের 
স্বতঃ প্রজননে সংকর. উদ্ভিদ: জন্মায় 
না, কাজেই সেখানেও কলম : কাটা 
অপরিহার্য ৷ 


কাপক ৭০K শম-লতুলা উদলন্যা ভু 
( উদ্ভিদ্‌-বিদ্যা ) 
ভারত, সিংহল, ফালপাইনস 


প্রভৃতি গ্রীন্মপ্রধান দেশে জাত বক্ষ- 
বিশেষ । ইহার বীজকোষ হইতে নরম 
হালকা, [সিল্কের মত আঁশ পাওয়া যায়। 
ইহা বালিশ, বয়া, জীবনরক্ষাকারী 
কোমরবন্ধ (ifebelt ) প্রভৃতি 
তৈয়ারীতে ব্যবহার হয়, কেননা ইহা 
হালকা এবং সহজে জলে ভিজে না। 
ইহার বাঁজ হইতে নি্কাঁশত তৈল 
সাবান তৈয়ারীতে ব্যবহৃত হয়'ও ইহার 
কাণ্ডনিঃসৃত গ'দের মত বস্তু কোন 


কোন গুষধে ব্যবহৃত হয় । 
কাঁপৎসা Kapitza, Peter L. 
(১৮৯৪-১৯৮৪) 

পদার্থীবজ্ঞানী। তিনি আঁত 


রশ 
শৈত্যে হিলিয়ামে আতিতারল্য আব; 
জ্কারের জন্য খ্যাত ১৯৩৫ সালে 


০০ রঃ 


বৈজ্ঞানিক অভিধান 7৯৭৩, 


যে তরল হিলিয়াম-_-২৭১০ সেঃ উষ্ণতায় 
অস্বাভাবিক ক্ষিপ্রতার সাহত তাপ পরি- 
বহণ করে, এত: ক্ষিপ্রভাবে' যে, উহার 
সকল অংশে উষ্ণতা সমান থাকে, কাজেই 
ফুটিবার কোন চিহ্ন দেখা যায় না, যখন 
বাম্পীভূত হয় তখন উপর হইতে পরায় 
পদয়ি বিনা আলোড়নে উবিয়া যায়। 
এ সময় তরল হিলিয়ামের তাপ পাঁর- 
বাহিতা সবাপেক্ষা সংপারবাহী ধাতু 
তামার অপেক্ষা অন্ততঃ দুইশত গণ 
বেশী। কাঁপিৎসা ইহার কারণ অনু- 
সন্ধান কারয়া দেখেন যে, ইহা অতি- 
তারল্য জাত অর্থাৎ তরল হিলিয়ামের 
এক অংশ অপর অংশে তাপ পারবহণ 
কারয়া এত অনায়াসে প্রবাহিত হয় যে, 
কোন সময়ই লাগে না। ইহা গ্যাসের 
অপেক্ষাও সহজে ' প্রবাহত হয়, এ 
তরলের সান্দুতা (viscosity ) 
ভাগের এক ভাগ । কোন কাচপান্রে 
উহা রাখলে উহা পান্রের গান্র- বাহিয়া 
উঠিয়া বাইরে পাঁড়বে যেন পাত্রের গান 
সাঁছদ্র। --২৭১* সেঃ এর হিলিয়ামকে 
হিলিয়াম I নাম দিয়া উহার: উপরের 
উষ্ণতার হিলিয়ামের সঙ্গে [বিশেষ করা 
হয়, ইহার বৈশিষ্ট্যের জন্য । কাঁপিংসা 
অনেকাঁদন কোম্্রজে গবেষণা করার পর 
আত্মগোপন করেন এবং পরে জানা যায় 
তিনি নিজদেশে ফিরিয়া. সেখানে 


“গবেষণায় রত আছেন । 


কাপেলা ০৪]! লতা টস (জ্যোতিষ- 
বিদ্যা) ৫ 
খগোলকের :: উত্তর গোলার্ধের 


ক্রম ০*৯। : এতখানি উজ্জবল্যের জন্য 
যে পরিমাণ দহন প্রয়োজন তাহার 
হিসাব কারয়া কোন কোন জ্যোতিষী 
দৃঢ় কল্পনা করেন.যে দুইশত কোটি 
বৎসরের পর উহার আর অস্তিত্ব থাকবে, 
না; অথাৎ নিঃশেষে পদুড়িয়া যাইবে । 
কাট লেজ ০arাtillএ66  তরুণা্থি: 
অথাল্ঘি (শারীরবৃত্ত) 

মেরুদণ্ড প্রাণীদের অস্থিসন্ধিস্থলে 
অস্থির অপেক্ষা নরম, সাদা, ঈষদচ্ছ, 
( transluscent ) ও স্িতিস্থাপক যে 
কলা (6554০) থাকে৷ ইহার কিছু 
অস্থায়ী কিছু; স্থায়ী । অপরিণত জীব 
দেহে অস্থায়ী তরুণাস্থি ক্রমশঃ আসিতে 
পরিণত হয়৷ স্থায়ী তরুণাচ্ছি পারণত 
বয়সে অস্থিসন্ধিস্থলগুলিকে সুবদ্ধ:করে। 
কিন্তু বার্ধক্যে আবার উহার উপর' 
ক্যালসিয়াম লবণ জামিয়া সন্ধিস্থান- 
গুলিকে আড়ষ্ট করিয়া তোলে | বহিঃ 
কর্ণে, স্বরযন্বে (18:57) ও আলাঁজভে 
( epiglottis) এক শ্রেণীর হলদে 
রঙের স্থিতিস্থাপক তরুণাস্থি আছে? 
ইহা অন্যগুলে হইতে বিশিষ্ট । 
কার্ণালাইট ০4771911169 (ভ্‌-বিদ্যা ) 

পোটাসিয়াম ও  ম্যাগনোসিয়াম 
ক্লোরাইড -সংয্যন্ত খনিজ বিশেষ 
সংকেত KCI-MgCl,; 6. H20 
জার্মানীর. স্ট্াসফু্ে”.... ফ্রান্সের 
আলসাসে, উত্তর আমেরিকার টেক্সাসে 
ও নিউ-মেক্সিকোতে ইহার বড় বড় খাঁন 
আছে। বিশদ্ধ অবস্হায় সাদা ও 
ঈষদচ্ছ, কিন্তু লৌহ থাকার জন্য প্রায়ই 
গোলাপী বা লাল ৷ পোটাসিয়াম 
লবণের প্রধান উৎস । 


১৭৪ 
'কাঁ্নভোরা  ০81150 '  মাংসাশী 
লাঁজমহ্্ী (প্রাণ-বিদ্যা ) 

কুকুর, বিড়াল, সীল, ওয়ালরাস, 
বাঘ, সিংহ, ভল্ল:ক, হায়েনা ইত্যাদি ৷ 
{কারণ মাংসভোজণ প্রাণীদের সমাম্ট- 
গত নাম। ইহাদের প্রায় তন শত 
"প্রজাতি আছে ইহাদের সকলেরই 
মাংস ছিশড়বার উপযোগী দাঁত ও নখ 
আছে । 
কাঁন‘ভোরাস প্ল্যা্টস্‌ carnivorous 
চlঞants মাংসাশী উদ্ভিদ [ বাংলা ও 
{হন্দা ] ( উদ্ভিদ্‌-বিদ্যা ) 

কয়েকাঁট উদ্ভিদ্‌ তাহার পত্রপ্প- 
নিঃসৃত চটচটে আটার মত পদার্থে 
আটকাইয়া ছোট ছোট কাঁট-পতঙ্গ 
ধাঁরয়া লইতে পারে এবং পরে নিজ- 
দেহস্হ জারক রসে ( digestive 
101০০) জীর্ণ কাঁরয়া পঢ়ুণ্টিলাভ করে। 
ইহাদেরই মাংসাশী- উদ্ভিদ: বলে। 
'ডরসেরাক ( Droseracae ) গোত্রের 
মধ্যে ইহাদের প্রাদুর্ভাব বেশী । 
কার্নেশান carnati০n (উদ্ভিদ-বিদ্যা) 

বারোমেসে শোখান ফুলগাছ বিশেষ । 
সুগন্ধ ও উজ্জল রঙের জন্য বিশেষ 
জনপ্রিয় । 
কার্ণো Carnot, Nicolas Leonard 
Sadi ( ১৭৯৬-১৮৩২ ) 

প্যারসে জান্ময়া ইকোল: পাঁল- 
টেক্‌নিকে শিক্ষাপ্রাপ্ত হন । ওয়াটার 
যুদ্ধের কিছ আগে হইতে সৈন্যদলে 
ইঞ্জিনিয়ার দলভুক্ত হন অবসর সময়ে 
পদার্থ-বিদ্যার চর্চা করিয়া তাপের 
প্রকৃতি সম্বন্ধে সঠিক ধারণায় উপনীত 
হন। ১৮২৪ সালে একটি আদর্শ 


বৈজ্ঞানিক অভিধান 


তাপ্যন্্র কল্পনা করেন উহাতে একটি 
জাত্য গ্যাসকে ( perfect ৪5 ) 
সমতাপ (isothermal ) ও রুদ্ধতাপ 
( adiabatic) প্রসারণ ও সংকোচন 
ছ্বারা বাহিরে যে পাঁরমাণ কাজ পাওয়া 
যায় তাহার হিসাব করিয়া এ যন্নের 
সর্বোচ্চ কার্যক্ষমতা নির্ধারণ করেন । 
তাঁহার কাঁজপত এই যন্ের ক্রিয়া কার্নো 
চক্র নামে তাপ গাঁতাবদ্যায় খ্যাত৷ 
তাঁহার এই হিসাবের তত্ত্বীয় ভীতুই 
তাপ গতি বিদ্যার ( thermodyna- 
mics ) দ্বিতীয় সূত্র নামে খ্যাত । 
তান মান্র ৩৮ বৎসর বয়সে মারা যান 
এবং তাঁহার জীবদ্দশায় তাহার 
আবিচ্কারের গুরুত্ব অনেকেই উপলব্ধি 
করেন নাই ৷ তাঁহার মৃত্যুর দশ-বারো 
বৎসর পরে ইংরাজ পদার্থ-বিজ্ঞানী লর্ড 
কেলভিন তাঁহার গবেষণার গংরদত্বের 
‘দিকে বিজ্ঞানী সমাজের দৃষ্ট আকর্ষণ 
করেন। 
কাপ ০৪% (প্রাগবদ্যা ) 

আলোনা জলের কালা শ্রেণীর 
মাছ৷ বাঙ্গালীর সর্বাপেক্ষা প্রিয় 
মাছ, চলতি কথায় “পোনা মাছ? । 
ইহারা দীর্ঘায়; বালয়া প্রাণাবজ্ঞানে 
খ্যাত। 
কার্পেল ০8176] 
(উীদ্ভদশীবদ্যা) 

ফুলের যে অংশে ফলের বীজ 
থাকে । ব্যন্ত ' বাঁজী = ( gymno- 
551) ) উদ্ভিদে ইহারা পাতার মত 


গরপন্র আঁ 


ইহা একটি আধারের মধ্যে ঢাকা থাকে, 


বৈজ্ঞানিক অভিধান 


প্রাণীদের  ডিম্বাশয়ের (০৮৪7) 
অনদ্র,প। 
কার্বঙকল carbuncle 
বিদ্যা) 
স্ট্যাফিলোকক্কাস নামক ব্যাকৃটি- 
রিয়া সংক্রমণ জনিত বহুমুখী বিষ- 
ফোড়া ৷ ইহা শরীরের যে কোন:জ্হানে 
হইতে পারে এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক । 
সময়ে সময়ে জবরও হয় ॥ 
কার্বন ০৪908 (রসায়ন-বিদ্যা) 
অধাতর কঠিন মৌল | চিহ:0. 
পরমাণু অগঙক ৬ পরমাণ্ভার ১২'০১ 
গলনাঙ্ক (বায়শন্য) ৩৪০০ সে 
ও স্ফুটনাঙ্ক ৪২০০ সে । মুক্ত ও যৌগ 
উভয় অবস্হায়ই:ভূ*্বকে সর্বত্র পাওয়া 
যায়। নৈসার্গক তিন আকারে পাওয়া 
যায়, দুইটি কেলাস্তি, হাঁরক ও 
গ্রাফাইট আর একটি অনিয়ত, অঙ্গার ৷ 
হীরক পাথবীর কঠিনতম পদার্থ, মণি 
হিসাবে ব্যবহার ছাড়াও, কাঠিন্যের 
জন্য কাটা, ঘষা ও ফুটা করার কাজে 
শিল্পে ব্যবহৃত হয় । গ্রাফাইট: নরম 
কৃষ্ণবৰ্ণ পদার্থ । পেন্সিলের সাঁস রুপে 
ইহা সৰ্বজন পরিচিত যন্ত্রাংশ মসৃণ 
করার জন্য: যেখানে তৈল জাতীয় বস্তু 
ব্যবহার করা চলে না, সেখানে গ্রাফাইট 
গড়া ব্যবহার করা হয়। শিল্পে কৃত্রিম 
গ্রাফাইট প্রস্তুত করার ব্যবস্থাও 
হইয়াছে অনিয়ত কার্বন -কাঠ বা 
শর্করা দগ্ধ করিয়া, প্রদীপ বা চুল্লার 
ভুসা ও প্রাণীদের অস্হি দগ্ধ করিয়া 
পাওয়া: যায় । তাহা ছাড়া খনিজ 
কয়লা হইতে কোক রুপে পাওয়া যায় । 
জাবদেহের - ইহা; অপারিহার্য 


(চিকৎসা- 


584৫ 
উপাদান। জৈব: উৎস হইতে প্রাপ্ত 
সকল বস্তুর মধ্যে ইহার পরমাণু আছে 


বলিয়া জৈব রসায়ন শাম্ত্রকে কার্বন 
যৌগের রসায়ন বলিয়া সংজ্ঞা নির্দেশ 
করা হয়। এ শান্তর প্রায় পাঁচ লক্ষ 
কার্বন যৌগের বর্ণনা আছে। দেহচ্ছ 
বা ভুন্ত পদার্থের কারন দাহ করিয়াই 
জীবলোক শক্তি সংগ্রহ করে । 
কার্বন  টেন্রারোরাইড: carbon 
tetrachloride ( রসায়ন-বিদ্যা ) 
বর্ণহীন। : মিষ্ট: গণ্ধয্য্ত তরল 
পদার্থ । কার্বনের: সহিত ক্লোরিন 
গ্যাসের যৌগ, সংকেত: 00141 
গলনাংক--২২'৯০ সেঃ, স্ফুটনাঙ্ক 
৭৬৭" : সেঃ, - আপোক্ষিক গুরুত্ব 
১৫৯৫ । শিল্পে মোম, গালা ও 
রাবারের দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়, 
জল: না দিয়া পশমী কাপড় 


প্রায় গন্ধহীন গ্যাস পাওয়া যায়। 
সংকেত ০0৪ পৃথিবীর বায়মণ্ডলে 
সামান্য পারমাণে হইলেও ( দশ হাজার 
ভাগের তিন ভাগ) সবর্দা ও সর্বপ্ল 
আছে। উদ্ভিদদের বৃদ্ধির জন্য 
অপরিহার্য । প্রাণীরা ্রশ্বাসের সঙ্গে 
এই গ্যাস বর্জন করে আর: উদ্ভিদেরা 


৯৭৬ 


আলোক সংশ্লেষ (photosynthesis) 
দ্বারা ইহা হইতে কার্বন লইয়া দেহকে 
পুষ্ট করে ও অক্সিজেন বায়ুতে 
ছাড়িয়া দেয়৷ এই চক্রাকার ব্যবহারের 
জন্য বায়নমণ্ডলে ইহার পরিমাণ স্থির । 
ইহা জলে দ্রাবা, সেই দ্রুব জলকে 
সুস্বাদ; করে বালয়া সোডা, লেমনেড 
ইত্যাদি আকারে জনপ্রিয় : পানীয় । 
জলীয় দ্রব ক্ষীণ আযাসিডের ধমর্যান্ত, 
ইহার লবণ কার্বনেট নামে সর্বব্র পাওয়া 
যায়। শুধু চাপ প্রয়োগে ইহাকে 
তরলীকৃত করা যায়। ইহার কঠিন 
অবস্থাকে শুকনো বরফ ( dry ice ) 
বলে এবং হিমায়ন শিল্পে ব্যবহৃত: হয়, 
বিশেষ কারয়া আইসক্রীম রক্ষণ পান্রে। 
ইহার সংযোগে চুনের জল ঘোলা হইয়া 
যায়, ইহাই ইহার অবাস্হতির পরাক্ষা। 
কার্বন ডাই-সালফাইড carbon 
disulphide (রসায়ন-বিদ্যা ) 
: বর্ণহীন, উদ্বায়ী, বিশিষ্ট গন্ধযান্ত 
তরল পদার্থ ॥ কার্বন: ও. গন্ধকের 
যৌগ, সংকেত 031  গলনাঙ্ক--. 
৯১৯৬" সে, স্ফুটনাঙ্ক ৪৬২৫০ সে, 
আপেক্ষিক গুরুত্ব ১'২৬.।গন্থকের 
_দ্রাবক হিসাবে শিল্পে ব্যবহ্ৃত। ইহা 
দাহ্য বলিয়া অন্য ক্ষেত্রে দ্রাবক হিসেবে 
ছাড়া ইহা বিষান্তও বটে ৷ ভিস্‌কোজ 
সিল্ক (515০95৩5111) নামক কৃত্রিম 
তন্তু প্রস্তুত শিল্পে ইহার প্রয়োগ 
আছে। 
কার্বন মনক্সাইড carbon 
monoxide ( রসায়ন-িদ্যা). ₹. 
অঙ্গর সম্পূর্ণ দাহ করার. মত 


বৈজ্ঞানিক অভিধান 


যথেষ্ট অকাঁসজেন না থাকলেই এই 
বর্ণহীন গন্ধহীন গ্যাস জন্মায়। 
সংকেত ০0, গলনাগক-_-২০৫" সে, 
স্ফুটনাত্ক--১৯০" সে। ইহা তাৰ 
বিষ। হাওয়াতে শতকরা ০১৫ ভাগ 
থাকলেই বিপদের সম্ভাবনা । শতকরা 
0:৪০ ভাগ আধ ঘণ্টা নিঃ*বাসের সঙ্গে 
গ্রহণ কারলে মারাত্মক ৷ ঘরের দরজা 
জানলা সম্পর্্ণ বন্ধ করিয়া ঘরের মধ্যে 
কয়লার আগুন রাখিয়া নিদ্রা গেলে 
যে অনেক সময় লোক মারা যায় সে 
এই গ্যাস জন্মায় বলিয়া । ইহা কার্বন 
ডাইঅক্সাইডের অপেক্ষা - অনেক 
হালকা. ও দাহ্য (অগ্নিসংযোগে 
ফিকা নীল রঙের শিখা দেখা যায় )। 
ইহার সংস্পর্শে চুনের জল ঘোলা 


carbolic 
এcid (চিকিৎসা-বিদ্যা ) 
আলকাতরার উপজাত যৌগদের 
মধ্যে একটি ৷. রাসায়নিক নাম ফিনল 
(phenol ), সংকেত Cs H, OH | 
বলিতে গেলে আধুনিক যুগের আদি 
বাঁজবারক ৷ লিস্টার অস্ত্রোপচারের 
সময় ইহা ছড়াইয়া দিয়া বাঁজবারক 
ব্যবহার পত্তন করেন।  ওঁবধার্থে ছাড়া 
গ্লাসাটিক ও কাগজ-ীশল্পে বহু 
ব্যবহৃত । 
কার্বাইড. bide (রসায়ন বিদ্যা ) 
বাচ্যার্থে- যে-কোন ধাতুর সহিত 
কার্ঝনের যৌগ । অত্যন্ত কঠিন হয় 
বলিয়া ইহারা ঘর্যক হিসাবে সান 
দেওয়ার কাজে ব্যবহৃত হয় বিশিল্টার্থে 
আমাদের দেশে কার্বাইভ. বলিতে 


বৈজ্ঞানিক অভিধান 


ক্যালসিয়াম কার্বাইড, সংকেত 0805 
ইহা জল সংযোগে আযাসিটিলিন গ্যাস 
উৎপাদন করে। এ গ্যাস কার্বাইড 


গ্যাস (০৪৪) নামে সাধারণে 
পারচিত। 

কাব্যরেটর carburettor 
(যন্ত-বিদ্যা ) 


অন্তদ“হাী ইঞ্জিনের ( Internal 

combustion engine) এক অঙ্গ 

যেখানে দহন প্রকোজ্ঠে যাইবার আগে 

জৰালানা ও বায়ুর উপয্যন্ত সংমিশ্রণ 

ঘটে। মোটর গাড়ীতে ইহা পা দিয়া 
নিয়ন্্ণ করা হয়৷ 

AIR-FUEL 
THROTTLE VALVE MIXTURE 


5 Ls 


যন্বে ছেদকাংশে লাগানো হয় । 
কার্বোহাইড্রেট carbohydrate 
(রসায়নাবিদ্যা ) -. 


কার্বন, হাইড্রোজেন ও অক্‌সি- 
জেনের যুক্ত যৌগ, আবার হাইড্রোজেন 
১২ 


১৭৭ 
ও অক্সিজেনের অনুপাত এমন যেন 
কয়েকাট কার্বন পরমাণুর "সহিত 
কয়েকটি জলের অণু যুক্ত করা হইয়াছে, 
সাধারণ সংকেত 0৮ (7750)1 এই 
শ্রেণীর যৌগ জীবদেহের আবাশ্যক 
উপাদান ৷ শকার্রা, শালি ( starch ), 
স্নেহদ্রব্য প্রভৃতি আমাদের সুপরিচিত 
বস্তুগ;লি এই শ্রেণীরই যৌগ | উদ্ভি- 
দেরা বায়ুমণ্ডলে স্থিত কার্বন ডাই- 
অক্সাইড হইতে আলোক সংশ্লেষ দ্বারা 
এই শ্রেণীর বস্তু নিজ দেহে প্রস্তুত 
করিতে পারে । প্রাণীরা উদ্ভিজ্জ ভক্ষণ 
কাঁরয়া নিজ দেহের প্রয়োজন মিটায় ৷ 

কার্ভ ০৮০ রেখা ল্গ (জ্যামিতি ) 


যে রেখার কোন অংশ সরল নয়। 
জ্যামিতিতে সমতল চিত্রে বৃত্ত উপবৃত্ত 
ইত্যাদি ইহার উদাহরণ । ইহা প্রৈমান্রিক 
(three dimensional) হইলে 
নৈকতলায় ($e ) বলে। 
কার্সট 885 (ভূগোল) 

ভূমি-সংস্থান বিশেষ । এই সব 
স্থানে মাটির নীচে গহ্বর ও পয়ঃপ্রণালী 
থাকে। যে সকল স্থানে প্রচুর বর্ষণ 
হয় ও মাটির নীচে নিকটেই চুনা- 
পাথরের (line 500০.) স্তর থাকে 
সেইখানে এই বিশেষ প্রকারের জমি 
দেখা যায়, চুনাপাথরের ক্ষয় হইতে 
গহ্বর ও পয়ঃপ্রণালীগদুলির সৃষ্টি হয় 
যগোশ্লো ভিয়ার উত্তর-পাশ্চমে ডিনারিক 
এই শব্দ প্রথম ব্যবহৃত হয় ৷ 
কাঁরবু ০৪005 (প্রাণিবিদ্যা ) 

শীতমণ্ডলের শঙ্ী হারণ বিশেষ । 


১৭৮ 


ইউরোপের ল্যাপ ল্যান্ড প্রদেশে 
ইহাদের পোষ মানাইয়া গৃহকর্মে 
লাগানো হয় । 
কারের Karrer, Paul 
১৯৭১ ) 

মস্‌কোতে : জন্ম, ৎসিরিখে 
( zurich ) শিক্ষা | ফ্লাওকফুর্টে এহ্‌র- 
লিখের সাহত কিছুদিন কাজ করেন। 
১৯১৮ সালে পূনরায় থাঁসারখে ফিরিয়া 
আসিয়া জৈব রসায়নের বিশেষ 
অধ্যাপক নিষ্যন্ত হন এবং ১৯১৯ 
সালে পূর্ণ অধ্যাপক ও রাসায়নিক 
বাক্ষণাগারের সণ্মালক ( director ) 
নিযনন্ত হন ৷ ক্যারোটেনয়ডস্‌, ফ্ল্যাভিন, 
ভিটামিট"এ ও ভিটামিনীব২ সম্বন্ধে 
গভীর গবেষণার জন্য ১৯৩৭ সালে 
হাওথের সাহত য্যগ্মভাবে নোবেল 
পুরস্কার পান। 
কালমনেশন culmination 
মধ্য গমন মাজ্দীলামল (জ্যোতিষ- 
বিদ্যা ) 

. পৰ্যবেক্ষকের নভোমণ্ডলের সব্বেচ্চ 
স্থান বা মধ্য রেখা যখন কোন জ্যোতিৎ্ক 
অতিক্রম করে। সূর্যের মধ্য গমনকে 
দ্বপ্রহর বলে। 
কালার ০০19৫) ০০1০ বর্ণ [বাংলা ও 
হিন্দী ] (পদার্থ-বিদ্যা ) 
দৈর্ঘ্য ভেদে মান্তজ্কে বিভিন্ন বর্ণের 
বোধ জন্মায় । সূর্ধরশ্মিকে বিশ্লেষণ 
কাঁরয়া সাতটি রঙ পাওয়া যায়, উহাদের 
রামধনূর রঙ বলে ৷ কোন অনচ্ছ বস্তুর 
উপর আলো পাঁড়লে কিছ; আলোক- 
তরঙ্গ শোষিত হয় কিছু প্রাতফালত 


( ১৮৮৯- 


বৈজ্ঞানিক অভিধান 


হয়।  প্রাত্ফালত তরঙ্গের দৈর্ঘ্য 
অনুযায়ী আমাদের এঁ বস্তুর বর্ণ বোধ 
জন্মে । সমস্ত দৈর্ঘের তরঙ্গই যদি 
সমভাবে প্রতিফালত হয় তবে বদ্তুটিকে 
সাদা দেখায় আর কোন প্রকার তরঙ্গই 
যদি প্রতিফলিত না হয় তবে বঙ্তুটি 
কালো দেখায় ৷ স্বচ্ছ বস্তুর মধ্য দয়া 
যে তরঙ্গ আসে বর্ণ বোধ তাহার উপরই: 
নির্ভর করে। দেখা গিয়াছে লাল, 
সবুজ আর ফিকা বেগনী রঙের 
আলোর মিশ্রণে অন্য সব রকম রঙের 
আলো পাওয়া যায়। 
কালার রাইণ্ড colonr blind রংকানা 
নথা'ল (চাকৎসা-বিদ্যা ) 

আক্ষপটে যে তিনটি মূল আলোক- 
তরঙ্গ পাড়য়া ভিন্ন ভিন্ন বর্ণের বোধ 
জন্মায় কোন কোন লোকের অক্ষিপট 
তাহাদের সকল তরঙ্গে সাড়া দেয় না। 
কোন লোক মান্র একটি বর্ণ-তরঙ্গ 
সম্বন্ধে অসাড়, রঙ্গীন জিনিস মান্রেরই 
সীমা তাহার কাছে অস্পষ্ট । যে দুটি 
বর্ণতরঙ্গ সম্বন্ধে অক্ষম সে প্রায় লাল, 
সবুজ ও বেগনী রঙের বোধ বার্জত। 
তিনটি মূল বর্ণতরঙ্গ সম্বন্ধেই যদি 


বৈজ্ঞানিক আভধান 


ডক্টর ব্রসেলের সহযোগিতায় পরমাণ্দ 
বিজ্ঞানের জাটল “অপ্‌টিকাল পাম্পিং 
প্রোসেস” সংক্রান্ত ব্যাপারের উদ্ভাবন 
ও উন্নয়নের জনা ১৯৬৬ সালে নোবেল 
পুরদ্কার লাভ করেন । 
কাসাভা 0859858 (উদ্ভিদ্ীবদ্যা ) 
গ্লীত্মমণ্ডলে জাত এক শ্রেণীর 
বক্ষের মূল। ইহাতে প্রচুর শ্বেতসার 
(starch ) থাকে এবং তাহা হইতে 
সাবুদানা তৈয়ারণ হয় । 
কাঁসটেরাইট ০859186716 ( ভূ-বিদ্যা ) 
টিনের প্রধান আকারক (০7) 
প্রধানতঃ টিন ও অক্সিজেনের যৌগ, 
সংকেত. 9004, কাঠিন্য ৬৫, 
আপেক্ষিক গুরুত্ব ৭। 
কিউই ki (প্রাণ-বিদ্যা ) 
নিউজিল্যাণ্ডের অধিবাসী উটপাখাঁ 
গোল্রের পক্ষী বিশেষ । ইহারা আকারে 
প্রায় মূরগণীর মত, কিন্তু উড়িতে পারে 
না। পায়ের উপর ভর দিয়া দ্রুত 
দৌড়ায় । ইহাদের দৃণ্টিশান্ত গ্রীণ ও 
ইহারা নিশাচর । ইহারা একেবারে 
একটি দৃটি মাত ডিম পাড়ে, ডিম প্রায় 
পাঁচ ই লদ্বা হয় এবং ওজনে জননীর 
সিকি ভাগ | ডিমে পুরুষেরাই তা দেয় 
এবং ডিম ফুটিতে প্রায় ৭৫ দিন লাগে । 
পাখাঁদের মধ্যে ইহাদের ডিমই বৃহত্তম 
এবং তা দেওয়ার স্থিতিকালও দীর্ঘতম । 
কিউব ০/১০ ঘনক ঘন : জ্যামিতি ) 
যে বচ্তুর দৈর্ঘ, প্রন্থ ও গভীরতা 
সমান এবং প্রত্যেক কোণ সমকোণ । 
গাঁণতে কোন রাশিকে নিজেকে দিয়া 
তিনবার গুণ করিলে যে লাব্ধ পাওয়া 


১৭৯ 
যায় তাহাকেও এই আখ্যা দেওয়া হয়। 
{কিটোন ketone (রসায়ন-বিদ্যা ) 
জৈব রাসায়ানক যৌগের শ্রেণী 
বিশেষ । ইহার সংয:তির বৈশিষ্ট এই 
যে একাঁট কার্বন পরমাণ্দর দুইটি 
যোজ্যতা একটি অক্সজেন পরমাণুর 
দুইটি যোজ্যতা দ্বারা সরাসাঁর যুক্ত 
থাকে, অন্য দুইটি যোজ্যতা কার্বন 
যৌগের সহিত যান্ত হয়। সাধারণ সংকেত 
R—CO—R' | এই শ্রেণীর সরলতম 
যৌগ আ্সটোন, সংকেত 07,009 


70015 1  পারপাক যন্মের বিকার 
হইলে মলের সঙ্গে থাকে, উহাতে টক 
গন্ধ হয়। ইহা গ্লাসটিক শিল্পে 


উপাদান হিসাবে ও অন্যান্য শিল্পে 
দ্রাবক হিসাবে বহ; ব্যবহৃত ৷ কর্স্র 
একটি নৈসা্গক কিটোন । 

কিডনী kidney বূক [বাংলা ও 
হিন্দী ] (শারীর-বৃত্ত) 

উদরের উপর দিকে মেরুদণ্ডের 
দই পাশে স্থিত বক্কাকার দুটি গ্রন্ছি । 
ইহা দুই দিকেই দ্বাদশতম পঞ্জরাস্হির 
নীচে ঢাকা থাকে । ইহা চার্ব ও যোগ- 
কলা (connective tissue) দ্বারা 
আবৃত থাকে। সমস্ত গ্তনাপায়ী 
প্রাণীরই ইহা থাকে। মানুষের বক 
প্রায় চার ইণ্চি লম্বা ও দেড় ইণ্ি 
মোটা । শরাঁরে ইহার প্রধান ক্রিয়া 
রন্ত হইতে তরল দুষিত পদার্থকে পৃথক 
করিয়া শরীর হইতে নির্গত করার জন্য 
প্রস্তুত করা । ইহাদের মধ্যে জড়ানো 
নলের কুণ্ডল আছে, তাহার মধ্য দিয়া 
প্রতিদিন প্রায় দেড়শো দ্‌ইশো লিটার 
তরল পদার্থ পারপ্রুত হইয়া বাহির 


ঠিকমত কাজ না করিতে প্যরিলে 


আছে তাহা আলগা হইলে যে অবস্হা 
হয় তাহাকে সচল বৃর (moving 
kidney ) বলে । ইহা ছাড়া বৃক্ধের 
নলের মধ্যে পাথুরা হয় ও যক্ষ্মা 
রোগের বাঁজও আশ্রয় করিতে পারে । 
বুকের বিকাতি দীর্ঘাদন জ্হায়ী হইলে 
হৃদরোগ ও রক্তের আতচাপ সংক্রান্ত 
রোগও হয়। 
কিপ'স আ্যাপারেটাস্‌ [105 apara- 
85 [পযন্ত কিন ত্ন্হতা (রসায়ন- 
বিদ্যা) 

কল খুললে যেমন জল পাওয়া 
যায়, সেই ভাবে ইচ্ছামত গ্যাস 
উৎপাদনের যল্ল। ইহাতে তিনাট 
বর্তুলাকার কাচপান্র থাকে । সকলের 
উপরের পান্রটি হইতে একটি নল 
সরাসার সবার নীচের পান্টি পর্যন্ত 
পেশীছিয়াছেঃ নল সমেত প্রথম বর্তুল 
ফোঁদলের কাজ করে। দ্বিতীয় ও 
তৃতীয় বর্তুল পরস্পরের সঙ্গে সংযুক্ত 
কিন্তু প্রথম বর্ুলের ফেখদলের নলটি 
দ্বারা সংকীর্ণ । মাঝের বর্তুলে একটি 
কাচানামত গান্রনল দ্বারা গ্যাস নির্গত 
হইবার ব্যবস্হা । এই সমগ্র ব্যবস্থাকে 
কিপযন্্র বলে ৷ ধরা যাক, 03 গ্যাস 
প্রয়োজন ৷ প্রথম বর্তুলটি খ্ালয়া 
দ্বিতীয় বতু'লে কিছু আয়রন সালফাইড 
(569) রাখা হইল । তারপর ফোঁদলটি 


যথাস্হানে রাখিয়া আযসিড এতখানি 
ঢালা হইল যে নীচের বর্তুল পূর্ণ 
করিয়া দ্বিতীয় বর্তুলে খানিকটা 
আসিবে । আপিলেই গ্যাস জন্মাইবে । 
যখন গ্যাসের আর দরকার. থাকিবে না 
তখন উহার নির্গমন পথ বন্ধ করিলে, 
দ্বিতীয় বর্তুলে গ্যাস জন্মিয়া চাপ 
দিয়া আসিড-কে তৃতীয় বতু‘লে ঠোঁলয়া 
দিবে, সেখানে না ধারলে ফোঁদলের নল 
দিয়া প্রথম বর্তুলে উঠিয়া আসিবে । 
দ্বিতীয় বর্তুলের লবণ হইতে আযাসিড 
বিযুন্ত হইলেই গ্যাস উৎপাদন বন্ধ 
হইয়া যাইবে। আবার প্রয়োজনে 
নির্গমন পথ খুলিয়া দিলেই আ'যাসিড 
দ্বিতীয় বর্তুলে উঠিয়া বিক্রিয়া শুরু 
কারবে। 
কুইক লাইম quick lime পাথুরে চুন 
অল্তুষ্ধা সুলা (রসায়ন-বিদ্যা) 
চুনা পাথরকে পোড়াইলে যে সাদা 
জিনিস পাওয়া যায়, সংকেত 08091 
ইহা নানা শিল্পে ব্যবহৃত হয়। জল 
মিশাইলে ইহা খুব উত্তপ্ত হইয়া উঠে, 
সেই জন্য উহাকে চুন ফোটানো বলে । 
উহার ফলে কলি চুন ( Calcium 
hydroxide) পাওয়া যায়। পাকা 
বাড়ী গাঁথবার মশলা প্রন্ভুতে ও রং 
করিতে ব্যবহৃত হয় । উহা মৃদু বীজ- 


নাশক ও বাঁজবারক । 
কুইনাইন quinine ( রসায়ন 
বিদ্যা ) 

সিঙ্কোনা গাছের ছাল হইতে 
প্রস্তুত উপক্ষার বিশেষ ৷ সংকেত 


C., H+ 0: Ne. 3H,0 | সাদা 


বৈজ্ঞানিক অভিধান 


গধ্ড়ার আকারে পাওয়া যায়, গলনাঙ্ক 
&৭” সে । জলে প্রায় অদ্রাব্য । অত্যন্ত 
তিন্ত স্বাদ ; এক সময় ইহা ম্যালোরিয়া 
রোগের চিকিৎসায় বহু ব্যবহৃত ছিল । 
ইহা ম্যালোঁরয়া বীজ নষ্ট করে বটে 
কিন্তু এনজাইমের ক্রিয়া ব্যাহত করে 
ও বিপাক ( metabolism )-কে 
মন্দীভূত করে, এই জন্য বর্তমানে ইহার 
ব্যবহার প্রায় পারত্যন্ত হইয়াছে । 


কুইীভিয়ে Cuivier, Baron G. L. C. 
F.D. (১৭৬৯-১৮৩২) 


ফরাসী জীবাবজ্ঞানী | নিল্ন মধ্য- 
বিত্ত পারবারে জন্ম, নিজেও সরকারী 
চাকুরি গ্রহণ করেন । “কিন্তু ফ্রান্সের 
উত্তর সমুদ্র উপকূলে এক পরিবারে 
শিক্ষকতা করা কালীন সামুদ্রিক 
প্রাণীদের চচয়ি আকৃষ্ট হন। তিনি এ 
সব প্রাণীদের ব্যবচ্ছেদ করিয়া শারীর- 
স্হান (81810715 ) পরাঁক্ষা করিতে 
থাকেন এবং দেহের ভিন্ন ভিন্ন অংশের 
তুলনা প্রথম তিনিই শুরু করেন । এমন 
‘ক. বনমানুষদের শবব্যবচ্ছেদ করিয়া 
মানুষের শারীরস্হানের তুলনা করেন। 
১৭৯৯ হইতে ১৮০৫ সালের মধ্যে 
“তুলনামূলক  শারারস্হান চর্চা 
(lec, Sur 13810901019 
€০mpParee)” প্রকাশ করেন । তখন- 
কার জীবাবজ্ঞানে ইহা যুগান্তকারী 
বাঁললেও অত্যান্ত হয় না। তিনি 
ভিন্ন ভিন্ন প্রাণীর মধ্যে একই কাজের 
জন্য ব্যবহৃত অঙ্গ প্রত্যঞ্গের তুলনা 
করেন আবার ইহাও দেখান যে একই 
প্রাণীর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পরস্পরের 


১৮১ 
প্রয়োজনে বিশেষ বিশেষ রূপ পাঁরগ্রহ 
কারয়াছে, যেমন তৃণ পর্ণ ভোজী, 
প্রাণীদের দাঁত, পাকস্হলা ও পাদদ্বয় 
এমন ভাবে গঠিত যে তারা শ:ধব 
পরস্পরের সহযোগিতার ব্যবহারে 
আসিতে পারে। ইহার পর তিন 
জীবা*ম লইয়া চর্চা শুর; করেন এবং 
{বিলুপ্ত প্রাণীদের তুলনামূলক শারীর- 
স্থানে বহু ব্যাপারের যডস্তিপূর্ণ' ব্যাখ্যা 
দেন। কিন্তু তাঁহার! সংগৃহীত 
তথ্যাদ হইতে ভাঁবষ্যতে আভব্যান্তবাদ 
যথেষ্ট সমর্থন লাভ কাঁরলেও তাঁহার 
নিজের ' ব্যাখ্যা আভিব্যান্তবাদের 
অনকূল ছল না । তাঁহার জীবনের 
সর্বোত্তম রচনা “প্রাণী জগৎ (581 
animale) ১৮১৭ এ প্রকাশিত হয়।, 
তান বিজ্ঞানের চর্চা কাঁরতেন বলিয়া 
সরকারী চাকুঁরতে অবহেলা কাঁরতেন 
না। তিন আপন যোগ্যতায় 
নেপোলিয়নের প্রয়-পান্র ছিলেন এবং 
তাঁহার সময় শিক্ষাবভাগের অধিকর্তা 


তাঁহার খ্যাতি এই সময় এত বেশী ছিল 
যে নেপোিয়নের পতনের পর ব;রবোঁ 
বংশের রাজারাও তাঁহাকে পদচ্যুত করেন 
নাই, বরং “ব্যারন” উপাধি দিয়া 
সন্মানিত করেন। তান এমন কি 
জুলাই ১৮৩০এর বিগ্লবও এড়াইতে 
পারিয্লাছিলেন, ' যাঁদও . তাহার 
কিছুদিন পরেই কলেরায় মারা 
যান। = 


১৮২ বৈজ্ঞানিক আভধান 


কার Curie (51090905509 ) Marie 
(১৮৬৭-১৯৩৪ ) 

পোল্যাণ্ডের রাজধানী ভাসভায় 
(Warsaw) জন্ম, পিতা তখন 
ওখানকার পদার্থাবদ্যার অধ্যাপক । 
পরে তিনি প্যারিসে অধ্যাপনা করিতে 
আসিলে মোর ফরাসী দেশেই বাকী 
জীবন যাপন কাঁরতে আসেন । সেখানে 
১৮৯৫ সালে পিয়ের কুরি ( ১৮৫৯- 
১৯০৬) নামক রসায়ন-বিজ্ঞানীকে 
বিবাহ -করেন। তাঁহার স্বামীর 
সহযোগিতায় তান তদানীন্তন নূতন 
আবিষ্কৃত তেজক্কিয় ( radioactive ) 
পদার্থ লইয়া গবেষণা আরম্ভ করেন 
এবং ১৮৯৮ সালে রোঁডিয়াম লবণ 


তাঁহাদের এই সংক্রান্ত পদ্ধতি রসায়ন 
গবেষণায় এক সংউচ্চ মানের সূচক । 
উহার জন্য উ'হারা য্মগ্মভাবে ও 
বেকেরেলের সহিত য্ন্তভাবে ১৯০৩ 
সালে নোবেল পুরস্কার লাভ করেন । 
৯৯০৬ সালে তাঁহার স্বামী আকস্মিক 
দুঘটনায় নিহত হইলে তিনি তাঁহার 
বিদ্যার অধ্যাপকের পদ লাভ করেন ও 
রেডয়াম লইয়া গবেষণা চালাইয়া 
যান। ১৯১০ সালে বিদ্যুৎ সংশ্লেষ 
হন। ইহার জন্য ১৯৯১ সালে তিনি 
একক ভাবে আবার নোবেল প:রস্কার 
গান। ইহার আগে বা পরে আর. কেহ 
পুরস্কার অনের সম্মান পান নাই । 


তিনি প্যারিসের রেডিয়াম ইনসৃটি- 
'টিউটের প্রথম সঞ্চালক ( director ) 
হন । তিনি তাঁহার দীর্ঘ জীবনের শেষ 
দিন পর্যন্ত বিজ্ঞান সাধনা করিয়া 
গিয়াছিলেন এবং তেজক্তিয় বস্তু লইয়া 
এতাঁদন  ঘাঁটাঘাঁটি করার প্রায় 
অবশ্যম্ভাবী ফল শারীরক অবক্ষয়ে 
মৃত্যুমুখে পতিত হন। তেজাক্কিয়তার 
প্রামাণ্য একক তাঁহার নাম বহন করে । 
এক গ্রাম রোডয়ামের এক সেকে্ডের 
ক্ষয়ের হারকে এক কুরি (০৪11০) 
বলে৷ ইহার পারমাণ প্রাত সেকেন্ডে 
৩৭৯ ৯০১০ পরমাণুর খণ্ডিত হওয়া 
( disintegration ) | 
কুইরিয়াম rium ( রসায়ন-বিদ্যা ) 
বাঁক্ষণাগারে সৃম্ট তেজক্কিয় মৌল । 
চিহ ০0 পরমাণু অঙ্ক.৯৬ । ১৯৪৪, 
সালে সাইক্লোন যন্ত্রে প্লুটোনিয়ামকে 
আলফা রাশ্ম দ্বারা আঘাত করিয়া 
ইহার সৃষ্টি । ইউরোনিয়ামোত্তর 
মৌলদের ( transuranic elements). 
অন্যতম । 
কুলোঁ Coulomb, Charles 
Augustin de (১৭৩৬-১৮০৬ ) 
ফরাসী পদার্থ-বিজ্ঞানী । চ্হির 
বিদ্যুতাহিত বস্তুর মধ্যে আকর্ষণ 
বিকর্ষণ লইয়া গবেষণা করিয়া উহার 
মূল সত্ৰ “আকর্ষণ (বা বিকৰ্ষণ) বস্তু 
দুইটির আধানের (০88০) গুণ 
ফলের সমানুপাতিক ও উহাদের মধ্য- 
কার অন্তরের বর্গফলের ব্যস্তানু- 
পাতিক” প্রমাণ করিয়া দেখান। 
বিদয[তের আধানের পাঁরমাণের একক 
তাঁহার নাম ধারণ করে ৷ J 


বৈজ্ঞানিক আঁভধান 


দুইটি সম. এবং সমপরিমাণ 
আধান-যন্ত বস্তুকে যাঁদ এক 
সোণ্টমিটার ব্যবধানে রাখা যায় এবং 
তাহাদের মধ্যে বায়ু ছাড়া আর কিছু 
না থাকে এবং তাহাদের মধ্যে বিকর্ষণের 
বল যাঁদ এক ডাইন হয়, তাহা হইলে এ 
আধানকে এক সি. জি- এস.একক 
বলে৷ উহা অত্যন্ত: ক্ষুদ্র বলয়া 
বাবহারিক প্রয়োগে অসুবিধা, তাই 
উহাকে ৩১০” দ্বারা গুণ করিয়া যে 
ব্যবহারিক একক পাওয়া যায় তাহাকে 
এক কলোঁ বলে । 


কুহ্‌ন Kuhn, 
১৯৬৭) 


আস্টীয়া দেশের রসায়ন-বিজ্ঞানী । 
ভটামন বিইকে জ্বতন্ল করেন ও 
তাহার সংযাঁত-সংকেত ( structural 
formula ) নির্ধারণ কাঁরয়া উহার 
'রবোফ্র্যাভন (riboflavin) নাম 
দেন। ভিটামিন সংকান্ত অন্যান্য 
মূল্যবান গবেষণা [তান ও তাঁর সহ- 
যোগণীরা করেন। ইহার জনা ১৯৩৮ 
সালেনোবেল পুরস্কারের জন্য নর্বচিত 
হন কিন্তু সেই সময় হিটলার অস্ট্রিয়া 
দখল করাতে উহা তাঁহাকে প্রত্যাখ্যান 
কাঁরতে বাধ্য করা হয়৷. 


Richard (১৯০০- 


কুশ Kusch, Polycarp (১৯১১) 

জামানীতে জন্ম, অধ্মনা আমে: 
পরকাবাসী পদার্থ-বিদ্‌ | পারমাণাবক 
নিউক্লিয়াস: সংক্রান্ত গবেষণার জন্য 
১৯৫৫ সালে ল্যাম্বের সঙ্গে যুণ্মভাবে 
নোবেল প্রকার পান । 


১৮৩ 


কৃষ্ণন Krishnan, K. S (১৮৯৮- 
১৯৬১) 

ভারতীয় পদার্থ-বিজ্ঞানী। মাদ্রাজে 
জন্ম ও শিক্ষা । অধ্যাপক রমনের 
অধীনে গবেষণা করেন ও যে গবেষণার 
জন্য রমন নোবেল পুরস্কার পান, সেই 
গবেষণায় তিনি তাহার মুখ্য সহকারী 
ছিলেন । পরে তিনি দৃগ্‌ বিজ্ঞান 
(০০০5 ) ও স্কটিকের চৌম্বক ধর্ম 
( magnetic properties of cry- 
80819). সম্বন্ধে গবেষণা কারয়া 
খ্যাত হন৷ তিনি ১৯৩৩ সালে 
কাঁলকাতায় বিজ্ঞান সংসদে ( Science 
Association.) মহেন্দ্রলাল সরকার 
অধ্যাপক নিয;ন্ত হন। ১৯৪৮ সালে 
জাতীয় পদার্থ বিজ্ঞান গবেষণা কেন্দ্রের 
সঞ্চালক যুক্ত হন ও জীবনের শেষ দিন 
পর্যন্ত এ পদে অধিষ্ঠিত থাকেন । 
কেওাঁলন 15011. (রসায়ন-বিদযা ) 

চীনা মাটির বৈজ্ঞানক নাম । 
প্রধান উপাদান কেওিনাইট. সংকেত 
H, Als Sis 05: খুব নরম ও স্পর্শে 
তেলা-তেলা ৷ আপোক্ষক গুরুত্ব ২'৬, 
কাঠিন্য --২'৩ ৷ অত্যন্ত: দঃগলি 
(refractory ) 1+ অন্য শলার ক্ষয় 
হইতে ইহারসৃষ্টি। পো্সীলন তৈয়ারী 
ছাড়া কাগজ ও বদ্ত্রীশল্পে ব্যবহৃত হয়। 
কেকুলে _ Kekule, Friedrich 
August (১৮২৯-১৮৯৬ ) ? 

জামনি রসায়ন-বিজ্ঞানী ৷ ডার্মস্‌- 
টাট শহরে জন্মঃ প্রথমে স্হাপত্য-বিদ্যা 
শিক্ষা. করেন কিন্তু “লাবগের বন্তুতা 
শুনিয়া রসায়নে আকৃষ্ট হন৷ গ্যারস, 
সইংসারল্যান্ড ও লন্ডনে শিক্ষা সমাপ্ত 


১৮৪ বৈজ্ঞানিক:অভিধান 


কারয়া ৷ হাইডেলবেয়ার্গে* কিছুদিন 
থাকবার পর ঘেন্ট বিশ্ববিদ্যালয়ে 
১৮৫৮. 'সালে_ রসায়নের অধ্যাপক 
নিষান্ত হন ১৮৬৭ সালে বন বি*্ব- 
বিদ্যালয়ে এ পদে যান ৷ তান নানা 
জৈব রাসায়ানক যৌগ লইয়া গবেষণা 
করেন কিন্তু তাঁহার বিশেষ খ্যাতির 
কারণ যে আলকাতরা হইতে প্রাপ্ত 
বেনজীন ( benzene ) নামক যৌগের 
সংযুতি সংকেত, নির্ধারণ. করিয়া 
উহাকে অঙ্গুরীয়ক রূপে কল্পনা করিয়া 
জৈব রসায়নের এক বৃহদংশের উপর 
আলোকপাত করেন. তাঁহার এই 
যগাণ্তকারা প্রকল্প জৈব রসায়নের 
বর্তমান: প্রগাতর জনা অনেকখানি 
দায়ী। 


কেনডল Kendall Edward-Calvin 
( ১৮৮৬-১৯৭৬ ) 


আমেরিকার প্রাণরসায়নাবিদ, 
( biochemist ) | ১৯১৫ লালে 
থাইরয়েড গ্রন্থি নিঃলস্‌ত রস লইয়া 
গবেষণা কাঁরতে করিতে থাইরাক্সিন 
নামে এক হমেনি পৃথক কাঁরতে সমর্থ 
হন এবং উহাতে বারটি আয়োডিন 
পরমাণুর অস্তিত্ব প্রমাণ করেন। 
পরিণত বয়সে ত্যাদ্রেনাল গ্রন্হির ক্ষরণ 
লইয়া গবেষণা কাঁরতে কারতে কার্ট 
সোন নামক হমেনি পৃথক কাঁরতে 
সমর্থ হন। পরে এঁ সংক্রান্ত গবেষণার 
জন্য এবং বিশেষ ভাবে উহার সংশ্লেষে 
(synthesis ) সহায়তার জন্য ১১৫০ 
সালের হেন্চ ও রাইখস্টাইনের সহিত 


যাস্তভাবে নোবেল পুরস্কার পান |. 


কেনেলি'হোঁভসাইভ ভর Kenelly- 
Heaviside layer (পদার্থাবদ্যা ) 
ভুপচ্ঠ হইতে প্রায় পণ্চাশ হইতে নব্বই 
মাইল উধের্ব আয়নিত গ্যাস ও মুত্ত 
ইলেকট্রনের ভ্ভর। সূর্ধরশ্মির আত 
বেগুনী অংশ ইহা সৃষ্টির জন্য দায়ী। 
১৯০২ সালে ইংরাজ হোভসাইড ও 
আমোঁরকান কেনোল প্রায় একসঙ্গেই 
ইহার আস্তত্ব ধারতে পারেন। 
বিদযাতের সুপারবাহী এই স্তর দ্বারা 
ভূপ্ষ্ভ হইতে প্রেরিত বেতার তাঁড়- 
চৌম্বক তরঙ্গ প্রতিফলিত হয় বালয়াই 
ভূপৃজ্ঠের এক দ্থান হইতে প্রেরিত তরঙ্গ 
ভূপৃজ্ঠের অন্য স্হানে পেশছায়, নচেৎ 
উহা সরল রেখায় মহাশূন্যে ছড়াইয়া 
পাঁড়ত। এই ষ্তরের কোন নার্দন্ট 
সীমা নাই । ইহার গভীরতা দিনে 
রাতে ঝতুতে ঝতুতে ও সৌর কলঙ্কের 
বিস্তৃতির সঙ্গে সঙ্গে পারবার্তত হয় । 
কেপ ০৪০ অন্তরীপ [বাংলা ও 
হিন্দী] (ভগোল) 

স্হলভুমির কোন অংশ যদ সমুদ্রের 
মধ্যে ছুচাল কোণের মত বাড়িয়া যায়, 
তখন চ্হলভুমির সেই অংশকে অন্তরাীপ 
বলে ৷ ভারতের দক্ষিণতম কন্যাকুমারী 
ইহার প্রকৃষ্ট উদাহরণ । 
কেপলার Kepler, Johannes 
(১৫৭১-১৬৩০) 

জার্মান জ্যোতীর্বদ । কোপার- 
নিকাসের শিষ্য ও টাইকো ব্রাহের 
সহকর্মা ছিলেন । টাইকোর মত্যুর 
পর মঙ্গল গ্রহের কক্ষপথ সম্বন্ধে ব্রাহের 
সিদ্ধান্ত প্রকাশ করার সময় তিনি 


গ্রহদের কক্ষ সম্বন্ধে তাঁহার. বিখ্যাত: 


বৈজ্ঞানিক অভিধান ১৮৫ 


তিনটি সূত্র প্রণয়ন করেন । প্রথম সূত্র, 
গ্রহদের কক্ষ উপবত্তাকার' এবং স্য 
তার এক নাভিতে বিরাজমান ' দ্বিতীয় 
সমর, সূ্ে'র কেন্দ্র হইতে গ্রহের কেন্দ্রকে 
যোগ করিলে যে কাল্পাঁনক সরল রেখা 
পাওয়া যাইবে তাহা সমান: সময়ে 
উপবৃত্তের সমান পাঁরমাণ ক্ষেত্র 
আতন্রম করে। তৃতীয় সত্র, গ্রহদের 
সৌর: পরিক্রমার কালের (অর্থাৎ 
গ্রহদের বর্ষ কাল) বর্গফল ও সূর্য হইতে 
গ্রহ্টির গড় দূরত্বের ঘনফল সমান 
পাতিক ৷ তাঁহার এই যৃগান্তকারী 
আবিষ্কারের ভিক্তিতেই_ নিউটনের 
মহাকর্ষ-সম্বন্ধে গবেষণা সার্থক হয় । 
কেরাটিন keratin (শারীর-বৃতত ) 

কাঠন প্রোটিন বিশেষ ৷ প্রাণীদের 
ক্ষুর, নখ, পালক, সিং ও হাত-পায়ের 
মোটা চামড়া এই বস্তু দ্বারা গঠিত। 
আমরা যাহাকে কড়া পড়া বি, (০০1) 
তাহাও কেরাটিন দ্বারা গঠিত৷ 
কেল্‌ভন, Kelvin, Lord William 
Thomson ( ১৮২৪-১৯০৭ ) 

উত্তর _ আয়ল্যাণ্ডের বেলফাস্ট 
সহরে জন্মগ্রহণ করেন। কোম্রুজ 
বিশ্ববিদ্যালয়ে স্নাতক হওয়ার পর 
প্যারসে রেঞ্িওর ( Regnault ) 
নিকট কিছুদিন বিজ্ঞান-চচাঁ করেন। 
১৮৪৬ হইতে ১৮৯৯ সালে অবসর 
গ্রহণ কাল পর্যন্ত গ্লাসগো 'বিশ্ব- 
বিদ্যালয়ে ভৌত বিজ্ঞানের অধ্যাপক 


“ছলেন। তাপ গতি বিদ্যা ( therm০- 


dynamics) ও গ্যাসের -সংনম্যতা 


বিষয় । উষ্ণতার: পরম মান (absolute 


scale of temperature). 'তানই 
উদ্ভাবন করেন, সেই জন্য উহাকে 
কেলভিন স্কেলও বলা হয়। প্রথম 
যৌবনে তিনি আটলাণ্টিক মহাসাগরের 
দুই কুলের মধ্যে টোলগ্রাফের তার 
দ্বারা সংযোগ স্থাপনে যে সকল সঙ্কট 
দেখা দেয় তাহার বিজ্ঞানসম্মত সুষ্ঠু 
সমাধান কাঁরয়া বিজ্ঞানী সমাজে আদূৃত 
হন। সঠিক ও সুক্ষ বৈজ্ঞানিক যন্ত্র 
নিমাণে তাঁহার তুলনা ছিল না । তাপ: 
বিদযৎ জ্ঞানে দুই ধাতুর বর্তনীতে 
একটি সান্ধস্থল, অন্য সান্ধন্থল হইতে 
ভিন্ন উষ্ণতায় রাখলে বর্তনীর মধ্যে যে 
ধবদনাতপ্রবাহ দেখা যায় তাহা তাঁহার 
আঁবচ্কার এবং সেইজন্য তাহাকে টমসন 
প্রভাব ( Thomson effect ) বলে । 
কোঁপন ০56i ( রসায়ন-বিদ্যা ) 

দুধের প্রোটিন, যাহাতে ফসফোরাস 
প্রমাণ আছে। দুধের সর তুলিয়া 
লইয়া অম্ল বা রেনেট যোগে কাটাইলে 
ইহা সাদা গড়ার মত আলাদা হইয়া 
যায়। অম্ল যোগে যে কেসিন উৎপন্ন 
হয় তাহা খাদ্য ও ওষধ হিসাবে ব্যবহৃত 
হয়। আর রেনেট যোগে যে কোঁসন 
উৎপন্ন হয় তাহা প্লাস্‌টিক শিল্পে 
ব্যবহৃত হয় ৷ ছানা ও পনীর (cheese) 
এর ইহা মূল উপাদান । 
কো-আর্ডনেটস ০০-০rdinates স্থানাঙ্ক 
লিহুহাঁন্ ( গণিত ) 

কোন বন্দ; বা রেখার স্থান নির্দেশ 
করার জন্য কোন নির্দেশক জ্ঞাত অবস্থান 
হইতে অন্তর দয়া সূচনা দিলে সেই 
অন্তরের পাঁরমাণকে স্থানাঙ্ক বলে। 
নির্দেশক যাঁদ দুটি সমকোণী সরল 


১৮৬ 


রেখা হয়, তাহাকে কার্টেসীয় কো- 
আর্ডনেটস্‌ ( cartesian co-ordi- 
nates) বলে। একট মুল বিন্দু 
(০7181) ও একাট সরল রেখার সহিত 
যে কোণ উৎপন্ন হয় তাহার দ্বারা 
অন্তর নির্দেশ কাঁরলে তাহাকে পোলার 
কো আর্ডনেউস্‌ (polar co-ordi- 
nates ) বলে । 
কো-ত্যাগুলেশন ০0-2gulation তণ্চন 
(রসায়ন-বিদ্যা ) 
কোলয়েড দুবা হইতে দ্রবীভূত বা 
'মাশ্রুত বস্তুটির দানা বাঁধিয়া যাওয়া । 
দৈনান্দন জীবনে ছানা কাটানো ইহার 
একটি প্রকৃষ্ট উদাহরণ । আয়ন-যন্ত 
লবণ দ্রব মিশাইলে ইহাকে ত্বরান্বিত 
করা যায় । ঘোলা জলকে ফটাকার 
দিয়া পরিষ্কার করা. ইহার একটি 
দৃষ্টান্ত | বিদুাংপ্রবাহ দ্বারাও এই 
কার্য হয়, কলকারখানার ধোঁয়া পরিভ্কার 
করার জন্য এই প্রণালী ব্যবহৃত হয়। 
অতি বেগুনী রশ্মি, উচ্চ কম্পাঙ্কের 
বিদযাত্তরঙ্গ প্রভাত দিয়াও এই কাজ 
পাওয়া যায় । 
কোইফাসিয়েন্ট coefficient সহগ, 
যাক [ বাংলা ও হিন্দী ] (গণিত ) 
বীজগাঁণতে চল বা অজ্ঞাত রাশির 
আগে বসাইয়া যাহার দ্বারা উহার-মান 
বুঝানো যায় যেমন ৫ ক তে.ক অজ্ঞাত 
বা চল রাশি, ৫ সহগ ৷ পদার্থ-বিদ্যায় 
বা বল-বিদ্যায় বস্তু সকলের কোন 
বিশেষ গণ নিৰ্দেশক যেমন, প্রমারাড্ক 
( coefficient of thermal expan- 
প্রসার হয় তাহা নির্দেশ করে। 


বৈজ্ঞানিক অভিধান 


কোকেন ০০০৪৪ (চিকিৎসা-বদ্যা ) 
কোকা গাছের শনক্না পাতা হইতে 
নিচ্কাশিত উপক্ষার । সংকেত ০55 
H:, 0, N। বৰ্ণ'হীন কেলাস, 
গলনাঙ্ক ৭৪: সে, জলে সামান্য পাঁর- 
মাণে দ্রাব্য। অস্্রোপচারের জন্য 
দেহের অংশাবশেষ অসাড়: করিয়া 
দেওয়ার জন্য 'চাঁকৎসকগণ_ বহ্যাদন। 
হইতে ইহার ব্যবহার করেন৷ অল্প 
মান্রায় মৌখিক সেবনে চৈতন্য: মোহা- 
চ্ছন্ন হয় বলিয়া বহ7 লোক নেশা 
হিসাবে ব্যবহার করে । একবার অভ্যাস 
কাঁরলে আফিম খাওয়ার অভ্যাসের ন্যায় 
ছাড়া যায় না। ইহাতে দেহের ক্ষাত 
বিকৃতিও হইতে পারে । 
কোখের Kocher, Emil Theodor. 
( ১৮৪১-১৯১৭ ) 
স[ইৎসারল্যান্ডের  চাকংসক। 
থাইরয়েড গ্রন্থির অদ্বাভাবিক অবস্থা 
ও তজ্জনিত গলগণ্ড (৪০5) রোগের 
শল্য চাকৎসার পদ্ধতি আঁবিহ্কারের 
জন্য ১৯০৯ সালে নোবেল পদ্রস্কার, 
পান। 
কোডগন ০০৫$০1০ (রসায়ন-বদ্যা) 
আফিমজাত_.. তিস্ত... উপক্ষার ৷ 
সংকেত 1০H, 0, N -গ্রলনাঙ্ক 
১৫৫’ সে! জলে কিছ; দ্রাব্য 1. বৰ্ণ - 
হান কেলাস্‌।. বেদনা নিবারক হিসাবে 
চিকিৎসায় ব্যবহৃত হয় মাঁফনের 
সহিত সংযুতিতে প্রায় এক হইলেও, 
ইহার ক্রিয়া মার্ধনের অপেক্ষা কম তার, 
ও ব্যবহারে নেশা হয় না.। ইহা কাঁশর, 
ওষধে ব্যবহৃত হয় । 


বৈজ্ঞানিক অভিধান ৯৮৭ 


কোনিফার conifer ( উদ্ভিদ-বিদ্যা ) 
ব্যন্ত বীজী উদ্ভিদদের বৃহত্তম শাখা 
৫২টি গণ (genera ) ও প্রায় ৫৭০টি 
প্রজাতি (599০1০5) জানা আছে। 
সাধারণতঃ নাতিশীতোফ মণ্ডলে 
জন্মাইলেও পৃথিবীর সর্বত্র দেখা যায়। 
ভুপ্‌ষ্ঠের বনভ্‌মির এক-তৃতীয়াংশেরও 
বেশী এই শ্রেণীর পাদপে পূর্ণ । আসলে 
মের/প্রদেশের তুন্দ্রা অঞ্চল ও ভারত- 
বর্ষের দাক্ষিণাত্য ছাড়া পৃথিবীর এমন 
কোন স্থান নাই যেখানে ইহাদের দু 
একটা প্রজাতি না পাওয়া যাইবে। 
ইহাদের কাণ্ড সরল, ছ:রচালো বা 
আঁশের মত পাতা, শঙ্কু (cone ) 
আকৃতি বীজ । পাইন, ফার, সেডার, 
সাইপ্রেস ইত্যাদি সুপরিচিত বৃক্ষ সকলই 
যে ইহাদের মধ্যে পড়ে তাই নয়, 
কালিফার্ণয়ার রেডউড (19৫০0) 
গ্রাছও এই শ্রেণীর | ইহারা পৃথবাঁর 
দীর্ঘতম ও সর্বাপেক্ষা " দীর্ঘজীবী 
উদ্ভিদ বলিয়া খ্যাত। ইহাদের কাষ্ঠ 
নানা শিল্প ব্যবহৃত হয় । 
কোপারনিকাস Copernicus, 
Nicolaus { ১৪৭5-১৫৪৩ ) 
পোল্যাণ্ড দেশীয় জ্যোতিবিদ । 
১৫৪৩ সালে একখানি পুস্তক প্রকাশ 
করিয়া তিনি প্রস্তাব করেন যে প্রচলিত 
গ্রীক জ্যোতিষের ধারণা যে সূর্য ও গ্রহ- 
গণ পৃথিবাঁকে প্রদক্ষিণ কারতেছে, 
ইহা ঠিক নয়, তাহার অপেক্ষা পৃথিবী 
সূর্যকে প্রদক্ষিণ করিতেছে ইহা ধরিয়া 
লইলে, 'জ্যোতিষের অনেক তথ্যের 
ব্যাখ্যা সহজ হয়। তাঁহার এই ধারণা 
ইতালীর বিজ্ঞান! গ্যালিলিওর মনে যে 


বাঁজ বপন করে তাহারই ফল দ্বরূুপ, 
আধ্দানক. জ্যোতিবি'দ্যার বিরাট ও, 
বিস্ময়কর মহারুহের অস্তিত্ব সম্ভব হয়। 
অবশ্য এই ধারণা একেবারে নুতন নয়, 
গ্রীক আরিসটাক্কাস ও... ভারতীয়, 
জ্যোতিষী আর্ধভট্ও এই ধারণার কথা 
প্রকাশ করেন, কিন্তু তাঁহাদের 
গ্যালালওর মত অনুগামী না থাকাতে 
সৌরকোন্দ্রক  জ্যোতিষের স্থাপনার 
কৃতিত্ব কোপারানিকাসের ... উপর 
অর্সিয়াছে। 
কোরাল্‌উ ০081 (রসায়ন-বিদ্যা ) 

ধাতব মৌল । চিহ্ন ০০, পরমাণু 
সংখ্যা ২৭, পরমাণুভার ৫৮৯৪, গল- 
নাগক ১৪৯০০ সে, স্ফুটনাঙ্ক ৩৫২০৭, 
আপেক্ষিক গর্ব ৮৮। ইহা রৌপ্যের 
আকরিকের অংশবিশেষ হইতে পাওয়া. 
যায়, দেখিতেও রূপার মত।. লৌহ ও. 
নিকেলের ন্যায় চৌম্বক গঢ়ণ ইহার 
বৈশিষ্ট্য । আর গুড়া অবস্থায় ইহা 
নিজের আয়তনের প্রায় শতগুণ আয়- 
তনের হাইড্রোজেন গ্যাস শোষণ 
করিতে পারে, এই জন্য বনস্পতি 
তৈয়ারীতে.. কাজে. আসে । . ইহার 
যৌগগুলি সবই. রঙীন ও রঞ্জক, 
(pigment ) হিসাবে ব্যবহৃত হয় । 
মানুষের খাদ্যে আত সামান্য পারমাণ 
কোবাল্‌ট প্দান্টর পক্ষে অপরিহার্য । 
ইহার তেজক্রিয় আইসোটোপগদুলি 
ক্যানসার সেল ধৰংস করার জন্য. ও. 
পারমাণাঁবক [বভাজনে ব্যবহৃত হয় । 
কোমা_ ০০ দিহঈলললা (চিকিৎসা 
বিদ্যা) 

সম্পূর্ণ ও দীর্ঘ সময় ব্যাপী চৈতন্য 


৯৮৮ বৈজ্ঞানিক আভধান 


লোপ। রোগ বা আঘাত হইতে এই 
অবস্থার উৎপাত্ত। ইহা রোগের এক 
অবস্থা, নিজে ইহা কোন রোগ নয় । 
হঠাৎ দেখলে মনে হইতে পারে, রোগী 
গভীর নিদ্রায় আচ্ছন্ন। চোখের উপর তীব্র 
আলোক ফোঁললেও জাগানো যায় না। 
কোয়াড্রাপ্ট 018190% পাদ [ বাংলা ও 
হিন্দী] (জ্যামাত) 

(১) বৃত্তের চতুর্থ ভাগ ৷ যে বত্ত- 
কলা (5০০০7) দুইটি পরস্পর লম্ব 
ব্যাসার্ধ ও তদন্তর্গত চাপ (7০) দ্বারা 
সীমায়িত। (২) উচ্চতা ও কোণ 
মাপিবার যন্ত্রীবশেষ। ইহার সংগঠন 
বৃত্তকলার ন্যায় বলিয়া এই নাম। 
দুইটি দোখবার নল দুইটি ব্যাসার্ধের 
স্থানে এবং তাহাদের সন্ধিস্থলে একটি 
কব্জা।  উহাদিগকে দিয়া ইচ্ছামত 
কোণ সৃষ্টি করা যায় এবং চাপের 
স্থানে মাপের দাগ কাটা বলিয়া দুরের 
দুই বস্তুর কৌণিক ব্যবধান ধরা যায়। 
কোয়াঁড্রল্যাটারাল quadrilateral 
চতুৰ্ভুজ [ বাংলা ও হিন্দী ] 
(জ্যামাত) 

যে সমতল চিত্র চারাট সরল রেখা 
"বারা সীমাবদ্ধ । বর্গক্ষেত্র (58816) 
আয়তক্ষেত্ৰ (7০০1871816), সামন্তারক 
( parallelogram )), ট্রাপিজিয়াম 
( trapezium ) প্রভৃতি ইহার বিশেষ 
বিশেষ রুপ । 
কোয়াড্রোটিক 
quadratic 
সমীকরণ 
€ বীজগণিত ) 

যে সমীকরণে অজ্ঞাত রাশিটি বর্গ 


ইকোয়েশন 
equation.  দ্বিঘাত 


[বাংলা ও"হন্দী] 


রাশির আকারে আছে-। ইহার সামান্য 
রূপ 485517734-0501 . এই 
শ্রেণীর সমীকরণের দুইটি বীজ (০0) 
থাকে এবং দুইটির বেশী থাকিতে 
পারে না ইহা তত্ত্বীয় ভাবে প্রমাণ করা 
যায়। 
কোয়াপ্টাম থিওরী 
(8০০7 ( পদার্থবিদ্যা ) 
শান্তর বিকীরণ সংক্রান্ত সিদ্ধান্ত । 
১৯০০ সালে জার্মান পদার্থাবদ: ম্যাক্স 
গ্লাঙ্ক ইহা প্রকাশ করেন। এই 
সিদ্ধান্তের স্বীকার্ধ এই যে বকীরিত 
শান্ত প্রেরণ ও গ্রহণ আবাচ্ছিন্ন ভাবে 
হয় না, বিচ্ছিন্ন কাঁণকার ন্যায় যায় ও 
আসে । এ শান্তকাণকাকে কোয়াণ্টাম 
আখ্যা দেওয়া হয়। শান্তর এই 
একককে ফোটনও ( phot০n ) বলা 
হয়। প্রত্যেক কোয়াণ্টামের শান্ত 
উহার: কম্পাঙ্কের ( frequency ) 
'নার্দস্ট গুণ বেশী । এই তত্ত্বকে 
E= "1 এই সমীকরণের সাহায্যে 
প্রকাশ করা হয় (E=শান্ত (Energy) 
1=কম্পাগঃক ( frequency ), h এক 
ধ্রুব সংখ্যা, -উহাকে প্লাঙ্কের ধ্রুবক 
বলে, উহার পরিমাণ ৬৬২৩৬৩ 
১৫১০-১৭। এই সিদ্ধান্তের ভিত্তিতে 
আইনস্‌টাইন আলোক-তাঁড়ং বিজ্ঞানে 
কয়েকটি সমস্যার সমাধানে কৃতকার্য" 
হন। পরে ১৯১৩ সালে ওলন্দাজ 
পদার্থবিদ: নীলস্‌ বোহর ইহার 
{ভত্তিতে হাইড্রোজেন গ্যাসের বর্ণালীর 
উজ্জবল রেখা শ্রেণীর ব্যাখ্যা করিয়া 
পদার্থ বিজ্ঞানের এক দ:রনহ সমস্যার 
সমাধান করেন৷: পরে ইহা তত্ত্বীয় 


quantum 


বৈজ্ঞানিক আভধান ১৮৯, 


পদার্থবদ্যার সমস্ত শাখায় প্রযন্ত হইয়া 
কোয়াণ্টাম মেকানিক্স ( quantum 
mechanics). নামে বিরাট শাখার 
সৃষ্টি করে ৷ ১৮৯৭ সালে ইলেকট্রনের 
আবিচ্কার ও:১৯০০ সালে কোয়াণ্টাম 
সিদ্ধান্ত হইতে আধুনিক পদার্থ 
বিজ্ঞানেরসূচনা বলা যাইতে পারে। 
কোয়াণ্টাম নাম্বার quantum number 
(পদার্থবিদ্যা) 

পরমাণুর মধ্যে যে ইলেকদ্রনগনুলি 
থাকে. তাহাদের. শান্ত আবর্তন 
( rotation ), কম্পন ( vibration ) 
অথবা ঘূর্ণন (5pin ) হইতে সঞ্জাত । 
কোয়াণ্টাম সিদ্ধান্ত: অনুসারে প্রত্যেক 
কাকার শান্তর একটি নির্দিষ্ট মান 
থাকিবে । এই মানগুলি হয় 
কোয়াণ্টামের একটি গুণিতক অথবা 
উহার অর্ধেক । এই গঢ়ণতককে 
কোয়াণ্টাম সংখ্যা বলে। 
কোয়ার্জ 0812 স্ফাটক [ বাংলা ও 
হিন্দী ] (ভবাবদ্যা)) 

সিলিকন- ও অক্‌সিজেনের যৌগের 
নৈসার্গক রূপ। সংকেত ৪1 :0%, 
গলনাঙ্ক ১৬০০* সে, আপেক্ষিক গুরুত্ব 
২৬, কাঠিন্য ৭ | ইহা পৃথিবীর সর্বত্র 
পাওয়া যায় এবং ভূত্বকের প্রায় শত- 
করা ৩৫ ভাগ স্ফাঁটকে গঠিত ৷ গলিত 
স্ফটিক হইতে যে সকল বস্তু প্রস্তুত হয় 
তাহার তাপায় প্রসারাঙ্ক (coefficient 
of thermal expansion ) খুব কম 
বলিয়া ইহার - দ্বারা বীক্ষণাগারে 
ব্যবহৃত পান্রাদ. প্রস্তুত হয়। এ 
সকল. পাত্র আগুনে -রন্তবর্ণ করিয়া 
জলে ড্বাইলেও ফাটিয়া যায় না। 


কোয়াউনাঁর- পিরিয়ড quarternary 
period (ভ্বাবদ্যা) 

নবজীবীয় ( cainozoic ) আরম 
কল্পের দ্বিতীয় কল্প । এই সময় উত্তর 
আমেরিকা, উত্তর ইউরোপ, ও- উত্তর 
এসিয়ার বহু [অংশ চিরতুষারে আবৃত 
ছিল । এ সময়ের অনেক জাবাশ্ম 
পাওয়া যায় । এ কল্পের তুষারাচ্ছাদন, 
সায়া গেলে ভুপ্‌চ্ঠে মানুষের প্রথম 
আবির্ভাব হয় । 


কোয়াানিয়নস্‌ quarternions 
( গাণত-বদ্যা ) 
হ্যামিল্উন... নামক. গণিতাঁবদ্‌ 


প্রবার্তত গাঁণাতিক-বশ্লেষণের পদ্ধতি 
বিশেষ |: ইহা চারিপাদযুন্ত রাশির 
সাহায্যে করা হয়, উহার সামান্য রূপ 
15117917210 (WwW, xX, Y, 
2 যে কোন সংখ্যা আর 1, 1,4১1. 
চারটি অসম্পার্কত স্বাধীন একক ) 
যাহার. যে কোন তিনটিকে ভ্রিপাদ 
দেশের ( 5০2০6) তিনটি পরস্পর সম- 
কোণী এবং একক মাপের সরল রেখা 
ধরা যাইতে পারে। এই বিশ্লেষণ 
সাহায্যে উচ্চ গাঁণতের অনেক সমস্যা 
সমাধানের উপায় হয় । 
কোয়াসার 859: (জ্যোতিষ-বিদ্যা ) 
বর্তমান জ্যোতার্বিজ্ঞানের নবতম 
সহায়  রোডও-টেলিসেকাপ | ইহার 
সাহায্যে বহু দুরবর্তা* তারা. ও নীহা- 
িকা সমূহের শান্ত {বকারণ - ধরা 
পড়ে । ইহার পর্যবেক্ষণের ফলে দেখা 
যায় বহুদুরের. তারা নিকটের- তারার 
অপেক্ষা অনেক, বেশী শান্তি বিকীরণ 
কারতেছে। এই শীল্তর উৎস.ক তাহা 


৯৯০ 


লইয়া জ্যোতীর্বিজ্ঞানীদের মধ্যে 
বাদানুবাদ চাঁলতেছে। ইহাদের 
দেখতে তারার মত হইলেও ইহারা 
সাধারণ তারা নয়, এই জন্য ইহাদের 
“কোয়াস স্টেলার” ( quasi stellar ) 
সংক্ষেপে কোয়াসার বলা হয়। অতি 
তারা কল্প । : 
কোরাল ০০৪৭] প্রবাল [বাংলা ও 
হিন্দী ] (প্রাণাী-বিদ্যা ) 

বহুকোষা সামুদ্রিক জীবদের মধ্যে 
আতব্যান্তর নিম্নতম পর্যায়ের প্রাণীদের 
দেহের মধ্য দিয়া একটিমান্র পৌষ্টিক 
নালা (Alimentary canal) কে 
‘ঘোঁরয়া কয়েকাট পেশীর বিন্যাস এই 
প্রাণীদের বর্ণনা । চুন জাতীয় ক্ষরণ 
দিয়া নিজেদের বর্ম প্রস্তুত করিবার 
অভ্যাস আছে। প্রবালকাট, জেোলি- 
এই 


বারা সমদুদ্রের অগভীর অঞ্চলে ফাঁপা 
পাথরের বিরাট শুজ্গের সৃষ্টি হয়, 
তাহাদের প্রবাল প্রাচীর (coral 
£€6£) বলে৷ ইহার টুকরা মণি 
'হসাবে ব্যবহৃত হয়। শাস্তীয় রত্ন 
সমূহের অন্যতম । 
কোর Cori, Carl Ferdinand 
‘and Gerty Theresa. (১৮৯৬--) 
চেকোশ্লোভাকিয়ায় জাত কিন্তু 
আমেরিকার স্থায়ী বাসিন্দা । দেহে 
শর্করা কিভাবে 'ল্যাকাঁটক আযাসিডে 
'পাঁরবর্তিত হয় তাহা লইয়া এই প্রাণ- 
রাসায়নিক দম্পতি গবেষণা করেন । 
দেহকলা হইতে সার নিষ্কাশিত 
কাঁরয়া ও বিশৃদ্ধ এনজাইম লইয়া 


বৈজ্ঞানিক অভিধান 


নানাপ্রকার শর্করা ও ফসফেট যৌগে 
প্রয়োগ করিয়া এ বিপাকের সমস্ত 
ধাপগুলি পরিভ্কার ভাবে ব্যাখ্যা 
করিতে সমর্থ হন। এইজন্য ১৯৪৭ 
সালে উভয়ে একত্রে নোবেল পুরস্কার 
পান। 
কোরোসান ০০7৮০5০০ ক্ষয় অঁহ্বাহযা 
(যন্ত-বিদ্যা ) 

ধাতু, বিশেষভাবে লৌহ ও ইস্পাত 
নর্মত যন্তাংশ বা সাংগঠানক 
কাঠামো (structural frames ) 
অক্‌সিজেন বা আযাঁসিডে ক্ষয়প্রাপ্ত হয় । 
ইহাকে চলতি ভাষায় “জং ধরা” বা 
“খেয়ে যাওয়া” বলে এবং ইহার জন্য 
বহু ক্ষাত হয়। ইহা যাহাতে না 
ঘটে তাহার জন্য উপায় উদ্ভাবনে 
প্রয়োগাবদ্‌রা বহু অর্থ ও সময় ব্যয় 
করেন । এখনও পর্যন্ত প্রধান উপায় 
(১) ধাতুর উপর একটি পাতলা 
অকসাইডের প্রলেপ রচনা করা, (২) 
বিদ্যুৎ রাসায়ানক পর্যায়ে ( Blec- 
trochemical series) ধাতুর 
সংযোগ কাঁরয়া রাখা (৩) সম্ভব হইলে 
উত্তম কারয়া রঙ করা ইত্যাদি ৷ 
কোলয়েডস ০০11০৭5 ( রসায়ন-বিদ্য্য ) 

তরল বা গ্যাসীয় বস্তুতে অন্য 
কঠিন, তরল বা গ্যাসের বিশেষ 
ব্ভাজত অবস্থায় স্মিত ৷ ইহারা খাঁটি 
দুব নয় কেননা এসব ক্ষেত্রে বিভাজন 
দ্রবের ন্যায় আণবিক স্তরে পেশছয় না। 
জল বা অন্য দ্রাবকে অদ্রাব্য বস্তুকেও 
কতকগনুল পদ্ধাতিতে দ্রুবকল্প অবস্থায় 
আনা যায় ৷ খাঁটি দ্ুব সর্বপ্রকার বিল্লীর 


বৈজ্ঞানিক আভধান ১৯১ 


মধ্য দিয়া বাহিরে যাইতে পারে, 
কলয়েডরা পারে না, দ্রব্যের মধ্য দিয়া 
আলোকরশ্মপাত করিলে বিশেষ কিছু 
দেখা যায় না৷ কিন্তু কোলয়েডদের 
মধ্যে আলোকরশ্মপাত করিলে আলোক- 
রশ্মির পথ পারচ্কার দৃষ্টিগোচর হয়। 
পরাণুবাঁক্ষণ যন্ত্রে ( ultra micros- 
০০০০.) ইহাদের কণাদিগকে চণ্তল ভাবে 
নাড়তে দেখা যায়, কিন্তু দ্রবের অণ্দ 
গুলিকে দেখা যায় না। কোলয়েড 
অণুগীলর চগ্লতাকে ব্রাউনিয়ান চণ্ডলতা 
( Brownian Movement) বলে। 
সমস্ত বস্তুকেই বিশেষ প্রণালীতে এই 
অবস্থায় আনা যায় । প্রাণীদের দেহে 
অনেক [বপাকীয় ক্রিয়া (Metabolic 
Pr0ce55 ) কোলয়েড অবস্থায় ঘটে। 
প্রোটোগ্লাজম, ধোঁয়া, কুয়াসা ইত্যাদি 
নৈসার্গক কোলয়েড অবস্থা । বিশেষ ভাবে 
বিভাজিত অণুগ্রীলকে দানা বাঁধানো 
যায়, উহাকে তণ্ন ( co-agulation ) 
বলে। অপকেন্দ্রী ( centrifugal ) 
যন্ত্র দ্বারাও এই কার্য হয়। যেখানে 
বিভাজিত বস্তুটি তরল পদার্থ তাহাকে 
ইমালসান (780015197.) বলে । দুধ 
তাহার নৈসার্গক দৃন্টান্ত। যে ব্ক্ষ- 
নিস হইতে রাবার তৈয়ারী হয় সেই 
তরক্ষারও  ( Latex )  কোলোয়েড 
ধমাঁ। 


কোলরাৰ 10181 ওলকাঁপ (উদ্ভিদ- 
বিদ্যা) 

বাঁধাকপি গোত্রের আনাজ, ইহার 
কাণ্ডটি প.ষ্ট হইয়া ফলের মত দেখায়। 
স্বাদে শালগ্রমের মত। 


কোলাইাটিস ০0115 নুন জান্লহী্ 
(চিকিৎসা-বিদ্যা ) 

বৃহদল্ল ও মলাশয়ের (০০1০) 
ন্লৈল্মিক ঝিল্লির প্রদাহ । পদ্রাতন 
আমাশয় রোগ হইতে সাধারণতঃ ইহার 
উৎপত্তি । পযয়িক্রমে ভেদ ও কোষ্ঠ- 
কাঠিন্য এই রোগের প্রধান বাহ্য লক্ষণ। 
কোন কোন চাকংসকের মতে ইহা 
মানসিক উদ্বেগ ও অশান্তি হইতেও 
জন্মাইতে পারে । 
কোলেস[টেরল cholesterol ( শারীর- 
বৃত্ত) 

আযালকোহল শ্রেণীর জৈব 
রাসায়ানক যৌগ ।॥ সংকেত 0৭ 
H,6 0। গলনাঙ্ক (নিরুদক) 
১৪৮৫” সে, স্ফুটনাঙ্ক ৩৬০০সে, প্রাণী 
দেহে সকল অংশে ইহাকে বা ইহার 
এসটারকে পাওয়া যায় । বিশেষ করিয়া 
রক্তে, মন্তিচ্কে, নার্ভ'কলায়, পশমের 
গায়ে যে চার্ব লাগিয়া থাকে তাহাতে ও 
পিত্ত পাথুরীতে ইহাদের বিশেষ ভাবে 
পাওয়া যায় । ইহাদের সঠিক বিপাকীয় 
ভূমিকা জানা নাই কিন্তু রক্তে ইহার 
পারমাণ বাঁদ্ধ পাইলে ধমনীর: গায়ে 
জমিয়া তাহাদের রন্ধ্র সংকীর্ণ করে 
ও স্ছিতিস্থাপকতা কমাইয়া দেয়, ফলে 
রক্তচাপ বৃদ্ধি পায়! দুধ ও ডিমের 
কুসুমেও ইহাদের পাওয়া যায় 
ক্্যাকং 8117 ঁজল (রসায়ন- 
বিদ্যা) 

খানজ তৈল পেট্রোলিয়ামকে 
আংশিক পাতন ( fractional -015- 
tillation) w্বারা নানা ব্যবহার্য 


৯৯২ 


বস্তুতে পরিণত করা হয়, কিন্তু অনেক 
সময় দেখা যায় যে হয়ত যাহার চাহিদা 
বেশী তাহা কম পাওয়া গেল অথচ 
যাহার তত ব্যবহার নাই তাহাই বেশী 
OIL FROM 

WEE 


ই 


FOLYHERIZATION 1 


বৈজ্ঞানিক অভিধান 


সঙ্কোচন ৷ ইহা প্রায় ক্ষণস্থায়ী হয় 
কিন্তু যতক্ষণ স্থায়ী হয় ততক্ষণ তাঁর 
বেদনাদায়ক এবং আক্রান্ত অঙ্গ- 
প্রত্যঙ্গকে একেবারে অসহায় করিয়া 


২১348 --৯--14/1088 GAS 
শি শশশিত 76101 REFINERY 


8১1 


KEROSENE 


DIESEL OIL 
LIGHT FUEL OIL 


WAXES 
HEAVY FUEL OIL 


পেট্রোলিয়াম ক্র্যাকিংয়ের সরল ধারাচিত্র (slow diagram ) 


হইল ৷ উচ্চ তাপে, কখনও বা অনু 
ঘটকের (:০818155). সাহায্যে এই 
শেষের অংশকে বিয়োজত কারয়া 
নিন্ন আণাবক ভাবের ব্যবহার্য অংশে 
পাঁরণত করার  পদ্ধতকে  ক্র্যাকং 
বলে ৷ : এই পদ্ধাতির চলন সাম্প্রাতক 
২৫1৩০. বৎসরের ঘটনা । বর্তমানে 
ববমানে ব্যবহার্য পরিশোধিত তৈলের 
আঁধকাংশ এই পদ্ধতিতে প্রস্তুত হয়। 
পেট্রোলিয়াম শিল্পে. ব্যবহৃত অলি- 
ফিন্সের আজকাল প্রধান উৎস ক্র্যাকিং 
পদ্ধাত। 81৪ 

ক্যাম্প ০৪৮০0) খাল ইলা (শারীর- 
বন্ধ). 

_ শ্ৰান্ত বা আঘাত হইতে কোন 


ফেলে। সাঁতারুদের ইহা অত্যন্ত 
বিভীষিকার কারণ। টাইপ. করা 
প্রভৃতি কয়েকাট পেশা আছে যাহাতে 
বিশেষ অঙ্গে পুনঃ পুনঃ খাল ধরে। 
ক্রাইয়োজোনকস cryogenics 
লিলীবাদীক্াহন্দী ( পদার্থ-বিদ্যা ) 
খুব শীতলতা উৎপাদনের প্রণালী 
ও সেই শীতলতায়- বস্তুদের ভৌত 
ধর্মের পরীক্ষা । সম্প্রতি যে বিজ্ঞানীরা 
এই বিদ্যার চর্চা করেন তাঁহারা পরম 
শূন্যের (absolute zero) কাছা- 
কাছি উষ্ণতায় বস্তুদের পরীক্ষা কারিতে* 
সক্ষম হইয়াছেন। এ উষ্ণতায় তাঁড়ং 
প্রবাহ রোধ ( Resistance ) ক্ষমতা 
একেবারে লোপ পায় (এবং - কোন 
কুণ্ডলার মধ্যে বিদন/্রবাহ্‌ চালাইলে 


LUBRICATING 01৮5 


BITUMEN (ASPHALT ) 


বৈজ্ঞানিক অভিধান 


অত্যন্ত শক্তিণালী চৌম্বক ক্ষেত্রের 
উৎপত্তি হয়। মেসার ও. লেসার 
( Maser and Laser) সংক্কান্ত 
যন্পাতি অতি. শীতলতা_ ছাড়া 
চালানো যায় না। মহাশুন্য পরিক্রমা 
কমমসূচীতেও পদার্থবিদ্যার এই শাখার 
গুরুভূঁমিকা দেখা যাইতেছে । 
ক্লাইয়োলাইট 
(ভূ-বিদ্যা ) 

গ্রীনল্যাণ্ডে প্রাপ্ত খানজাবশেষ ৷ 
সংকেত N92, AIF । আযাল[মিনিয়াম 
ধাতু নিৎকাশনের হল পদ্ধাততে (8811 
Process ) গলিত  ক্লাইয়োলাইটে 
আযলযীমনার দ্রবকে তাঁড়ঃ বিশ্লেষণ 


cryolite 


করা হয়। ইহা কাঁচ ও চীনামাটি 
শিল্পেও ব্যবহৃত হয় । 

ক্রাইসারোবিন chrysarobin 
( রসায়ন-বিদ্যা ) 


ব্রেজলে জাত আরারোবা নামক 
বৃক্ষের কাণ্ডের গহবরে প্রাপ্ত গড়া 
হইতে বেনজীন দিয়া নিঙ্কাশিত হালকা 
হলদে গুড়া । গলনাঙ্ক ১৫৫-১৬৫" 
সে, জলে প্রায় অদ্রাব্য । দাদের ন্যায় 
চর্মরোগের ওষধে বহু ব্যবহৃত ৷ ইহার 
লেপনে রোগগ্রন্ত চর্ম খসিয়া নুতন চর্ম 
গজায় । 
ক্াসটায়া crustacea কবচ 
(প্রাণী-বিদ্যা ) 

সন্ধিপদ ( Arthropoda ) পর্বের 
বৃহৎ গোষ্ঠী । কাঁকড়া, গলদাচিংড়ি, 
বাগদাচিংড় ইত্যাদি এই গোষ্ঠাঁতে 
পড়ে । ইহারা প্রায় জলচর এবং 
প্‌খিবার সকল সাগরেই পাওয়া যায় । 
গায়ে বহুধা বিভন্ত খোলা থাকে, মুখের 


১৩ 


১৯৩ 


কাছে দুই জোড়া বড় দাঁড়া ও তাহার 
পিছনে তিন জোড়া উহার অপেক্ষা সরু 
দাঁড়া থাকে। দাঁড়াগযীল ভাঁজ করা । 
ইহাদের দেহসংস্থান এত বিচিত্র রূপের 
যে সংক্ষেপে সকলগ[লির বর্ণনা দেওয়া 
চলে না। 3 
কিটিকাল ডেশ্পারেচার critical 
temperature সান্ধ-উষ্ণতা 
ল্গানিক্ধ লান ( পদার্থবিদ্যা) 

যে উষ্ণতার নাঁচে গ্যাস মাত্র চাপ 
যোগে তরল করা যায় | প্রতি গ্যাসের 
ইহা একট বিশিষ্ট উপাত্ত, যথা কার্বন 
ডাই অক্সাইডের-৩১” সে, নাইস্রো- 
জেনের_-১৪৭ সে। 
ক্রিটেসাস ০retaceous (ভূ-বিদ্যা) 

মধ্যজীবায় ( €5070i0) আঁধ- 
কল্পের শেষকল্প। প্রথম স্তন্যপায়ী 
জীবের আবির্ভাব এই কল্পে । বোম্বা- 
ইয়ের নিকট প্রায় দশ. হাজার ফুট 
গভীর ও প্রায় বিশ হাজার বর্গমাইল 
ব্যাপী আগ্নেয়শিলা এই সময়কার 
অগ্নৎপাতের ফল ৷ ইংলণ্ডের খাঁড়- 
মাটির পাহাড়ও এই সময়কার ৷ 
ক্রিপউন Krypton (রসায়ন-বিদ্যা) 

স্বাদহীন বর্ণহন গ্যাসীয় মৌল 
সংকেত K1। প্রমাণ অগুক ৩৬, 
পরমাণ্ভার ৮৩৮, গলনাঙ্ক_-১৫৭৩ 
স্ফুটনাঙক_-১৫২৩? সে । বায়দমণ্ডলে 
ইহা সাত লক্ষ ভাগের এক ভাগ আছে। 
রাসায়নিক ধর্মে সম্পূর্ণ নিক্রিয়, তাই 
ইহার যোজ্যতা শুন্য বলয়া ধরা হয় । 
ইহার মধ্য দিয়া বিদযুৎক্ষরণ হইলে কা 
রেগনুনী রঙের আলো দেখা যায়। 


১৯৪ 
ক্রিয়োজোট ০7৮০506৫ ( রসায়ন-বিদ্যা ) 


হইত। 
কাব্গীলক আ'যাসিডের মত। শক্তিশালী 
কিন্তু ইহার আঁধাবষ (1০10) কম । 
শিল্পে কাঠের সংরক্ষক হিসাবে প্রলেপ 
দেওয়াতে ও চকে নরম কারতে 
ব্যবহৃত হয় ৷ 
'্রালয়াম 131 (রসায়ন-বিদ্যা) 
জামর অবস্থার উন্নয়নের জন্য 
সম্প্রীতি আমেরিকায় সংশ্লেষিত এক 
যৌগ। ইহা সার নয়, কিন্তু জমতে 
প্রয়োগ করিলে জামির অবক্ষয় বন্ধ হয় 
এবং দাবী করা হইয়াছে যে উষর জাম 
উর্বর হয়। 
ক্রিস্টাল এগ] কেলাস মতিন 
(ভু-বিদ্যা ও রসায়ন-বিদ্যা ) 
' কঠিন পদার্থের জ্যামিতিক 


CORUNDUM PYRITE 


[o 


১ 


বৈজ্ঞানিক অভিধান 


ভাবে ঠাণ্ডা কাঁরতে পারিলে কাঠন 
অবস্থায় জ্যামীতিক আকার স্পষ্ট হয়, 
যাঁদও নৈসার্গক কঠিন পদার্থ সমূহের 
জ্যামিতিক আকার ব্রুটপূর্ণ । 
জ্যামিতিক আকার ভেদে পদার্থ 
সমুহের শ্রেণীবিভাগ করার বিজ্ঞানকে 
কেলাস বিদ্যা ( crystallography ) 
বলে। ইহা ভাবিদ্যার ও রসায়ন-বিদ্যার 
এক মূল শাখা । কেলাসগনালর মধ্য 
দিয়া একস রশ্মি নিক্ষেপ করিলে যে 
বিচ্ছরণ ঘটে তাহা পরাক্ষা করিয়া 
দেখা গিয়াছে যে কঠিন পদার্থের পরশ 
মাণুগ্ীল জ্যামিতিক ধাঁচে সাদজত 
আছে বাঁলয়াই স্হুল পদার্থাটও 
জ্যামিতিক আকার গ্রহণ করিয়াছে । 
কেলাসিত আকার গ্রহণ করা কাঠন 


ক্িসালস 08558185 (প্রাণীনাবদ্যা ) 
প্রজাপতি বা মথ শ্রেণীর যে সব 
প্রাণীর রূপান্তর (Metamorphosis) 


টনি 


তে 


FI UORTE 


কয়েকটি কেলাসের নমুনা 


আকারের গঠন ৷ বেশীর ভাগ শিলা হয় তাহাদের শঢ়'য়াপোকারা পূর্ণাঙ্গ 


বহুতলাঁয় জ্যামিতিক আকারের। 


পরিপ্রহ করার প্রাক্কালে যে গুটি 


গলিত বা. দ্রবীভূত পদার্থকে উপযুক্ত বাঁধিয়া থাকে, সেই অবস্হা । 


বৈজ্ঞানিক অভিধান 


কক্স Crookes, Sir William 
(১৮৩২-১৯১৯ ) 

ইংরাজ-বিজ্ঞানী । লন্ডনে জন্ম ও 
শিক্ষা। ১৮৫১ সালে হফম্যানের সহ- 
কারী হন। ১৮৫৯ সালে কেমিকাল 
নিউজ ( chemical news ) নামক 
পন্রিকা স্হাপন 'করেন ও ১৯০৬ সাল 
পর্যন্ত তাহার সম্পাদনা করেন॥ 
১৮৬১ সালে থ্যালিয়াম (Thallium) 
ধাতু স্বতন্ম করেন কিন্তু তাঁহার খ্যাতি 
পদার্থ বিজ্ঞানে গবেষণার জন্য ৷ তানি 
রোডও মিটার ও ছিপনখারিস্কোপ 
(Spinthariscope) নামক  যন্ত 
উদ্ভাবন করেন৷" বায়ুশূন্য বদ্ধ কাচ- 
নলের মধ্যে দইদিকে দুইটি তাঁড়তদবার 
ঝালাইয়া উহার মধ্যে বিদযাৎক্ষরণ 
কাঁরলে যে ইলেকট্রন স্রোত প্রবাহিত হয় 
ইহা তিনিই প্রথম ধারতে পারেন । এ 
প্রকার নল তাঁহার নামানুসারে 
ক্ুক্স টিউব নামে খ্যাত । ইহাই পরে 
কাথোড রে টিউবে পারণত হয় এবং 
এক্‌স রে ও ইলেক্ট্রন সম্বম্ধে নানা 
তথ্য আঁবগ্কারে সহায়তা করে। 


ক্পিবল ০rucible মুচ, মুষা 
[ বাংলা ও হিন্দী ] ( রসায়ন-বিদ্যা ) 
যে পাত্রে কোন বস্তু গলানো হয়। 
বীক্ষণাগারে ্ল্যাটনাম, সোনা, রূপা, 
চীনামাটি, চুন ইত্যাদি দ্বারা এই 
পাগলি নির্মিত হয়। শিল্পকলায় 
সাধারণতঃ মাটি, গ্রানাইট এবং অন্যান্য 
দুগ্গল (Refractory) বস্তু দ্বারা 
ত হয়। 
ক্লটন ০:৫৮ ( চাকৎসা-বিদ্যা ) 
মনুষ্য দেহ ও মনে স্বাভাবিক 


১৯৫ 


বৃদ্ধির খর্বতা ৷ ইহার লক্ষণ দৈর্ঘেযে 
বামনত্ব, মানসক অপরিণতি, শুন্য- 
দৃষ্টি, কেশ ও চর্মের কক্শতা ৷ থাই- 
রয়েড গ্রন্হির ক্ষরণের স্বল্পতা ইহার 
কারণ। 
কেফিস 2৪991) (প্রাণগ-বিদ্যা ) 
একপ্রকারের গলদা চিংড়ি। 
ইহারা দৈর্ঘে এক ইণ্চি হইতে ১৬ ইপ্চি 
পর্যন্ত হয় এবং ব্‌হত্তমগুলে ওজনে 
প্রায় চার সের পর্যন্ত হয়। ইহারা 
সাধারণতঃ আলোনা জলে থাকে ও 
ছোট মাছ ও পোকামাকড় শিকার 
করিয়া খায় ৷ 
কোনয়াম ০rani॥৷॥ করোটিকা 
জরহীন্তি (শারারবত্ত) 
মান্তগ্ককে যে সকল আস্হিপঞ্ঞ্জ 
আবৃত করিয়া রাখে। আটটি আস্হি 
পরস্পরের সহিত নিপঢুণভাবে গ্রাথত 
হইয়া এই রক্ষাকবচ সংগঠিত ৷ . 
ক্লেব্‌স্‌ 10509, Sir Hans Adolf 
(১৯০০-) f 
জামনীতে জাত কিন্তু ইংলন্ডের 
বাসিন্দা ৷ প্রাণরসায়নবিদ। মনযষ্য- 
শরীরে ল্যাকটিক আ্যাসিড কিভাবে 
পরিপাক হইয়া শরারে শান্ত যোগাইয়া 
অবশেষে কার্বন ডাইঅক্সাইড ও 
জলে পাঁরণত হয় তাহা বহু ধৈর্যের 
সহিত গবেষণা কাঁরয়া নিধারণ 
করেন। এই পদ্ধতিকে কেবৃস চক্র 
(1065 cycle) বলে । ১৯৪০ সালে 
সমাপ্ত এই কার্ধের জন্য তান ১৯৫৩ 
সালে লিপম্যানের সাঁহত ষ্‌গ্মভাবে 
নোবেল প.ুরস্কার পান। 


১৯৬ 


ক্লোকাস ০০০89 ( উদ্ভিদ-বিদ্যা ) 
একজাতায় ফুলগাছের গণ । 
নলের মত কাণ্ড ও ঘাসের মত পাতা 
ইহাদের সামান্য লক্ষণ । সাদা, হলদে 
ও বেগুনী রঙের ফুল হয়। মশলা 
হিসাবে ব্যবহৃত কেশর বা জাফরান এই 
ফুলের প্রকট উদাহরণ ৷ 
কো-ম্যাঞয় ero-magnon (নৃতত্ব ) 
মানব-সভ্যতার প্রস্তরযুগের মানুষ । 
আঁভব্যান্ততে ইহারা পুরা মানুষ । 
মস্তক বর্তমান মানুষের প্রায় সমান, 
কপাল উ*চু। কড়ি ও হাতীর দাঁতের 
অলগকার ব্যবহার করিতে পারিত। 
ফ্রান্সের দক্ষিণে একস্হানে ইহাদের 
কঙ্কাল প্রথমে : পাওয়া যায়, এবং 
এচ্হানের নামে ইহাদের চিহৃত করা 
হয়। 


কোমাইট 0/078169 (রসায়ন-বিদ্যা ) 

ক্রোমিয়াম নামক মৌলের এক মাত্র 
খনিজ আকারক ৷ সংকেত Fe Crs 
041 গাঢ় বাদামী, প্রায়. কালো 
রঙের অষ্টতলী কেলাসের আকারে 
পাওয়া যায়। আপোক্ষক গুরদত্ব 
৪.৩,কাঠিন্য ৫৬, গলনাঙক ২১৮০" 
চে।...চৌদ্বক গুণসম্পন। ক্রোমি- 
য্লাম.নিত্কাশনের জন্য ব্যবহার ছাড়া 
ইহা ফেরোক্লোম নামক সংকর ধাতু, 
অন্যান্য ক্লোমিয়াম যৌগ ও নির্গল 


বন্ড; প্রস্ত;তে ব্যবহার হয় ৷ 
কোমাটন chromatin : (জীব- 
বিদ্যা) ৮১ 

_জীবকোষের নিউক্লিয়াসের যে অংশ 
সহজে রঞ্জিত করা যায়! 


বৈজ্ঞানিক অভিধান 


ক্লোমাটোগ্রাফি chromatography 
নৰা উদ্লন ( রসায়ন-বিদ্যা ) 

একাধিক রাসায়'নক  যৌগের 
মিশ্রণের দ্রব হইতে বশোষণ 
( Absorption) দ্বারা উপাদান- 
গয়লকে পৃথক করার ব্যবস্থা । ইহার 
জন্য মিশ্রণের দ্ুব বা বা্প বিশোষক 
স্তম্ভের মধ্য দিয়া যাইতে দলে দেখা 
যায় যে উপাদানগহীল ভিন্ন ভিন্ন হারে 
িশোধিত হয়, এইজন্য স্তম্ভটির গানে 
উহাদের ভিন্ন ভিন্ন স্তরে সাঁ্জত দেখা 
যায়। তখন গ্বগ্ীলকে মাঁপিয়া বা 
{বিশ্লেষণ কারয়া__ উপাদানগনলকে 
পৃথক করা যায়। ক্যাল সয়াম বা 
ম্যাগনেসিয়াম কার্বনেট, কাদা, সিলিকা 
জেল প্রীত [িশোষক রুপে ব্যবহৃত 
হয়। এই পদ্ধাতর একটি সংক্ষমতর 
সংস্করণকে কাগজ  ক্রোমাটোগ্রাঁফ 


বলে।  ব্লুটং কাগজের  চিলতাকে 
আঁধশোষক ( Absorbent ) রূপে এই 


পদ্ধাততে ব্যবহার করা হয়। চিলতার 
এক কোণে মিশ্রণের দ্রবাটতে ভিজাইয়া 
উহা উপযুক্ত দ্রাবক দ্বারা ধুইলে 
কাগজের উপর ভিন্ন ভিন্ন রঙের স্তর 
ফুটিয়া উঠে। ইহার দ্বারা আঁঙ্গক 
( qualitative ) {বিশ্লেষণ তো হয়ই, 
মান্রক ( quantitative ) িশ্লেষণও 
করা যায়, রঙের গাঢ়তা তুলনার দ্বারা । 
প্রোটন বিশ্লেষণে ভিন্ন ভিন্ন আ্যামনো 
আ্যাসিডের পরিমাণ নিধরিণে এই 
প্রণালী আশ্চর্য'র্‌পে কার্যকরী । ইহার 
আর এক সাম্প্রতিক বিকাশ গ্যাস 
ক্রোমাটোগ্রাফ ৷ ইহাতে এক কঠিন 
স্তম্ভক বাহকের উপর. সালিকোণ তৈলের 


বৈজ্ঞানিক আঁভধান 


মত তরল পদার্থের স্তম্ভ থাকে৷ 
কঠিন গ্তম্ভকের উপর সচীপ্রয়োগে 
মিশ্রণটি ঢুকাইয়া, দিয়া উপযুক্ত তাপ 
প্রয়োগ করিলে উহা বাষ্প হয়, তখন 
নাইট্রোজেন, :আর্গন বা হিলিয়াম 
গ্যাসের: স্রোত তরল পদার্থাটর স্তম্ভের 
মধ্য দিয়া চালাইলে উপাদানগ্াল 
পৃথক হয় এবং বাহক উদাসীন গ্যাসের 
ভিন্ন ভিন্ন অংশে উহাদের পাওয়া যায় । 
কোঁনয়াম chromium ( রসায়নাবদ্যা) 

ধাতব মৌল । চিহ্ন 0£1' পরমাণু 


সংখ্যা ২৪, পরমাণুভার ৫২:০১, 
গলনাঙক ১৯০৩" সে,  স্ফুটনাঙ্ক 
২৪৭৫ সে, আপোক্ষক গুরুত্ব 


৭১৮৮, কাঠিনা ৯। ইহা রুপালী 
সাদা রঙের ধাতু, সামান্য নীলের 
আভাস আছে, কাঠন হইলেও পেটানো 
যায় ( malleable ), সহজে জারিত 
হর না বাঁলয়া অন্য ধাতুনি্মত বস্তুর 
উপর লেপন দেওয়ায় বাবহৃত হয়। 
ইহার সংকর ধাতুগ্ীলতেও জঙ ধরে 
না, “স্টেনলেস স্টলের”? ইহা অন্যতম 
উপাদান। ইহার যৌগগনুলি প্রায় 
গাঢ় রঙের হয় বলিয়া রঞ্জনশিল্পে 
ব্যবহৃত হয়, যেমন লেড ক্লোমেট, জিঙ্ক 
ক্লোমেট ইত্যাদি ৷ ইহার সবাপেক্ষা 
পাঁরচত যোগ পোটাশিয়াম ডাই 
ক্লোমেট (সংকেত K॥ C19 0; ) 
চামড়া শোধনের কাজে লাগে এবং এই 
পদ্ধাততে শোধিত চামড়াকে ক্রোম 
চামড়া বলে৷ 
ক্রোমোপ্লাসূট 
( উীদ্ভদ্ীবদ্যা ) 
গাছের পাতাকে অণুবীক্ষণের মধ্য 


00071000195 


১৯৭ 


দিয়া দেখলে দেখা যাইবে যে উহার 
ক্লোরোফিল নামক রঞ্জক (pigment) 
পদার্থাট সেলের মধ্যে 'কতকগুল 
লেন্স আকারের বস্তুর আধারে 
শবরাজমান। ইহাদেরই ক্লোরোপ্লাস্ট 
(chloro-plast ) বলে | ইহাদের 
মাধ্যমেই আলোক-সংশ্লেষ ( photo: 
synthesis ) ঘটে । ইহা ছাড়া এ 
ধরনের অন্য আধারের মধ্যে অন্যান্য 
রঙ লাল বা হলদে থাকে_ইহাদেরও 
ক্লোমোপ্লাস্‌উ বলে ফুল ও ফলের 
রঙ ইহাদের সৃষ্ট । 
ক্লোমোসাঁফয়ার 
বর্ণমণ্ডল : [ বাংলা 
(জ্যোতিষাবদ্যা ) 
সূর্যমণডলের এক স্তর । প্গ্রাস 
স্যগ্রহণের সময় এই প্রদীপ্ত উদ্জবল 
রঙের ভ্তরাট পরিমণ্ডলে (০9:97) র 
নীচেই কয়েক সেকেণ্ডের :জন্য দেখা 
যায়। উজ্জ্বল লাল রঙের শিখার 
আকারে দেখা যায়, শিখাগযুলির উচ্চতা 


chromosphere 
ও হিন্দী ] 


সমান নয়, ইহার উপাদান প্রধানতঃ 
হাইড্রোজেন গ্যাস ৷ 

ক্লোমোসোম chromosome 
(জীব-বদ্যা ) 


জাবকোষের নিউাক্লয়াসের মধ্যে 
{বরাজমান খুব ছোট ছাঁড়র আকারের 
বদ্তু। জননকোষের ক্লোমোসোমগনল 
জননের অব্যবাহত পূর্বে লম্বালাম্ব ভাবে 
'দ্বিধাবভন্ত হইয়া যায় এবং অন্য একটি 
এ অবস্থার জননকোষের সাহত মিলিত 
হইয়া পর্ণার্গ হয় । ইহাদের মধ্যে 
জীবাঁটর গুণগত বৈশিষ্ট্য নিয়ামক 
বন্ত; থাকে, কাজেই য়ে সব জীব যৌন 


১৯৮ বৈজ্ঞানিক আভিধান 


প্রজননে বংশবৃদ্ধি করে তাহাদের মধ্যে 
জনক-জননীর উভয়েরই কিছন কিন 
গুণ পাওয়া যায়। প্রত্যেক প্রজাতির 
নি্দচ্টসংখ্যক ক্রোমোসোম থাকে, 
যেমন মানুষের দেহকোষে ৪৬টি থাকে । 
একাট জীবের কোষে শুধদ একাট 
কোমোসোম আছে আবার কোন কোন 
অপেক্ষাকৃত সরল দেহ প্রাণীর কোষে 
{বণ হাজার পর্যন্ত আছে । রাসায়ানক 
{বিশ্লেষণে দেখা গিয়াছে ক্লোমোসোম- 
গড়ল প্রোটন ও ডি-অক্‌সি-রবো 
ধুনউীক্রিক আযাসিড (19, স. A) দ্বারা 
গাঁঠিত । 
কুঞ্জ নখর [বাংলা ও হিন্দী] 
(প্রাণী-বিদ্যা ) 

প্রাণীদের পায়ের বা অনুরুপ 
অঙ্গের ডগায় যে কাঠন ও ছু'চোলো 
প্রত্যঙ্গ থাকে। মেরুদণ্ডী প্রাণীদের 
ইহাকে নখর বলে কিন্তু গলদা চিংড়ির 
দাঁড়া বা বাজ ও অন্যান্য শিকারী 
পাখীদের পায়ের ডগায় শিকারকে 
আঁকড়াইয়া ধরার যে যন্ত্র থাকে তাহা 
এই নামে আঁভাঁহত ৷ বিড়ালরা নখরকে 
থাবার মধ্যে ইচ্ছামত টানিতে ও বাহির 
কাঁরতে পারে । 
ক্লাসয়াস Clausius, Rudolph Julius 
Emmanuel ( 3৮২২-১৮৮৮ ) 

জার্মান গাঁণত ৷ ও পদার্থাবদ্‌। 
তাপগাঁতি 'বদ্যার গবেষণার জন্য খ্যাত । 
তাপগাঁত বিদ্যার দ্বিতীয় সূত্র 
(Second Law of Thermody- 
namic.) সম্পর্কে ব্যবহৃত এনট্রাপ 
(800০25) কথাটি তিনিই ১৮৫০ 
সালে প্রথম ব্যবহার করেন॥ কোন 


বিশদদ্ধ বস্তু যখন দুই দশায় 
(কঠিন-তরল, তরল-গ্যাস ইত্যাদি ) 
সহাবস্থান করে তখন তাহার সাম্যাবচ্হা 
সম্বন্ধে এক বিখ্যাত. সমীকরণ 
তান তাপগাত দ্যা হইতে 
বাহির. করেন উহা - ক্লাসয়াস 
ক্লযাপের" সমীকরণ ( clausius- 
claperyon equation) নামে 
রসায়নে খ্যাত । 
ক্ল্যাঁভক্‌ল clavicle অক্ষক [ বাংলা ও 
হিন্দী } (শারীরবৃত্ত ) 

মের,দণ্ডী প্রাণীদের দেহে ধড়ের 
হাড়ের সঙ্গে সামনের পায়ের হাড়ের 
যোগসূত্র । মানুষের এই হাড়কে 
অক্ষকাস্থি ( collar bone ) বলে এবং 
ইহা বুকের হাড় হইতে কাঁধের ফলক 
পর্যন্ত বিস্তৃত ৷ মানুষের ক্ষেত্রে ইহা 
অনেকটা তরুণাস্থি-উদ্ভূত ( cartilla- 
geous ). 
ক্লাইমেট climate জলবায়; [ বাংলা ও 
হিন্দী ] (ভুগোল ) 

কোন দেশের দীর্ঘসময়ব্যাপী 
আবহাওয়ার গড় উপাত্তগননালর সমান্টি- 
গত সংজ্ঞা । দৈনিক উষ্ণতা, আদ্রতা, 
বায়ুর চাপ বা গতি, বৃষ্টি বা তুষার- 
পাত, রৌদ্রের প্রকৃতি ইত্যাদি জ্ঞাপক 
সংখ্যা বিশ-পণশচশ বৎসর ধারয়া 
পর্যবেক্ষণ করিয়া জলবায়ঃ নির্ধারণ করা 
যায়। পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশকে 
জলবায়ু অননুসারে (৯) মধ্যদেশীয়, 
( continental ) (২) চরম (eXtা- 
5299)... (৩) সমভাবাপন্ন (equable) 
(9) দৈবপ (Insular ) (6) ভুমধ্য- 
সাগরীয় ( Mediterranean ). (৬) 


বৈজ্ঞানিক আভধান 


সামদুদ্র ( maritime ) এই কয় ভাগে 
ভাগ করা হয়। 
ক্লাউড ০0০৫ মেঘ [বাংলা ও হন্দী ] 
(ভূগোল ) 

বায়ুমণ্ডলের জলীয়: বাঙ্প শৈত্য 
হেতু গাঢ় হইয়া আত ক্ষুদ্র জলকণা বা 
তুষারকণায় পারণত হইয়া যখন বায়দূতে 
ভায়া থাকে তখন ভুপজ্ঠ হইতে 
তাহাদের মেঘের আকারে দেখা যায়। 
আকার অনুসারে (১) অলক (০1085) 
(২ আন্তর (58085) (৩) পুঞ্জ 
(cumulus) ও (8) ঝঞ্চা (nimbus) 
এই চারাট ভাগে ভাগ করা হয়। 
ইহাদের যা্তলক্ষণ যুক্ত নামও প্রচালত 
আছে যেমন পঞ্জালক (cirr০- 
cumulus ) ও অলকা ভ্ঞর ( cirro- 
stratus ) 
ক্লাউড চেম্বার cloud chamber 
(পদার্থাবদ্যা ) 

অতি সুক্ষ্ম আয়ানত কণিকার গাঁত 
লক্ষ্য করার জন্য উদ্ভাবিত যন্ত্রাবশেষ। 
ইহা আসলে একটি: সম্পূর্ণ বদ্ধ 
অসংপৃক্ত জলীয় বাষ্পপচ্র্ণ কাচের 
বাক্স । ইহার একদিকে একটি পিস্উন 
আছে। পিসটনাটকে ভিতর দিকে 
ঠোঁলয়া দিলে চাপবাদ্ধির জন্য ভিতরের 
জলীয় বাষ্প আতিপৃন্ত ( super 
saturated ) হয় কিন্তু কোন নিউ" 
ক্লিয়াস না পাওয়ায় জলকণা জন্মিতে 
পারে না। এই অবস্থায় কোন বিদ্যুৎ 
আঁহত কণা ( electrically 
charged particle ) উহার মধ্য দিয়া 
গেলে তাহার গতিপথে জলকণা মেঘের 
আকারে দেখা দেয় ৷ তখন সেই পথকে 


১৯৯ 


খাল চোখে বা আলোকচিত্র তুলিয়া 
পর্যবেক্ষণ করা যায় । 
ক্লাউড বাস্ট cloud burst fez জক্জীত 
(ভুগোল ) 

অজ্পসময়স্থায়ী প্রচণ্ড বৃষ্টিপাত ৷ 
সাধারণতঃ বজ্জীবদদ্যংসহ ঝড়ের পর 
ইহা শর: হয় এবং পার্বত্য দেশে ইহার 
প্রাদভ্ব । একসঙ্গে দশ সোস্টামটার 
ব্‌চ্টিপাতও আশ্চর্য নয়। 
ক্লাস্‌টার অফ স্টারস cluster of 
stars নাহা মূল (জ্যোতিষ ) " 

রাত্রির আকাশে স্থানে স্থানে 
কতকগুনল তারাকে কাছাকাছি দেখা 
যায় ৷ এমন কতকগন্ীন আছে যে খালি 
চোখে বা কম শান্তির দ:ুরবাঁনে একই 
তারা বলিয়া মনে হইলেও অধিক শান্ত 
সম্পন্ন দুরবানে উহাদের বহু তারার 
গড়ছে বলয়া বোঝা যায়, ইহাদের 
কতকগুলি গোলাকাতি, কতকগুলি 
এলোমেলো আকারের ৷ : দুরবীনের 
শান্তিবৃদ্ধি হওয়াতে বর্তমানে এইরূপ 
প্রায় সাড়ে তিন শ তারাগ;ুচ্ছ আবিষ্কৃত 
হইয়াছে, এক-একাট গঢচ্ছে সহস্র সহস্র 
তারা থাঁকতে পারে। কৃত্তিকা নক্ষত্র 
(Pleiades ) খাল চোখে দৃশ্য আঁত 
পারচিত তারাগন্চ্ছ। 
ধরুতীসং  Klitzing, 
(১৯৪৩- ) 

স্টগার্ট (পশ্চিম জামানী) শহরে 
কঠিন বস্তুর পদার্থ বিদ্যায় ম্যাক্‌স- 
গ্লানূক ইনসাঁটটিউট-এ কর্মরত 
অবস্থায় ১৯০. সালে ইলেক্ট্র'নক 
যন্ত্সমূহে ব্যবহৃত বস্তুর রোধ 
(Resistance ) সঠিকভাবে নিধারিণ 


Klansvon 


২০০ 


করার প্রণালী আবিষ্কারের জন্য 
১৯৮৫ সালের পদার্থাবদ্যায় নোবেল 
পুরস্কার পান । 
ক্লেপ্‌টোমোনয়া 11660719719 
চোর্যোন্মাদ [বাংলা ও হিন্দী] 
(মনোবিদ্যা) 

চুরি করার ঝোঁক ও ইচ্ছার 
আবেশ । বিনা কারণে ও বিনা 
প্রয়োজনে এইরকম বায়ডগ্রন্ত লোক চুর 
করে। ইহার কারণ সঠিক জানা না 
থাঁকলেও এই মনোবিকার ভাব ্াটি- 
জাত বালিয়া ধারণা । 
ক্লোভ্‌স ০1959 লবঙ্গ জাগা ( উদ্ভিদ 
বিদ্যা ) 

মশলা হিসাবে আদত গ্রীম্মমণ্ডলে 
জাত একপ্রকার গাছের কুাড় । 
ক্লোভার ০19০. ( উদ্ভিদ্‌বিদ্যা ) 
'রিপন্রবিশিষ্ট: শিমগ্যোত্রের গাছের 
শ্রেণীবিশেষ । ইহাদের প্রায় আড়াই 
শত প্রজাতি আছে । পশুখাদ্য হিসাবে 
ও জামির উর্বরতা বৃদ্ধির জন্য কৃষি- 
উন্নত দেশসমূহে ব্যাপক চাষ হয় । 
ক্লোয়াস্‌মা chloasma  ( চিকিৎসা- 
বিদ্যা ) 

একপ্রকারের চর্মরোগ যাহাতে 
চামড়ার উপর খয়েরী রঙের চাকা চাকা 
দাগ হয়। ম্যালেরিয়া, যক্ষ্মা প্রভৃতি 
রোগগ্রন্তদের উপসর্গরুূপে ইহা দেখা 
যায়। আবার মদ্যপ ও গা্ভণীদের 
গায়েও ইহার প্রাদুর্ভাব দেখা যায়। 
ক্লোরাইট chlorite (ভু-বিদ্যা) 

. অভ্রের মত দেখিতে সবুজ রঙের 
খাঁনজাবিশেষ। সামান্য সংকেত 5 
(Msg, Fe) O. 41509. 3 Si 


৷ বৈজ্ঞানিক অভিধান 


05. 4H,0. অভ্র সহিত তফাৎ 
যে ইহাতে কোন ক্ষারীয় ধাতু নাই। 


ক্লোরাস আ্যাসিডের ( chlorous 
Cid )-এর লবণদেরও এইভাবে 
আভহিত করা হয় । 


ক্লোরাল হাইড্রেট chloral hydrate 
(রসায়ন বিদ্যা ) 
বর্ণ হান, বিশেষ গন্ধাবাশষ্ট জৈব 


রাসায়নিক ষযৌগ। সংকেত 
০০15০ ou । বৰ্ণ'হান,্তম্ভাকার 


(prismatic ) কেলাস রুপে পাওয়া 
যায়। গলনাঙ্ক ৫৭* সে, স্ফুটনাঙ্ক 
৯৭৫" সে, জলে খুব দ্রাব্য । ঘুমের 
ওষধ হিসাবে ব্যবহৃত হয় । 
ক্লোরিন 40:16 ( রসায়নবদ্যা ) 

গ্যাসীয় মৌল | চিহ্ন ০1. পরমাণু 
সংখ্যা ১৭, পরমাণনুভার ৩৫৪৫৭, 
গলনাঙ্ক-_-১০১* সে, স্ফুটনাঙ্ক_-৩৪' 
১১ সে, । শুধু চাপপ্রয়োগে ইহাকে 
তরলীকৃত করা যায়। হলদে রঙের 
উপর সবুজ আভা, বিশ্রী গন্ধ, অত্যন্ত 
বিষান্ত, বায়; অপেক্ষা প্রায় আড়াই 
গুণ ভারী । রাসায়নিক ধর্মে অত্যন্ত 
সাক্য় তাই মান্ত অবস্থায় প্রকৃতিতে 
পাওয়া যায় না, কিন্তু ইহার যৌগ বহু 
বিস্তৃত। সব চেয়ে পরিচিত যৌগ 
আমাদের খাবার লবণ । ইহার জৈব ও 
অজৈব যৌগগনুলি সমস্ত রকমের শিল্প- 
কলায় এত বেশী ব্যবহৃত হয় যে তার 
উল্লেখমান্্ কারবার এখানে স্থান নাই । 
ক্লোরিনেশন chlorination (রসায়ন 
বিদ্যা) 

বাচ্যা্থে ক্লোরিন সংযোগ । জলে 


বৈজ্ঞানিক অভিধান 


অতি সামান্য পরিমাণ ক্লোরিন গ্যাস 
দ্রবীভূত করিলে বাঁজাণুসমূহ নষ্ট হয় 
সেইজন্য বহচ্ছানে জলশোধনের জন্য 
ইহার ব্যবহারকে এই আখ্যা দেওয়া 
হয়। রাবারের সহিত ক্লোরিন সংযোগে 
যে বস্তু হয় তাহাকে ক্লোরিনেটেড 
রাবার ( chlorinated Rubber ) 
বলে। ইহা শিল্পে বহ:প্রকারে ব্যবহৃত 
হয়। 


ক্লোরেলা 07118 ( উীদ্ভদ্‌াবদ্যা ) 
আলাজ (শৈবাল ) গোষ্ঠীর এক 
গণ। ইহারা এককোষাঁ জীব, এবং 
অন্য জীবেদের দেহগহবরে পরাশ্রয়ী 
হইয়া থাকে । ইহা অন্যান্য এককোষাঁ 
জীবের মত অতি সহজে বংশবৃদ্ধি 
কাঁরতে পারে এবং ক্লোরোফিল থাকায় 
আলোক-সংশ্লেষ (photo-synthesis) 
দের খাদ্যসমস্যা মিটানোর জন্য মহা- 
শুন্য যানের মধ্যে ইহাদের চাষ করার 
কথা চিন্তা করা হইয়াছে । মহাশন্য- 
যাত্রীদের বর্জ্য কার্বন ডাই-অক্সাইড 
হইতেই ইহারা পর্ষ্ট সংগ্রহ কারিতে 
পারিবে এবং উহাদের বর্জয অক্‌সিজেন 
মানুষের কাজে আসবে ইহাও মন্ত 
সুবিধা ৷ 
ক্লোরোকুইন chloroguin ( রসায়ন" 
বিদ্যা) 
: কুইনোলিন হইতে প্রস্তুত : জৈব 
যৌগাবশেষ। ম্যালেরিয়ার প্রাতষেধক 
হিসাবে ব্যবন্ধত ৷ যাঁদও ইহা সেবনে 
ম্যালোরয়ার আক্রমণের সম্ভাবনা নাই, 
তব: যাহারা আক্রান্ত হইয়াছে তাহাদের 
ইহা নীরোগ কাঁরতে অক্ষম । 


২০১৯, 


ক্লোরো'লাস্ট : chloroplast সবুজ 
কণিকা ন্তহ্লাঘ্‌ (উদ্ভিদ্‌-বিদ্যা ) 
লেনস্‌ আকারের যে আণনুবীক্ষাণক 
আধারে বক্ষপন্রের বা, কাণ্ডের ক্লোরো- 
ফিল ভাণ্ডার জমা থাকে । “ক্লোমো- 
প্লাস্ট” দুষ্টব্য । 
ক্লোরোফর্ম chloroform ( রসায়ন- 
বিদ্যা) 
-- বর্ণহীন, মিষ্ট গন্ধযুক্ত, তরল জৈব 
যৌগ । সংকেত 07013, স্ফুটনাঙ্ক 
৬১. সে, গলনাঙ্ক_৬৩" সে। 
আপোঁক্ষক গুরুত্ব ১৫ । জলে সামান্য 
দ্রাব্য। ইহা স্বল্প-ক্ষণস্থায়ী অস্ব্রো- 
পচারে রোগীকে অচেতন করার জন্য 
ব্যবহার হয়। শতকরা ২-৩ ভাগ এই 
গ্যাস লোককে অচেতন করিয়া ফেলিতে 
পারে এবং অচেতন কাঁরয়া রাখার জন্য 
শতকরা ১-২ ভাগ যথেষ্ট ।. হজমের 
ওষধ হিসাবেও ইহা: ব্যবহার হয়। 
শিল্পে দ্রাবক রুপে বহ;বব্যবহৃত । 
ক্লোরোফিল chlorophyll পত্র হাঁরং 
ঘৃণা হিম (উদ্ভিদবদ্যা ) 
যে হরিং বর্ণ বস্তু থাকায় গাছের 
তাজা পাতার রঙ সবুজ ৷ বায়; হইতে 
উদ্ভিদেরা জলীয় বাষ্প ও কার্বন ডাই- 
অক্সাইড সংগ্রহ কাঁরয়া তাহাকে 
আলোক সংশ্লেয় ( photosyn- 
thesis) দ্বারা নিজ দেহে কার্বো- 
হাইড্রেটে পারণত করে । জীব-জগতের 
অস্তিত্ব ও উন্নাতির জন্য অপরিহার্য সেই 
পরকিয়ার জন্য ইহারাই সূর্যালোক হইতে 
শান্ত সয় করে । আযালকোহল ইত্যাদি 
জৈব দ্রাবকে ইহাকে দ্রবীভূত করিয়া 
কাঁরয়া নিৎ্কাঁশত করা হয় ও দুগন্ধি- 


২০২ বৈজ্ঞানিক আভধান 


নাশক হিসাবে ও গুষধ হিসাবে শিল্পে 
ব্যবহৃত হয় । 


ক্লোরোমাইসোঁটন chloromycetin 
(চাকৎসাশীবদ্যা ) 


আধ্বানক প্রাতজীব (Antibiotic) 
ওষধসমুহের অন্যতম৷ একপ্রকার 
ছত্রাককে গাঁজাইয়া ইহার উৎপাদন হয়, 
সংশ্লেষণ দ্বারাও প্রস্তুত হয় । রাসায়- 
‘নক নাম ক্লোরামফেনিকল (chloram- 
phenicol) | ইহা মৌখিক সেবনে 
টাইফয়েড জবর, টাইফাস, নিউমোনিয়া, 
আমাশয়, গনোরিয়া প্রভীত রোগের 
উপণম ঘটায় । 


ক্লোরোঁসস chlorosis 
নীক্তিগা ( উদ্ভিদ্‌-বিদ্যা ) 


পাণ্ডুরোগ 


গাছপালার একপ্রকার রোগ যাহাতে 
উহার হাঁরং অংশ নষ্ট হইয়া যায়। 
াকৎসা-শাস্ত্রে মানুষের দেহে এক- 
প্রকার রন্তাল্গতাকেও : এই নামে 
আঁভাঁহত করা হয়। যৌবনোদ্গমের 
গর হইতে ন্রিশ বৎসর বয়স পর্যন্ত যুব- 
তাঁদের মধ্যে এই রোগের প্রাদুভাব 
বেশী। 


খ 
খোরানা, Khorana, 
(১৯২২) 

ভারতবর্ষের উত্তরপ্রদেশান্তর্গত 
রাইপঢুরে জন্ম । ভারতের পাঞ্জাব বিশ্ব 
‘বিদ্যালয়ে শিক্ষা ৷ ১৯৪৫ |সালে এম. 


Hargovind 


লাহোরে গবেষণা করেন। অতঃপর 
ভারত সরকারের বৃত্তিলাভ করিয়া 
ইংলণ্ডের লিভারপুল বিশ্বাবিদ্যালয়ে 
গবেষণা করিয়া সেখানকার পি. এইচ. 
ভি, উপাধি পান ১৯৪৮ সালে । কিছ; 
{দন সুইজারল্যাণ্ডের জহীরখ শব- 
{বিদ্যালয়ে গবেষণা করেন ও এক সূইস্‌ 
মহিলাকে বিবাহ করেন। এখানেও 
তিনি ভারত সরকারের বৃত্তিভোগী 
{ছলেন। ১৯৫০-৫২ সালে কেম্বিজ 
িশ্বাবদ্যালয়ে ন্যাফল্ড ফেলোর্‌পে 
নোবেল পুরস্কারপ্রাপ্ত রসায়ন-ীবজ্ঞানী 
আলেক্জাণ্ডার টডের অধীনে জৈব 
রসায়নে জীবকোষের নিউক্লিয়াসের 
প্রজন সংক্রান্ত বিষয়ে গবেষণা করেন। 
১৯৫২ সাল হইতে ১৯৬০ সাল পর্যন্ত 
'্রাটশ কমনওয়েলথ রিসার্চ কাউন্সিলে 
জৈব রসায়ন বিভাগের প্রধান রূপে 
নিযুক্ত ছিলেন । ১৯৫৯ সালে কানাডার 
ব্রিটিশ কলাম্বয়া 1ব*্বাবদ্যালয়ে গবে- 
ষণায় রত থাকা সময়েই তানি সর্বপ্রথম 
জীবকোষের নিউীবিওটাইডকে সম্পূর্ণ 
রূপে সংব্লেষণ করিতে সমর্থ হন। এর 
জন্য তিনি আন্তর্জাঁতক খ্যাতিলাভ 
করেন। ১৯৬০ সাল হইতে তান 
'বদ্যালয়ে জীববিদ্যার অধ্যাপকরুপে 
নিষন্ত আছেন ও তাঁর পূর্ব গবেষণার 
অনূবাত্তি করিয়া চালয়াছেন। ১৯৬৬ 
সালে তান মাঁর্কন যন্তরাম্ট্েরে নাগ- 
দিকত্ব গ্রহণ করেন!  নিউীক্রওটাইড 
সংক্রান্ত. গবেষণার জন্য ১৯৬৮ 
সালে ফন্তভাবে নোবেল পদ্রস্কার 


এসাঁস ; উপাধি পান - ও কিছা্দন পান। 


বৈজ্ঞানিক অভিধান ২০৩ 


গ 
গডাড: Goddard, Robert 
Hutchings ( ১৮৮২-১১৪6 ) 
আমোঁরকান 'বজ্ঞানী। বংশ 
শতাব্দীতে বায়ুমণ্ডলের উপরতল ও 
মহাশুন্যে. রকেটচালিত. যন্মরপাঁত 
পাঠাইয়া সেখানকার বিবরণ সংগ্রহ 
করার কথা প্রথম চিন্তা করেন রুশ 
বিজ্ঞানী ৎসিওলকভ্‌ঙ্কি (15101 
1951৮ )। এ সম্বন্ধে তাঁহার পাঁর- 
কল্পনা ও গণনাদি তিনি ১৯০৩ হইতে 
১৯১৩ সালের মধ্যে প্রকাশ করেন। 
কিন্তু আমেরিকান বিজ্ঞানী গডার্ড 
১৯২৬ সালে প্রথম হাতেকলমে একাঁট 
রকেট প্রস্তুত করিয়া প্রায় ২০০ ফুট 
পর্যন্ত উৎক্ষেপ করেন ৷ আগেকার এই 
ধরনের সমস্ত প্রচেষ্টার সহিত ' গডার্ডে'র 
রকেটের বৈশিষ্ট্য এই যে ইহাতে তরল 
আক্সিজেন রূপে নিজের জ্বালানি রকেটটি 
নিজের মধ্যেই বহন করে। গডার্ড 
রকেটের ক্রমাগত উন্নতি কারতে 
করিতে ১৯৩৫ সাল নাগাদ : তাঁহার 
নির্মিত রকেটকে প্রায় দেড় মাইল 
উচ্চে ও প্রায় ঘণ্টায় ৫৫০ মাইল বেগে 
পাঠাইতে সক্ষম হন। তিনি রকেটের 
উৎক্ষেপণের পরে তাহার গতি নিয়ন্ত্রণ 
করারও এক পাঁরকল্পনা দেন। একাধিক 
দফায় রকেটের ভিন্ন ভিন্ন উৎক্ষেপক 
যন্ত্র ফোটাইবার কল্পনাও তিনি প্রকাশ 
করেন। এই সব কারণে -গডার্ডকে 
আমেরিকায় রকেট: বিজ্ঞানের 
জনক বলিয়া উল্লেখ করা হয়। : তিনি 
অবশ্য তাঁর প্রচেষ্টার সাম্প্রতিক যুগান্ত- 
কারা পরিণত দেখিয়া যাইতে পারেন 


নাই ৷ দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হইতেই 
তান মারা যান। 
গভর্ণর  (স্টীম) 


( steam ) 


. Governor 
(যন্ব্বিদ্যা) 

বাজ্পীয় যন্বের উদ্ভাবক জেমস: 
ওয়াট উদ্ভাবিত বাজ্পের নিয়ন্ত্রক 
যন্তাংশ। ইহাতে একটি উল্লদ্ব দণ্ডের 
গ্রীবায় একটি ফাঁপা অক্ষক (collar ) 
এমন ভাবে লাগানো থাকে যে উহা 
স্বচ্ছন্দে দণ্ডাট বায়া উপরে নীচে 
উঠিতে পড়িতে পারে।  অক্ষকটি 
কয়েকাট কব্জা ও চ্যাপ্টা ধাতুফলক 
দিয়া দুটি গোলাকার ভারী বলের 
সহিত যুক্ত অপরাঁদকে উহা একটি 
ভাল্‌বের সাঁহত যুক্ত । এই ভাল্‌ব 
যন্তে বাজ্প সরবরাহ করার নলের মুখে 
আল্‌গাভাবে লাগানো । যল্ল চালু 
হইলেই উল্লম্ব দণ্ডাট ঘুরিতে থাকে । 
বেশী বেশী বাঘপ যন্ত্রে ঢুকিলে বন্তাট 
জোরে চলে, দণ্ডাটও জোরে ঘ্যারতে 
থাকে, তাহাতে ভারা গোলকগহলি 
অপকোন্দুক শক্তিতে ( centrifugal 
০:০০) ছড়াইয়া পড়ে এবং কব্জার 
দ্বারা উপরের অক্ষকটি উঠিয়া পাঁড়লে 
ভালভ বাষ্প নলের মধ্যে চুকিয়া 
উহাকে আংশিক বন্ধ করিয়া দেয়। 
তাহাতে বাষ্প কম যাওয়াতে যন্দ্ের বেগ 
কমিয়া যায়, দ:গ্ডর ঘূর্ণনও কম হয়, 
গোলক দ:টি খুলিয়া পড়িয়া ভালভাঁটকে 
সরাইয়া লয় । তখন আবার বেশী বাষ্প 
ঢুকিতে পায় ও যল্তের বেগ বাড়ায় ৷ 
এইভাবে কতখানি: বাষ্প যন্রের মধ্যে 
িসউনকে ঠেলিবে তাহা স্বয়ংক্রিয়ভাবে 
নিয়ান্্ত হয়। ওয়াটের এই উদ্ভাবন 


২০৪ বৈজ্ঞানিক আভধান 


বাম্পীয় যন্তের কুণলতা যে বহুগুণে 
বাড়াইয়া ছিল তাই নয়, বাঁলতে গেলে 
ইহাই সকল প্রকার স্বয়ংক্রিয় যন্তের 
অগ্রদূত । 

গয়টার 01০ গলগণ্ড (বাঃ 
ও হিন্দী ) (চিকৎসা-বিদ্যা ) 

থাইরয়েড গ্রন্হির ব্যাধজানত গলার 
সামনের অংশের স্ফীতি। পানীয় 
জলে আয়োডিনের অভাব হইলে এই 
রোগ কোনস্থানের অধিবাসীদের মধ্যে 
ব্যাপক ভাবে দেখা দেয়। থাইরয়েড 
গ্রন্ছি হইতে আতারন্ত ক্ষরণ দ্বারা 
আয়োডনের অভাব পুরণ করার চেষ্টা 
হইতে স্কীতির উৎপত্তি হয় বলয়া 
শারীরাবদদের ধারণা । বর্তমানে 
আয়োডিন প্রয়োগ করিয়া ইহার 
প্রতিকার খুব সহজে হয়। 

গল রাডার 90811 Bladder 
ধপত্তাশয় (বাংলা ও হিন্দী ) ( শারীর- 
বত্ত)। 

যকৃতের একেবারে ডানদিকে যে 
অংশ (19৮০) তাহার নীচে ন্যাসপাতি 
আকারের বিল্লীগঠিত থাঁল। একটি 
জ্বজ্পদৈর্ঘেতর নালা দ্বারা যকৃতের 
সাঁহত যুক্ত । -যকৃং নিঃসৃত পিত্তরসকে 
সাত কাঁরয়া রাখাই ইহার কাজ। 
যকৃত হইতে 'পিত্তরস সর্বদা ক্ষারত হয়, 
কিন্তু বিশেষ প্রকারের খাদ্য পরিপাক 
ছাড়া উহার প্রয়োজন নাই; তাই সরা- 
সরি কষদ্রান্রে গেলে উহার অনেকখানি 
নষ্ট হয়, এই জন্য জমাইয়া রাখার 
ব্যবস্হা । যে নালী (৫০) দিয়া 
ধিত্তরস অন্দে যায় তাহার মুখে একটি 
গোলাকার অবরোধক (sphincter ) 


পেশী আছে, উহা সাধারণতঃ বন্ধ থাকে 
কাজেই পিত্তরস পিত্তাশয়ের দিকে 
চালয়া যায় ॥ পিন্তাশয় প্রয়োজনমত 
সঙ্কুচিত হইয়া অবরোধকের বাধা আতি- 
ক্রম কারিয়া পত্তরস অন্নে পেশীছাইবার 
ব্যবস্হা করে। 'পিন্তাশয় ৪০।৫০ ঘন 
সোণ্টিসিটার পত্র ধরিয়া রাখিতে 
পারে। পিত্তরস হইতে অধঃ ক্ষিপ্ত 
বালুর ন্যায় কঠিন কণা জাময়া যোগ- 
কারী নালী অবরুদ্ধ হইলে পি্তাগয় 
প্রদাহ হয়, তাহা হইতে ন্যাবা রোগের 
উৎপত্তি হইতে পারে । কঠিন কণা- 
গলে একত্রে জনাট বাঁধলে পাথরী 
(811-5190৩) হয় ।  চাকৎসকগণ 
ইহার যন্ত্রণা হইতে মন্ত কীরতে অদ্ব্রো- 
পচারের ব্যবস্হা করেন। 
গ্যাংগ্‌লয়ন Ganglion নাভগ্রান্হ 
মুৃক্তিক্কা (শারীরবদ্যা ) 

নাভতিন্রের স্হানে জ্হানে গণ 
কাকার কেন্দ্র যাহা হইতে সন্ষম 
নাভ তন্তুগরীল চতুর্দিকে ছড়াইয়া পড়ে। 
গ্যাংাগ্রন 8808675 লীগ (চাকৎসা- 
বিদ্যা) 

রন্তু চলাচল বন্ধ হইয়া দেহকলার 
বিনাশ. এই অবস্হা শুক ও আর্দ্র 
দুই প্রকারের হয়। রন্ত চলাচল 
একেবারে বন্ধ হইয়া গেলে আক্রান্ত 
কলাগৃঁল শুকাইয়া খাঁসয়া পড়ে। 
আর্দ গ্যাংগ্রীনে প্রদাহ হইয়া স্হানটি 
পচয়া উঠে ৷ সেই জন্য ইহাতে দুগ্ধ 
থাকে। সাধারণতঃ আঘাতজনিত 
হইলেও, কোন কোন রোগ হইতেও 
ইহার উৎপাঁন্ত হইতে পারে, যেমন 
মধুমেহ ৷ 


বৈজ্ঞানিক অভিধান ২০৫ 


গ্যাডোলনিয়াম 
(রসায়ন-বদ্যা ) 

{বিরল মৃত্তিক গোম্ঠীর (Rare 
Earths) এক ধাতব মৌল । চিহ্ন 0৫. 
পরমাণু সংখ্যা ৬৪,  পরমাণুভার 
১৫৬ ৯, আপোক্ষক গুরুত্ব ৭১৪ 
ধাতব লবণগীল বর্ণ হান । 
গ্যাবর Gabor, Demis (১৯০০- ) 
হাঙ্গেরীর বুডাপেন্ট শহরে জন্ম ও 
শিক্ষা । পরে বোন বিশ্ববিদ্যালয়ে 
উচ্চ শিক্ষা । ১৯৩৩ সালে জামানীতে 
নাৎসী তভুখানের পর ইংলণ্ডে 
চালয়া যান ও চ্হায়ী ভাবে বাস ও 
গবেষণায় নিযুক্ত থাকেন। হোলো- 
গ্রাফ আবিভ্কারের জন্য ১৯৭১ সালে 
পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার 
গান। 
গ্যাল্‌টন Galton, Sir Francis 
(১৮২২-১৯১১ ) 

ইংরাজ জীববিজ্ঞানী ৷ বর্তমান 
সংপ্রজনবিদ্যার (Eugeni০5) প্রাতষ্ঠাতা 
বলিয়া খ্যাত ৷ মন[ব্যচারত্রে বংশ- 
গাতির ( Heredity ) প্রভাব সম্বন্ধে 
চর্চা হইতে তিনি এ বিদ্যার পত্তন 
করেন, কিন্তু বংশগতি যে সকল বস্তুর 
উপর নির্ভর করে সে সম্বন্ধে সম্প্রতি 
এত বৈজ্ঞানিক তথ্য আহ্বত হইয়াছে যে 


gadolinium 


তাঁহার অনেক সিদ্ধান্তই সেকেলে হইয়া 
গিয়াছে । 

গ্যাল্‌ভানোমিটার galvano-meter 
(পদাৰ্থ-বিদ্যা ) 


প্রবাহ চালাইলে উহা বিক্ষিপ্ত হয়! 
এ বিক্ষেপ চৌম্বক ক্ষেত্রের ও বিদ্যং- 
প্রবাহের মানের উপর নির্ভর করে। 
ইহাই এই যল্তের  তত্বীয় ভিত্তি। 
কুণ্ডলীটির সহিত একটি নির্দেশক 
সুচী (pointer) বা ক্ষুদ্র আয়না ও 
তাহার উপর আপতিত আলোকরশ্মি 
দ্বারা কুণ্ডলীর সামান্যতম বিক্ষেপও 
দৃষ্টিগোচর করার ব্যবস্হা থাকে। 


PERMANENT 
MAGNET 


POINER AND COIL 


গ্যালভানাইজ্‌ড galvanised দণ্তা- 
লিপ্ত অভীন্ধন (রসায়ন-বিদ্যা ) 


লোহার চাদরের উপর : দগ্তার 
লেপন। ইহাতে লোহার চাদরে জঙ্গ 
ধরার সম্ভাবনা কম হয়। পর্বে 
গলিত দস্তা দ্বারা লেপন দেওয়া হইত 
এখন উচ্চ বায়? চাপ চালিত পিচকারী 
দিয়া লেপন দেওয়া হয়। আমাদের 
দেশে বালতি, স্নানের টব, ঢেউ 
খেলানো টিনের চালে ইহা বহু 
ব্যবহৃত ৷ 
গ্যালাকাঁদ ৪৪x) ছায়াপথ 
জান্কাহাাঁমা (জ্যোতিষ-বদ্যা)... 

অন্ধকার রাত্রিতে পারঙ্কার আকাশে 
স্বিনীর মত দেখা যায়; ইহা বহ; 
নক্ষত্র, নীহারিকা ও. পারমাণবিক 


২০৬ 


মেঘের পুঞ্জ। ইহাকেই ছায়াপথ বলে। 
ইহার অন্তর্গত অগণিত তারার মধ্যে 
একটি আমাদের সূর্য। সৌরজগৎ 
ইহার অন্তর্গত বলিয়া ইহার অন্যান্য 
অধিবাসীদের আমরা এত ঘন সাল্লীবজ্ট 
দেখি। ছায়াপথের ব্যাস আনুমানিক 
এক লক্ষ আলোক-বর্ধ। জ্যোতিষীরা 
অনুমান করেন যে, ইহা নিজের অক্ষের 
উপর ঘূ্ণমান। একবার ঘ্যারতে 
প্রায় বিশ কোটি বৎসর লাগে । শান্ত- 
শালী দ:রবীন ও রেডিও. দুরবীন 
সাহায্যে জানা গিয়াছে যে বিশ্বে 
এইরূপ অসংখ্য ছায়াপথ রহিয়াছে । 
এইরূপ প্রত্যেক ছায়াপথই আবার 
অগাঁণত তারা-পুঞ্জের সমষ্টি । 
গ্যালিয়াম ৫111 (রসায়নবদ্যা ) 
রূপালী রঙের ধাতব মৌল । চিহ্ন G৭, 
পরমাণু অঙ্ক ৩১, পরমাণুভার ৬৯" 
৭২, গলনাঙ্ক ২৯৭৮? সে, স্ফুটনাঙ্ক 
২০:৭০” সে, আপোক্ষিক গুরুত্ব ৫'৯। 
ইহা অল্প পারমাণে ভূপ্‌ষ্ঠে বহুবিষ্তৃত, 
তবে সাধারণতঃ দস্তার আকারক হইতে 
নি্কাশিত হয়। ইহা হাইড্রোক্লোরিক 
ও নাইীট্রক আযাসিডে দ্রাব্য । খুব বেশী 
উষ্ণতা-মাপক তাপমান যন্বে ইহা 
ব্যবহৃত হয় ॥ আলুমনিয়াম ও 
ক্যাডাময়ামের সহিত নানাপ্রকার 
সংকর ধাতু হয়। 

গ্যালালিও, ওGallileo :(.১৫৬৪- 
১৬৪২) চা 

অতি বিখ্যাত ইতালীয় বিজ্ঞানী ৷ 
তান জড়বস্তুর গাতসংক্রান্ত সূত্রগীল 
গ্রাথত করিয়া: নিউটনের গতীয় সূত্র 
গঢ়লৈর প্রণয়ন সহজ করেন। বায়ুর 


বৈজ্ঞানিক অভিধান 


যে ওজন আছে তাহা তিনিই প্রথম 
পরাক্ষা দ্বারা সাব্যস্ত করেন । তাঁহার 
স্পাতির উপগ্রহগহুল আবিষ্কার করেন, 
ছায়াপথকে তারাপুঞ্জ বলিয়া ধারতে 
পারেন, সৌরকলঙ্কের আন্তত্বও জানিতে 
পারেন। 'দঃরবীনযোগে গ্রহগন্লির 
গাঁত- পর্যবেক্ষণ করিয়া কোপার- 
নিকাশের সৌরকোন্দ্বিক তত্ব সমর্থন 
করেন এবং ত্জন্য তাঁহাকে ধমীঁয় 
নির্যাতন সহ্য কাঁরতে হয়৷ এক কথায় 
বর্তমান যুগের বিজ্ঞানের পরাক্ষা- 
মূলক পদ্ধাতির তানই প্রবর্তন করেন। 
গ্যালেনা 8167 সীসাঞ্জন ভীজাম 
জহম (রসায়নএবদ্যা ) 

সীসার মুখ্য আকারক, দেখতে 
চক্চকে, কেলাসত পাথর । সংকেত 
PS, কাঠিন্য ২৫। পাঁথবার প্রায় 
সর্বত্র পাওয়া যায়। ইহাতে সীসার 
সঙ্গে সর্বদা কিছু রৌপ্য মিশানো থাকে 
বাঁলিয়া রৌপ্য নিচ্কাশনেও ব্যবহৃত হয়। 
গ্যাস £৪৪ (রসায়ন ও পদার্থবিদ্যা ) 

জড় পদার্থের যে অবস্থায় নার্দ্ট 
আকারও থাকে না, আয়তনও থাকে 
না। এই অবস্থায় পদার্থের অণুগহাল 
এমন মুক্ত ভাবে চলাফেরা কাঁরতে পারে 
যে ইহারা আধারকে সম্পূর্ণ ভাবে 
পারব্যা্ত করিতে পারে, কাজেই আধা- 
রের আকার ও আয়তনই ইহার আকার 
ও আয়তন হইয়া পড়ে । জড় পদার্থের 
অন্য দুই অবস্থা কঠিন ও তরলের সহিত 
এইখানে পার্থক্য! অণদগ্ীলর ম্ত- 
(1066০ Theory of Gass ) উৎ- 


বৈজ্ঞানিক অভিধান ২০৭ 


পাঁত্ত। গ্যাসের উপর চাপ, তাহার ঘনত্ব 
ও উষ্ণতার সরল সম্বন্ধ আছে, তাহাদের 
যথাক্রমে বয়েলের সূত্র ও চার্লসের সূত্র 
(Boyle’s Law and Charle’s 
Law) বলে। যে গ্যাস এই সমন্রগ্ীলকে 
সম্পূর্ণ মান্য কাঁরয়া চলে তাহাকে জাত্য 
গ্যাস (perfect 6৭5) বলে । সব গ্যাসই 
একটা বিশেষ চাপে ও বিশেষ উষ্ণতায় 
জাত্য গ্যাসের মত আচরণ করে । 
আভোগাদ্রো নামে ইতালীয় বিজ্ঞানী 
গ্যাস সম্বন্ধে আর একটি প্রকল্প 
(Hypothesis ) উপস্থাপিত করেন, 
তাহার মর্ম এইরূপ ৪ “একই চাপ ও 
উষ্ণতায় সমস্ত গ্যাসেরই সম আয়তনে 
{বিরাজমান অণর সংখ্যা সমান”। প্রমাণ 
উষ্ণতায় ও চাপে অণন্দের এই সংখ্যাকে 
আভোগাদ্রো রাশ ( Avogradro’s 
number ) বলে। অথাৎ ০’ সেঃ 
উষ্ণতায় ও ৭৬ সেঃ মিঃ (পারদের) চাপে 
এক বর্গ সেন্টিমিটার গ্যাসে ২'৭ % 
১০৯টি অপু থাকে বালয়া হিসাব 
করিয়া দেখা গিয়াছে । 
গ্যাসোঁলন ৪asoline or gasolene 
(রসায়ন-বিদ্যা ) 

খনিজ তৈলের যে অংশ মোটর- 
ইঞ্জিনে ব্যবহৃত হয় তাহার আমেরিকান 
নাম, সংক্ষেপে গ্যাস (৪25) । 
গ্যাস্রপডা ৪৪507৮0০০৭৭ . উদরপাদ 
(প্রাণীনাবদ্যা ) 

মোলাস্‌কা পর্বের এক শ্রেণীর 
জলচর প্রাণী । ইহাদের পেচালো 
খোলা থাকে । নীচের দিকে পেটের 
কাছে পেশীযুন্ত পায়ের মত থাকে 
বলিয়া ইহাদের উদরপাদ  বলে। 


শামুক, শুক্তি, শঙ্খ ইহাদের উদাহরণ ৷ 
গাইগের Geiger, Hans (১৮৮২- 
১৯৪৭) 

জামনি পদার্থাবদ। তেজীক্কুয় 
আলফা রশ্মি লইয়া গবেষণার জন্য 
বিখ্যাত। তেজক্ক্িয়তা-মাপক যন্ত্র 
আবিচ্কার তাঁহাকে আজ সর্বজন পাঁর- 
চিত করিয়াছে । 
গাইগের মুয়েলার কাউন্টার 
Geiger Miiller Counter 

তেজাক্রুয় বস্তুকাণকার সন্ধান ও 
গণনা করার যন্তাবশেষ। ইহার মুল 
অংশ একাটি চোঙা ও তাহার অক্ষদ্বরূপ 
একটি পাঁরবাহী তার। চোঙার গা 
হইতে পাঁরবাহী পর্যন্ত বিদয্যুৎশান্তর 
{বভবান্তর সৃষ্টি করা হয়। কিন্তু উহার 
মধ্যস্থ প্রায় শুন্য স্থানের মধ্য দিয়া 
বিদযাৎক্ষরণ হইতে পারে না। কিন্তু 
এঁ স্থানে কোন তেজক্কিয় কণা গেলে 


COLLECTING 
WIRE 


CYLINDER 
CONTAINING 
IONIZED GAS 


200-VOLT BATTERY 


নলের মধ্যস্হ বিরল গ্যাসকণার সহিত 
ধাক্কা লাগয়া আয়নের সৃষ্টি হয় তখন 
এ স্হানের মধ্য দিয়া বিদন্যৎক্ষরণ হইতে 
পারে, এবং এ ক্ষরণ দৃষ্টিগোচর করার 
ব্যবস্হা থাকে । তেজাক্রয়তা নিরূপণের 
জন্য ইহা বর্তমানে সবাপেক্ষা ব্যবহৃত 


(২০৮ বৈজ্ঞানিক অভিধান: 


যন্ত্র । চিকিৎসায় রোগীর দেহাভ্যন্তরে 
তেজস্বিয় বস্তু ঢুকাইয়া বাহির হইতে 
এই যন্ত্র দ্বারা তাহার গতি পর্যবেক্ষণ 
করা যায়। 
গাইনান্ডো মর্ক gynando morph 
বলী-ুছন (জীব-বিদ্যা) 

যে জীবদেহে স্ত্রী ও পুংলিঙ্গ উভয় 
চিহ্নই দৃশ্যতঃ যুগপৎ বর্তমান । জনন 
কোষ বিভাজনের সময় কোনব্রমে একাঁট 
*-ক্লোমোসোম নষ্ট হইলে নাকি এইরুপ 
হয়। 
গ্রাইনেকলাঁজ gynecology ীহীা- 
নিষাল (চিঁকংসা-বিদ্যা ) 

চাঁকৎসাশীবদ্যার যে শাখায় স্ত্রী 
লোকের জননোন্দ্িয় সংক্রান্ত বিশেষ 
রোগগযীলর চচ করা হয় । 
গাউট ৪০৫ (1চাকৎসা-বিদ্যা ) 

রক্তে ইউারক আ্যাসিডের আঁধক্য- 
জনিত ব্যাধি। ইহাতে বুকের 
(kidney )র কাজও ব্যাহত হয়। 
হজমের গোলমাল, ক্ষদুধামান্দ্য, 
অস্বস্তি, স্নায়াবক উত্তেজনা প্রভাত 
ইহার গৌণ লক্ষণ। প্রত্যক্ষ লক্ষণ 
পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠে ব্যথা ও স্ফীতি। 
কখনও কখনও জবরও হয়। তরুণ 
আক্রমণের তীব্রতা উপশমের জন্য 
চাকৎসকরা কলাঁচীসন (colchicine) 
ও কার্টসোন ব্যবস্থা করেন । 
গাটা পার্চা gutta-percha টিক 


'চাঁচিয়া তরু ক্ষীর ( Latex) বাহির 


করিয়া তাহা হইতে তৈয়ারী হইত, এখন 
নিচ্কাশিত হয়। ইহার গাছের এখন 
চাষ হয়, ৪৮-৫৫ সেঃ পর্যন্ত উত্তপ্ত 
করিলে নরম হয়, তখন ইহা লইয়া 
গড়ন চলে ৷ রাবারের মতই ব্যবহার, 
বিশেষ করিয়া বিদন্তের অন্তরক 
হিসাবে তবে ইহা অত্যন্ত দাহ্য ৷ 

শান কটন ৪un cotton ( রসায়ন” 


ফুটাইলে ইহা প্রস্তুত হয়। বৈজ্ঞানিক 
নাম সেলুলোজ নাইট্রেট ( cellulose 
nitrate )| ইহা বিস্ফোরক হিসাবে 
ব্যবহৃত, বিশেষতঃ খনিতে পাথর 
ফাটানোর জন্য রাস্টিং জেলাটিন 
( blasting gelatin) তৈয়ারীতে 
ব্যবহৃত হয় । 
গান পাউডার gun powder বারুদ 
(রসায়ন-বিদ্যা ) 

মানুষের ব্যবহার্য প্রাচীনতম 
বিস্ফোরক । কবে ইহা প্রথম আবজ্কৃত 
হইয়াছিল জানা নাই তবে ইউরোপে 
ত্রয়োদশ শতাব্দীতে প্রচলিত হয়। 
চীনারা নাকি তাহারও আগে ইহার 
ব্যবহার জানত। শতকরা ৭৫ ভাগ 
সোরা ( Potassium Nitrate ) ১৫ 
ভাগ কাঠকয়লা ও ১০ ভাগ গন্ধক, 
ইহাই ইহার উপাদান । ইহাতে আগদুন 
না-দিলে ফোটে না, ইহার এইটাই 
সুবিধা কিন্তু ফুটিলে প্রচুর ধোঁয়া ও 
কালি পড়ে এইটি অস্ধা। এইজনা 


স্ব ক বি... সলাযার 


বৈজ্ঞানিক অভিধান 


এককালে কামান বন্দুকে ইহার ব্যবহার 
একচেটিয়া ছিল কিন্তু এখন ইহার 
যুদ্ধে ব্যবহার প্রায় পারত্যন্ত হইয়াছে । 
এখন বাজী তৈয়ারতে বহ ব্যবহৃত । 
গান মেটাল gun metal ( রসায়ন- 
বিদ্যা) 

ব্রোঞ্জ জাতীয় সংকর ধাতু । শত" 
করা ৮৮ ভাগ তামা, ১০ ভাগ টিন ও 
২ ভাগ দগ্ভা- ইহাই প্রমাণ ধাতুর 
উপাদান। তবে ৮৫ ভাগ তামা, ৫ 
ভাগ টিন, ৫ ভাগ দস্তা ও ৫ ভাগ সীসা 
দয়াও একপ্রকার সংকর ধাতুকে এই 
নাম দেওয়া হয়। 
গামা গ্লোবউাঁলন gamma globulin 


(শারারবৃত্ত ) 
রক্তে যে সকল প্রোটিন থাকে, 
রন্তমস্তু  গ্লোবিউালন (serum 


globulin )-গুল তাহার অন্যতম ৷ 
ইহার মধ্যে এক বিশেষ প্রকারকে গামা 
গ্লোবউলন বলা হয় । বাহিরের কোন 
বাঁজ বা বিষ দেহে প্রবেশ কারলে 
ইহারা নিজেকে আযা”্টবডিতে পাঁর- 
বর্তিত করে। 
গামা রেজ ৪৭01৪ ₹৭y5 বালা নিছা 
(পদার্থাবদ্যা ) 

তেঙ্গ্রিয় পদার্থসমূহ দ্বারা 
বিকার্ণ অতি হুস্ব দৈর্ঘেযর তাঁড়চ্চোম্বক 
তরঙ্গ। ইহাদের তরঙ্গ-দৈর্ঘ্য এক্স 
রাম্মর তরঙ্গ দৈর্ঘ্যের অপেক্ষাও কম । 
এই জন্য ইহাদের ভেদ্যতা বেশী। যে 
তেজাঁ্রয় বস্তু হইতে ইহারা নির্গত 
হয় তাহার উপর ইহাদের দৈর্ঘ্য নির্ভর 
করে এবং উহা '০৫ হইতে ৪ আযাংসষ্্রম 
একক পর্যন্ত হয় ॥ 


১৪ 


২০৯ 


গামেক্‌সান ৪ammexane (রসায়ন- 


বিদ্যা ) 
আলকাতরার উপজাত দ্রব্য হইতে 
প্রস্তুত. কাঁটনাশক যৌগাবশেষ। 


রাসায়নিক নাম বেনজীন হেক্সা- 
ক্লোরাইড, সংকেত 05015. গড়া 
ও দ্ুব উভয় রূপেই ব্যবহার হয় । 
গার্নেট &৪.21৪$ . তামাঁড় নামভা 
(জু বিদ্যা) 

মণি ও ঘর্ষক হিসাবে ব্যবহৃত 
খাঁনজীবশেষ । নরম পাথর হইলেও 
ঘর্ধণের কাজ ভালই করে ॥. চুনা 
পাথরের মধ্যে ইহার কেলাস পাওয়া 
যায়। রাসায়ীনক সংযীততে ধাতব 
উপাদান ম্যাগনেসিয়াম, আযালদামনিয়াম, 
অধাতব মৌল সালকন ৷ 
গালভান Galvani, Luigi (১৭৩৭- 
১৭৯৪) 

ইতালীয় চাকৎসক ৷  প্রাণীদেহের 
পেশীসমূহে বিদুৎ পারবাহিতা তিনিই 
প্রথম আঁবকার করেন। তিনি 
বোলোনা বি*বাবদ্যালয়ে শরার সংস্থান 
বিদ্যার অধ্যাপক ছিলেন । তান ব্যাঙ 
লইয়া একবার পরীক্ষা কাঁরতোছিলেন। 
এখানে কতকগুলি মরা ব্যাঙের ছাল 
ছাড়াইয়া একটি লোহার দণ্ড হইতে 
[পিতলের হুক দ্বারা ঝূলাইয়া রাখিয়া- 
fছলেন। তখন বিস্ময়ের সঙ্গে লক্ষ্য 
করেন যে যতবার ব্যাঙগনল হাওয়ায় 
দুলিয়া লোহার দণ্ডাটকে স্পর্ণ 
কাঁরতেছে ততবারই উহার পায়ে একটা 
আক্ষেপ হইতেছে । তাঁহার ধারণা ছিল 
যে দেহের ভিতরের একস্থান হইতে আর 


২১০ 


একস্থানে লোহার দণ্ডের মাধ্যমে 
বিদযুৎপ্রবাহ যাওয়াতেই এইরূপ 
ঘাঁটতেছে। ঘটনাটির সঠিক ব্যাখ্যা 
অবশ্য তাঁহার স্বদেশবাসী বিজ্ঞানী 
ভোলটা দেন, কিন্তু তাহা হইলেও 
তাঁহার এই প্রাথীমক কার্যের জন্য 
বিদযাৎপ্রবাহ উৎপাদনকারী মৌল 
সেলগদীলকে অনেকে গালভানিক 
ব্যাটারী আখ্যা দেন । 
গালেন Galen ( ১৩০-২০০ ) 
এীসয়ামাইনরে জন্ম । একাধারে 
চাঁকৎসক, শরীর-সংস্থানীবদ্‌, শারণীর- 
বৃত্তাবদ্‌ ও দার্শানক। ১৬৪ সালে 
তান রোমে বাস করিতে আরম্ভ 
করেন । তাঁহার চিকংসা-শা্ব্র সম্বন্ধে 
বহু পঢস্তক ছিল কিন্তু রোম সাম্রাজ্যের 
পতনের পর সেগুলি সব নষ্ট হয়। 
সখের বিষয় গ্রীক ভাষায় রচিত ওই 
পুভ্ভকগুুলি. আরবীতে অননবাদিত 
হইয়াছিল, পরে উহার লাতিন অনুবাদ 
হইতে বর্তমান. ইউরোপের নজরে 
আসে। তিনি পরীক্ষা কাঁরয়া দেখান 
যে ধমনীর মধ্যে রন্ত থাকে, কোন বায়ু 
নয় ৷ তাঁহাকে পাশ্চাত্য চাকৎসাশাস্দ্ের 
প্রীতষ্ঠাতা হিপোক্লাটিসের পর সবচেয়ে 
বড় চাকংসক বালিয়া গণ্য করা হইত 
এবং তাঁহার নির্দেশ ভ্রান্ত, অন্রান্ত 
সবই, ইউরোপে প্রায় ষোড়শ শতাব্দী 
অবাঁধ চাকৎসকগণ মানিয়া চালতেন। 
গাল ৪019 ) প্রাণী-াবদ্যা ) 
বহমশ্রুত সামদা্রক পক্ষীগোষ্ঠী। 
ইহারা মৎস্য শিকার করিয়া খায় এবং 
নাবিকদের যাত্রাপথে প্রায়ই অনুসরণ 
'করে।. ইহাদের উপরের ঠোঁট নীচের 


বৈজ্ঞানিক অভিধান 


ঠোঁটের অপেক্ষা লম্বা ও পায়ের 
আঙ্গুলগনলি হাঁসের ন্যায় চামড়া দিয়া 
জোড়া ৷ দৈর্ঘ্যে দশ হইতে আটাশ 
ইপ্সি পর্যন্ত হয়। পাঁথবীর সবন্র 
দেখা যায়, খতুভেদে ইহারা আবাসম্থান 
পাঁরবর্তন করে। 
গিয়ার ৪০৭ ( যন্ত্র-বদ্যা ) 

যান্ব্রিক বন্দোবস্ত বিশেষ । কার- 
খানার প্রধান সঞ্চালক শান্ত ( prime 
mover ) দ্বারা চালিত মুল দণ্ডের 
(Main shaft) দ্রুতিকে বিভিন্ন 
যন্বের সাঁহত সংযুক্ত শাখা দণ্ডের 
(Lay shaft ) উপযুক্ত দ্রুতিতে 
পারবার্তত করার জনা দন্তুর চক্রের 
( Toothed wheels ) মাধ্যমে 
ব্যবস্থা করা হয়। ভিন্ন ভিন্ন সংখ্যায় 
দন্তাবশিষ্ট চক্রগল মুল দণ্ডের গায়ে 
পষয়িক্রমে সাজানো থাকে । উহাদের 
ব্যাসও 'বাভন্ন । শাখাদণ্ডের উপরও 
এঁ প্রকার দন্তুর চক্র থাকে । উহাদের 
যোঁট উপযুক্ত তাহাকে সরাইয়া মূল 
দণ্ডের বিশেষ চক্রের সাহত লাগাইয়া 
শাখাদণ্ডের বাঞ্ছনীয় দ্রাত (92০০৫) 
পাওয়া যায়। 
1গয়েভার Giaever, Ivan (১৯২৭- ) 
নরওয়েতে জন্ম ও শিক্ষা । অর্ধ 
পাঁরবাহণী ( Semi conductors ) 
বস্তু সমূহের ভৌত ধর্ম সম্বন্ধে 
গবেষণা ও প্রযুক্তি বিদ্যায় প্রয়োগের 
জন্য ১৯৭৩ সালে যুজ্তভাবে পদার্থ 
বিদ্যায় নোবেল পুরস্কার পান । 
1গজার্ড gizzard সতী (প্রাণী- 
বিদ্যা ) 

পাখীদের দ্বিতীর পাকস্থলী । 


বৈজ্ঞানিক অভিধান 


ইহা খুব মজবুত-পেশী দ্বারা গঠিত 
এবং. প্রথম পাকস্থলীতে ভুন্ত খাদ্য ও 
হজমী রসের মিশ্রণকে চাপ: দিয়া 
সম্পূর্ণ মিশ্রিত কারয়া পারপাকের 
উপযুন্ত করা ইহার ' কাজ ৷  দন্তী 
প্রাণীদের দাঁত যে কাজ করে, ইহাদের 
দাঁত নাই বাঁলয়া সেই কাজ করে, 
ইহাদের দাঁত নাই বালয়া সেই কার্য 
কাঁরবার বিকল্প ব্যবস্থা । 
1গলূপ $$ ফুলকা ভীম (প্রাণী- 
বিদ্যা) 

জলচর প্রাণীদের {বিশেষ কাঁরয়া 
মৎস্যদের *বাসপ্রশ্বাস গ্রহণের প্রত্যঙ্গ, 
স্থলচর প্রাণীদের. ফুসফুসের অনুরুপ ৷ 
অমেরনদ*ডা প্রাণীদের ফুলকা প্রজাতি 
ভেদে দেহের ভিন্ন ভিন্ন জায়গায় 
থাকে। মাছেরা মুখ খ্যালয়া জল 
টানিয়া. লয়, তার পর গলায় দুই 
পাশের চাপে ফুলকার মধ্য দিয়া 
বাহিরে ছাড়িয়া দেয়, এ সময় জলে 
দ্রবীভূত অক্সিজেন ফুল্‌কার দ্বারা 
শোষিত হয় ও রন্ত দ্বারা বাহিত হইয়া 
মৎস্যদেহে ছড়াইয়া পড়ে । বর্জয কার্বন 
ডাইঅক্সাইডও অনুরুপ ভাবে ফুল্‌কার 
মাধ্যমেই নিত জলে দ্রবীভূত হইয়া 
বাহিরে যায়। 
গল Gibbs, Josiah Willard 
{১৮৩৯-১৯০৩ ) 

=আমোঁরকান পদার্থবিজ্ঞানী । 
( 0.9) পূর্ব উপকূলে 


ঠা ইয়েল, প্যারিস, 
হাইডেল-বেয়ার্গে শিক্ষা। ১৮৭১ সালে 


২৯৯ 


ইয়েলে গাণিতিক পদার্থাবদ্যার 
অধ্যাপক হন। গাণিতিক পদ্ধাততে 
তাপগাঁত ৷ বিদ্যায় (Thermo- 
dynamics ) অনেকগুলি তত্ব তিনি 
প্রমাণ কারিতে সমর্থ হন । ভেক্টর 
{বশ্লেষণ, আলোকের তীড়চ্টোম্বক 
তত্ব ও পাঁরসংখ্যানিক  বল-বিদ্যাতে 
( Statistical Mechanics ) তাঁহার 
বহ প্রকাশিত গবেষণা আছে । কিন্তু 
অসমসত্ব ({ Het:rogenous ) বদ্তু- 
গুলির রাসায়ানক বিক্রিয়ার. গাঁত 
সম্বন্ধে তাঁহার মূল তত্ব ফেজ রুল 
( Phase rule ) নামে জগদ্বিখ্যাত। 
1গবন ৪ibb০n৷ (প্রাণী-বিদ্যা ) 


দাঁক্ষণ-পূর্ব এশিয়ার বনমানষ 
{বশেষ | দৈর্ঘে প্রায় তিন ফুট, ওজন 
৭ কলো | রঙ বাঁচি, সাদা, ছাই, 
বাদামী আবার ঘোর কৃষ্কবর্ণ। হাত 
দন অদ্বাভাবিক লম্বা এবং সেই জন্য 
গাছের ডাল ধরিয়া ঝ়্ীলয়া একস্হান 
হইতে আরেকস্হানে নপুণতার সঙ্গে 
যায়। জাঁমতে সোজা হইয়া দ:পায়ে 
ভর দিয়া হাঁটিতে পারে। ফলফুল, 
পোকামাকড়, পাখীই ইহাদের আহার্য । 
চলাতি ভাষায় উল্লঃক বলে 
গয়ানো ৪৪৪7০ ( রসায়ন-বিদ্যা ) 

সামনীদুক পাখীদের. মলমত্র ও 
দেহাবশেষ হইতে কোন কোন দ্বীপে 
যে স্তুপ জয়া: উঠিয়াছে, [বিশেষ 
কাঁরয়া দাক্ষণ আমোরকার পেরু 
উপকূলে ৷ ইহাতে নাইট্রোজেন ও 
ফসফোরাস প্রচুর আছে বাঁলয়া ইহা 
হইতে খুব ভাল সার প্রস্তুত হয় । 


২১২ 


গুলসট্রান্ড 00115002710) 
( ১৮৬২-১৯৩০ ) 

সুইডেনজাত চক্ষু-চিকিৎসক ৷ 
চক্ষুর মধ্য দিয়া আলোকরাশ্ম কিভাবে 
ভিতরে যায় তাহার চর্চা করিতে কাঁরতে 
তান বিষম দৃষ্টি ( astigmatism ) 
সম্বন্ধে গবেষণা করেন ও ছানি কাটিয়া 
পরে কি রকমের চশমা সবাপেক্ষা 
কার্যকর তাহা নির্ধারণ করেন। এই 
জন্য তান ১৯১১ সালে নোবেল 
পুরস্কার পান। 
গেঙ্জার £৪5967 উষ্ণ প্রস্রবণ তস্ণীজ্ৰ 
(ভূগোল-বিদ্যা ) 

কোন কোন স্থলে ভূগর্ভ হইতে 
যে আবরাম বা সাঁবরাম গরম জলের 
বা. বাষ্পের ফোয়ারা উৎক্ষিপ্ত হয়। 
বৃঁষ্টরই জল কোন রম পথে পৃথিবীর 
অনেক গভীর প্রদেশে প্রবিষ্ট হইয়া 
গরম হয় এবং পরে প্রবেগপথে চাপের 
জন্য অন্য রম্ধ্ুপথে উৎক্ষিপ্ত হয়। যে 
সব স্থানে আগ্নেয়াগার বেশী আছে, 
সেই. সব. স্থানে ইহাদের আধিক্য 
দেখিতে পাওয়া যায়। ভূগর্ভে চাপে 
থাকায় জল স্ফুটনাঙ্কের বেশী উষ্ণতা 
প্রাপ্ত হইলেও বাহ্পে পরিণত হইতে 
পারে না, কিন্তু উৎক্ষিপ্ত হইলে ভূপ্‌ষ্ঠে 
কম চাপের স্থানে আসার সঙ্গে সঙ্গে 
বাচ্পে পারণত হয়৷ বাম্প উৎক্ষেপের 
ইহাই ইতিহাস । আইসল্যান্ড নামক 
শীতমণ্ডলের দ্বীপে এইরূপ বহু উষ্ণ 
প্রশ্রবণ আছে । 
গে-লুসাক Gay-Lussac, 
Joseph L. (১৭৭৮-১৮৫০ ) 

ফরাসী-বিজ্ঞানী ৷ প্যারিসে রসায়ন 


Allvar 


বৈজ্ঞানিক অভিধান 


শিক্ষা কারয়া ১৮০৬ সালে একোল 
পাঁলটেক্‌নিকে রসায়নের অধ্যাপক হন। 
পরে ১৮৩২ সালে জ'াদ“ দে প্লাঁতসে 
অধ্যাপক হন। তান থেলারের সহ- 
যোগিতায় সোডিয়াম ও পোটাসিয়াম 
পৃথক করার প্রণালী উদ্ভাবন করেন। 
গেল সাক সায়ানোজেন গ্যাস আবিষ্কার 
করেন। ইনি গ্যাসের রাসায়নিক 
বিক্রিয়া সম্বন্ধে এক খ্যাত সূত্র 
প্রণয়ন করেন তাহার মর্ম এই যে যদি 
কোন দুইটি গ্যাস সংয্্ত হইয়া আর 
একটি গ্যাসে পরিণত হয় তাহা হইলে 
তাহাদের আয়তনগনীলর মধ্যে অতি 
সরল অনুপাতে সম্পর্ক দেখা যাইবে । 
যথা হাইড্রোজেন ও ক্লোরিন গ্যাসযযুন্ত 
হইয়া হাইড্রো-ক্লোরিক আযাসিড গ্যাস 
উৎপন্ন করে, দেখা যায় যে এক আয়তন 
হাইড্রোজেন, এক আয়তন ক্লোরিনের 
সহিত সংযোগে দুই আয়তন হাইডো- 
ক্লোরিক আ্যাসিড গ্যাস উৎপন্ন 
কারয়াছে। ইহাকে গে-লসাক স[ত্র 
বলে ( Gay-Lussac’s Law ). 
গেসটল্‌ট সাইকোলাঁজ Gestalt 
[05075০01065 গেল্টলট্‌ (মনোঁবদ্যা) 
জার্মান মনোবিদ্‌ কোয়েলার (Dr. 
Kohler) ও তাঁহার সমর্থক এক 
শ্রেণীর মনোবিদদের প্রস্তাবিত মননের 
ব্যাখ্যা। ইহারা মনে করেন যে ইন্ন্িয়- 
গ্রাহ্য জগতের ছাপ মানুষের মনে 
সমগ্র ভাবে পড়ে অর্থাৎ প্রত্যক্ষ বস্তুর 
সম্পূর্ণ ধাঁচ (pattern ) টা একসঙ্গে 
মনে হয়, তার ভিন্ন ভিন্ন অংশ আসে 
না। যেমন একটা ত্রিভুজ দেখিলে 
ত্রিভুজের সমগ্র চিত্রটি মন গ্রহণ করে, 


বৈজ্ঞানিক অভিধান 


তাহার তিনটি কোণ বা তিনটি বাহ 
প্রত্যক্ষ কাঁরয়া মনে তাহা সমন্বয় করে 
না। সনেমায় বহু চিত্র পর পর 
পর্দার গায়ে পড়ে, কিন্তু আমাদের 
চক্ষ; ভিন্ন ভিন্ন ছবি না দেখিয়া ছাবি 
গ্ীলর সমণ্টিগত রুপ গ্রহণ করে। 
মনের পক্ষে অনুরুপ ঘটনা ঘটে বলিয়া 
ইহারা মনে করেন। এই তত্ব নানা 
পরীক্ষার লাব্ধ হইতে সমর্থন পাইয়াছে 
এবং শিশু মনোবিদ্যায় বিশেষ ফলদায়ী 
হইয়াছে । বর্তমান মনোবিদ্যার 
আসরে ইহাকে বেশ গুরু ভূমিকা 
দেওয়া হয়। 
গোনাডোদ্রীফন Gonadotrophin 
জলল-সলম্ত্রি-সহ্ন্ধা (শারার বিদ্যা ) 
*পটুইটার' গ্রন্থির পিছনের পিণ্ড 
(Lobe) হইতে ক্ষারত হরমোন 
{বশেষ । মনযুষ্য দেহে শংক্রাশয় ও 
{ডদ্বাশয়ের পাঁরণতি ও ক্রিয়াসাফল্য 
এই হরমোনের দ্বারা নিয়ন্লিত হয়। 
এই জন্য এই প্রত্যঙ্গগুি অপরিণত 
থাঁকলে বা উহাদের ক্রিয়া স্বাভাবিক 
না হইলে ইহা ওধধার্থে ব্যবহৃত হয় । 
গরবতী স্তীদের জরায়ুর অন্তর্গত 
ফুল ( placenta ) এই হরমোন 
ক্ষরণের ভার নেয় । 
গোঁনও মিটার 
গা মাণী (ভুবদ্য) 
কেলাসের কোণ মাপবার যন্ব্র- 
{বশেষ । বড় বড় কেলাস ইহার 
গায়ে বসাইয়া কোণ মাপা হয়। 
ছোট কেলাসের কোণ মাপিতে যন্র 
ব্যবহার করা হয় । একটি জ্যামিতিক 
চাঁদার (protractor) নীচের 


goniometer 


২১৩ 


অংশে একট ইস্পাতের নির্দেশক সচাঁ 
জ:ড়িয়া সরল গোনিও মিটার তৈয়ার 
করাযায়। 

গোমেদ Z€০৷ (খানজ পণ্ড ) 
গ্রহ বৈগণ্য প্রতিরোধে ব্যবহার্য মাঁণ। 
উপাদান জারকোনিয়াম ও সিলিকন । 


আপোক্ষক গুরুত্ব 47, আধাশক 
প্রাতসরণ 199, কাঠিন্য 751 
গোঁরলা-০:11% ( প্রাণী-বিদ্যা ) 

বৃহত্তম বনমানুষ, নৈসার্গক আবাস 
পশ্চিম আফ্রিকা । দৈর্ঘ্যে ৬ ফুট, 
ওজন ৬1৭ মন পর্যন্ত হয় । কৃষ্ণবৰ্ণ ও 
কৃষকেশ, লোমশ ৷ দুই হাতে ভর 
{দয়া প্রায় চতুচ্পদ প্রাণীর মত হাঁটে, 
যাঁদও সোজা হইয়া দাঁড়াইতে পারে । 
পায়ের আঙুল জমতে পাতিয়া চলে। 
কিন্তু হাতের আঙুল ভিতর দিকে ভাঁজ 
করা৷ ইহারা,নিরামিষাশী ও গাছে 
বাসা কাঁরয়া থাকে,  যাঁদও পরিণত 
বয়সীরা প্রায় গাছের নীচে মাটিতেই 
বাস করে সাধারণতঃ শান্তপ্রকীতর, 
তবে আক্রমণ করিলে বা-বিরন্ত কাঁরলে 
অবশ্যই ক্ষোপয়া ষায়। 

গোলাগ Golgi, Camillo 
( ১৮৪৩-১৯২৬) 


২১৪ বৈজ্ঞানিক অভিধান 


ইতালীর রোগনিদান তত্বাবদ্‌ 
( pathologist ) | পাভিয়া বিশ্ব- 
বিদ্যালয়ে শিক্ষা, পরে সেখানকারই 
অধ্যাপক । ম্যালেরিয়া পরজীবী বীজ- 
দের লইয়া গবেষণা করিয়া তিনি 
তিনটি নূতন প্রজাতি আবিষ্কার করেন। 
কিন্তু তাঁহার আসল খ্যাতি তাঁহার 
নার্ভদের সংস্থান সংক্রান্ত গবেষণার 
জন্য। তাঁহার দ্বারা উদ্ভাবিত নার্ভ সেল 
গললৈকে সিল্ভারনাইট্রেট দ্বারা রাঞ্জত 
কারবার পদ্ধতি, যাহারা নাভ তন্ত্র লইয়া 
গবেষণা করেন তাহাদের বিশেষ সবি 
ধার কারণ হইয়াছে ৷ ‘তান প্রমাণ করেন 
যেনার্ভজালকাগযাল স্বয়ংসম্পূর্ণ তন্ন 
নয়, তাহারা পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গী 
ভাবে শৃঙ্খীলত। ইহাই এই বিষয়ে 
তাঁহার সর্বাপেক্ষা মহৎ অবদান । তিনি 
১৯০৬ সালে কাজল (0811)-এর সহিত 
'যুদ্মভাবে নোবেল পুরস্কার পান। 
'শেষজীবনে তিনি একাঁট অনারোগ্য 
রোগীদের আশ্রমের চাকৎসক হন৷ 
গোলড £০1৫ স্বর্ণ [ বাংলা ও হিন্দী 
(রসায়ন-বিদ্যা ) 

'ধাতব মৌল ৷ চিহ AU, পরমাণু 
অঙক ৭৯, পরমাণু ভার ১৯৭, 
গলনাঙক ১০৬৩? সেঃ, স্ফুটনাঙ্ক 
২৯৭০" সেঃ, আপোঁক্ষক গুরুত্ব 
১৯1৪৩ । ভূপ্‌ষ্ঠে শিলাদের মধ্যে 
মস্ত অবস্হায় পাওয়া যায় বালয়া এবং 
উজ্জ্বলতার জন্য স্বর্ণ মানুষের 
প্রাচীনতম পাঁরচিত ধাতুদের মধ্যে 
অন্যতম | ইহা আ্যাসিড ও ক্ষার দ্বারা 
সহজে আক্রান্ত হয় না: বাঁলয়া এবং 
ইহার বর্ণের ওজ্জবল্য সহজে নষ্ট হয় 


না বলিয়া ইহা মূল্যবান ধাতু এবং 
অলঙ্কার ও মুদ্রা প্রন্তযুতে ব্যবহৃত 
ইহাকে পিটাইয়া খুব মাহ পাত 
প্রস্তুত করা যায় এবং টানিয়া খুব সরু 
তারও প্রস্তুত হয়। সোনার পাত 
৯৯১০-৬ সোশ্টামটার পর্যন্ত মিহি 
করা যায়। কোয়ার্জ শিলার মধ্যে 
আবিমিশ্র অবস্হায় পাওয়া যায়। এ 
শিলা গ.্শ্ডাইয়া পারদে বা সায়ানাইড 
দ্রবণে দ্রবীভূত কয়া স্বর্ণ নিচ্কাশিত 
করা হয়। ইহা খাঁটি অবস্হায় এত 
নরম যে, কোন বন্তদ় গঠনের কাজে 
আসে না, তাই রৌপ্য ও তামা খাদ 
মিশাইয়া গঠনোপযোগাী সোনা তৈয়ারি 
করা হয়। ১৪ ক্যারেট্‌ সোনায় 
শতকরা ৫৮৫৩ ভাগ সোনা থাকে । 
গোলড্‌শ্মিড্ট, প্রণালী 20105015710 
process (রসায়ন-বিদ্যা ) ৃ 
আ্যালুমিনিয়াম গুড়া মিশাইয়া 
অক্সাইড... আকাঁরক হইতে ধাতু 
নিভ্কাশনের পদ্ধীত। আযালুমিনিয়াম 
গুড়া ও ধাতব অক্সাইডকে গরম 
করিলে আযলযমনিয়াম_ অকাঁসজেনের 
সাঁহত মিলিত হয় এবং এত তাপ উৎপন্ন 
হয় যে অকাঁসজেনবিষ্যন্ত ধাতু গালত 
পিশ্ডের আকারে নীচে পাড়িয়া যায় । 
দুর্গল মুচিতে ( refractory 
crucible) এই প্রক্রিয়া করা হয় । 
ক্লোমিয়াম, কোবালউ, ম্যাঙ্গানীজ 
প্রভৃতি ধাতু এইভাবে প্রথম নিচ্কাশিত 
হইয়াছিল । be 
গোলডস্টাইন, Goldstein, Joseph 
L (১৯৪১- )। আমেরিকার 


বৈজ্ঞানিক অভিধান ২১৫, 


বসবাস কারী ৷ জীব কোষের মধ্যে 
লঘু রিবোপ্রোটল 7০০০০: সমূহের 
অভাবে যে রক্তে কোলেস্টেরল পাঁরমাণ 
বাড়ে এবং ধমনীগুলি কঠিন হইয়া 
হৃদরোগের সৃষ্টি করেএই আবিচ্কারের 
জন্য টেক্সাসের _ 1বদ্বাবদ্যালয়ের 
সতীর্থ Michel. S. Brown এর 
সহিত যুগ্ম ভাবে ১৯৮৫ সালে 


নোবেল প্ঢুরুকার পান । 
গোপ Gauss, Karl F. ( ১৭৭৭- 
১৮৫৫) 

জার্মান-গণিতজ্ঞ ও বিজ্ঞানী । 
তঁড়চ্চোম্বক ক্ষেত্রের গাণিতিক 


[িশ্লেষণের জন্য খ্যাত।  চৌদ্বক 
ক্ষেত্রের তাঁরতার একক তাঁহার নামে 
আঁভাহত ছিল। 
গ্র্যাঁভটেশান gravitation মহাকর্ষ 
মৃহজা্ষণত ( পদার্থ-বিদ্যা) 

যে আকর্ষণ দ্বারা বিশ্বের সকল 
জড় বস্তু অন্য সকল জড় বস্তুকে 
আকর্ষণ করে। ইং্রাজ গাণিতিক 
নিউটন ইহার প্রথম ব্যাখ্যা করেন এবং 
এই সিদ্ধান্ত: করেন যে দর্টট জড় 
বস্তুর মধ্যে পারদ্পারক আকর্ষণী শান্তি 
বস্তু দুইটির ভরের সমানুপাতিক ও 
তাহাদের. মধ্যের দুরত্বের বর্গের 
ব্যস্তান;পাতিক ৷ মহাকর্ষ শান্তি বিশ্ব- 
ব্যাপী বলিয়া জ্যোতিষে গ্রহনক্ষত্রের 
অবস্থিত ও গাঁত সম্বন্ধে নিউটনের 
সূত্র গণনায় অসাধারণ সাফল্যলাভ 
কারয়াছে। নিউটনের সতরানুষায়ী 
এই সব গণনায় যে অতি সামান্য টি 


আইনস্টাইন তাঁহার আপোক্ষিকতাবাদ 


( Relativity Theory ) অনুসারে 
তাহার সদব্যাখ্যা দিয়াছেন । 
গ্র্যাভাঁট £:৪515 - আভকর্ষ যহতে 
(পদাৰ্থ-বিদ্যা ) এ 

যে শন্তি পৃথবীর সমস্ত বস্তুকে 
আপনার কেন্দ্রাভিমনুখে আকর্ষণ করে । 
এই শান্ত আছে বালিয়াই বস্তুর ওজন 
বহঁঝতে পার । নিউটনের : গতীয় 
দ্বতীয় সত্ৰ অন;সারে শন্তির পরিমাণ 
ভর ও ত্বরণের গুণফলের সমান, তাই 
অভিকৰ্ষ শান্তকে ত্বরণের : পারমাপ 
দ্বারা প্রকাশ করা হয় এবং একক ভরের 
বন্তুর উপর আঁভকর্ষ'জানত৷- ত্বরণের 
পরিমাণ ৯৮১ সোণ্টমিটার প্রতি 
সেকে'ড প্রাত সেকে'ড বলিয়া ধরা 
হইয়াছে । ih 
গ্রানাইট granite ( ভ:-বিদ্যা ) 

মোটা  কেলাস সম্বালত আগ্নেয়- 
শিলা বিশেষ । গলিত শিলা শাঁতল 
হইয়া ইহাদের উৎপত্তি । ইহাদের 
মধ্যে ফেল্‌সপার, কোয়ার্জ ও অভ্রের 
টুকরা (বক্ষিপ্ত অবস্থায় পাওয়া যায়। 
রঙ হয় লাল নয় ছাই রঙের, আর 
পৃথবীর প্রায়. সকল স্থানেই বিরাট 
আকারের গ্রানাইট স্তুপ দেখা যায়। 
খুব কঠিন বলিয়া ভাল: পালিশ হয় 
এবং স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে ইহা 
বহ; ব্যবহৃত । 
গ্রানট, Granit, Ragner (১৯০০-) 

ফনল্যান্ডবাসী চিকংসক.। হেল্‌- 
সিন্‌কি বি*বাঁবদ্যালয় হইতে চাকৎসা- 
বিদ্যায় স্নাতক |. ১৯২৯-৩৭. সাল 
পর্যন্ত এখানে শিক্ষকতা করেন। 
অক্সফোর্ডে ও পেনাসিলভ্যানিয়া 


২১৬ 


বিশ্ববিদ্যালয়ে নার্ভ সংক্লান্ত গবেষণা 
করেন। ১৯৪০ সাল হইতে স্টক্‌- 
হোল্‌মের রয়াল কেরোলিন 
ইন্সটিটিউটের সত সংশ্লিষ্ট ও 
১৯৪৫ সাল হইতে সেখানকার অধ্যক্ষ ৷ 
১৯৫৬ সাল হইতে তান নিউইয়র্কের 
রকফেলার বিশ্বাবদ্যালয়ে অতিথি 
অধ্যাপকরূপে নিয়োজিত আছেন। 
আক্ষিপটের নাভ'গীল আলোকসম্পাতে 
কিভাবে সাড়া দেয় তাহাই তাঁহার ৪০ 
বৎসর ব্যাপী গবেষণার িষয়। এ 
সম্বন্ধে তাঁহার গযুরত্বপচর্ণ অবদানের 
জন্য ১৯৬৭ সালে যনুন্তভাবে নোবেল 
পুরস্কার পান। 
গ্রাফ ৪৮0) লেখ উত্তলিন্ন ( গণিত- 
বিদ্যা ) 

দুইটি চল রাশির পারস্পারক 
সম্বন্থকে প্রকট করার জন্য আঁঙ্কত 
চিত্র । ইহাতে চল রাশ দুটিকে দুইটি 
সমকোণ সরল রেখার অংশ হিসাবে 
অনুপাত রেখা দ্বারা দেখানো হয় । 
গণিতে, পরিসংখ্যানে (518656103 ) ও 
বিজ্ঞানের সকল শাখায় ইহাদের গুরু 
ভুমিকা । 
গ্রাফ্‌ট 028 জোড় কলম ধান্য তন 
( উাদ্ভিদ-বদ্যা ) 

এক গাছের মূল, কাণ্ড বা শাখাতে 
আর এক গাছের একাট শাখা বা কু“ড় 
এমন ভাবে যাঁদ জ্নীড়য়া দেওয়া যায়, 
যাহাতে দুইটি একত্র মিলিয়া যায় 
এবং দ্বিতীয়টি বাড়িতে থাকে, তাহা 
হইলে তাহাকে কলম বাঁধা বলে। 
ইহার উদ্দেশ্য (১) যে সব উদ্ভিদের 


বৈজ্ঞানিক অভিধান 


বীজ হয় না বা বাঁজ হইতে সহজে 
চারা বাহির হয় না, তাহাদের রোপণের 
ব্যবস্হা (২) অনুপযুক্ত মৃত্তিকায় বুক্ষ- 
রোপণ (৩) দই ভিন্ন প্রজাতির বৃক্ষের 
গুণগুলির সমন্বয় করা (8) তাড়াতাড়ি 
ফসল পাওয়া ইত্যাদি । আমাদের দেশে 
এই প্রথা বহুদিন হইতে সংপ্রচালিত এবং 
বিশেষ কারয়া আমের ক্ষেত্রে যত রকমের 
ভাল ও স্বাদ আম সকলই 
এইভাবে কলম করা গাছ হইতেই 
ফলে। অন্যান্য ফলগাছের ক্ষেত্রেও 
এই প্রথায় খুব ভাল ফল পাওয়া যায়। 
গ্রাফাইট graphite ( রসায়ন-বিদ্যা ) 

কার্বন মৌলের অন্যতম রূপ ৷ ইহা 
নরম, কেলাসিত, ধুসর বা কৃষ্বর্ণ ও 
ধাতব দয্যতিবিশিষ্ট । আপেক্ষিক গ:রত্ব 
২'২। ইহা বিদযতপ্রবাহের অত্যন্ত 
সপারবাহী। ইহার খনি ইংলন্ড, 
সিংহল, আমেরিকার যয্তরাম্ট্র, চেকো- 
স্লোভাকিয়া, ইতালী, রূুমানিয়া প্রভৃতি 
দেশে আছে । বন্তপাতিতে ঘর্ষণ উপশম 
করার জন্য (যেখানে তৈল দেওয়া 
চলে না), বৈদন্যাতক চুল্লীতে তড়িৎ 
দ্বার হিসাবে ও পেনসিলের “সাস” 
রুপে ইহার খুব ব্যবহার । পার- 
মাণাঁবক ববক্রিয়কে ( reactor ) 
বিচ্ছযীরত কণার বেগকে প্রশমিত করার 
জন্য ইহা ব্যাপক ভাবে ব্যবহৃত হইতেছে, 
তবে খানিজ গ্রাফাইট উহার পক্ষে যথেষ্ট 
শুদ্ধ নয় বায়া বিশুদ্ধ পেট্রোলিয়াম 
কোককে পিচ দিয়া মাখাইয়া ২৮০০ 
কৃত্রিম উপায়ে গ্রাফাইট তৈয়ার করা 
হয়। 


বৈজ্ঞানিক আঁভধান 


গ্রাম 2111৩ (পদার্থাবদ্যা ) 


ভরের বৈজ্ঞানিক একক। ইহা 
আন্তজ্ীতিক ওজন ও পরিমাপ সংচ্ছায় 
( International weights and 
Measures Institute) রক্ষিত 
একটি প্ল্যাটনাম ইরিডিয়াম সংকর 
ধাতু পিণ্ডের ভরের এক সহস্রাংশ এবং 
৪* সেঃ উষ্ণতায় এক ঘন সোণটামিটার 
জলের ভারের প্রায় সমান। পরমাণযু 
ভার, তুল্যাঙ্ক, আণাঁবক ভার ইত্যাদি 
কতকগুলি রাসায়নিক অনুপাত যখন 
স্হূল অঞ্কে প্রকাশ করা হয়, তখন 
তাহার আগে গ্রাম কথাটি বসাইয়া 
দেওয়া হয় যেমন গ্রাম পরমাণু ভার 
( gramme-atomic weight ), গ্রাম 
তুল্যাঙ্ক ( gramme equivalent ) 
গ্রাম আণবিক ভার (gramme 
molecular weight ) ইত্যাদি, ইহার 
অথ অক্সিজেনের ক্ষেত্রে যথাক্রমে, 
১৬ গ্রাম, ৮ গ্রাম ও ৩২ গ্রাম পরিমাণ 
অক্‌সিজেন। 
গ্রাম পাঁজাটভ ৪ram positive 
সাম লী (চাকৎসা-বিদ্যা ) 
ক্রিস্‌চিয়ান জোয়াকম গ্রাম ( Hans 


Cristian Joackim Gram) 
দ্বারা ১৮৮৪ সালে উদ্ভাবিত এক 
রঞ্জক যা সকল ব্যাক্‌টারিয়াকে রাঞ্জিত 
করে। ডিপথারিয়া, আনথঢাক্‌স, 
নিউমোনিয়া ইত্যাদি রোগের বাঁজের 
এই ধর্ম। যাহারা গ্রাম উদ্ভাবিত 
রঞ্জক দ্বারা রাঞ্জত হয় না তাহাদের 
গ্রাম নেগেটিভ (gram negative ) 


২১৭ 


বলে। ক্ষমার বাঁজ ইহাদের মধ্যে 
সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ৷ 
গ্রামাসাডন gramicidin (চিকিংসা- 
বিদ্যা) 

আযাশ্টবায়োটিক ওষধ বিশেষ । 
রকফেলার ইনস্টিটিউটের দুবো নামক 
বিজ্ঞানী মাটিতে যে সকল জীবাণু 
থাকে তাহাদের মধ্যে ব্যাসিলাস 
ব্রেভস ( Bacillus brevis) হইতে 
গ্রামিসিডিন: ও টাইরোসাডন নামে 
দুটি ওষধ আঁবচ্কার করেন, যাহাদের 
ব্যাক্‌টিরয়া-ধৰংসী শান্তর প্রমাণ 
পাওয়া গেল। ইহারা পেপ্টাইড 
শ্রেণীর প্রাণ রাসায়নিক যৌগ । 
স্ট্যাফলোকক্কাই, নিউমোকক্কাই' 
প্রভাত ব্যাক্‌টিরিয়াকে সত্বর বিনাশ 
করে, তবে রন্তের লাল কাঁণকাও ইহার 
দ্বারা ধ্বংস হয় বলয়া ইহা সহজে 
ব্যবহার করা হয় না। কিন্তু গবাদি 
পশুদের কোন কোন রোগে ইহা 
খুব কার্যরা। 
গ্রাহামের ডাফউসান ল Graham's 
Law of diffusion গ্রাহামের ব্যাপন 
পত্র সাম ন্কা নিজংগা নিল (পদার্থ 
বিদ্যা) 

অতি ক্ষুদ্র ছিদ্রের মধ্য দিয়া গ্যাস 
যে ভাবে নিক্কান্ত হয় তাহার চচচা 
করিয়া স্কট বিজ্ঞানী গ্রাহাম এই 
সিদ্ধান্তে উপনীত হয় যে একই উষ্ণতা 
ও চাপে গ্যাসগন্ীল তাহাদের গাঢত্বের 
বগ্গমূলের ব্য্তান পাতে ( Inverse 
70০) ক্ষুদ্র ছিদ্রের মধ্য দিয়া নিঃসৃত 
হয়। উহার গাণিতক রূপ 


1 
£*ত্র যেখানে ? = নিচ্মণের 


২১৮ 


হার আর d= ঘনত্ব বা গাঢ়ত্ব। 
গ্রিড ৪ (পদার্থাবদ্যা ) 

(১) রেডিও ভালভে আযানোড ও 
ক্যাথোড ছাড়া অন্য সকল তাঁড়দ্‌ দ্বার 
গ:চ্ছের সামান্য নাম । 

(২) ভিন্ন ভিন্ন বিদুৎ উৎপাদক 
কেন্দ্র হইতে উৎপন্ন বিদুৎ শাল্তকে 
একই পাঁরবহন ব্যবস্হার ( tran5- 


mission system ) সাহায্যে 
বিতরণের প্রায়োগক নাম । 
1গ্রার Grignard,  Faneois 


Auguste Victor ( ১৮৭১-১৯৩৫ ) 
ফরাসী রসায়নবিদ্‌। শেরবূর্গ 
শহরে জন্ম, লিয়* বিশ্ববিদ্যালয়ে গণিত 
পড়ার ইচ্ছা ছিল কিন্তু জৈব রসায়নে 
আকৃষ্ট হন এবং এখানে পাঠ শেষ 
করিয়া এখানেই প্রায় জীবনভোর 
অধ্যাপনা করেন। ম্যাগনেসিয়াম 
ধাতুর সত যৌগ, রাসায়নিক যৌগ- 
দের ব্রোমাইড ও আয়োডাইড লবণকে 
ইহার দ্রবে সংযোগ করিয়া এক প্রকার 
ধাতব জৈব যৌগ, আবিষ্কার করেন, 
ইহা তাঁহার নামে গ্রিঙার বিকারক 
( grignard’s reagent ) নামে খ্যাত 
এবং এগনীল বহু প্রকার জৈব রসায়ন 
যৌগ সংশ্লেষণে সহায়তা করে। এই 
প্রকার সংশ্লেষণকে 'গ্রিঙার বিক্রিয়া 
( grignard’s reaction ) বলে এবং 
এই আবিষ্কারের জন্য তান ১৯১২ 
সালে তাঁহার স্বদেশবাসাঁ রাসায়নিক 
সাবাতিয়ের সহিত যুগ্মভাবে নোবেল 
পুরস্কার পান। 
গ্রীন সোপ ৪৫৫ 90৪0 (রসায়ন-বিদ্যা) 
উীদ্ভঙ্জ তৈল ও পটাশ ক্ষার দ্বারা 


বৈজ্ঞানিক অভিধান 


প্রদ্ভুত নরম সাবান। ইহা চর্মরোগে 


উপকারা বালিয়া চাকৎসকগণ ব্যবহারের 
ব্যবস্থা দেন। ব্রণ নবারণের জন্যও 
ব্যবহার হয় । 


গ্লকোমা ৪৭০০৭ (চীকৎসা-বিদ্যা) 

চক্ষুরোগ বিশেষ । ইহাতে চক্ষুর 
'ভিতরকার তরল পদার্থের আধিক্য ঘটে 
এবং তজ্জানত চাপে দৃগযন্বের নার্ভ 
গুলৈ ন্ট হইয়া অন্ধত্ব ঘটায় ৷ 
কণীনিকা (115) কে অচ্ছোদ পটলের 
(০০76৪. ) উপর ঠোঁলয়া দিয়া 
ভিতরের তরল বস্তুর নিচ্রমণের পথ 
বন্ধ করিয়া দেয় । চোখে যন্ত্রণা ও 
আলোর চারপাশে রাঁওন ছটা দেখা 
ইহার প্রারম্ভিক লক্ষণ ৷ বার্ধক্য হইতে 
অথবা বেরিবোরি প্রভাতি রোগ হইতে 
এই অবস্থার উৎপত্তি হয় । অনেক ক্ষেত্রে 
অস্ত্রোপচারে ইহার প্রাতকার করা হয়। 
গলবারের সল্ট 19095 salt 
(রসায়নশীবদ্যা ) 

কেলাসিত সোডিয়াম সালফেটের 
বাঁণাজ্যক নাম, সংকেত Naঃ 99৬. 
10 [5091 চাঁকৎসায় বরেচক 
হিসাবে ব্যবহৃত হয় । 
গ্ল্যান্ডস্‌ 81859 গ্রান্ছ | বাংলা ও 
হিন্দী ] (শারীরবৃত্ত) 

প্রাণী দেহের কোষ গচচ্ছ যাহা 
হইতে রস ক্ষরণ হয় ॥ এই ক্ষরণগীল 
প্রাণীদের জীবলীলার পক্ষে অপরিহার্য ৷ 
মানুষের দেহের গ্রন্ছিগনল প্রধানতঃ 
দুই শ্রেণীর, লাঁসকাবহ (15701 
801০) গ্রন্থি ও অন্তগ্রীন্হ ( end০- 
০10৩) | লসকাবহ গ্রন্হিগূলি দেহের 
প্রায় সব স্থানে ছড়াইয়া আছে। ইহাদের 


বৈজ্ঞানিক অভিধান ২১৯ 


ক্ষরণ শিরার মধ্য দিয়া রক্তে মিলিত 
হয়, ইহারা কতকটা ছাঁকনির কাজ 
কারয়া রন্তকে দূষিত বস্তুর সংক্রমণ 
হইতে রক্ষা করে। অন্তগ্রঞ্থ অগ্ন্যাশয়, 
পিটুইটারি ইত্যাদি । এই ধরনের গ্রন্থি 
মাণ্তি্ক হইতে আরম্ভ কারয়া শ্রোণি 
পর্যন্ত সর্বত্র আছে । লোমকুপের ঘর্ম 
নিষ্্রাবা গ্রন্ছি চর্মের অধিকাংশ স্থানেই 
আছে ৷ কতকগুলি গ্রন্থি তাহাদের ক্ষরণ 
বিশেষ নালীর মধ্য দিয়া যেখানে 
তাহার ব্যবহার সেইখানে লইয়া যায়, 
উহাকে বাহ্র্রীন্হ (exocrine 
glands ) বলে। লালা গ্ৰান্থ সকল 
(salivary glands) ইহার প্রকৃষ্ট 
উদাহরণ ৷ 
গ্ল্যাণ্ডার্স' £180879 ( পশু-চিকিৎসা. 
বিদ্যা ) 

অশ্ব, অশ্বতর, গর্দভ ও অন্যান্য 
জন্তুদের সংক্রামক রোগ বিশেষ ৷ এই 
রোগ মন[ষ্যদেহেও সংক্কামত হইতে 
পারে৷ এই জন্য বিপজ্জনক । ইহার 
লক্ষণ কতকটা ঘক্ষ্মার ন্যায়। পোষা 
জন্তুর মধ্যে এই রোগ দেখা দিলে 
পশাটকে বিনষ্ট করিয়া তাহার 
আগ্তাবল ইত্যাঁদ বীজনাশক উষধাদি 
দিয়া শোধন করা বাঞ্ছনীয় । 
গ্লাইকোজেন  £15০080  মঘুসল 
(শারীর-বৃত্ত) 
প্রাণী দেহজাত শ্বেতসার এই নামে 
আঁভাহত। ইহার সংযুতি, শক'রার 
অণুর কয়েক গনুণিতক: অর্থাৎ (05 
H,০ 095) 1, ইহার: আণাঁবক-ভার 
কয়েক নিযুত, ইহা হইতেই 7 এর মান 
অনুমেয় । ইহা গরম জলে দ্রাব্যঃ 


এইখানে শ্বেতসারের সত পার্থক্য ৷ 
ইহা, প্রাণীদেহে শ্বেতসার ও দ্রাক্ষণ 
শক্রার পাঁরপাকের ফলে প্রস্তুত হয় 
এবং যকৃতে ইহার ভাণ্ডার জমে । 
পরিশ্রমের, পর দেহ শ্রান্ত হইলে এই 
ভান্ডার হইতে গ্লাইকোজেন রন্তত্রোতে 
মিলিত হয় এবং  পেশী-কলাতে 
বিয়োজিত হইয়া ল্যাকটিক. আযসিভ 
উৎপন্ন করে। তাহার দহন হইতে 
দেহে হৃত শান্ত পুনরুজ্জীবিত হয় । 
গ্লাইকোল্‌স ৪15০019 ( রসায়ন-বিদ্যা) 
আযালকোহল শ্রেণীর জৈব: রসায়ন 
যৌগ । সামান্য সঙ্কেত ঢং (013)5, 
এখানে R যে কোন আালিফ্যাটিক 
(41109019)- হাইড্রোকার্বন_ মুলক 
(Radical) হইতে পারে ৷ রাসায়নিক 
ও ভৌতধর্মে ্লিসারিনের ন্যায় । .. 
গ্লাস $1955 কাঁচ [ বাংলা ও হিন্দী ] 
(রসায়ন-বদ্যা) 

কতকগদীল সিলিকেটের মিশ্রণ জাত 
কাঠন স্বচ্ছ পদার্থ বিশেষ । মাহ 
বালি, চুনা পাথর ও সোডা বা পটাশ 
কাঁচ তৈয়ারীর কাঁচা মাল। এইগয়াীল 
একত্রে গালাইয়া কি প্রস্তুত হয়। 
বিশেষ বিশেষ উদ্দেশে ব্যবহৃত কচ 
প্রস্তুত কাঁরতে উপরোন্ত মূল উপাদান 
ছাড়া সামান্য সামান্য অন্য বস্তু 
মিশাইতে হয় । যেমন কাটা কাঁচের 
(crystal Blass) জন্য লেড 
অক্সাইড, দ্‌গ্‌-যন্বর ( optical ) 
নির্মাণের জন্য বোরয়াম অক্সাইড 
আর ইলেক্‌ট্রিক যন্ব্রাদতে ব্যবহারের 
জন্য বোরিক আ্যাসিড । কাঁচ গলাইয়া 
উহাকে  নিয়ান্্িতভাবে ধারে . ধারে 
শীতল না করিলে কাঁচ ভঙ্গুর হয় 


২২০ 


অর্থাৎ আপনিই ফাটিয়া যায় এবং 
অনেক সময় স্বচ্ছতাও কম হয়। এই 
জন্য ইহাতে বিশেষ নিপ্‌ুণতা প্রয়োজন, 
ওঁ পদ্ধাতকে কোমলায়ন (Annealing) 
বলে। রঙিন কাঁচ তৈয়ারীর জন্য 
কতকগুলি ধাতব অক্সাইড সামান্য 
পরিমাণে কাঁচ গালাইবার সময়ে যোগ 
দিতে হয়, যথা সামান্য ক্রোমিয়াম 
অক্সাইড দলে কাঁচ লাল হয়, কোবাল্‌ট 
দিলে নীল হয় ইত্যাদি । সিলিকন 
একটু বেশী দিয়া একরকম কাঁচ হয়, 
যাহার ব্যবসায়িক নাম পাইরেক্স। উহা 
অত্যন্ত তাপসহ ও আ্যাসিড বা ক্ষারে 
আক্রান্ত হয় না, এই জন্য উহা রন্ধনের 
ও বীক্ষণাগারের যন্রপাতিতে খুব 
আদৃত। 
গ্লিসাইন £1$০10০. ( রসায়ন-বিদ্যা ) 
প্রোটিনের সরলতম মৌলিক উপা- 
দান আ্যামিনো আযসডের সরলতম 
প্রাতানধি ৷ প্রোটিনের আর বিশ্লেষণে 
ইহা থাকে। সংকেত বাত CH, 
COOH অর্থাৎ আযাসোটক আযাসডে 
িথাইল মুলকের একটি হাইদ্রোজেনের 
স্থলে খালু মূলক বসাইলে যাহা 
হয়। কেলাসিত বর্ণহীন বস্তু, গলনাঙ্ক 
২৬০১ সেঃ, আপোঁক্ষক গুরুত্ব ১১৬, 
জলে দ্রাব্য । জেলাটনকে আর্রীবশ্লেষ 
(Hydrolyse) কারলে ইহা পাওয়া 
যায়। প্রাণীদেহে ইহা সংশ্লোষত 
হইতে পারে। ইহা সেবনে বিপাকীয় 
হার বাঁড়য়া যায়, কখনও কখনও 
পূর্বের অপেক্ষা দেড়া হইয়া পড়ে ॥ 
দ্লিসারিন 15০:31০ (রসায়ন-বদ্যা) 
চর্বি, তৈল ইত্যাদির আর্দ্রীবশ্লেষ 


বৈজ্ঞানিক অভিধান 


(185৫1019515) দ্বারা প্রাপ্ত জৈব 
রাসায়নিক যৌগ ৷ সংযুতিতে আল- 
কোহল শ্রেণীর । সংকেত 05 179 03 
বর্থহীন, গন্ধহীন, গাঢ়, চটচটে, মিষ্ট 
স্বাদের তরল। গলনাঙ্ক ২০ সেঃ 
স্কুটনা্ক ২৯০? সেঃ, আপেক্ষিক 
গুরুত্ব ১২৭। জল ও আযালকোহলে 
মিশিয়া যায়। জলের প্রাত ইহার 
আকর্ষণ এত বেশী যে আর্দ্র বায়ু 
হইতে নিজের ওজনের অর্ধেক জলীয় 
বাষ্প শোষণ কাঁরতে পারে। সাবান 
শিল্পের ইহা প্রধান উপজাত (৮১৪ 
product) দ্রব্য । বর্তমানে পেট্রোল 
শিল্পের উপজাত গ্যান হইতে ইহার 
সংশ্লেষণ হইতেছে। প্রসাধন, ওষধ 
প্রস্তুত, বিস্ফোরক, সেলুলোজ ফিল্ম 
ঢুত, সংশ্লোষিত রজন প্র্তন্ত ইত্যাদি 
বহ: শিল্পে ইহা ব্যবহৃত হয় । 
গ্লুকোজ ৪!॥০০৪৫ দ্রাক্ষা শর্করা 
[বাংলা ও হিন্দী ] (রসায়ন-বিদ্যা ) 
ফলের রসে ও প্রাণীদেহের রক্তে 
প্রাপ্ত নৈসার্গক শক'রা ৷ শ্বৈতসারকে 
লঘু হাইড্রোক্লোরিক আাসড দ্বারা 
ফ্‌টাইলে ইহা সংশ্লোষত হয়। সাদা 
গঠড়ার ন্যায় বাজারে পাওয়া যায় যাঁদও 
বাঁক্ষণাগারে ইহা কেলাসিত করা যায়। 
সংকেত 08 [নু 0০; গলনাঙ্ক ৮০- 
৮৫০ সেঃ, মিষ্টত্ব ইক্ষ শর্করার মাত্র 
শতকরা ৭০ ভাগ । খাদ্য শিল্পে ও 


ওষধ প্রচ্ত;ুতে ব্যবহৃত ৷ 
গ্লুকোজাইড্‌দ glucosides 
(রসায়ন-বিদ্যা ) 

*লুকোজ অণঢুর একটি হাইড্রোজেন 


পরমাণুর স্থানে কোন জৈব মুলক 


বৈজ্ঞানিক অভিধান 


(Organic radical) ঢোকাইতে 
পারলে এই শ্রেণীর যৌগ প্রস্তুত হয়। 
নৈসাগ‘ক ভাবে ইহাদের উদ্ভিদে পাওয়া 
যায় এবং আর্রীবশ্লেষে ইহারা 
গ্লুকোজ উৎপন্ন করে । 
গ্লুটেন 81067 ভাজা (রসায়ন-বিদ্যা) 

গমের ময়দা হইতে জাত প্রোটিন 
মিশ্রণ । ময়দা মাখিয়া বহুক্ষণ ধরয়া 
জলে চটকাইয়া চটকাইয়া ধুইলে চট্‌ঁ 
চটে হরিদ্রাভ বন্ভ; হিসাবে পাওয়া 
যায়। ইহা জলে  অদ্রাব্য। ইহা 
গ্লিয়াডন (£11801 ) ও গ্লুটেোলিন 
নামক দুটি প্রোটিনের প্রায় সমান 
সমান ভাগে মিশ্রণ । ইহা মধুমেহ 
রোগগ্রস্ত লোকেদের খাদ্য প্রস্তুতে 
ব্যবহৃত হয়। 
গ্লেসার, Glaser, Donald A (১৯২৬-) 

আমেরিকা যযুন্তরাষ্ট্রের ক্লীভল্যাণ্ড 
শহরে জন্ম ও শিক্ষা ৷ কালিফোর্ণিয়া 
ইন্‌:সিটিটিউট অফ টেকনোলজি হইতে 
মহা জাগতিক রাশ্ম সম্বন্ধে গবেষণা 
করিয়া ডক্টরেট পান। বার্ক'লের লরেন্স 
রেডিয়াসল গবেষণাগারে পরমাণু ভাঙা 
কণাগযলির গাতিপ্রবৃত্তি নিরূপণ করার 
জন্য তরলণকৃত গ্যাসের মধ্যে উদ্ভূত 
গ্যাস বুদবুদের আলোকচিত্র গ্রহণের 
কার্যকরী প্রণালী উদ্ভাবনের জন্য 
১৯৬০ সালে পদার্থাবদ্যায় নোবেল 
পুরপ্কার পান । 
গ্লোঁদয়ার 21৪০৩: [হমবাহ ভিন. লহী 
(ভূগোল ) 

ঠাণ্ডা উঁচু জায়গায় তুষার স্তুপ 
জাঁমলে নীচের তুষার চাপে বরফে 
পরিণত হয়! আবার চাপাধিক্যে 


২২১ 


নীচের বরফ গালয়া জল হইলে ষ্তুপের 
নাঁচ হইতে নিক্কান্ত হইয়া চাপ হালকা 
হওয়ায় আবার জমিয়া যায়। এই 
ভাবে সমগ্র তুষার ও বরফ ভ্তুপ ধীরে 
সামনের দিকে অগ্রসর হইতে থাকে 
যাঁদও আপাতদৃষ্টিতে তাহা কঠিন। 
ইহা যেন কঠিন পদার্থের প্রবাহ, 
ইহাকেই হিমবাহ বলে। ইহার 
অগ্রভাগ যখন অপেক্ষাকৃত উষ্ণ স্থানে 
পেঁছায় তখন বরফ গলিয়া যায়। এ. 
খানে হিমবাহের শেষ । ইহা উপত্যকার 
তুষার সীমার নীচে ঘটে। এই সব 
স্থান সাধারণতঃ 'ম্লোত্বিনীর উৎস। 
অনেক বড় বড় নদী এইরূপ হিমবাহ 
হইতে উৎপন্ন | বরফ দ্বারা গ্রস্ত নুড় 
পাথর ইত্যাদি স্রোতস্বিনীর উৎস মুখে 
পাঁড়য়া থাকে, উহার ভ্তুপকে গ্রাবরেখা 
(Moraine)  বলে। হিমবাহরা 
প্রাতাদনে ১ হইতে ৩ ফুট পর্যন্ত 
অগ্রসর হয়। ইহাদের মাঝখানটা 
দ্রুততর বেগে চলে, আর উপরতলের 
গতি গভাঁরতর অংশের অপেক্ষা 
দ্রুততর |. মেরু প্রদেশের হিমবাহরা 
জমিয়া যাওয়া সমুদ্রের মধ্যেও অগ্রসর 
হইয়া যায় এবং উষ্ণতর আবহাওয়ায় 
পড়লে অনেকখানি এক সঙ্গে খাঁসয়া 
সমদ্রে হিমশৈল (Iceberg ) আকারে 
ভাসিতে ভাসতে নাবকদের ভীতির 
কারণ হয়। 
প্লোঁসয়াল ?পাঁরয়ড 19018] period 
হিমঘুগ ভিক্ষা ( ভ্‌-বিদ্যা) 
ভূ-পৃচ্ঠের ইতিহাসে এক এক সময় 
মেরু প্রদেশের সীমানা অনেক দুর 
বিদ্তত : হইয়া এখনকার মহাদেশ 


২২২ বৈজ্ঞানিক অভিধান 


সমূহের অনেকাংশ বরফ ও. তুষারে 
আবৃত করিয়া রাখে । সেই সব সময়কে 
হিমযুগ বলে৷ এইরূপ ঘটনা 
একাধিকবার ঘাঁটয়াছে ৷ মহাদেশের ভূ- 
ইতিহাসে. এইগনলিকে প্রথম হিমযুগ, 
দ্বিতীয় হিমযুগ বলে ও মধ্যবর্তী 
কালকে হিমান্তর কাল বলে ৷ এইরূপ 
উঞ্ণতার হাস-বৃদ্ধির সঠিক কারণ জানা 
নাই। তবে ভূ-পৃজ্ঠের শলাতলে 
হিমবাহের ঘর্ষণজানত ক্ষয়ের চিহ্ন এত 
স্পচ্ট দেখা যায় যে এই সব যুগের 


আন্তত্ব সম্বন্ধে সন্দেহ থাকে না। 
গ্লোবিউাঁলন globulin (রসায়ন- 
বিদ্যা) 


এক বহৃবিষ্তূত শ্রেণীর প্রোটিন । 
ইহারা জলে অদ্রাব্য ও গরম করলে 
দানা বাঁধিয়া যায় । পেশীর মায়োসিন 
( Myosin ) ও রক্তের ফারনোজেন 
( fibrinogen.) এই শ্রেণীতে পড়ে 
রন্তক্ষরণ হইতে থাকিলে এই প্রোটিনটি 
থুম্বিন সহযোগে  রন্তকে তাঁত 
({coagulative ) কারয়া রক্ত পড়া 
বন্ধ করে। ডিম, দুধ, চীজ, রক্তমস্তু 
( 5erum ) এবং বহ সংখ্যক উদ্ভিজ্জ 
পদার্থে পাওয়া যায়। 
ঘ 

ঘোষ Ghosh, 

(১৮৯১৪-১৯৫৯ ) 
ভারতীয় রসায়নাবদ্‌ ৷ কলিকাতায় 
শিক্ষা । লন্ডনে উচ্চ শিক্ষা ও ডি. 
এস সি উপাধি লাভ করেন। ১৯২১ 
অধ্যাপক হন। ১৯৩৯ সালে: বাঙ্া- 
লোরের ইনস্টিটিউট অফ সায়েনসের 


Jnanchandra 


সঞ্চালক (Director ) নযডন্ত হ’ন। 
প্রথম যৌবনেই তীব্র তড়িৎ 'বশ্লেষ্য 
( Strong Electrolytes ) বস্তুদের 
দুবণের বিদ্যুৎ পরিবাহতা লইয়া 
গবেষণা কাঁরয়া উহাদের সম্পূর্ণ 
আয়ানত (complete ionisation ) 
অবস্হা স্বীকার কাঁরয়া দ্রবণে উহাদের 
পারমাণের সাঁহত পারবাহিতার সম্পর্ক 
নি্ণায়ক এক গাণিতিক সত্তর প্রণয়ন 
করেন। পরে তান আলোক রসায়ন 
( photo chemistry ) ও 'বাক্রিয়ার 
গাঁত (velocity of reaction) লইয়া 
গবেষণা করেন। শেষ জীবনে তান 
নবস্থাপত:- এক কারিগরী শিক্ষা 
কেন্দ্রের সংস্থাপনের গরুদায়িত্ব গ্রহণ 
করিয়া উহার সবাধ্যক্ষ পদে নিষু্ত 
থাকেন। 
চ 

চক 7911. খাঁড় জন্তিগা (রসায়ন- 
বিদ্যা ) 

পালল শিলা ( Sedimentary 
7০০.) চুনা পাথরের নরম সাদা রুপ । 
রাসায়ানক দিক দিয়া চুনা পাথর, 
মার্বল ও ক্যালসাইটের সাঁহত অভিন্ন । 


সংকেত 08005 1 ইহার গংড়া মসণ 

কারবার জন্য কোন কোন শিল্পে 

ব্যবহৃত হয়, নচেৎ চুনা পাথরের বদলে 

শিল্পে ব্যবহৃত হয় ৷ 

চন্দ্রশেখর Chandrasekhar, 

Subramanium (১৯১০) 
ভারতে জাত জ্যোতির্বিদ। মাদ্রাজে 


নর ১ এ বসন 


বৈজ্ঞানিক আভধান 


ও পরে কেদ্বিজে শিক্ষা । কোম্ব্রজের 
্রিনিটি কলেজের ফেলো । বহুদিন 
হইতে আমেরিকার অধিবাসী এবং 
বর্তমানে আমেরিকান নাগারক। 
শিকাগো সহরের ইয়াকেস মানমন্দিরে 
জোতীর্বজ্ঞান গবেষক ও অধ্যাপক ৷ 
কতকগুলি তারা আকারে অন্য তারা- 
দের অপেক্ষা ক্ষুদ্র হইলেও ঘনত্ব ও 
ওঙ্জবল্যে অনেক শ্রেষ্ঠ, ইহাদের শ্বেত 
বামন ( white dwarf) নাম দেওয়া 
হয়। ইহারা কি ভাবে সংগঠিত সে 
সম্বন্ধে বিখ্যাত জ্যোতীর্বজ্ঞানী 
হয়েলের (1701০) একটি সিদ্ধান্ত 
আছে। চন্দ্রশেখর গণনা করিয়া 
দেখান যে আমাদের সূর্যের অপেক্ষা 
ভর যার ১'৪ গুণ: বেশী তাহারা 
হয়েলের 'সিদ্ধান্তনুষায়ী শ্বেত বামনে 
পারণত হইতে পারে না। ইহা 
চন্দ্রশেখর সীমা নামে জ্যোতিষে খ্যাত৷ 
এখনও পর্যন্ত এই সামা অতিক্রম 
করার কোন লক্ষণ দেখা যায় নাই। 
ফাউলারের সাঁহত যুগ্মভাবে ১৯৮৩ 
সালের  পদার্থবিদ্যার নোবেল 
পঢরস্কার বিজয়ী হন । 
চরক 10181. ( আনুমানিক খ্রাঁজ্টাব্দ 
দ্বিতীয় শতক ) 

ভারতীয় চিকিৎসক । প্রাচীন 
'চাকৎসা-শাস্ত্র চরক সংহিতার প্রণেতা 
বালয়া খ্যাত। এই সংঁহতায় নানা 
রোগের বর্ণনা ও তাহাদের নিবারক ও 
প্রীতষেধক ওষধ প্রস্তুত প্রণালীর বর্ণনা 
আছে। বহুবিধ জৈব ও অজ্ৈব বস্তুর 
দ্রব্যগ:ণ বাণত হইয়াছে। কোন 


২২৩ 


শক সম্রাট কাঁণচ্কের সভাবৈদ্য 

ছিলেন । 

চান্‌স Can৷৫e ( গাঁণত-বিদ্যা ) 
“প্রবেবালাট”র অপর নাম৷ 

চায়না ক্লে China clay চীনা মাটি 


(ভূ-বিদ্যা ) 
কেওালনের অপর নাম । 
চার্ট Chart ( ভূ-বিদ্যা ) 


অত্যন্ত মাহ গড়ার আকারে 
সালকা। ইহা চুনা পাথরের মধ্যে 
মধ্যে ক্ষুদ্র পিণ্ডের আকারে পাওয়া 
যায়! স্পঞ্জ বা রেডিওলোরয়া নামক 
জীবেদের. দেহের কার্বনেটের স্হলে 
সিলিকা ঢুকিয়া পড়িয়া পরে. এই ভাবে 
অধপক্ষপ্ত হইয়াছে । ইহাকে আভিঘটন 
( Metasomatism ) বলে | 
চার্জ ৫৭786 আধান জানহা (পদার্থ 
বিদ্যা) 

কোন কোন ব্তুদ্বয়ের ঘর্ষণে 
উহাদের মধ্যে বৈদযাতিক লক্ষণ দেখা 
যায়, উহাকেই বলে বিদ্যতের আধান 
হওয়া । উহা দুই প্রকার, পাঁজটিভ ও 
নেগেটিভ ৷ এই দই প্রকারের বৈদযা- 
তিক আধান যুক্ত বস্তু সংস্পর্শে 
আনিলে উহাদের 'বদদ্যৎ মোচন হইয়া 
প্রশমিত ( neutralised ) হয় । বস্তুর 
পরমাণ সকল বৈদয্নাতিক ভাবে 
উদাসীন, ঘর্ষণে যাঁদ ইলেকট্রন খাসিয়া 
যায় ও সেই ইলেক্ট্রন ঘর্ষকে সংশ্লিষ্ট 
হয় তাহা হইলে প্রথমাটতে পজিটিভ 
আধান হইবে এবং  দ্বিতীয়াটতে 
নেগোঁটভ আধান হইবে কেননা 
ইলেক্‌ট্রনের আধান, নেগোঁটভ। 
ইলেকট্রন: বা. আয়নের : বৈদ্যুতিক 


২২৪ বৈজ্ঞানিক অভিধান 


পারমাণকেও আধান বলে। আবার 
বিদন্যৎ-প্রবাহ পাইবার জন্য যে সব 
সঞ্চায়ক বা গ্রাহী সেল (4০০৪০ 
mulator or Secondary cells ) 
আছে তাহাদের প্রবাহ যখন ক্ষীণ হইয়া 
আসে তখন বলা হয় তাহার আধান 
ফুরাইয়াছে এবং উহাকে কোন বিদুৎ 
সরবরাহ উৎস হইতে বিদযৎ দেওয়াকেও 
আহিত করা বলে। 
চার্লস ল Charle5 1৭৮ চার্লস সুত্র 
(পদার্থবিদ্যা ) 

গ্যাসের তাপাঁয় প্রসারণ নিয়ামক 
সত্ৰ । ইহার মর্ম যে চাপ যাঁদ সমান 
থাকে তাহা হইলে গ্যাস প্রাত ডিগ্রী 
সোস্টগ্রেড উষ্ণতা বাড়িলে নিজের 
আয়তনের ১/২৭৩ ভাগে প্রসারিত 
হইবে । আর যাঁদ আয়তন স্হির থাকে 
তাহা হইলে চাপ প্রতি ডিগ্রী সোণ্টিগ্রেড 
উষ্ণতায় এ পাঁরমাণ বাড়বে । 
চালম,গরা অয়েল 09017790879 oil 
(চাকৎসা-বিদ্যা ) 

উত্তর বামরি ও আসামের জঙ্গলে 
নৈসার্গক ভাবে জাত দীর্ঘকায় বক্ষ 
বিশেষের বজ হইতে নিদ্কাশিত তৈল। 
ইহা কোন কোন চর্মরোগে এবং বিশেষ 
ভাবে কুষ্ঠরোগে ব্যবহার করিলে সুফল 
পাওয়া যায় ৷ সম্প্রতি অবশ্য সালফোন 
( Sulphone ) ওষধ সমূহের আবি- 
হকারের পর ইহার ব্যবহার কমিয়া 
গিয়াছে । 
চিতা ০1০৪৪ (প্রাণা-বিদ্যা ) 

ভ্তন্যপায়ী মাংসাশী বিড়াল গোত্রের 
প্রাণী । আফ্রিকার ও ভারতের আদি 
বাসিন্দা ৷ ক্ষাণকটি, দীর্ঘদেহ। হলদে 


রঙের উপর গায়ে কালো কালো দাগ, 
চিতা (1-5028:4$) বাঘের মত দেখিতে, 
যদিও ইহাদের দাগগ:লে গোল নয়। 
ইহারা খুব দ্রুত দৌড়াইতে পারে 
বালিয়া শৌখীন লোকেরা ইহাদের 
শিখাইয়া শিকার করার জন্য পোষ 
মানাইত। এই জন্য ইহার অপর নাম 


শিকারী চিতা বাঘ ( Hunting 
Leopard) ভারতবর্ষে বর্তমানে ইহা 
বিলুপ্তির মুখে । 


চিলরেন chilblain (চিকিৎসা- 
বিদ্যা ) 

আতীরিন্ত ঠাণ্ডায় প্রদাহ, ফোলা, 
যন্ত্রণা, চুলকানি, হাত-পা লাল হওয়া 
ইত্যাদি লক্ষণের সমস্টিগত নাম । ইহা 
কিন্তু সকলের হয় না, যাহাদের এরূপ 
ধাত তাহাদেরই হয় । কেন তাহাদের 
হয় অথচ অনুরুপ ঠাণ্ডায় অন্যদের হয় 
না তাহার কারণ আজও জানা নাই । 
চুন Ruby ( খানজ-বিদ্যা ) 

জনাপ্রয় লাল মাঁণ। রাসায়নিক 
সংগঠনে আযল্দীমনিয়াম ও  আক্সিজেনে 
তৈরী । সামান্য ক্রোমিয়াম থাকায় 
রন্তু বর্ণ। আপেক্ষিক গুরুত্ব ৭, 
আলোক প্রতিসরণ ১.৭৬৫, কাঠিন্য ৯। 

চেন (কার্বন ) chain ( carbon ) 
( রসায়ন-বদ্যা ) 

জৈব রাসায়নিক যৌগে মুল কার্বন 
পরমাণুগনুলি পরস্পরের সহিত যেভাবে 
যুন্ত থাকে। পরস্পরের সোজা একটার 
পর একটা এক বা একাধিক যোজ্যতা 
দ্বারা কার্বন পরমাণুগুলি যদি যুক্ত 
থাকে তাহাকে সরল চেন ( straight 
00817) বলে। আর যদি একটি 


বৈজ্ঞানিক অভিধান ২২৫ 


কার্বন পরমাণুর দুইটি বা ততোধিক কার্বন প্রমাণুগডলে যদি যযুন্ত হইয়া 
যোজ্যতা এইরূপ এক বা একাধিক সরল শেষের পরমাণুর একটি যোজ্যতা তাহার 


চেনে যযুন্ত 


থাকে তাহাকে শাখা চেন আগের কোন পরমাণনর যোজাতার 


( branched chain.) বলে। আর. সহিত শ্খালত হইয়া অঙ্গরাঁয়কের 


PLUTONIUM 


এ 
FRAGMENT 


Ve ১৫ 


€) STRAY NEUTRON 
ORIGINAL 


FISSION 
(071 ONE | THREE 
A NEUTRON 
SOMETIMES LOST 
ONE NEW FISSION 
টি 


FISSION 
ONE TO THREE 


TWO NEW FISSION 
পপি 


2 NEUTRONS FROM 
"FISSION FISSION PROCESS 


SEVERAL NEW NEUTRONS CAUSE MORE FISSION 
চেন*রিআ'্যাকশানের ধারা চিন্ত 


২২৬ 


মত হয় তাহাকে বদ্ধ চেন (closed 
chain) বলে। কার্বন পরমাণুরা 
হাজার হাজার এক সঙ্গে গ্রাথত হইয়া 
অপুর সৃষ্টি করে সেই জন্য জৈব 
রসায়নে এই কথাটির এত গুরুত্ব ৷ 
চেন রিআ্যাক্‌শান chain reaction 
স্য'ভ্রলা অমিক্ষিনা ( রসায়ন-বিদ্যা ) 
যে বিক্রিয়ায় বিক্রিয়া-লব্ধ বস্তু 
পুনরায় বিক্রিয়া ঘটায়, ইহাই বাচ্যার্থ। 
সে হিসাবে দেখলে একাঁট কাগজের 
চিলতেতে জলন্ত দেশলাইয়ের কাটি 
ধারলে, কাগজের এক অংশ জবালয়া 
উঠিয়া জবলন ক্রমশ সমস্ত কাগজে 
ছড়াইয়া পড়ে । তাহাও চেন রিআ্যাক্‌- 
শান। এরূপ আরও অনেক রাসায়নিক 
দবরিয়ার উল্লেখ করা যায়। কিন্তু 
বর্তমানে কথাটির একটি বিশিষ্ট প্রয়োগ 
হয়, ইহা প্রমাণ; বিক্রিয়কের ব্যাপারে ৷ 
একাঁটি নিউট্রন আঘাতে যাঁদ একটি 
ইউরেনিয়াম পরমাণন বিভাজিত হয়, 
তাহা হইলে তাহার ফল স্বরূপ দুইটি 
নিউট্রন ছাড়া পায়, ইহারা আবার 
আঘাত দিয়া দুইটি ইউরেনিয়াম 
পরমাণ্‌কে চূর্ণ করিয়া চারটি নিউট্রনকে 
মত্ত করে, এইভাবে তুষার-বঞ্ধা বাড়িতে 
ভীষণ আকার ধারণ করে, পরমাণু 
বিভাজনের ক্ষেত্রেও চেন: বিক্রিয়াকে 
প্রশমিত না করিতে পাঁরলে উহা অচিরে 
বিস্ফোরণের রূপ ধারণ করে। ভারী 
জল ( Heavy water) বা গ্রাফাইটের 
ইট দিয়া নিউটনের ক্রিয়া কিছ; প্রশমিত 
করা হয়। 
চেঞ্জ অফ স্টেট change of state 


বৈজ্ঞানিক অভিধান 


অবস্থান্তর হুহা ণহ্নিনন ( পদার্থ 
বিদ্যা) 

জড়বস্তু তিন.রকম ভৌত অবস্থায় 
থাকে, কঠিন, তরল ও গ্যাস । “কঠিন 
বস্তুর আয়তনও আছে আকারও 
আকার নাই, যে পাত্রে থাকে সেই 
পান্রেরই আকার গ্রহণ করে, গ্যাসের 
আয়তনও নাই, আকারও নাই, যে পাত্রে 
থাকে সেই পান্রের আকার ও আয়তন 
গ্রহণ করে। একই বস্তু তিন অবস্থায়ই 
থাকিতে পারে, এক টুকরা কঠিন বরফ, 
গালয়া জলে পাঁরণত হয় আবার যথেষ্ট 
তাপ পাইলে বাষ্পাকারে গ্যাসে পারণত 
হয়। ইহার উল্টাও হয়। এই কাঠন 
হইতে তরল, তরল হইতে গ্যাস এবং 
ইহার িপরণত ব্যাপারকেই অবস্থান্তর 
বলে । অবস্থান্তরের সময় যতক্ষণ দুইটি 
অবস্থা সহ-অবস্থান করে ততক্ষণ তাপ 
দিলে বা লইলে উষ্ণতা বাড়ে না, বা 
কমে না, তাপ অবস্থান্তর ঘটনায় শোষিত 
হয় বা উদ্ভূত হয়। যে উষ্ণতায় কঠিন 
বস্তু তরল হয় তাহাকে বলে গলনাঙ্ক 
( melting Point ) আর যে উষ্ণতায় 
তরল গ্যাসীয় অবস্থায় পরিবার্ত'ত হয় - 
তাকে বলে স্ফুটনাঙ্ক ( boiling 
00106) 1 এই দুই উষ্ণতাই চাপের 
তবে. গলনাঙ্ক ততটা হয় না যতটা 
স্ফুটনাঙ্ক হয় । আর তরল দ্রব্যে কোন 
অন্য বস্তু দ্রবীভূত থাকিলেই বিশহ্ধ 
তরল পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক 
দুই-ই. পাঁরবর্তিত হয় । এই জন্য 
৯৮৮৮৮ 


বৈজ্ঞানিক অভিধান 


তরল পদার্থের বিশুদ্ধি পরীক্ষা করা 
হয়। 
চেরেনকফ্‌ Cherenkov, 
Alexievitch (১৯০৪- ) 
রুশ দেশের ভরোনে অঞ্চলে কৃষক 
পাঁরবারে জন্ম ও মস্কোতে শিক্ষা | 
ইউরানিল লবণের দ্রবণে রঞ্জন রশ্মির 
প্রভাবে নীলাভ দীপ্ত আঁবচ্কার করা 
ও তাহার তাত্বিক ব্যাখ্যা করার জন্য 
১৯৫৮ সালে যান্ত ভাবে নোবেল 
পরদকার পান। ওই বিকীরণগাল 
তাঁহার নামানুসারে চেরেনকফ িকীরণ 
নামে খ্যাত৷ 
চোক কয়েল choke ০0115. নরোধ 


Pavel 


কুণ্ডলী সিন'ঘী কী (পদার্থ . 


বিদ্যা) 

পারবতর্ণ বিদ্যৎপ্রবাহ (819 
nating electric current) যে 
বর্তনীতে চলে তাহার মধ্যে বিপরীত 
দিকের শান্তর উঠানামা যাহাতে খুব 
বেশী না হয়, তাহার জন্য একি 
লোহার মের; বিশিষ্ট তারের কুণ্ডলী 
জ:ড়িয়া দেওয়া হয়, মূল বর্তনীতে যে 
পারবর্তন হয় তাহার দ্বারা আিষ্ট 
হইয়া এ কুণ্ডলীতে একাঁট বিরোধী 
পাঁরবর্তাঁ প্রবাহের সৃষ্টি হয় স্বাবেশ 
(5০181118000) জনিত। এই 
দ্বিতীয় কুণ্ডলীটিকে নিরোধ কুণ্ডলী 
বলে। 
চোপরা, 
(১৮৮২) 

ভারতীয় চিকিৎসক । পাঞ্জাবের 
গুুজরানওয়ালায় জন্ম ও লাহোরে 
শিক্ষা । ১৯০২ সালে তিনি কোম্্রজে 


Chopra,  Ramnath 


২২৭ 


উচ্চ শিক্ষা লাভের জন্য যান ও ১৯০৫ 
সালে বিজ্ঞানে ট্রাইপস ও ১৯০৮ সালে 
এম. বি. বি. এস ডিগ্রী অর্জন করেন। 
পরে তান বিখ্যাত অধ্যাপক ভিকসনের 
অধীনে ভেষজ বিজ্ঞানে ( pharma- 
০০108) গবেষণা করিয়া ডক্টরেট 
উপাধি অর্জন করেন৷ ১৯০৮ সালে 
তিনি প্রাতযোগিতামূলক পরীক্ষা দিয়া 
চাঁকৎসা বিভাগে উচ্চতম সরকারাঁ পদ 
লাভ করেন। কিন্তু সারা জীবন 
গবেষণায় কাটান । ভারতীয় বৈদ্যশাস্্ে 
উল্লাখত ভেষজসমুহের আধুনিক 
বৈজ্ঞানিক প্রণালীতে পরীক্ষা ও শোধন 
করা তাঁহার বিশিষ্ট অবদান । 


জ 


জ 18দ হন; [বাংলা ও হিন্দী] 
(শরীর সংস্থান-বিদ্যা ) 

প্রাণীদের মুখগহররের সামনের 
দিকে আস্ছি-সংচ্থান । ইহা দুই ভাগে 
দবভন্ত এবং যেন কক্জা দিয়া যঢন্ত এই 
রূপ ভাবে নড়ানো যায় । ইহাদের দিয়া 
চিবানোর কাজ হয় এবং পশুদের ডাক 
দ্রেওয়াতেও ব্যবহৃত হয়। মানুষের 
মুখের আধিকাংশে ইহা বিস্তৃত। পিছনে 
দুইখ্ড অস্থি সামনের অংশের সঙ্গে 
সমকোণে উঠিয়া করোটির (51811) 
সঙ্গে কবজার মত জোড়া । সামনের 
{দিকটা গোলাকার হইয়া চিবুকে 
পাঁরণত। নীচের চোয়ালে নীচের 
পাটির দাঁত সাজানো । কতকগনীল 
শ্তিণালী পেশী দ্বারা চালত হইয়া 
ইহা চিবাইতে ও শব্দ কাঁরতে সহায়তা 
করে। 


২২৮ বৈজ্ঞানিক অভিধান 


জন:ডিস 188101০ কামলা [ বাংলা ও 
হিন্দী ] ( চিকিৎসা-বিদ্যা ) 

রক্তে পিন্তরস' সণ্টারজনিত: রোগ 
বিশেষ ৷ ইহাতে গায়ের চামড়া, 
চোখের সাদা অংশ ইত্যাদি হলদে 
হইয়া যায় । পিত্তরস সণ্চরণ ছাড়া, অন্য 
কোন কারণে রক্তে লোহিত কণিকা 
অধিক মান্রায় বিনষ্ট হইলেও, এই 
অবস্থা হইতে পারে। যকৃৎ হইতে 
ক্ষারত : পিত্তরস পরিপাক-যন্তে 
পেশীছবার পথে বাধা পাইলে এবং 
'পত্তাশয় (৪811 bladder ) যাঁদ পূর্ণ 
হইয়া গিয়া থাকে, কিংবা রন্তকাঁণকা 
ধ্বংসের জন্য বেশী পিত্তরস প্রস্তুত হয় 
অথবা যকৃতে বিষ সঞ্চরণ বা রোগ 
. আক্রমণজনিত পিত্তরস নির্গমনে বাধা 
পাইলে, এই কয় রকম কারণে কামলা 
হইতে পারে । ক্ষুধামান্দা, চুলকানি, 
প্রভৃতি ইহার অন্যান্য লক্ষণ । 
জয়েন্উপ 10169 সান্ধি [বাংলা 
ও হিন্দী ] (শারীর সংস্থান-বিদ্যা ) 

দেহের হাড়গহীল যেখানে পরস্পরের 
সঙ্গে এমন ভাবে জোড়া থাকে যে 
তাহাদের প্রয়োজন মত নড়ন-চড়নে বাধা 
না থাকে, সেই স্থানসমৃহকে সান্ধিস্থল 
বলে, যেমন কনুই, হাঁটু, বগল, কু'চাঁক 
ইত্যাঁদ। আঁ্িগ-লিকে চালনা করার 
জন্য উহাদের প্রত্যেকের সংশ্লিষ্ট এক 
বা একাধিক পেশী আছে । সন্ধির 
আখ্যায় অভাহিতঃ কোটর সন্ধি 
( ball and socket), কপাট সন্ধি 
( hinge ), অচল সন্ধি (%e৫ ), চল 
সন্ধি (1109%9016)। সান্ধন্থলের 


বিকারজনিত নানাপ্রকার রোগ চিকিৎসা 
শাস্দে বাৰ্ণ ত আছে । 

জাইগোট হয৪০ মূদ্মস (শারীর- 
ব্স্ত) 


স্ৰী ও পুং জনন কোষদ্বয় 
( gametes ) সংযযন্ত হইয়া যে একক 
কোষ গঠিত হয়, যাহার পরবর্তী ক্রমা- 
গত বিভেদ দ্বারা ভ্রুণের উৎপত্তি হয় । 
জাইমেস ৪759 ( রসায়ন-বিদ্যা ) 

ঈস্টের যে এনজাইম দ্বারা শ্ক'রা 
আযালকোহলে পারণত হয়। ফসফেট 
লবণ যোগ কাঁরলে ইহার কাজ ত্বরান্বিত 
হয়। 
জাইরোস্কোপ ৪০50০৮০ ( পদার্থ 
বিদ্যা) 

যন্ত্রবশেষ ৷ ইহার মযখ্য অঙ্গ একটি 
ঘূর্ণমান চক্কর ।: চাকাটির অক্ষ এমন 
ভাবে ভারসাম্যের সহিত স্থাপিত যে 
ইহা মত্ত ভাবে ত্রিমান্রক তলে নাড়তে 
পারে । চাকাটি যন্্রযোগে খুব দ্রুত 
ভাবে ঘোরানো: হয় । ঘ্যীরবার সময় 
মান্র ইহার ভার-কেন্দ্রাট ( centre of 
০ ৪raVity ) স্থির থাকে আর উহাকে 
কেন্দ্র কারয়া চাকাটির সব দিকে ঘার- 
বার স্বাধীনতা থাকে । এই অবস্থার 
তত্বীয়- কারণে ইহার ধারক জুমি 
যেদিকেই ঘডরুক না কেন, ইহার ঘূর্ণন 
তল "(plane of rotation) স্থির 
থাকে এবং চাকাটির অক্ষকে যাঁদ 
বিচলিত কাঁরতে.কোন শতন্তি প্রযুক্ত হয় 
তাহা হইলে উহা বাধা পাইবে । এই 
বাধা দানকারী শক্তিকে জাইরোস্কোপের 
জাড্য (inertia) বলা যায় । তাহার 
উপর কোন শক্তি দ্বন্দৰ (6০৪০1) যাঁদ 


বৈজ্ঞানিক অভিধান ২২৯ 


প্রয়োগ করা যায় তাহা হইলে ইহার 
ঘুণন তল দ্বন্দবাটর সাহত ও নিজের 
অক্ষের সাঁহত সমকোণে ঘুরিয়া যায় । 
এই গুণ থাকায় ইহাকে এমন ভাবে 
নিয়ন্রিত করা যায় যে ইহার ঘূর্ণন তল 
ঠিক উত্তর-দাঁক্ষণে থাকবে তখন 
ইহাকে জাইরোকমৃপাস 1(8/1০- 
00117855) বলে ৷ আজকাল লৌহ- 
নামত জাহাজে এবং বিমানে চৌম্বক 
কম্পাস ঠিক মত কার্যকর হয় না বলিয়া 
এই যন্ত্র দ্বারা দিগ্‌দর্শন করা হয়, 
কেননা ইহার উপর. পার্থব চৌম্বক 
ক্ষেত্রের বা নিকটবর্তী লৌহ স্তুপের 


কোন প্রভাব পড়ে না৷. বিমানের 
স্বয়ংক্রিয় পাইলট  ( Automatic 
pilot ), অনুভূমিক নির্দেশক 


(Horizon finder ), প্রভাত অনেক 
যন্নের ইহা অপারহার্য অংশ । টার্পডো, 
ক্ষেপণাস্ত্র (Missile ) . প্রভাতকেও 
এই যন্বের সাহায্যে অভীষ্ট লক্ষ্যে 
পেশছানো হয়। সম্প্রতি বড় বড় যাত্রী 
বাহী জাহাজে যাহাতে সমদুদ্রের ঢেউতে 
অত্যাধক দোলনে যাত্রীরা কষ্ট না পায় 
তাহার জন্য উহার খোলে বৃহৎ আকার 
জাইরো চক্র বসাইয়া জাহাজের. কর্ণ 
(Rudder )-কে  স্মাম্থিত. করা হয়, 
উহাকে সে সময় জাইরোস্টাট (৪yr০- 
5080) বলে। 


জাইীলন্স. %019199 . (রসায়ন 
বিদ্যা) 
আলকাতরার আংশিক  পাতনে 


প্রাপ্ত বেনজীন গোষ্ঠাঁর হাইড্রোকার্বন 
বশেষ, সংকেত CeH, (CH), | 
রাসায়নিক ?শজ্পে উত্তম দ্রাবক হিসাবে 


আদত। বিশেষ কাঁরয়া রঞ্জক ও 
কৃত্রিম তন্তু প্রস্তুত শিল্পে বহু ব্যবহৃত ৷ 
জাগুয়ার 18588... (প্রাণী-বিদ্যা ) 

আমেরিকা মহাদেশের আধবাসী 
ব্যাঘ্ৰ শ্রেণীর জন্তুবশেষ । বেশীর ভাগ 
প্রাণীর আমাদের দেশের চিতার মত 
হলদে রঙের চামড়ার উপর কালো 
কালো ছাপ, কিন্তু সম্পূর্ণ কালো 
রঙেরও এক প্রজাতি আছে । দৈর্ঘে 
প্রায় ৭ ফুট, চিতাবাঘের অপেক্ষা বড় । 
ব্যান শ্রেণীর প্রাণীদের মতই শবাপদ। 
জায়াপ্টিজ্ম, জাইগাপ্টিজ্‌ম giantism, 
81890109শীননধাঘলা  ( শারীর- 
বৃত্ত) 

মনযূষ্য দেহের অস্বাভাবিক বৃদ্ধি। 
টুইটার গ্রন্ছির সামনের পিণ্ড হইতে 
যে সকল হরমোন ক্ষরণ হয় তাহাদের 
মধ্যে একটির. নাম সোমাটোট্রীফন 
(50080079101) 1. অস্থির যে 
অংশ বৃদ্ধির জন্য সাব্রয় (epiphysis) 
তাহার, উপর ইহার প্রভাব ৷ বালাকালে 
যদি ইহার ক্ষরণ বেশন হয় তাহা হইলে 
দৈর্ঘে : বাড়িয়া যায়, অঙ্গপ্রত্যঙ্গের 
অনঃপাত যথাযথ থাকে, কিন্তু যৌবন 
প্রাপ্তির পর উহার ক্ষরণ বেশী হইতে 
থাকিলে শুধু হাত পা ও মুখ বাড়িতে 
থাকে। সেই অবস্থাকে আযাক্রোমে- 
গালি ( acromegaly ) বলে । 
জার্কোনিয়াম : zirconium ( রসায়ন 
বিদ্যা) 

ঢালাই লোহার মত দেখতে ধাতব 
মৌল । চিহ্ন 2, পরমাণু অঙ্ক ৪০, 
পরমাণুভার ৯১২২; গলনাঙ্ক ১৯০০ 
সে, আপেক্ষিক গ:রু্ব ৬'৫ । ইহা নরম 


২৩০ বৈজ্ঞানিক অভিধান 


ও প্রসার্য (সামান্য অশুদ্ধ অবস্থায় ) 
অকাঁসজেনে দগ্ধ করিলে যে শিখা হয় 
তাহার উষ্ণতা ৪৯৩০ সেঃ, অর্থাৎ 
উষ্ণতম শিখাদের অন্যতম । সাধারণ 
কোন আযাসিডে ইহা ক্ষয়প্রাপ্চ হয় না। 
অধুনা পারমাণাবক 'বক্য়কে ব্যবহৃত 
হইতেছে । ইহার এক নৈসর্গিক 
আকারক জার্কন (211০0) নামক 
মণি হিসাবে আদৃত, বর্ণহীন বা 
হাল্কা হল্‌দে। লালচেহলদে জার্কনের 
বিশেষ নাম হায়াসন্হ (Hyacinth) 
জার্কনের সংকেত 2: 5i 0,. 
জার্স সেলস ৪০০. ০০19 জনন কোষ 
অলল-্দীহিন্কা ( শারার-বৃভ্ত) 
জীবদের জননোন্দুয়ে যে সকল 
কোষ থাকে তাহাদের এই সংজ্ঞা। 
দেহের অন্য অংশের কোষদের সাঁহত 
ইহাদের পার্থক্য এই যে দেহ খানিকটা 
পুষ্ট না হইলে ইহারা বিকশিত হয় না। 
যে সব জীব যৌন প্রজন দ্বারা বংশ- 
বৃদ্ধি করে তাহাদের স্ত্রী জনন কোষকে 
ডিম্বাণু (০৬1০) ও পুংজনন কোষকে 
শুক্রাণু (spermatozoa) বলে । 
জাঁ্ম সাইড £০০010100  বীজনাশক 
জীনাঘু-লাহী ( রসায়ন-বিদ্যা ) 

‘যে সব রাসায়নিক যৌগ রোগের 
বাঁজ নষ্ট করিতে পারে, যেমন কার্বালক 
আযাসিড, বোরক আযাসিড, আয়োডিন, 
হাইড্রোজেন পেরক্‌সাইড ইত্যাদি । 
জাসপার jasper (১) মুদককান্ল 
(রসায়ন-বিদ্যা ) 

(১) কোয়ার্জ শিলার এক প্রকার 
অস্বচ্ছ রূপ ৷ মণি হিসাবে ব্যবহৃত, 
রঙ লাল, হলদে বা বাদামী । 


(২) বিখ্যাত ইংরাজ মৃতশল্গপী 
জোসিয়া ওয়েজউড উদ্ভাবত এক 
প্রকার পাথুরে মাটি পোড়া । ইহার 
উপর চিকন লেপ ( £182105 ) দেওয়া 
হয় না। ইহা যে কোন রঙের কারতে 
পারা যায় উপযযন্ত ধাতব অক্সাইড 
মশাইয়া । কঠিন বাঁলয়া এত চমৎকার 
পালিশ করা যায় যে হাত দিলে সাটনের 
মত মসৃণ মনে হয়। 

{জয়োডোঁস ৪০০৭০5) ধরাকাত বিদ্যা 
ম্যাগিব (ভূগোল ) 

ভ্‌পৃজ্ঠের বহু বিস্তৃত স্থানের 
জরীপ, যাহাতে ভ্‌-পৃজ্ঠের গোলা- 
কৃতির হিসাব রাখা হয়। এই প্রকার 
জরীপে বহ: দুরের দি স্থান বাছিয়া 
লইয়া তাহার অক্ষাংশ ও দ্রাঘমা সঠিক 
ভাবে নিরধারণ করিয়া তাহাদের অন্তর 
মাপা হয়। এ অন্তরকে base-line 
বা ভূমি বলে। তাহার পর ভূমির 
দুই প্রান্ত হইতে অন্য একটি স্থানের 
কোণ মাপিয়া এ স্থানের দূরত্ব ত্রিকোণ- 
মাতির সাহায্যে নির্ণয় করা হয়। এই 
পদ্ধাতকে “ন্রভূজীকরণ” ( Triangu- 
lation ) বলে । 
£জিয়োডোঁদক লাইন geodesic line 
জকল্বান্বধী (ভূগোল ) 

গোলাকার তলের (যেমন ভু-পৃণ্ঠ) 
দুইটি বিন্দুর মধ্যে অজ্পতম দ:রত্বের 
রেখা । 
{জওলাইট zeolite (রসায়ন-বিদ্যা ) 

আযালুমিনিয়াম ভিত্তিক এক শ্রেণীর 
খনিজ পদার্থ, উহার সংযীততে কিছ: 
কিছ সোডিয়াম ও ক্যালাসয়ামও থাকে, 
আর উহার শতকরা ১০ হইতে ২০ ভাগ 


ESOT ANE 


বৈজ্ঞানিক অভিধান ২৩১ 


জল | খর জল ( hard water )-কে 
ম্‌দু (506) করার জন্য ইহাদের 
ব্যবহার হয়। খর জল ইহার স্তরের 
মধ্য দিয়া ধারে ধীরে চালাইলে জলের 
ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়ন 
ইহার সোডিয়াম আয়নের সাহতাবানময় 
হয়, এবং জলে সোডিয়াম আয়ন 
থাকাতে উহা মৃদ জলে পারণত হয়। 
এ স্তরের: সোডিয়ামের ভাণ্ডার যখন 
শন্য হইয়া আসে তখন উহার মধ্য 
‘দয়া লবণান্ত (০0110009881) জল 
দ্রবের আয়ন বিনিময় (ionexchange) 
হইয়া ক্যালাসয়ামের বা: ম্যাগনোস- 
ঘামের স্থলে সো'ডয়ামের অধিষ্ঠান 
হয়। তখন লবণান্ত জলের স্রোত বন্ধ 
করিয়া আবার খর জলের স্রোত ছাড়িয়া 
দিলেই আবার জল মৃদু হইতে থাকে । 
শিল্পে ইহার ব্যবহার এত বেশী যে 
চীনা মাটি, বালি ও সোডা গলাইয়া 
কৃত্রিম. জিওলাইট তৈয়ারী করা হয়। 
তৈয়ারশ করা হয়। যে বস্তু পাওয়া 
যায় তাহার সংকেত মোটামুটি Na 
Bl, Si, Os, 6 H,01 এইভাবে 
আয়ন বিনিয়ম পদ্ধতিকে খর জলকে 
মদ: করাকে পারমিউটিট (permutite) 
প্রণালী বলে৷ 
[জিন্‌ক 2৫ দন্তা সংলা (রসায়ন- 
বিদ্যা) রী 

ধাতব মৌল ৷ চিহ্ন 22) প্রমাণ; 
সংখ্যা ৩০, পরমাণনভার ৬৫৩৮, 
গলনাঙ্ক ৪১৯৪" সেঃ, স্ফুটনাঙ্ক 
৯০৭* সেঃ, আপোঁক্ষক গুরুত্ব ৭:১। 
কিছ; কঠিন ও ভঙ্গ ইহা রাসায়নিক 


ভাবে খুব সক্রিয়, আতি সহজেই অক্‌- 
সজেন, ক্লোরিন ও গন্ধকের সহিত 
সংযুক্ত হয়। ইহার অক্সাইড উভধমাঁ 
(amphoteric) অর্থাৎ তীব্র আ্যাসিড, 
তাঁর ক্ষার উভয়ের সংযোগেই লবণের 
উৎপত্তি হয়। ইহা পিতল ইত্যাদি 
সংকর ধাতু নিমণে ও লোহার চাদরের 
উপর লেপনে (galvanisnig) ব্যবহৃত 
হয়। ইহার ছাঁড় তাঁড়তোৎপাদক মৌল 
সেলের (primary cells) অপারহার্য 
অঙ্গ৷ ইহার কয়েকাট যৌগ ওষধ ও 
রঞ্জক হিসাবে ব্যবহৃত হয়। জিংক 
অক্সাইড গ্যাসীয় আকারে *বাসের সঙ্গে 
গ্রহণ করিলে লোকে অসুস্থ হয় । 
1জপনাম ৪৮9০৮ লিহীভী (রসায়ন 
বিদ্যা ) 

খাঁনজাবশেষ | সংকেত ০৪. 9০0৬, 
2 7750 1. এক নত আকারের কেলাস, 
আপোক্ষক গুরুত্ব ২৩, কাঠিন্য ২। 
বিদহাতের কুপারবাহদী। ভাম্করদের ছাঁচ 
তৈয়ারীর কাজে ও গৃহের অলঙকরণের 
কাজে লাগে । *লাস্টার অফ্‌ প্যারিস 
( plaster of paris) ইহা হইতেই 
হয়! অন্যান্য  রাসায়ানক শিলেপেও 
ব্যবহার আছে৷ অপর নাম সেলে- 
নাইট ( selenite ). 
িম্‌নোচ্পার্ম* gymnosperm 
ব্যন্তৰীজী নিনুল ভ্রীজ (উদ্ভিদ-বিদ্যা ) 

উদ্ভিদ:দের স্পার্মাটোফাইটা পর্বের 
অন্যতম শাখা, ' যাহাদের বাঁজগ্াল 
অণ্ডাশয়ে ঢাকা থাকে না। আঁভ- 
ব্যান্ততে ইহারা গপ্তবঁজীদের (7819 
5965 ) অপেক্ষা প্রাচীন, এইজন্য 
এই শ্রেণীর বহু বিলুপ্ত উদ্ভিদের মান 


২৩২ বৈজ্ঞানিক অভিধান 


জীবা*ম পাওয়া ষায়।. কোণিফাররা 
ইহাদের প্রকৃষ্ট উদাহরণ । 
{জয়ক Giauque, William Francis 
(১৮৯৫- ) 

আমেরিকান রসায়নবিদ্‌ ৷ প্রথম 
জাঁবনে ১৯২৯ সালে অক্‌সিজেনের যে 
{তিনটি আইসোটোপ আছে ১৬, ১৭, 
ও ১৮ পরমাণূভার যুন্ত তাহা প্রমাণ 
করেন । পরে ক্রায়োজোনক্‌সের দিকে 
আকৃষ্ট হন৷ যে সব ধাতু চুম্বক দ্বারা 
অল্প আকৃষ্ট হয় ( para magnetic) 
যেমন প্ল্যাটনাম তাহাদের তরল 
শহালিয়ামের সান্নিধ্যে রাখিয়া সমগ্র 
আধারকে শান্তশালী চৌম্বক ক্ষেত্র 
প্রয়োগ কাঁরলে এ বস্তুর পরমাণ[গঢুলি 
শঙ্খাঁলত ভাবে সজ্জিত হয়, পরে 
চৌম্বক ক্ষেত্র অপসারিত করিলে 
উহাদের অণ সকল পূনরায় বিশৃঙ্খল 
হইতে যে শান্ত শোষণ করে তাহা তরল 
হিলিয়াম ছাড়া; আর কোথাও হইতে 
লওয়ার সময় থাকে না। এই ভাবে 
তরল হিলিয়ামের উষ্ণতা কমিয়া যায় । 
এই পদ্ধতি মাজত করিয়া জিয়ক 
পরম শনন্যের একেবারে নিকটের উষ্ণ- 
তায় পেখীছতে সক্ষম . হইয়াছিলেন। 
এই জন্য ১৯৪৯ সালে তানি নোবেল 
পুরদ্কার পান। 
ভিয়গ্রাফ. £০০৪ ভূগোল 
(বাংলা ও হিন্দী). 

ভূপৃষ্ঠের আকার, জলবায়;, 
মনুষ্য বসতি ও তাহাদের পরস্পরের 
রাষ্ট্রনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক 
বিজ্ঞানের যে শাখায় চর্চার বিষয় । 
প্রাকৃতিক ( physical ), রাষ্ট্রনীতিক 


(political), আর্গিক (economic), 
এঁতহাসিক ( historical ) ইত্যাদি 


ইহার কয়েকাট শাখা । 
জিয়ন্্রী'পজ্‌ম geotropism 
মূজমিনবীন ( উদ্ভিদ্‌বিদ্যা ) 


পার্থব আঁভকর্ষ শান্তিতে উদ্ভিদ 
জগতে যে সাড়া জাগে ৷ ইহার ফলে 
গাছগনীল ভুপ্‌ষ্ঠের সাঁহত লম্বভাবে 
উপর দিকে বাড়িতে থাকে। ঝড়ে 
ধরাশায়ী হইলেও কিছুদিন বাদে দেখা 
যায় বুক্ষকাণ্ডের সাঁহত লম্বভাবে 
বাড়িতেছে। অন্যদিকে শিকড়গনুলি 
সর্বদা ভুকেন্দ্রাভিমুখে নামিতে থাকে । 
উদ্ভিদ্‌-বজ্ঞানীরা উদ্ভদ্দের এই 
বৃত্ত অক্সিন - (Auxin ) নামক 
হরমোন দ্বারা সাধিত হয় বালয়া মনে 
করেন। 
জিয়াফাঁজক্‌প্‌ 
মূমীবিন্ধী ( ভ্‌বিদ্যা) 

ভূ-বিদ্যার যে শাখায় পদার্থাবদ্যার 
পদ্ধতি প্রয়োগ করিয়া ভূতাত্বক গবেষণা 
করা হয়। 
[জন্নমেদ্রি geometry  জ্যাগাত 
[ বাংলা ও হিন্দী ] (গণিত ) 

গণিতের যে শাখা দেশ (898০০) 
ও তাহার উপাদানগন্ুলি যথা বিন্দু 
রেখা, তল ও আয়তনের চর্চা করে । 
দ্বিমাত্ৰিক চর্চা প্লেন  জিওমোট্র 
( plane geometry ), তমাপ্ক চৰ্চা 
ঘন জ্যামিতি (solid geometry ) 
নামে খ্যাত। একটি সরল শঙ্কুকে 
একটি -তল দ্বারা ছেদ করিলে যে 
দ্বিমাত্রিক- চিত্ৰ হয়,- যেমন বলে, 
অধিবৃত্ত, উপবৃত্ত ইত্যাদি তাহাকে 


geophysics 


বৈজ্ঞানিক অভিধান ২৩৩ 


কনিক্‌স (৫০০5 ) বলে ৷৷ গোলক 
তলে আঁঙ্কত চিন্র চর্চাকে স্ফেরিকাল 
জিওমেট্রি ( spherical geometry ) 
রলে। 
িয়মোট্রকাল প্রোগ্রেসান geometrical 
Progression গুণোত্তর শ্রেণী [ বাংলা 
ও হিন্দী ] (গণিত ) 

যে সংখ্যার শ্রেণীতে পূর্ব রাশির 
সাঁহত একই রাশি দ্বারা গুণ কাঁরলে 
পর্যায়ক্রমে পরের রাশিগ্রল পাওয়া 
যায় যেমন ১, ৪, ১৬, ৬৪ ইত্যাদি, 
বাঁজগণিতের প্রতীকে, এ, ar, r,* 
০ ইত্যাদি । 
জিয়লাজ  ৪e০l০৪/  খুৰিজান 
(ভূ-বিদ্যা) 

পাঁথবীর সংযুতি, ভৌত ও সাংগঠ 
নিক ইতিহাস ও তাহার আভব্যন্তিজাত 
পরিবর্তন সকল যে বিজ্ঞানের চর্চার 
বিষয় । ইহার নিম্নোন্ত সুনি্দিল্ট 
ভাগ আছে (১) সৃজ্টিতত্ব (০0870- 
8০0১ )-পৃথিবী কিভাবে সৃষ্টি হইল 
(২) প্রশ্নজীব বিদ্যা (98190201098) 
ডীদ্ভদ্‌ ও প্রাণীদের জাঁবাশ্ম (95511) 
চর্চা (৩) সাংগঠনিক ভূ-বিদ্যা ( struc- 
tural geology ) শলান্তরের বিন্যাস 
(8) শিলাতব ( petr০l০৪১y ) {বিভিন্ন 
শিলার রাসায়নিক ও অন্য প্রকারের 
সংগঠন (৫) ধরাকৃতিতত্ব ( geomor- 
P০০৪১ )- স্থলভাগের সাংগঠনিক 
ইতিহাস (৬) ভুমিবৃত্তি (physiogr- 
phy) পৃথিবীর বাহরাবরণ ও তাহার 
পরিবর্তন (৭) ভূগতাবদ্যা (৪০০৫১- 
namics ) ভূমির অন্তর্বতী গতিচর্চা, 
যেমন অগ্ন্যৎপাত, ভুমিকম্প ইত্যাদি ৷ 


[জিয়োড ৪০০৭৫ ধরাকাতি হু সল্িক্কা 
(ভূ-বিদ্যা ) 

যে প্রস্তর খণ্ডের ভিতরকার গহ্বর 
কেলাসিত শিলাপচর্ণ এবং যাহা 
তাহার চারিপাশের অনিয়তাকার শিলা 
হইতে পৃথক করা যায় । 
জিয়ো পনক্লাইন eo syncline 
নিভীগ অমিনতি (ভূ-বিদ্যা ) 

ভূত্বকের অনেকখানি . জায়গা 
ব্যাপিয়া কোন স্তর খাড়া নামিয়া গেলে 
যে দ্রোণীর (0০881. ) সৃঙ্ট হয়। 
ইহাতে স্বভাবতঃই অনেক  পলল 
(sediments ) . জমে । এইগনুলি 
জমিয়া, পিষ্ট হইয়া ভাঁজ খাইয়া পর্ব- 
তাদির সৃষ্টি হয়। মহাসাগরের কুলে 
কূলে এই ধরনের অবস্থিতি দীঘ স্থান 
ব্যাপিয়া দেখা যায়। 
জিরাফ giraffe (প্রাণি-বিদ্যা) 

রোমন্থনকারাঁ, খাণ্ডত ক্ষ বিশিষ্ট, 
স্তন্যপায়ী প্রাণীবিশেষ। : পণনুদের 
মধ্যে ইহারাই সব. চেয়ে লম্বা। দৈর্ঘে 
প্রায় ১২ হাত পর্যন্ত হয়। মধ্য আফ্রি- 
কার অধিবাসী এই জন্তুগহুলির দেহের 
তুলনায় গলাটা অদ্বাভাবিক লম্বা ॥ 
এই উচু গলা দিয়া তাহারা গাছের 
উপরকার ডাল হইতে পাতা ছ*ড়িয়া 
খাইতে পারে । আভব্যন্তিবাদের মতে 
এই গুণেই ইহারা টিশীকয়া গিয়াছে । 
ইহাদের বাগ্‌যন্্র এত অপরিণত যে 
ইহাদের ডাক শোনাই: যায় না। ভয় 
পাইলে লক্বা লম্বা পা ফোলয়া সহজেই 
আক্রমণকারীকে.. পশ্চাতে ফৌলিয়া 
পলাইতে পারে। 


২৩৪ 


জীন ৪৫ ( জাঁব-বিদ্যা ) 

জীবাদগের : বংশগত গুণাবলী 
ধারক ক্লোমোসোমের : অংশবিশেষ ৷ 
ইহারা ক্লোমোসোমের মধ্যে সজ্জিত 
থাকে । সংযুতিতে ( composition) 
ইহারা নিউক্লিও প্রোটিন । ইহাদের 
বংশগাঁত নিয়ন্ত্রক ব্যাপারের পরমাণ; 
কল্প বলা যায়। 
জীন্‌ল Jeans, Sir James H. 
( ১৮৭৭-১৯৪৬) 

ইংরাজ বিজ্ঞানী ও জ্যোতার্বদ্‌ ৷ 
সৌর জগতের উৎপত্তি সংক্রান্ত তাঁহার 
মতবাদের জনা খ্যাত ৷ সাধারণ লোকের 
পাঠযোগ্য করিয়া বৈজ্ঞানক তথ্যের 
গাঁরবেশন তাঁহার এক মহৎ কীর্তি । 
জগমান Zeeman, Piefr ( ১৮৬৫" 
১৯৪৩ ) 

ওলন্দাজ পদার্থাবদ:। জামান 
প্রভাব আবিচ্কারের জন্য খ্যাত। ১৯০২ 
সালে লরেনৎসের  সাহত ষ্ঃগ্মভাবে 
নোবেল পুরস্কার পান ৷ 
জমান এফেক্ট Zeeman effect 
জীমাল সমান ( পদার্থ-বিদ্যা ) 

কোন চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়া 
আগত আলোকরশ্মির বর্ণালী পরীক্ষা 
করিলে দেখা যায় যে বর্ণালীর আদি 
রেখাগুলি একাধক ভাগে বিভাজিত 
হইয়াছে । জামান ১৮৯৬ সালে ইহা 
প্রথম লক্ষ্য করেন বালিয়া ইহা তাঁহার 


বৈজ্ঞানিক অভিধান 


লক্ষ্য করা যায় ত প্রত্যেক রেখার দুই 
দিকে দুইটি বাড়ীত রেখা পাওয়া যায় 
আর চৌদ্বক ক্ষেত্রের সাহত সমরেখায় 
উৎস থাকিলে দুইটি মান রেখা দেখা 
যায়। 
জীরো 7০ শুন্য [ বাংলা ও হন্দী ] 
( গাঁণত ) 

যে সংখ্যার কোন পরিমাণ নাই । 
ইহার কল্যাণে দশামক সংখ্যা গণিতের 
সৃষ্টি এবং ইহা প্রাচীন হিন্দ; 
গাণাতকদের 'আবিচকার ৷৷ পাশ্চাত্ত্য 
গাঁণতে ইহা আরব গাঁণাঁতকদের মাধ্যমে 
আমদানি হয়। ইহার বৈশিষ্ট্য এই যে 
যেকোন সংখ্যার সাঁহত গুণ কাঁরলে 
গুণফলও শুন্য হয় এবং যোগ বা 
বিয়োগ কাঁরলে মানের কোন পাঁরবর্তন 
হয়না। আর রাশির ডান পাশে ইহা 
রাখিলে রাশির মান দশ গণে বাড়িয়া 
যায়। 
জুও ভিয়গ্রাি 2০০ geography প্রাণি 
ভূগোল (প্রাণিবিদ্যা) 

ভূপষ্টের আঞ্চলিক বিভাগগীলর 
সহিত প্রাণীদের বসত যে বিজ্ঞানের 
চর্চার বিষয় ৷ প্রাণীরা বিশেষ করিয়া 
পক্ষীরা এক স্থান হইতে অপর স্থানে 
যে যায় তাহাও ইহার চর্চার বিষয় ॥ 
জুওলাঁজ 2001995- প্রাণ বিদ্যা 
সাণি নিষাল 

প্রাণদের জীবনপন্ধাত যে বিজ্ঞানের 
চার বিষয় । প্রার্ণীদগের শ্রেণীবিভাগ 
ইহার একটি প্রধান বিষয়। ইহার 
প্রধান শাখা কয়টি (১) শ্রেণীবন্ধ বিদ্যা 
(Taxonomy) (২) জুণাবদ্যা (Em- 
50108) (৩) অঙ্গসংস্থান ( Mor- 


বৈজ্ঞানিক আঁভবান 


phology) (8) বান্তব্য বিদ্যা (:০০- 
195) (&) আচার ( Behaviour ) 
(৬) প্রত্বজীব বিদ্যা (Palaeonto- 
logy) i 
জট 1০ পাট [ বাংলা ও হিন্দী] 
(উদ্ভদ-বিদ্যা ) 

ভারতে জাত তন্তুজ উীদ্ভদ্‌ বিশেষ 
তুলার পরেই ইহার তন্তু পাঁথবীতে 
সর্বাপেক্ষা বেশী ব্যবহৃত হয়। ইহার 
বড় বড় ড'াটাগ:লি জলে ভিজাইয়া 
পচাইয়া, তন্তুগযীলকে নিৎকাশিত করা 
হয়। এই তন্তু হইতে চট, ক্যানভাস, 
দাঁড় প্রভৃতি প্রস্তুত হয় 
জুনো 10 (জ্যোতিষ-বিদ্যা ) 

১৮০৪ সালে আবজ্কৃত এক গ্রহাণু 
(asteroid) গ্রহাণ[পযুঞ্জে ইহাই বৃহত্তম, 
বাস আনুমানিক ১২০ মাইল । . সূ্ধ 
হইতে দুরত্ব পৃথবাঁ হইতে সূর্যের 
দূরত্বের আড়াই গুণ । 
জ:়ঁপটার 10011 বূহস্পাঁত [ বাংলা 
ও হিন্দী] (জ্যোতিষ-বিদ্যা ) 

সৌর জগতের বৃহত্তম গ্রহ । ইহার 
ব্যাস পৃথিবীর ব্যাসের অপেক্ষা এগারো 
গুণ বড়। এই গ্রহ যদি ফাঁপা হইত 
তাহা হইলে তাহার মধ্যে ১৩০০ টি 
পৃথিবী ধরিয়া যাইতে পারিত। 
জ্যোতিত্কদের মধ্যে শরুর গ্রহের পরেই 
নভোমণ্ডলে ইহা উঞ্জবলতম ৷ ইহা 
নিজে অক্ষের উপর ৯ ঘণ্টা ৫৫ মিনিটে 
একবার আবর্তন করে আর সর্ষের 
চতুর্দকে প্রায় বার বংসরে একবার 
পরিক্রমা করে। ইহার ১২টি উপগ্রহ 
নিশ্চিত জানা আছে, আরও দু-একটির 


প্‌ 


২৩৫ 


আঁবিচ্কারের . সংবাদ সম্প্রতি পাওয়া 
যাইতেছে। 
জুরাসিক পাঁরয়ড jurassic period 
(ভ্‌-বিদ্যা) 

মধ্য জীবীয় অধিকল্পের (1€50- 
2010 era) মধ্যকজ্প। ইহার আরম্ভ 
বর্তমান সময় হইতে ১৫ কোটি বৎসর 
পূর্বেও স্থিতিকাল ৩ কোটি বংসর । 
এই সময়কার সর্বাপেক্ষা প্রতাপশালী 
প্রাণী ছিল ডিনোসর ( dinosaur ) | 
ইহারা অনেকগুলি জীবাশ্ম হইতে 
সুপরিচিত ও খ্যাত। এই সময় 
পৃথিবী পৃজ্ঠে প্রথম পক্ষী কুলের 
আবিভবি ঘটে । 
জুল Joule, 
( ১৮১৮-১৮৮৯ ) 

ইংরাজ পদার্থাবদ্‌ ৷ ম্যানচেস্‌- 
টারের নিকট স্যালফোর্ডে অবস্থাপন্ন 
পাঁরবারে জন্মগ্রহণ করেন ও সারা 
জীবন বৈজ্ঞানিক গবেষণায় অতিবাহিত 
করেন। তাপ ও যাল্লিক কার্য যে একই 
শান্তির বিভিন্ন রূপ ইহা তানি আঁব- 
সদ্বাদিত রূপে প্রমাণ করেন ও 
তাহাদের মধ্যে অনুপাতও নিধরিণ 
করেন।: কার্য মাপিবার একক সেই 
জন্য তাঁহার নামে আভাহত। ১ জুল = 
১০৭ আর্গ। এক আ্যামপিয়ার তাঁড়ং 
প্রবাহ এক ওহম রোধের মধ্য দিয়া এক 
সেকেন্ড চলিলে যে কার্য হয় তাহার 
পারমাপও ১ জুল। এই সংক্রান্ত 
তাঁহার সিদ্ধান্ত গাণাতক আকারে 
প্রকাশ কাঁরলে, 

ক্যালোরতে তাপ = 


James Prescott 


[2২ 


ই৩৬ 


(I= আ্যাম্‌পিয়ারে প্রবাহ, R= ওহ্‌মে 
রোধ, t= সেকেণ্ডে সময় ) 

তিনি তাপ্গতীয় বিদ্যার ( Ther- 
mo-dynamics ) প্রথম. সূত্র 
প্রমাণত করেন। তিনি কেলভিনের 
সাঁহত সহযোগিতায় গ্যাসের একটি ধর্ম 
আবিত্কার করেন। তাহা এই যে গ্যাস 
যাঁদ তাপরাদ্ধ ভাবে (adiabatically) 
প্রসারিত হয় তাহা হইলে উহা ঠাণ্ডা 
হইয়া যায়। ইহাকে জুল-টমসন প্রভাব 
বলে। 
জেট প্রোপালসান jet propulsion 
জঃ স্বাল্তল ( যন্ম-বিদ্যা ) 

জেট চালিত বিমানে যন্ব দ্বারা 
বায়কে উচ্চ চাপে প্রেষণ করিয়া 
জহালানির সাঁহত 'মিশাইয়া দগ্ধ করা 
হয় এবং এই দহন নিরবিচ্ছিন্ন ভাবে 
চলে । দাহজানত তাপে গ্যাস প্রসারিত 
হইয়া পিছনের রম্ধ দিয়া বায়ুতে 
নিঃসৃত হইতে থাকে।  ইহারই 
প্রাতক্রিয়ায় বিমানটি সামনের দিকে 
চলিতে থাকে । বাহিরে যাইবার পথে 
গ্যাসের স্রোত দ্বারা একটি টারবাইন 
চালিত হয়, উহা বায়ু প্রেষক যল্তে 
শীল্তিসণ্তার করে । প্রেষক ও টারবাইন 
একই অক্ষদণ্ডের উপর স্থাপিত ৷ যন্ত্র 
চততুর্দকে দহন প্রকোষ্ঠগুলি সাজানো । 
এই যন্ত্কে টাবো জেট (Tarbo-jet ) 
বলে৷ জেট নীতিতে চালিত আরও 
কয়েক প্রকার ষন্ আছে, তবে উহাদের 
খ:টিনাটিতে শহধূ পার্থক্য আছে, মোট 
তত্ব একই । ৰ 
জেড 38৫৩ যসম, পাল: (ভূবিদ্যা), 

“সাদা হইতে গাঢ় সবুজ রঙের 


বৈজ্ঞানিক আভধান 


কতকগ;লি মূল্যবান পাথরের সমণ্টিগত 
নাম। বৈজ্ঞানিক ভাবে জেডাইট 
(18০146.) নামক খনিজ সম্বধে এই 
নাম প্রযোজ্য ৷ উহার সঙ্কেত ৪০) 
১1505 4 91051 বৰ্মা, তিব্বত, ও 
দক্ষিণ চীনে এই পাথরের খাঁন আছে। 
চীনের জেড শিল্প জগত্াবখ্যাত। 
জেনন Xenon ( রপায়নীবদ্যা ) 

মৌল গ্যাস ৷ চিহ্ন Xe, প্রমাণ, 
অঙ্ক ৫৪, পরমাণভার.৯৩১'৩০, গল- 
নাঙক_-১১২* সেঃ, স্ফুটনাঙক-_১০৮" 
১ সেঃ, বায়ুর অপেক্ষা ৪.৫৩ গণ 
ভারী তরল জেননের আপোক্ষিক গর্ব 
৩.০৬ । বায়মণ্ডলে ইহার পারমাণ এক 
কোটি ভাগের এক ভাগ । এই বিরল 
গ্যাস বর্ণহান, গন্ধহীন। তাই পর্বে 
রাসায়নিক ভাবে সম্পূর্ণ নিক্ছিয় 
বলিয়া ধরা হইত এবং যোজ্যতা 
({ valency ) শুনা বলা হইত ৷ কিন্তু 
সম্প্রতি ফ্লোরিনের সাহত ইহার যৌগ 
করা সম্ভব হইয়াছে ৷ এই যৌগ গঠনের 
বৈশিষ্ট্য এই যে তত্ত্বীয় বিবেচনায় 
বিজ্ঞানী লাইনাস পাউলিং ১৯৩২ 
সালে. ভীবষাদ্বাণী কারয়াছলেন 
যে. তথাকাথত নলয় গ্যাসেদের 
(inert 885). মধ্যে জেননের সহিত 


ফ্লোরিনের সংযোগের সম্ভাবনা আছে। 
জেনার Jenner, Edward 
(১৭৪৯-১৮২৩ ) 

ইংরাজ :চিকিৎসক। গো-বসন্ত 


বীজের টিকা দিয়া মানুষকে বসন্তের 
আক্রমণ হইতে রক্ষা করার পদ্ধতি 
আবিচ্কার করার জন্য বিখ্যাত । তাঁহার 
আবজ্কারের পর পাঁথবীর সমস্ত সভ্য 


বৈজ্ঞানিক অভিধান 


দেশে এই প্রকার টিকা দিয়া বর্তমানে 
ভয়াবহ বসন্ত রোগ পাঁথবা হইতে প্রায় 
বিলোপের পথে ।. গোবসন্তের বীজ 
বালয়া ইহার নাম ভ্যাকৃসিনেশান 
( Vaccination ) কেননা লাতিনে 
গোবসন্তকে $৪০০118 বলে। 
জেনোঁটক্‌স 5০7৪$০5 : প্রজনাবিদ্যা 
জাউনীহীল্ধী (শারীর-বৃত্ত) 
বংশগাতির (Heredity) বৈজ্ঞানিক 
চ্চা। গ্রেগর মেন্ডেল নামক একজন 
খাঁন্টান সন্ন্যাসী ইহার ভিত্তি স্থাপন 
করেন। তাহার পর ইহার চর্চা 
বিপুল প্রসার লাভ করিয়াছে । মোট 
তথাগযাল সম্বন্ধে বিজ্ঞানীরা এখন এক 
মত। পদং ও স্ত্রী জনন কোষের 
মাধ্যমে বংশগত গুণাবলী পুরুষান 
ক্রমে সঞ্চারিত হয়। ইহাদের অর্ধেক 
পুংকোষ হইতে ও অর্ধেক স্ব্রীকোষ 
হইতে আসে ৷ তবে সব সময় সবগুলি 
প্রকট হইতে পারে না, কোনটির প্রভাব 
অন্যাটকে চাপিয়া দিতে পারে৷ জীব- 
কোষের নিউক্লিয়াসের মধ্যে যে 
ক্রোমোসোমগুলি থাকে তাহারাই এই 
বৈশিষ্ট্যনিণায়িক বস্তুগ:লির বাহন এবং 
প্রত্যেক প্রজাতির জাঁবকোষে ক্লোমো- 
সোমের সংখ্যা নির্দিষ্ট । জীবকোষে 
যতগ্যীল ক্রোমোসোম থাকে তাহার 
অর্ধেক জননকোষে সঞ্চারিত হয় এবং 
পুংওস্ত্রী জননকোষের মিলনে এই অর্ধ 
সংখ্যা ক্লোসোসোমগীল পূর্ণ সংখ্যাত্ব 
লাভ করে। এবং সেই পূণঙ্গি কোষ 
তখন ক্ৰমাগত বিভন্ত হইয়া ও পরিণত 
হইয়া ভ্রুণের দেহে পর্যবাঁসত হয়। 
জাবাবদ্যায় অভিব্যন্তিবাদের সঙ্গত 


২৩৭ 


ব্যাখ্যার দিক দিয়া প্রজন বিদ্যায় 
আবিচ্ৃত সুত্ৰসমুহ অত্যন্ত মূল্যবান । 
জেনিথ 291. খমধ্য [ বাংল ও 
হিন্দী | (/জ্যোতিষ-বিদ্যা ) 

খগোলকের যে বন্দ: পর্যবেক্ষকের 
ঠিক মাথার উপর. অবাস্থিত। 'ওলন 
দড়িকে পিছন: দিকে বার্ধত করিলে যে 
কাল্পনিক সরল রেখা হইবে: তাহা যে 
বিন্দুতে খগোলককে ছেদ কারবে 
তাহাকে 'জ্যোতিষের খমধ্য ( 510- 
nomical zenith ) বলে | 
জেব্রা তাজ (প্রাণা-বিদ্যা-) 

ঘোড়ার মত দেখিতে গায়ে ডোরা- 
কাটা বন্য পশনীবশেষ |. আদিবাস 
আফ্রিকায় সেখানে তিন প্রজাতি 
পাওয়া যায়। ইহারা সাধারণতঃ ক্ষুদ্র 
ক্ষুদ্র দলে বিচরণ করে: ইহাদের 
পোষ মানানো যায় এবং ঘোড়ার সহিত 
সংকর করা যায়, কিন্তু সেই সংকর পশু 
খচ্চরের মত এত দক্ষ হয় না। 
জেম ৪0. মাঁণ [ বাংলা ও হিন্দী 
(ভূবিদ্যা) 

অলঙ্কার রুপে ব্যবহৃত: সাদূশ্য 
মূল্যবান প্রস্তর খণ্ড । ইহাদের সাধারণ 
বৈশিষ্ট্য এই যে ইহাদের কাটলে ও 
পালিশ করলে দদ্যুতমান বর্ণাঢ্য 
বস্তুতে পারণত হয়। হারা, চুনী, 
পান্না, নীলা ইত্যাদি ইহার উদাহরণ ৷ 
অপেক্ষাকৃত কম মূল্যের মণির উদাহরণ 
তামাঁড়, জেড, পোখরাজ, চন্দ্রকান্ত, 
বৈদুৰ্য্য ইত্যাদি ৷ 
জেম্‌স ওames, William 
{১৮৪২-১৯১০ ) 

আমোরকান মনোবিজ্ঞানী । প্রথম 


২৩৮ বৈজ্ঞানিক অভিধান 


জীবনে রুগ্ন ছিলেন। ইউরোপে ভ্রমণ 
কাঁরয়া জার্মানীতে শারীর-বৃত্ত শিক্ষা 
কাঁরয়া চিকিৎসক হবার পূর্ণ যোগ্যতা 
অর্জন করেন। দেশে ফারিয়া হাভর্ডি 
বিশ্ববিদ্যালয়ে শারীর-বৃত্তের শিক্ষক 
নিযনুন্ত হন। পরে এখানেই ‘তান 
মনস্তত্বের অধ্যাপক হন। তিনিই 
প্রথম মননকে বৈজ্ঞানিক ভাবে চর্চা 
করেন এবং মন কি সেদিকে মাথা না 
ঘামাইয়া মনের ক্রিয়া সম্বন্ধে পর্যবেক্ষণ 
কাঁরতে থাকেন। তাঁহার ধারণা 
যাঁদও এখন সেকেলে বাঁলয়া বিবেচিত 
হয়, তবুও তাঁহার প্রভাবে: আমোরকায় 
মনস্তব্বের দুইটি প্রধান সম্প্রদায়ের 
উৎপাঁত্ত হয়, চোঁষ্টত বাদ ( Behavio- 
0115 ) ও আঁভিপ্রায়িক বাদ ( Pur- 
7051০ ) | 
জোঁমাঁন ৪ৎ॥i মিথুন (বাংলা 
ও হিন্দী ) (জ্যোতিষীবদ্যা ) 
রাশিচক্রে অবস্থিত তারাপঞ্জ। 
এই পুঞ্জের উদ্জবলতম নক্ষত্র দুইটিকে 
ইংরাজীতে ক্যাস্টর ও  পোলাক্‌স 
( Castor and Polux ) বলে । মেষ 
রাশি হইতে আরম্ভ কারলে ইহা তৃতীয় 
রাশ। 
জেরোগ্রাঁফি মer০8rএphy (মুদ্রণ শিল্প) 
কোন লীখত বা মুদ্রিত পক্ঠার 
হুবহু নকল লওয়ার যন্ন। ফোটো- 
গ্রাফতেও এই কার্য চলে - কিন্তু 
তাহাতে নানা রাসায়নিক পদার্থের 
প্রয়োগ লাগে এবং বিশেষ ধরনের প্লেট 
বা ফিল্ম প্রত্যেক বার নকল করার জন্য 
ব্যবহার কারতে হয়৷ কিন্তু জেরো- 
গ্লাঁফতে একাটি আ্যালযামানয়াম পাতের 


উপর কোন রাসায়নিক প্রলেপ দিয়া 
বিদযাতের উপায়ে একই পাত হইতে 
অসংখ্য নকল তৈরী করা যায়। 

জোঁরয়াট্রিক্‌স ৪৪৮১০৪ ( চিকিংসা- 


বিদ্যা) 
চিকৎসা-বিদ্যার যে শাখায় 
বার্ধক্যের চর্চা করা হয়। বয়সোচিত 


মৃদু গতি, কান ও চোখের শান্ত হাস 
ইত্যাদির চচ এক শাখার বিষয় আর 
যে সমন্ভ রোগ বৃদ্ধদের হওয়ার 
সম্ভাবনা বেশী যেমন মধুমেহ (Dia- 
betes ), বৃক্ষের ( Kidney ) মন্হর 
ক্রিয়া, ইত্যাদি দ্বিতীয় শাখার চচরি 
বিষয় । 
জেল ৪০ (রসায়ন-বিদ্যা ) 
কোলোয়েড দ্রবের ( colloidal 
solution ). এক বশেষ রুপ | ইহাতে 
আপাতকঠিন কাঠামোর খাঁজে খাঁজে 
তরল পদার্থ ছড়াইয়া থাকে ৷ ইহাদের 
এক প্রকার গরম কারিলেই তরল দ্রবে 
পারণত হয়, যেমন জেলাটিন, আর এক 
প্রকারকে তরল করা যায় না, যেমন 
1সালকা জেল ৷ 
জেলাটিন £61961) (রসায়ন-বিদ্যা ) 
প্রাণীদের ক্ষুর, হাড় ইত্যাদি হইতে 
নিঙ্কাশিত স্বাদহীন গন্ধহীন প্রোটন 
[িশেষ। গরম জলে দ্রাব্য সেই দ্রব 
ঠাণ্ডা হইলে জিয়া যায়। ঠাণ্ডায় 
ইহা নিজের ওজনের অনেক গণ বেশী 
ওজনের জল শোষণ কারতে পারে এবং 
শহষিয়া স্বচ্ছ ও নমনীয় হয়। ইহা 
অসম্পূর্ণ প্রোটিন, ইহাতে গ্লিসাইন, 
{লসাইন প্রভৃতি আযামনো আ্যাসিড 


বৈজ্ঞানিক অভিধান 


যথেষ্ট থাকলেও, ট্রায়োসিন, ট্রিপ্‌- 
টোফ্যান বা সিস্টাইন নাই | কাজেই 
ইহার দ্বারা খাদ্যে প্রোটিনের সমস্ত 
প্রয়োজন মিটিতে পারে না, তবু ইহা 
শিশখাদ্য প্রস্তুতে ব্যবহার হয়। তাহা 
ছাড়া ওষধে বাঁড়র আবরক তৈয়ারীতে 
মলম  তৈয়ারীতে ও  ফোটোগ্রাফি 
শিল্পেও বহু ব্যবহৃত ৷ 
জোঁলগ্‌নাইট gelignite 
বিদ্যা) 

খনিতে আকরের চাপ ফাটাইতে 
বাবহৃত বিস্ফোরক পদার্থ বিশেষ ৷ কম 
বেশী শতকরা ষাট ভাগ নাইট্রো 
্লিসারিন, চার ভাগ গানকটন, আটাশ 
ভাগ সোরা ও ৮ ভাগ কাঠের গ:'ড়া 
শিয়া তৈয়ারী হয়৷ 
জোঁলফিশ. 1011 89 (প্রাণ বিদ্যা) 

ছন্রাকার, থলথলে অমেরুদণ্ডী 
প্রাণী । ইহারা জলে অনায়াসে সন্তরণ 
করে এবং ইহাদের দেহে পাকস্থলীর 
অনুরূপ গঠন দেখা: যায়। লম্বা 
কার্ধকায় (Tentacles ) চুলের: মত 
সক্ষম কাঁটা থাকে, তাই দিয়া ইহারা 
খাদ্য সংগ্রহ কারয়া দেহমধ্যন্থ পাক- 
দ্থলাীতে পাঠায় । আকারে আট ইণ্চি 
হইতে আট ফুট পর্যন্ত হয় । ইহাদের 
কাঁটা মানুষের গায়ে লাগিলে চুলকানি 
ও অন্যান্য চর্ম রোগ হয়). 
জেসংটেশান gestation (শারীর-বৃত্ত) 

যে সব প্রাণী জননী-জঠর হইতে 
পঢ়ণাঙ্গি হইয়া জন্মগ্রহণ করে: তাহাদের 
জননী জঠরে নিষিক্ত ( fertilised ) 
ডিদ্ব প্রতিষ্ঠার পর হইতে জননী-দেহ 
হইতে নিজ্রমণ পর্যন্ত অবস্থা বা কাল ৷ 


(রসায়ন- 


২৩৯ 


মানুষের ক্ষেত্রে এই কাল প্রায় ২৮০ 
দিন, এই সময়ে নারীদের ঝতু বন্ধ 
থাকে, স্তন পন্ট হয়, উদর স্ফীত হয় 
ইত্যাদি বাহ্য লক্ষণ প্রকাশ পায়। 
গভর্ধারণ কাল প্রাণীদের প্রত্যেক 
শ্রেণীর পক্ষে বিশেষভাবে নাট |. 
হন্ভীর বাইশ মাস, জিরাফের পনেরো 
মাস, জেব্রা, উট, গণ্ডারদের প্রায় বারো 
মাস, কুকুরের মাত্র নয় সপ্তাহ, ব্যাঘ্র, 
সিংহ প্রভাতি বিরাটকায় জন্তুদের তিন 
হইতে সাড়ে তিন মাস, বানরদের ছয় 
মাস নাদর্টি সময় । 
জোডিয়াক 2০৫9০ রাশিচক [ বাংলা ও 
হিন্দী]  (জ্যোতিষ-বিদ্যা ) 
খগোলের যে অংশ দিয়া সর্্য, 
চন্দ্র ও গ্রহগণ ভ্রমণ করিতেছে বািয়া 
মনে হয়। ইহা খ-বিষঢুবরেখার দুই 
পাশে প্রায় ১৮” কোণ ব্যাপিয়া থাকে । 
এীতিহাসিক যুগের সকল মানদুষের 
কাছেই ইহা পরিচিত ছিল ॥ ইহাকে 
৯২ অংশে ভাগ করা হয় এবং তাহাদের 
নাম যথাক্ৰমে, মেষ, বৃষ, মিথুন, ককর্ট, 
সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধন, মকর, 
কুম্ভ, মীন।  গ্রহগণের অবস্থিতি এই 
রাশিগণের উল্লেখ করিয়া জ্যোতিষে 
বিবৃত হয়। 
জোডিয়ালকাল লাইট zodiacal light 
জীচ্স সন্ধাহা (জ্যোতিষ বিদ্যা ) 
সম্যর্ষ্তের ঠিক পরে পশ্চিম গগন 
হইতে রাশিচক্র অবলম্বন করিয়া 
প্রিকোণ মৃদু জ্যোতি বিচ্ছুরণ ৷ প্রাতে 
উষার আবির্ভাবের পূর্বে ইহা পর্বে 
গগনে দম্ট হয়৷ সূ্য'মণ্ডলের চতুাঁদ'কে 
যে আঁত লঘু গ্যাস আছে তাহার দ্বারা 


২৪০ 


সূ্ধরা*ম বিক্ষেপণ হয়' বলয়া ইহার 
উৎপাত্ব এইরূপ বিজ্ঞানীদের ধারণা । 
টজাসেফেসন Josephson, টি, D 
(১৯৪০-) ইংলন্ডের ওয়েলসে জন্ম ও 
শিক্ষা ।  কেদ্বিজ বিশ্ববিদ্যালয়ে 
গবেষণা কালে অর্ধ পাঁরবাহী (semi 
conductors) বস্তু সমূহের ভৌতধর্মর 
তাত্বিক বিশ্লেষণে কোয়াণ্টাম বল- 
বিদ্যায় প্রয়োগ করার জন্য ১৯৭৩ সালে 
যুক্তভাবে পদার্থ বিদ্যায় নোবেল 
পঢরচ্কার পান । 
জোলিও-কুর, 01106 ০৮716, Jean 
Frederic ( ১৯00০-১৯৫৮ ) 

ফরাসী বিজ্ঞানী । একোল 'ফাঁজকে 
শিক্ষা সমাপ্ত করিয়া ইনসতিতিউত দ্য 
রোডয়ামে যোগ দেন এবং সেখানে 
মাদাম কুরির কন্যা- আইরিনের (Irene) 
সঙ্গে কাজ কারতে থাকেন এবং পরে 
তাঁহাকে বিবাহ করিয়া সম্মানিত কুরি 
পদবী নিজ নামের সঙ্গে যোগ করেন। 
এই দম্পাত অনৈসার্গক অর্থাৎ মনষ্য 
নিয়ান্িত তেজীক্কিয়তা ( Artificial 
radio activity) আবিজ্কার কারয়া 
১৯2৫ সালে নোবেল পুরস্কার পান । 
স্মরণ থাকতে পারে যে আহীরনের 
পিতামাতাও যুগ্মভাবে ' নোবেল 
পঢ়ুরচকার লাভ কাঁরয়াছিলেন। 

ট 

টক্পকলাঁজ ০Xi০০!০৪/ (রসায়ন- 
বিদ্যা) L 

বিষ সম্বন্ধে চর্চা যে ‘জ্ঞানের 
বিষয় । বিষাস্ত বস্তুর রাসায়নিক 
সংযত ও. তাহাদের সনান্ত করবার 


বৈজ্ঞানিক অভিধান 


মান্রা ও তাহার প্রতিষেধক এবং যে সকল 
লক্ষণ দেখিয়া বিষ বিশেষের ক্রিয়া ধারতে 
পারা যায়, এইগ্রীল এই বিজ্ঞানের 
{বিভিন্ন শাখা । 
টক্ঁসন 6০810. আঁধাবষ আননিম 
( চাকংসা-বিদ্যা ) 

প্রাণ উদ্ভিদ-বা ব্যাক্‌টরিয়া 
প্রসূত বস্তু যাহা অন্য প্রাণীর পক্ষে 
{বষ । ইহারা সাধারণতঃ প্রোটিন জাতীয় 
এবং ইহাদের আণাঁবক ভার খুব বেশী । 
ইহারা দেহে প্রবিষ্ট হইলেই আযান্টি- 
জেনের কাজ করে এবং দেহে প্রারতাবষ 
(Anti-toxin) প্রস্তুত হয়, যাহারা 
সময় সময় আঁধাবষকে প্রশমিত করে। 
প্রাণী-প্রসূত অধিবিষের উদাহরণ সাপ 
ও কাঁকড়া-ীবছার বিষ । উদ্ভিজ্জ-প্রসূত 
আঁধাঁবষ রেড়ির বীজে প্রাপ্ত রিসিন ও 
এক প্রকার ক্লোটন গাছের বাঁজ হইতে 
প্রাপ্ত ক্রোটন। কিন্তু আমাদের সব 
চেয়ে পারাচত ও. ভাতিদায়ক আঁধাবষ 
ব্যাকৃটিরিয়া প্রসূত। ডিপ্থারয়া, 
টেটেনাস ইত্যাদি রোগের জীবাণ, 
( micro-organism ) দ্বারা প্রসৃত 
অধিবিষ তাহার উদাহরণ ৷ অধাবিষেরা 
কি ভাবে দেহকে কাব; করে তাহা 
ঠিক জানা নাই, তবে সবগডলৈর কিয়া 
যে এক রকমে হয় না এইটুকু মান্র 
নির্ধারিত হইয়াছে । ব্যাক্‌টিরিয়া প্রসত 
অধাবিষ যাঁদ লঘু ফরম্যালডহাইড বা 
অন্য ওঁ প্রকার 'বিকিয়কের সাহত মিশ্রিত 
করা যায় তাহা হইলে তাহাদের দেহের 
হানি' করার ক্ষমতা একেবারে নষ্ট 
হইয়া যায়, কিন্তু তখন দেহে প্রবিষ্ট 
করাইলে উহারা প্রতাবিষ প্রস্তুত করার 


কাজ--আগের--মতই = কারিতে পারে ৷ 
আঁধাবষের। এই. রূপকে  টক্‌সয়েড 


(798০10)--রলে এবং ডিপাথারয়া, 


টেটেনাস প্রভাতি রোগের টিকা এওঁ 
রোগের টক্‌সয়েড দিয়াই দেওয়া হয় । 
যে সব দেশে এই: সব.-টিকা দেওয়ার 
ব্যাপক ব্যবস্থা আছে -সেখান হইতে 
ডিপাথারয়া ও টেটেনাস-রোগ বিলপ্ত 
হইয়াছে বলিলেও অত্যুক্তি হয়ানা ৷ 
উট্োমারিজম 60860070719 ক্যা 
নঘনলা (রসায়নবদ্যা ) 
জৈব রসায়নে একই ' আণবিক 
সংকেত যুক্ত কিন্তু সাংগঠনিক সংকেত 
ভিন্ন এইরপ. দুটি বস্তুর সহাবচ্হান 1 
কাঁটো-ইনল (Keto-enol ) রূপ লইয়া 
ইহার এক দংটান্তপাওয়াষায়। আযসি- 
টোনের দুই প্রকার সাংগঠনিক রূপ 
* CH 
আছে; *৯০-০ (কাঁটো রূপ) 
$ CH: re) 
OH 


আর 01৪01... (এনোল) 
CHS 


2 

রুপ ইহাদের দুইয়ের: মধ্যে তফাৎ 
এই যে একটি হাইড্রোজেন পরমাণু স্থান 
বদল করিয়াছে ৷ এই দুই রূপই বিশিষ্ট 
অনুপাতে একসঙ্গেই থাকে । কোন 
একটি রূপ যাঁদ রাসায়নিক বিক্রিয়া গ্রহণ 
করিয়া. ঘটনাস্থল হইতে অপসৃত হয় 
তবে অন্য রুপের. কিছু অংশ এরুপে 
পারবর্তিত হইয়া -আবার পূর্বেকার 
সাম্যাবস্থা ফিরাইয়া আনে । 

উড Todd, Sir Alexander Robertus 
(S5০৭-  )? 

-১.সকট রসায়নবিদ্‌। গ্লাসগোতে জন্ম 


১৬ 


£৪১ 
ও শিক্ষা? অক্সফোর্ডে 'রাবনসমৈর 
কাছে তিন বংসর ( ১৯৩১-৩৪ ) কাজ 
করেন | ১৯৩৮. সালে. ম্যানচেস্টার 
'বিদবাবদ্যালয়ে রসায়নের অধ্যাপক হন 
এবং ১৯৪৪ সালে কেমাব্রজ বি্ব” 
বিদ্যালয়েও এ পদে অধিষ্ঠিত 'হন। 
কয়েকটি ভিটামিন ও ওষধের সাংগঠ- 
নিক সূত্র লইয়া গবেষণা করিয়া খ্যাত 
হন। জীব-কোষের অন্যতম উপাদান 
নিউক্লীক আযাসিডকে বিভাজন কাঁরলে 
নিউক্লিওটাইড (2080119010০) নামে 
এক যৌগ পাওয়া যায়। আ্যামনো 
আ্যাসিড হইতে যেমন প্রোটিন তৈয়ারী 
হয় তেমনি -নিউক্লিওটাইড "হইতে 
নিউর্লীক আসিড তৈয়ারী হয়। এই 
জটিল অণুর সাংগঠনিক খ৫টনাটি টড 
শর যে আন্দাজই করেন তাই নয় তিনি: 
সংশ্লেষণ দ্বারা তাহার াথাথ প্রমাণ 
করেন। বলা বাহুল্য, প্রোটিন সংশ্লেষের 
মতই ইহার প্রভাব সুদুর-প্রসারী ৷ এই 
কাে'র জন্য তিনি ১৯৫৭ সালে 


বাজত্িন্যা 


দুই 
(Mucous, Membrane ). গভীর 
ভাঁজের মধ্যে স্থিত বিশিষ্ট কলা গণ্চ্ছ। 
ইহার সঠিক ক্রিয়া কি তাহা জানা নাই 
তবে শ্বাসের সহিত আগত, জীবাগ 
আশ্রয় করিলে প্রদাহ হয় এবং ত্জনিত 
গলা - ব্যথা, “জবর, কাশি ইত্যাদিতে 
রোগী কষ্ট পায়। এর পে প্রদাহ ঘন 
ঘন হইলে চাকৎসকগণ উহাদের 


২৪২ বৈজ্ঞানিক আভধান 


অস্বোপচার দ্বারা উন্মলিত করেন । 
এইভাবে টন্‌সিল-বর্জিত মানদুষের যে 
জাবন-প্রণালাীতে ছু ' পার্থক্য কেন 
হয় এখনও পর্যন্ত তাহা, বোঝা যায় 
নাই৷৷ 5) 

টগৃগ্রাফ - : topograpliy সংস্থান 
জ্ঞল্যান্তবি-নিললাল (ভুগোল ) 
-হ্ছুল*পৃঞ্ঠের-- স্থিত; আকার ও 
তাহার ভৌত বোশি্টোর্বর্ণনা-। কোন, 
স্থানের-জলবায়ু, সংস্থান হইতেঅন্মমান 
করা যায় বালিয়া ভুগোলের ৷ মানচিন্রে 
'বাভন্ন রেখা ও. রঙের মাধ্যমে" উচ্চাবচ 
স্থান)আকার ও অন্যান্য জ্ঞাতব্য বিষয় 
দেখানো হয় 1 উহাকে সাংস্থানিক 
মানচিত্র ( Topographical PED) 
বলে ৷ 7 

টউপলাঁজ : topology: নয 
(শাণিত ) 

7. গণিতের যে শাখায় এমন জ্যামি- 
{তক চিত্রের :চচাঁ করা হয় যাহাকে 
দ:মড়াইলে'বা মচকাইলেও উহার গুণের 
কোন পরিবর্তন' হয়: না। ধরা যাক 
একা -রাবারের পাতের উপর একটি 
দ্রভুজ অঙ্কিত করা আছে, এখন যদি 
রাবারের পাতাঁটকে না ছিপীড়য়া উহাকে 
করা হয়, "তাহা হইলেও ত্রিভুজের 
ন্রিভূজন্ব নষ্ট হইবে না: যাঁদও আকারে 
নানা পারবর্তন হইবে৷ -টপলাজতে 
পিভুজের এবিকৃতরপগীলকে অনুরূপ 
চিত্র (Similar figures) বলা হয় | 
টমসন)। Thomson, Sir J. J. 
(১৮৫৬-১৯৪০ ) 

- ইংরাজ পদার্থ-বিজ্ঞানী। ম্যাণ্চেস 


টারে'জন্ম । ওখানকার ওয়েন্‌স কলেজে 
ও পরে কোম্রিজে শিক্ষা ৷ ১৮৮৪ 
হইতে ১৯১৮ পর্যন্তকেম্ত্রজে ক্যাভেন- 
ডিশ অধ্যাপক । ১৯১৮ সালে ট্রীনটি 
কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। ইলেক্‌- 
ট্রনের আবিষ্কারক ৷ ইলেকট্রন ও 
প্রোটনের বদদ্যৎ আধানের পরিমাণ ও 
তাহাদের ভরের অনুপাত তানি প্রথম 
পরীক্ষা দ্বারা নিধরিণকরেন। তাহাদের 
বেগও-তিনি-ির্ণয় করেন। গ্যাসের 
বদযাৎ পারবাহিতা সংক্রান্ত গবেষণার 
জন্য. ১৯০৬ সালে নোবেল পরঞ্কার 
লাভ করেন। 
উর্ক €০:48৩ ইন ( পদার্থ-বিদ্যা ) 

কোন. অক্ষের পারাধর কাছে 
সমকোণে বলপ্রয়োগ কারয়া . উহাকে 
যাঁদ দুমড়াইবার চেষ্টা করা হয় তাহা 
হইলে সেই মোচড়ানো বলের ভ্রামক 
(moment )-কে টর্ক বলে। ইহা 
প্রযুক্ত বল ও আবর্তন অক্ষের ব্যাসার্ধের 
গুণফলের সমান । 
উর্ণেডো_ 60570800 ঘূর্ণবাত লনত্তহ 
(ভুগোল ) 

তাপজনিত ' ঘুণি'ঝড় । ইহা 
সাধারণতঃ আমোরকার মধ্যভাগে ও 
অস্ট্রোলয়ায় হয় ।' ঘার্ণর ব্যাস মান্ত 
কয়েক শত ফুট হয় এবং চলন বেগ প্রায় 
ঘণ্টায় ত্রিশ মাইল: হয়। কিন্তু ইহার 
আবর্তন এত দ্রুত হয় যে উহার বায় 
দুতি ঘণ্টায় দ:’শ মাইল পর্যন্ত হয়। 
ইহার মধ্যভাগে বায়ু আঁত" লঘু চাপ । 
ঘাঁর্ণর দ্রুতির জন্য ও: কেন্দ্রের লঘু 
চাপের জন্য গাছপালা ভাঙ্গিয়া বাড়ি- 


দরকার গস! নিদারুণ 
ক্ষাত হয়। 


টর্সান: torsion ela [বাংলা-ও: 
7২: করিয়া দেন। দেখা গেল পারদ ষ্তম্ভ ৷ 


হিন্দী] (পদাৰ্থবিদ্যা) 
“মোচড় । তারের মত'কোন বস্তুকে 


মোচড়াইবার জন্য যে-বল প্রয়োগের = 


প্রয়োজন হয়গ। ইহা দুইটি বিপরীত 
সমান্তরাল বলপ্রয়োগের ফল. ইহার 
পাঁরমাপ উহার ভামক; ( moment) 
দ্বারা হয়, তাহাকে টর্ক ( 9০৭৪ 


বলে। 
টরাস Taurus ব্রাশ সা 
(জ্যোতিষ-বিদ্যা-) 


রাশিচক্লের: অন্তর্গত 'তারকাপরঞ্জ । 


দ্বিতীয় রাশি। ইহার উচ্জবলতম তারা” 
রোহিণী (Aldebaran ) অতিকায়” 


রোহিত তারা, সুর্যের অপেক্ষা উহার 
ব্যাস প্রায় ৩৮ গুণ ও 'ওচ্জৃল্য ৯১ 
গুণ বেশী), চা 


টাঁরচোঁল Torricelli Evan-gelistes j 


(১৬০৮-১৬৪৭) 

ইতালীয় বিজ্ঞানী, গ্যালিলিওর 
শিষ্য । পুরাকালে একটি বাণী প্রচালত 
ছিল যে প্রক্কাত শূন্যতা.পছন্দ করে না। 
পাম্‌প কারলে: জল যে, উশ্চুতে ওঠে 
তাহার এইভাবে ব্যাখ্যা: দেওয়া হইত ৷ 
গ্যালালওর কিন্তু শেষ বয়সে সন্দেহ 
হয় যে প্রকৃতির এই শুন্য বিরুপতার 
কোন সীমা আছে কিনা । ইহা 
জলের অপেক্ষা ভারী জানিস” দ্বারা 
পরীক্ষার: কথা ভাবিলেও, : পরীক্ষা 
করার আগেই মারা : যান।:. তাঁর 
শিষ্যদ্বয় টারচোঁল ও ভিভিন্নানি ৯৬৪৪ 
সালে এক গজদীর্ঘ' এক দিক বন্ধ কাচের 


২৪৩৮ 
একটি নল পারদ-ফ্বারা"পূ্ণ'করিযী - 
উহাকে একটি পারদ-পূর পানের ' 
ভিতর খোলা 'মুখাঁট রাখিয়া? উপুড় 


িশ হাণ্চি উচ্চতায় থামিয়া গিয়াছে 
এবং তাহার উপর খানিকটা স্থান শুন্য 
বা পারদ বাণ্প-পূ্ণহইয়া থাকিয়া 
গেল।: দেখা গেল যে প্রকৃতির শন্য 
বিরূপতা/পারদের ক্ষেত্রে বরণ ইপ্চির : 
বেশী নয়? পারদ স্তম্ভের উধ্বে স্থিতি 
যে বায়[মণ্ডলের চাপের জন্য এই সত্য- 
কারট্যাখ্যা বুঝিতে: দেরি ইয় নাই। 
এই যুগান্তকারী: পরীক্ষা করার জন্য 
কৃতজ্ঞতায় এ পারদ স্তম্ভের উপর কাচ- 
নলের বন্ধ প্রান্তে যে শন স্থান থেকে 
তাহাকে: টারিটেলীয় শুনা (974 
cellian Vacuum ) বলৈ | এরুপ 
নল আজও অধিকাংশ বায়; চাপমান 
যন্বের : (রতি, প্রধান 
অঙ্গ । 

টাইগার 118০" বাঘ [বাংলা ও 
হিন্দী] (প্রাণি-বিদ্যা ) “ 

* বিড়াল গোত্রের বৃহৎ স্তন্যপায়ী 
হিংস্ৰ প্রাণী ৷ ইহার হলদে “রঙের 
চর্মের উপর কালো: ডোরাকাটা 
বৈশিষ্ট্য । সিংহের মত ইহাদের কেশর 
নাই, কিন্তু সিংহের অপেক্ষা ইহারা 
শন্তিালী; কমঠি ও ধূর্ত। ইহারা 
বনের ছোট জন্তু শিকার 'করিয়া জীবন 
ধারণ করে, সচরাচর মানুষকে আক্রমণ 
করে না কিন্তু আহত হইলে বা অশন্ততা 
হেতু জন্তু শিকারে অক্ষম হইলে 
মানুষের আবাসম্থলে আসে এবং তাড়া 
কাঁরলে মানুষকে আক্রমণ করে। বাংলা 


ডান জয়া চ্হি Ti, রানা 
অংক « ২৯; ;:-পরমাণদুভার ৪৭৯০, 
গলনাঙ্ক ১৮০০? সেঃ; আপেক্ষিক 
গর্ব ৪1 দেখিতে রুপার: মত 
চকচকে, কম উষ্ণতায় ভঙ্গুর কিন্তু ৬০০৭ 
সেঃ এর - উপর উষ্ণতায় ইহাকে টানিয়া 
তার. করা যায়: ইহা ইস্পাতের সাহত 
সংকর. প্রস্তুত কারতে লীগে, এ সংকর 
বেশী টান সহনক্ষম - হয়। ইহার 
অক্সাইড. রঞ্জক- হিসাবে ব্যবহৃত হয় । 
বেশী উষ্ণতায় ইহা আরও মজবূত হয় 
বালয়া রকেট--ও অতিবেগ সমন্বিত 
[বিমান তৈয়ারীতে, খুব কাজে 
লাগে । 

টাইট্রেসান titration 
( রসায়ন-বিদ্যা ) 

= রসায়ন বাক্ষণাগারে: আয়তন 
বিশ্লেষণের ( Volumetric Analy- 
55 ) প্রণালা ৷. যে দ্রবে দ্রাবের পরিমাণ 
জানা আছে. এমন একাঁট-- প্রমাণ 
(Standard) দ্রবের মাপ-করা খানিকটা 
সংযোগ ঘটাইয়া পর্ণ বিক্রিয়া, হইতে 
কতটা, লাগে তাহার মাপ করা ইহার 
পদ্ধাতি। বিবিষ্ঝা- সম্পূ্ণ। হইয়াছে 
কিনা জানিবার জন্য কতকগুলি সূচক 
(Indicator ) ব্যবহার, করা, হয় । 
প্রমাণ দব পিপেট (12৩4৩) সহযোগে 
মাপিয়া একটি বাঁকারে-লইয়া তাহাতে 
অজানা দ্রব বিউরেট -(Burette ) 


অনুমান 


4 হইতে ধাঁরে খীরে ঢালা হয় ও স স:চককে 
- লক্ষ্য করা হয়। 


টাইড 01৫০ জোয়ার ies রী 


হিন্দী ] (ভূগোল) 


SA মাধ পৃথিবীর 
সমদুদ্রপৃষ্ঠে জলোচ্ছৰাস” হয় । : চন্দ্রের 
নৈকট্যের জন্য উহার 'আকর্ষণ "এ 
ব্যাপারে :বেশী সক্রিয়! "চন্দ্রের দিকে 
পাঁথবীর যে দিকটা থাকে সেখানে 
ভ্‌কেন্দ্রের: অপেক্ষা চন্দ্রের আকর্ষণ 
বেশী, এবং জল চলমান বালিয়া সমুদ্র 
পৃচ্ঠ: চন্দ্রের দিকে খানিকটা ফাঁপিয়া 
উঠে, আবার উহার ঠিক বিপরীত দিকে 
কঠিন পাঁথবী যতটা,আকর্ষণ অনুভব 
করে -জল ততটা-করে-না এবং পাঁথবীর 
অপকোন্দ্রক ( Centrifugal ) শান্তর 
প্রভাব বেশী হয়, তাই ওখানকার জল 
একট: বাহিরের দিকে বঢ়ুলিয়া যায় 
কাজেই পৃথিবীর যে দিকটা চন্দ্রের 
বিপরীত সেখানেও -জলোচ্ছৰাস হয়.। 
পৃথিবী ২৪ ঘণ্টায় একবার আবর্তন 
করে বালিয়া উহার সকল অংশই ক্রম- 
পর্যায়ে চন্দ্রের নীচে আসে এবং সব 
স্থানেই দিবা-রান্ে..- দুইবার করিয়া 
জোয়ার আসে । - চন্দ্রও_ পৃথিবীকে 
পাঁরকুমা করিতেছে বলিয়া- ভুপচ্ঠের 
একই স্থান চন্দ্রের নীচে আসতে ২৪ 
ঘণ্টা ৫০ মিনিট সময় লাগে । সু 
চন্দ্র. যখন সমরেখায় থাকে তখন জোয়ার 
বেশ হয়, তখন তাহাকে ভরা কোটাল 
(Spring tide’) বলে । আর যখন 
সমকোণে থাকে তখন জোয়ার সবচেয়ে 
কম হয়, উহাকে মরা কোটাল (982 
6৮০) বলে৷ 


বৈজ্ঞানিক অভিজ্ঞান 


পপ সন্ধাং নিলা 
(জীব-বিদ্যাঃ) ও 

-ন অঙ্গসংস্থানে মারার? 
প্রত্যঙ্গের তুলনামূলক চর্চা । - মানুষের 
ওঙ্গ-প্রত্যঙ্গের সাহত: কুকুর, বাদ, 
পাখী ও. তিমির 'অঙ্গ-প্রত্যঙ্গের তুলনা 
ইহার একটি অঙ্গীভূত বিষয় । | 
টাইফয়েড এফিভার typhoid fever 
(চাকৎসানবিদ্যা ) 

-- বিশেষ ব্যাসিলাস সংক্রমণ জানত 
জ্বর।: ইহার বাঁজ জল ও খাবারের 
মাধ্যমে দেহে: সন্টারত হয়। ইহা 
অত্যন্ত সংক্রামক ব্যাধি ৷ ইহাতে অন্যে 
ঘা হয়, দেহে জবর ছাড়া ঘামাচির মত 
গট বাহির হয় পূবেশইহার কোন 
নাদ্ট প্রাতষেধক ছিল: “না: কিন্তু 


teric fever ) ইহার অপর নাম। 
টাইফাস £01183-(চাকিৎসা-বিদ্যা )'- 
উকুন হইতে সংক্রামিত ব্যাধি 
[বিশেষ 1" জবর, মাথাধরা,'শৈত্যবোধ, 
গরাট বাহির হওয়া ইত্যাঁদ ইহার 
লক্ষণ । যুদ্ধকালীন. * অস্বাদ্থাকর, 
পাঁরবেশে বহু লোক অল্প স্থানে 
থাকিতে বাধ্য হওয়ায় সৈন্যদলে এই 
রোগের প্রাদনভবি প্রাচীনকাল: হইতে 
দেখা যায়। 
ge sy tlie 
ভখন্ডে:তাপজনিত ঘূর্ণবাতের নাম । 
এই প্রকার বড় পাশ্চম ভারতীয় দ্বীপ 


২৪৫ 
গে হারিকেন নামে খ্যাত! চীন; 
ধ্বংসলীলা প্রায় লক্ষ্য করা যায় ॥ ইহার 
ধবংসক্ষেন্ধ বহু বিস্তৃত হয় এবং' ঘণ্টায় 
দুই তিন ইন্চি বায়চাপের পরিবর্তন 
আশ্চর্য নয় | ভা টা 
টাইম {i৷৷৪ কাল, সময় [বাংলা 
হিন্দী ] ( পদাৰ্থবিদ্যা) /& 
: যেবিচারে আমরা ঘটনা পায় ও 
হয়ত পরম কাল (Absolute time ) 
বলয়া কিছ; নাই, ইহা শুধ: তুলনা 
করার কাঠামো ৷ মানুষে সাধারণতঃ 
পৃথিবীর অক্ষের উপর আবর্তন: দ্বারা 
সময়ের মাপ করে সূর্য একবার মধ্য 
রেখায় আসার পরবর্তী পঢনরায় সেখানে 
আসার কালকে সৌর অহোরান্ন বলে। 
ইহা বৎসরে সব খাতুতে সমান "থাকে 
না, তাই সারা বছরের দিনগনুলির সময় 
মাপিয়া তাহাকে বৎসরের সমগ্র দিন 
সংখ্যা দ্বারা ভাগ -করিলে গড় সৌর 
অহোরার গাই, উহাকে ২৪ দিয়া ভাগ 
করিলে আমাদের এক: ঘণ্টা/ হয় ॥ 
উহাকে আবার; :৩৬০০. দিয়া ভাগ 
করিলে ৯. সেকেন্ড হয়,” উহাই পদার্থ 
বিদ্যায় সময়ের একক). সূর্যকে না 
লইয়া যাঁদ কোন উদ্জবল/নক্ষত্ের মধ্য 
রেখায় পরপর অবস্থিতির অন্তর পর্য- 
বেক্ষণ-করা যায়, তাহা হইলে তাহাকে 
নাক্ষত্র দিন বলে (Sidereal day ); 
ইহা গড় সৌর ঘণ্টার মাপে ২৪ ঘণ্টা 
৩ মিনিট ৫৬৫৫৫৪ সেকেন্ড । _... 
টাঙস্‌টেন tungsten (রসায়ন-বিদ্যা ) 
-₹ ধাতির মৌল? চিহ ৫, পরমাণু 


২৪৬ বৈজ্ঞানিক অভিধান 


অঙ্ক 98, প্রমাগূভার ৯৮৩৯২ 
গরলনাঙ্ক ৩৩৭০+ সে, স্ফুটনাঙ্ক ৫৯৩০? 
সে; আপেক্ষিক গুরুত্ব ১৯২ কাঠিন্য 
(প্রায় )৭। ইহার অপর নাম উলফ্রম 
. (Wolfram) এইজন্য ইহার চিহ্ন ভা । 
ইহা রুপার মত চকচকে: ও. ভঙ্গুর । 


অচ্লরাজেও. ( Aqua Regia ) নয় । 
ইহা সংকরধাতু প্রস্তুতে বিশেষ. করিয়া 
ইস্পাতের সহিত মিশ্রণে ও বৈদন্যতিক 
দীপের তন্তু 'নিমা্ণে ব্যবহৃত..হয়। 
ইহার সংকর. ধাতুগুলি খুব কঠিন 
বলিয়া লেদে সান দেওয়ার /০৮ 
ব্যবহৃত হয় । 
উাউবে Taube, Henry (৯৯৯৮ ) 


ধাতব যৌগের (Metal Complex 
Compounds ) গঠন প্রাকয়া ব্যাখ্যার 
পুরুকার বিজয়ী হন 

টাম Tamm, Iger Yevgenevich 
(১৮৯৫-১৯৭১) _ 


নর .পদার্থ- বিজ্ঞানী. ৷. আইন ৬1 


কোন স্বচ্ছ মাধ্যমের মধ্যে এরুপ দ্রুত" 
গামা কাণকা চলিতে থাকিলে পিছনে 
এক প্রকার নীলাভ আলোক দেখা যায় 
যেমন বিমান যখন শব্দোত্তর বেগে চলে 
তখন পিছনে একটা শব্দোচ্ছৰাস রাখিয়া 
যায়। এই রুশ ঘটনা রুশ পদার্থ 
বিজ্ঞানী,চেরেনকফ ১৯৩৪ সালে লক্ষ্য 
করিয়াছিলেন । ১৯৩৭ সালে ঘটনাটির 
সঙ্গত তববায় ব্যাখ্যা দেন অন্য দুই জন 
রুশ পদার্থবিজ্ঞানী ফ্রাঙ্ক (Frank) 
ও টাম।. এই জন্য ১৯৫৮ সালে 
তিনজনে ব্যস্ত ভাবে নোবেল পুরস্কার 
লাভ.করেন।. 


টারকয়েজ. £08080196 : ছ্ীহীজা 
(ভ্‌-বিদ্যা) 

নীল রঙের মাণাবশেষ । সার 
/15(07)০৮০এ55০, কিছ সামান্য 
হয়। আপেক্ষিক গুরুত্ব ২৬-২৮। 
ইহা অনচ্ছ ও রৌদ্রে বা ঘর্মের স্পর্শে 
: পবা যায় ৷ 


বৈজ্ঞানিক’ অভিধান 


টার./৪..আলকাতরা [বাংলা'ও হিন্দী] 
(রসায়ন-বিদ্যা) 


কয়লার অন্তর্ধূম_পাতন- ( Des- 
tructive Distillation ) দ্বারা প্রাপ্চ 
জ্বালানি - গ্যাস - প্রস্তুতশীশজ্পের, 
উপজাত বস্তু. দুগন্ধি কালো 
চটচটে তরল পদার্থ । : ইহার আংশিক 


পাতন দ্বারা বহ রাসায়নিক শিল্পের 


চি ENCILS 


SYNTHETIC PEST CONTROL 
RUBBER CHEMICALS 


SULPHURIC 
ACID 


দুইটি রক্ষী কোষ “থাকে? দিনের 
বেলা রস সন্তারে এ কোষগুলি স্ফীত” 
হইয়া রন্দের মুখ খ্যালয়া-দেয় ও রা 
বেলা রস কম হওয়াতে উহারা আপনি ' 
বন্ধ হইয়া 'যায়। FAINT TTY 
টার্টার  এমোটিক, tartar. emetic 
( রসায়ন-বিদ্যা) ত 
ওষ্ধ বিশেষ ৷ বমন করিয়া শ্লেত্মা 
সরল করার জন্য প্রয়োগ করা হয়। 


1] 


BENZOL OILS 


SHEEP 


ExeLosives 


ASPIRIN 


আলকাতরার উপজাত দ্ুব্যসমূহ 


উার্জেসেনস 18086506109 রসস্ফীতি 
ঘ্যান ( উাঁদ্ভদ্‌-বিদ্যা ) = 
পাদপের কোষ প্রাচীরের উপর রসের 
চাপ । বৃক্ষে রস সণ্ডার মূল ও পত্র 
বন্ধ (50০0৭ ) দ্বারা নিয়ন্তিত হয়। 
মূল অসমোসিস দ্বারা রস সংগ্রহ করে, 
অসমোসিসের চাপে জল কাণ্ডের নলা- 
কৃতি বহনশী কোষ দ্বারা পত্রে গিয়া 
পেশছায়। পরুরম্প্র দিয়া রস্ছ তরল 
পদার্থ বাঙ্পীভূত হয়। পঞ্নরন্ধের 


টাটাঁরক আ্যাপিড tartaric acid 
চিণ্টামা (রসায়ন বিদ্যা ) 

আঙ্গুরের রসে প্রাপ্ত জৈব রাসায়- 
নিক আযাসিড। সংকেত (CHO H 
0007)5 ৷ ইহার লবণ নানা উষধে 
ব্যবহৃত হয় রাসায়নিকের কাছে ইহার 
তত্বীয় গুরুত্ব এই যে ইহা দই প্রকার 
স্কটিকাকারে পাওয়া. যায়, তাহার 
একাটির দ্রুব সমবর্তিত ( Polarised ) 
আলোকরঠিমকে ডান দিকে ঘোরায় 


ANASTHETICT 


২৪৮. 


সংযুক্তি সংকেতের (Structural for- 
া্গেনটাইন (88008 টার্ন তৈল 
বাত্ধীল ন্ধা বত (রসায়ন বিদ্যা ) 

- পাইন শ্রেণীর কয়েকাট গাছের 
ছালে যে রজন পাওয়া যায় তাহাদের 
বাষ্প পাতন (5580. distillation ) 
দ্বারা প্রাপ্ত তৈল; ইহার আপোক্ষিক 
গুরত্ব "৮৫-৮৭৫ ।. উদ্বায়ী তৈল। 


রঙকে লঘু করার (Dilute) জন্য ও = 


সংশ্লোষত কর্র্ঠর--প্রস্তুতে ব্যবহৃত 
হয়। দেহে মালিশ করিতেও ব্যবহৃত 
হয়। 
টারবাইন 800৮০ ( যন্ত-বিদ্যা )_ 
চাকার-পাঁরিধিতে পন্র বসাইয়া তাহার 
উপর জলম্লোত প্রবাহিত কারয়া চাকাকে 
ঘোরাইবার, ব্যবস্থা অতি প্রাচীন কাল 
হইতে চলিয়া আসিতেছে। কিন্তু এই 


WitH VANES 


Fn. চা ২ 
FH OH) উহা i 
_ MOVING W WHELs 


ft 


অপ্রাট বাম দিকে ঘোরায়/৷./ইহাদের 
এই লক্ষণের চর্চ হইতে: জৈব রসায়নের 


ব্যবস্থায় জলস্রোতের 'শাস্তির অতি অল্প: 
লাগে। পল্লগুির আকার বদলাইয়া 
[িশেষ কোণ: হইতে স্লাবিত 'কাঁরয়া 
জল-চালিত- চক্রের উৎকর্ষ সাধনের জন্য 
উদ্ভাবিত যন্ত্রকেই টারবাইন_বলে'। 
আবার টারবাইনের চালক হিসাবে 
জলের -পারবর্তে স্টীম --বা গ্যাসও 
ব্যবহার করা যায়, সামান্য কিছু অদল = 
বদল করিতে হয় ৷ বর্তমান কালে জল- 
বিদন্যৎ -উৎপাদন_ কেন্দ্রে ডায়নামো 
চালাইবার জন্য সর্বত্র টারবাইনই 
ব্যবহৃত হয়। . তাপ-বিদ্যুৎ উৎপাদন 


কেন্দ্েও ষ্টীম চালিত টারবাইন ব্যবহৃত 
হয়। গ্যাস চালিত টারবাইন জেট 
সম্প্রীত উহা 
তাপ বদন 


বিমানে ব্যবহৃত হয়। 
মোটর কারে ও 


STATIONARY 


DIAPHRAGMS I 


বৈজ্ঞানিক আঁভধান 


টার্মমইট76902166-.উই টি 
দ প্রাণিবিদ্যা): : চি 
 শপপীলিকার দা এক প্রকারের 
সামাজিক কীট ইহাদের'মাথা গোল, 
রং সাদা সৈইজন্য সাদা পি*পড়াও 
( White 8৮) বলে ।: ইহারা 'মাটি 
“তুলিয়া বড়বড় বাসা” তৈয়ার করে, 
তাহার: মধ্যে ॥রহডু'9সংখ্যক-কাঁট বাস 
করে” এই সব বাসায় 'উইদের ॥তিন 
শ্রেণীতে : দেখা যায়, (১) রাজা বা 
্লাণী ইহাদের শুধ; বংশ বৃদ্ধি করা 
কার্য, (২) সৌনক__ইহারা_বাসার: রল্ধ 
গাল রক্ষাকরে,যাহাতে বাহিরের কোন 
কাঁট না ঢুকতে পারে। ইহারা বন্ধ্যা 
(৩) শ্রমিক_ইহারা খাদ্য সংগ্রহ; বাসার 
গঠন ও মেরামত ইত্যাদি দলের ষার্তীয় 
কার্য করে. ইহারাও বন্ধ্যা । ইহারা 
কাঠ, পাতা, ঘাস: ও কাগজ,” কাপড় 
ইত্যাদি সেল লোজ- ঘটিত বস্তু খায় । 
ইহারা. রাত্রে বা বর্ষার পরে: দিনেও 
বাসা হইতে; বাহির- হইয়া, অন্য বাসা 
বাঁধার চেষ্টা করে|: qs 
চলর ওর থা রম 
(ভ্ববিদ্যা)। | 

=" নবজীবায় Guin gadio)) জা 
কল্পের অপর নাম। : ইহার স্থিতিকাল 
মধ্যজীবীয় (14০5০৪০1০ ) আঁধকজ্পের: 
শেষ হইতে শর? এবং হিমযনুগের আগে 
পৰ্যন্ত ৷" সাম্প্রতিক যুগের (Recent) 
ঠিক আগে৷ ৷ ইহা৷ইয়োসিন (Eocene); 
অলিগোঁসন (01ig০cene ), মাইয়ো- 
বসন: (Miocene), 


প্লাইওসিন' 
{ Pliocene) ও জ্লীস্‌টোিন (Pleis-- 
$0ত5:25)3এই; কয়াট- কল্পে বিভক্ত ।* 


৪৯ 
এক মতে, *লাস্‌টোসিন ও: মাল্প্রাতক 
যুগ কোয়ার্টানারি ভাযিককপ নামে আর 
এক অধিকল্পের অন্তর্গত 15 1.1 
ট্যাকৃসোনাম (taxonomy ) শ্রেণী, বন্ধ 
বিদ্যা; দির । ঘা 
(জীর-বদ্যা)...০:.7) তারা 
বিজ্ঞানের -যে_..শ্াখায় জীবদের 
সঠিক শ্রেণী বিভাগ করার প্রণালীর, চা 
করা হয়। 
ট্যাকোগটার tachometer রথ 


কৌপিক বেগ ৷ মাপিবার যন্্।, যতক্ষণ 
রন্টি ঘর্ণমান; বল্তুর: সহিত সংশ্লিষ্ট 
থাকে: ততক্ষণ কতবার -আব্র্তন_.হয় 
ইহাতে হয়: তাহার সংখ্যা, দেখা /যায় 
নয়ত প্রাত মিনিটে যতবার ঘুরে «তাহা 
সরাসাঁর মিটারে পাওয়া যায়। f 
শা চপ বেঙাঁচ। (প্রাগ- 


তখন উহারা সম্পূর্ণ জলচর। আরও 
বৃদ্ধির সঙ্গে সঙ্গে: কানকো ফুসফুসে 
পরিণত হয়, দরঁতি উঠিতে আরম্ভ হয়াও 
পালার চাদ 
হয়। 5 RR চিক 15 -ন্যাগাত Le 


০ (বৈজ্ঞানিক অভিধান 


ট্যান'জেনট £9৪০6 স্পর্শক হা ইরা 
(5) অহীজ্জা (গণিত) ৭ 

(১) জ্যামিতিতে যে সরল রেখা 
কোন বরু রেখাকে মান্র একই “বন্দতে 
স্পর্শ করে। '(২) এই সংজ্ঞা কোণ 
মিতিতেও (Trigonometry ) ব্যবহৃত 
হয়। সেখানে কোণের বিপরীত সরল 
রেখার অনুপাত বোঝায় । উহার বাংলা 
প্রতিশব্দ নাই ॥ ; 
ট্যানটেলাম tantalum (রসায়নাবদ্যা) 

ধাতব মৌল ৷ চিহ্ন 79, পরমাণ্ 
অঙ্ক ৭৩, পরমাণূভার ১৮০৯৫) 
গলনাওক ১২৯৯৭ সেঃ, স্ফুটনাগক 
৬০০০° সেঃ, আপেক্ষিক গুরুত্ব ১৬৬, 
কাঁঠন্য ৬'৫ ৷ দেখিতে: রূপার মত, 
ঈষৎ ধুসরাভ । কঠিন হইলেও ইহাকে 
টানিয়া সর; তার করা: যায়, অর্থ 
প্রসার্য: (Ductile) 1. অনেকসময় 
বাঁক্ষণাগারে প্ল্যাটিনামের পরিবর্তে 
ব্যবহৃত হয় । ইহা তপ্ত অবস্থায় গ্যাস 
শোষণ কারতে পারে বাঁলয়া খুব উচ্চ 
স্তরের শন্ন্য পাত্র নির্মাণে গ্যাসের 
অবশিষ্ট অংশটুকু ইহার মাধ্যমে শোষণ 
করা হয়। এক্স-রে টিউব ও রেডিও 
ভাল্ভ নির্মমণে ব্যবহৃত হয়। তাপ 
তাঁড়ৎ উৎপাদক ধাতুদ্বন্দেহও ( her- 
mo couple’) ব্যবহৃত হয় । অনেক 
সংকর ধাতু প্রস্তুতে লাগে: 
ট্যানন ain ( রসায়ন-বিদ্যা ) * = 
নিৎকাশিত কষায় বস্তু ৷ ইহা কাঁচা পশ্দু 
চর্মকেণ শোধন করার কাজে লাগে ॥ 
চর্ম শোধনে ইহা কত গুরু ভূমিকা: 


গ্রহণ করে তাহা, ইহা হইতেই: বুঝা 
যাইবে যে এঁ শোধন প্রণালীকে প্রয়োগ 
বিদ্যায় ট্যানিং (Tanning ) বলে ৷ 
ট্যাপ-রট :828০০$ প্রধান মূল 
মুঘন্ত মু-( উদ্ভিদ্‌-বিদ্যা)। 
উদ্ভিদের মুখ্য শিকড় যাহা সোজা. 
নীচের দিকে নামে। ইহা হইতে শাখা' 
[শিকড় উভয় দিকে প্রসারিত হয় । 
ট্যারানটুলা tarantula (প্রাণাবদ্যা)' 
দাক্ষণ ইউরোপের বড় মাকড়সা ।' 
ইহাদের প্রসারিত দাড়া প্রায় সাত ইণ্ডি 
জাঁড়য়া থাকে আমৌরকায়, বড়: 
লোমশ মাকড়সাকেও এই নামে ডাকা, 


হয়। 
ট্যাল্‌ক €৪1০ হীজত্ত্তী (রসায়ন- 


) 

খাঁনজ পদার্থ বিশেষ, সংকেত 
Mg, Si; 0,0 ( OH), 1° একনও 
কেলাসের রূপে পাওয়া যায়। ইহার 


মসণ ৷ সাধারণে- সাবান পাথর 
(5025016) ও দার্জরা ফরাসী খড়ি 
(French chalk ) বলে! ইহা 
আঁগ্নসহ রঞ্জক। বাষ্পবাহাী নলের 
আবরক ও ধাতু ঢালাইয়ের ' ছাঁচের 
ভিতরের স্তর ও প্রসাধন: দ্রব্যে ব্যবহৃত 
হয়। 
ft Ting: Samuel :0+-0+ 
(১৯৩১৮) আমেরিকা যন্তরাষ্টে 
জন্ম; পিতামাতা চীনদেশীয় !প্রাথমিক 


শিক্ষা চীন দেশে । ১২ বৎসর" বয়স, 


পর্যন্ত কোনও স্কুলে শিক্ষা পানান। 
উচ্চ-: শিক্ষা আমেরিকা যান্তরাষ্টে।' 
পারমাণাবক নিউক্লিয়াসের মৌল কণা 


FE UIE POT ৮ CDAD BD at Ment বির রর রা 
4০৪ ১০০ ee নিলা রত 
নিক ২ bl AA EE শ্ারানার ররর 
ই রসি টি 


সী ০ 


কানিক কাতান 


আবিচ্কারের জন্য ১৯৭৬ সালে পদার্থ 
বিদ্যায়_-্রপ্মভাবে নোবেরাগপযাফার 
পান =": L 
িউনা ₹থ৷এ (প্রাণিবিদ্যা ) 
সামুদ্রিক মৎস্য বিশেষ । মানুষের 
খাদ্যে ব্যবহৃত হয় বালয়া ইহারা 
শিকার শিল্পের পর্যায়ে পড়ে । দৈর্ঘেয 
প্রায় দশ ফুট, ওজনে প্রায় সাড়ে চার 
শো কিলোগ্রাম । ইহার পক্ঠদেশ গাঢ় 
নীলাভ, পেটের দিক রুপার মত চক্‌- 
চকে । সাধারণতঃ গভীর সমুদ্রে 
থাকিলেওক্ীয় সময়ে এক বাকি উপ- 
কলের কাছে আসিয়া পড়ে । 
িউবারাঁকউলোিস tuberculosis 
যক্ষ্মা নণহিন্দ (চিকিৎসা-বিদ্যা ) _ 
টিউবা্কল (Tubercle) নামক 
ব্যাসলাস' সংক্রমণ জনিত রোগ:। ইহা: 
সাধারণতঃ ফুসফুস আক্রমণ করে, তখন 
তাহাকে থাইসস ( Pthisis ) বলে ৷ 
কিন্তু তাহা ছাড়াও অস্থি, অদ্থিসণ্ধি, 
গলার গ্রান্থ ও_-উদর' আক্রান্ত হইতে 
পারে। ইহা অত্যন্ত সংক্রামক কিন্তু 
ছড়ানো থাকে বলিয়া ও স্থানের অধি- 
বাসীদের মৃদু আক্ষমণে -অনাক্ুম্যতা 
(Immunity ) আসিয়া যায়, কিন্তু 
পঢণ্টির অভাব, অস্বাস্থ্যকর পরিবেশ 
রা. কোন: রোগাীর-.নিরন্তর সান্নিধ্যে 
হয় 1০. গ্ররদদেরও: এক প্রকার: বক্ষয্া 
রোগ হয় - এ ওরোগ্রাক্রান্ত গরুর 
দুধ খাইলে - FU SRE PE 
হইতে পারে।= Toy গভির : 


২৫১. 
টিউমার tumour অব্ুদ.১[ বাংলা 
জহন্দী]( চাকৎসাশবদ্যা) 9 
অস্বাভাবিক বৃদ্ধি). এই স্ফীতি 
দু্ট বানিদেেষ দুই প্রকারই হইতে, 
পারে। দুষ্ট অবর্দদের বৃদ্ধি আনিয়- 
ন্রিত-ভাবে হয়: এবং শরারের অন্য 
আনিয়ন্বিত বৃদ্ধির সৃষ্টি করিয়া 
রোগীর মৃত্যুর কারণ হইতে পারে । 
দুষ্ট অবর্দদ ক্যানসার নামে 
সুপরিচিত । িদেষি অবর্দদ সাধারণতঃ 
কোন আঘাত বা রাসায়ানক:অসম্পূর্ণ 
তার জন্য হয়। উহা অস্ত্রোপচার বা 
ববিধ বিকাঁরণ প্রয়োগ দ্বারা নিয়ন্ত্রণ 


৷ করা ষায়। 


টিউলারোময়া tularemia ( চিকিৎসা 
বিদ্যা ) 

মানুষের সংক্রামক রোগ রিশেষ। 
খুব জবর, মাথাধরা, শীত-শীত করা,, 
বাম ও সাধারণ দৌর্বল্য ইহার লক্ষণ । 
ইহা-খরগোশের মাধ্যমে সংকামিত হয়" 
বিয়া ইহাকে খরগোশি জবর (Rabbit: 
fever) বলে৷ 
টি এন টি IT NT (trinitro toluene). 
(রসায়ন-বিদ্যা ) 

{বস্ফোরক-পদার্থ বিশেষ । আ্যারো- 

মাটিক শ্রেণীর জৈব রাসায়নিক যৌগ 

টোলুইনকে : নাইট্রিকও-সালফিউরিক' 
আযাসিড.( গাঢ়) মিশ্রণ দ্বারা; বিক্রিয়া 
করাইলে, ইহা, প্রদ্তুত৷ হয়| সংকেত; 
CH, (]95)51 হলদে রঙের 
কেলাম, গলনাত্ক: ৮৯০ সেঃ ৷ যাঁদও, 
বিক্ফোরণ হইলে খুব” শান্তশালী কিন্তু 


২২৫৯ বৈজ্ঞানিক অভিধান: 


‘সহজে ফাটে না। এইজন্য গোলা, 
বোমা ইত্যাদিতে ইহা, ব্যবহৃত হয়; 
শালী বিস্ফোরক মেশানো হয় ৷ ইহার 
[বিস্ফোরক শান্তি এত [নর্ভরযোগ্য যে 
সাম্প্রীতক পারমাণাঁবক বোমা বা' হাই- 
ড্রোজেনবোমার বিস্ফোরণ পারঙ্গমতা 
'রর্ণনা-করা হয় কত টন “টি এন টির 
সমান:সেই অঙ্ক দিয়া । যথা দুইশত 
{কলোটন শান্তির" পারমাণবিক বোমা: 
মানে দুই শত কলোটন টি এন টির 
{বস্ফোরণ ঘটাইলে- ঘাহা হয় তাহার 
সমান শান্তধর,। = 

টিক 6106 এট্টুলন _ল্্ীলতী (প্রাণি 


আশ্রয় করিয়া শংড়ের মত এক প্রত্যঙ্গ 
ফুটাইয়া পুষ্টি সংগ্রহ করে । 
টন ₹i%%( রসায়ন-বিদ্যা) 

৷ ধাতব মৌল 1; চিহ্ন 50, পরমাণু 
অঙ্ক ৫০১ পরমাণঢভার ১১৮৭০, 
-গলনাগক৷ ২৩২’ সে, স্ফুটনাঙ্ক ২২৭০” 
সেঃ, আপোঁক্ষক গুরুত্ব ৭৩১ (সাদা), 
-কাঠিন্য ১৬-১ (সাদা) ইহা ঠাণ্ডায় 
রাখলে ( ১৩'২' সেঃ র নীচে ) ছাই- 
-রঙের গড়ায় পরিণত: হয়; এই ছাই- 
রঙের টিনের আপোক্ষিক: গুরুত্ব মাত্র 
-৫'৭6। সাধারণ টম নমনীয় ও পটাইয়া 
পাত করা যায়'। ইহার প্রধান আকারক- 
কে টিনা পাথর: ( Tinst০ne ) বলে। 
উহা পৃথিবীর বহ: স্থানে পাওয়া যায় 
এই খাতুর সহিত; মানবের পিচ 
বলিতে গেলে -প্রাগৈতিহাসিক ' ফুগ 


হইতে ৷ ইহাসহজে জারিত' হয় না 
বলয়া লোহার: পাতকে মারচা ধরা 
হইতে বাঁচাইবার জন্য উহার উপর গাঁলত 
টিনের লেপন দেওয়া হয়৷ ।...এই-রূপ 
টিনের. কলাই. করা লোহার চাদরকে 
চলাতি.কথায়_ টিন বলে । ইহা নানা 
সংকর ধাতুতে মিশানো হয়, তন্মধ্যে 
প্রধান ব্রোঞ্জ ৷ 


টিনডাল Tyndall, John (১/২০- 
১৮৯৩ ) } 
আয়র্লন্ডে জাত ও ইংলন্ডে বসরাস- 
কারা পদার্থ-বিজ্ঞানী।. প্রথম জীবনে 
অস্ত বিভাগে চাকার নেন পরে িছদ 
দন শিক্ষকতাও করেন । ১৮৪৮ সালে 
বিজ্ঞানের দিকে আকৃষ্ট হইয়া মারবে 
বিজ্ঞান £শক্ষা করেন । ১৮৫৪ সালে 


ইহা আঁবক্কার তাঁহার খ্যাতির কারণ।। 
এই ঘটনাকে টিনডাল প্রভাব (0081 
986০৮)-বলে । অন্ধকার ঘরে কোন 
রন্ধ্রপথে রোদ প্রবেশ করিলে স্ষয 
ধূলিকণা দ্বারা-তাহার, পথ" যে" দৃশ্য 
হয়“তাহা:এই প্রভাবের একাটি সংপাঁরাচিত 
উদাহরণ ৷ কোলোয়েড-: দ্রব:দবারা 
বিক্ষিপ্ত - আলোক-রশি্মি সম্বাঁততি 
( Polarised )হয় ।: যেহেতু অপেক্ষা 
কৃত ইচ্ব দৈর্ঘ্যর-আলোক-তরক্গ বেশী 


বৈজ্ঞানিক অভিধান 


ভাবে নীলাব্মশের- আভাস রাক্ষণাগারে 
সৃষ্টি করা যায়। 
টি (সা) 

যে গ্যাস চোখে বা নাকে 
চোখে জল আসে ও অল্প সময়ের জন্য 
লোককে দুষ্টি-হীন করে। ইহা 
সাধারণতঃ তরল পদার্থের আকারে ছোট 
ছোট গুলির মধ্যে থাকে। এগুলি 
ফাটিয়া গেলে গ্যাসের সংষ্টি হয় ও 
যেখানে ফাটে সেখানে চোখ মুখ জালা 
করে।  উপদ্রবকারী জনতাকে নয়ন্তিত 
করার জন্য প্লেস ইহা ব্যবহার করে । 
ইহা নানা রাসায়নিক সংযদীতর হইতে 
পারে, একাঁটর সংকেত 06 H; ০০ 
CH, CL 
টিয়ার 'ল্যান্ড ৪ ৪1৭0 আরম -যল্খি 
(শারীর-বৃত্ত ) S 

চোখের বাহিরের দিকে যে আঁস্থ 
খণ্ড বাহর হইয়া আছে তাহার নীচে 
চোখের উপর পাতায় যে দুইটি গ্রন্হি 
আছে। ইহা হইতে লবণান্ত জল নিঃসৃত 
হয়, উহা কৈশিক ক্রিয়া (Capillary 
8০607 ) দ্বারা ও চোখের পাতার 
কম্পন দ্বারা চোখের 'সমগ্র বাহিরের 
অংশকে ভিজা রাখে । সাধারণতঃ যতটা 
জল বাজ্পীভূত হয় ততখানি জল ক্ষারত 
হয়,কিন্তু যাঁদ কোন কারণে বেশী 
ক্ষরণ হয় তাহা হইলে চোখের “ভিতরের 
দিকে দুইটি কোণে দুইটি নালীর মধ্য 
দিয়া নাসারন্ধের মধ্যে*নিজ্কান্ত হয়। 
যখন এত বেশী ক্ষরণ হয় যে চোখের 
কোণের নালা দ্বারা নিকাশ হয় না 
তখন চোখ ছাপাইয়া গাল বাহিয়া পড়ে, 
আমরা উহাকে কাঁদা বলি ৷ এই গ্রন্হির 


ইত 


ক্ষরণ একটি প্ৰাতবৰ্তীঁ, ক্রিয়া (Reflex: 
৪০৫০০) চোখে কছুপাড়ল্যে-বা 
নাসা-পথ ত্যন্ত হইলে বা: ভাবাবেগেও 
কিম্বা আতরিস্ত আলোকসম্পাত; 
ইত্যাদিতে ক্ষরণ বেশী হয় ।--যে ক্ষরণ 
হয় তাহাকে অশ্রু (19818) বলে, উহা, 
অল্প ক্ষারীয় (Alkaline ), এবং: 
উহার সংয্যাতির: শতকরা ৯৮১ “ভাগ: 
জল, তাহা ছাড়া লবণ ও সোডা কিছ 
আছে । আর ইহাতে বীক্গনাশক কোন, 
এনজাইম আছে, যাহা চক্ষুুকে৷ নানা, 
আগন্তুক বাঁজ জনিত রোগ সংক্রমণ. 
হইতে রক্ষা করে । 
টিসু 1558০ কলা করন ( শারীর-বৃত্ 

জীব দেহে যে. কোষ-সমান্টি একই: 
উৎস হইতে জাত হইয়া বিশেষ সংগঠন 
প্রাপ্ত হইয়া একই প্রকারের ক্রিয়া করে ॥ 
প্রাণীদেহে নিম্নলিখিত বিশিষ্ট কলা" 
পাওয়া যায়, যোগ কলা ( Connec- 
tive tissue ), মেদ কলা ( Adipose. 
tissue ), পেশী কলা ( Muscular: 
tissue ), নাভ'কলা (Nerve tissue),. 
অস্থিকলা( Bone tissue ) ইত্যাদি 1. 
টিসোলয়াস Tiselius, Arne William. 
Kavwin ( ১50২-১৯৭১ ) 

সুইডিশ জীব রসায়নাবদ্‌ ৷ ইনি 
৯৯৩৯ সাল হইতে আমোরকার রক- 
ফেলার ইন্‌স্টিটিউটে গবেষণায় নিযুক্ত 
ছিলেন। ইনি রন্তমস্তু (৮1০০৫. 
9০741 ) সংশ্লেষিত করিয়া খ্যাতি. 
অর্জন করেন। কোলোয়েড বিজ্ঞানে 
চলিত ইলেক্‌ষ্রো ফোরেটিক ( Electro: 
phoretic) প্রণালী মাজত কারিয়া 
ইনি প্রোটনদের পৃথক করার উপায়; 


R08: 


উদ্ভাবন করেন. । সেই জন্য ইনি ১৯৪৮ 
সালে নোবেল পুরস্কার পান): 
হীরার দাত [বাংলা ডিল 
(শারীর-বৃন্ত) - 

'মেরুদণ্ডাঁ প্রাণীদের চোয়াল বা. 
তাল হইতে যে কঠিন অস্থিকল্প খণ্ড 
উদ্গত হইয়াছে. ‘খাদ্য গ্রহণ করা; 
ছিন্ন করা ও পেষণ করা ইহা ইহাদের 
কাজ । মানুষের দাঁতে ডেন্‌টিন নামক 
পদার্থের - প্রত্োকাঁটতে : একটি কারয়া 
মনল থাকে ॥ উহা উপরের বা নীচের 
চোয়ালে নিজস্ব গহবরের মধ্যে “বসিয়া 
থাকে এবং যে অংশ উপরে জাগিয়া: 
থাকে তাহা খুব কঠিন কলাই দিয়া 
আবৃত থাকে । -মুলের মধ্যস্ছিত একটি 
সরু নাল, দিয়া রন্তু ও.লাসকাবহ এবং 
নার্ভ দাতের মধ্যস্থিত'নরম: স্থানে যায় । 
এ উৎস হইতেই -দাঁতগীল পদ্টে হয় 
মানদুষের প্রথম দাঁত ছয়-সাত' মাসে 
বাহর হইতে থাকে এবং বছর দুইয়ের 
মধ্যে ক্ড়াট দাঁত বাহর হইয়া সম্পূর্ণ 
হয় -ইহাদিগকে দুধে দাঁত বলে ॥: ছয় 
বৎসর বয়স হইতে এগুলি ক্রমশঃ খাঁসয়া- 


গ্রিয়া্থায়ী দাঁত:বাহির হইতে আরম্ভ 


করে। পরিণত.মানবের আটটি কৃন্তক 
(Incisors), চারাটি ছেদক: (Canine), 
আটাঁট পুর.পেষক (৮£০-700181)-:3 
বারটি পেষক (. 40189) ge থাকে । 


মণি বিশেষ | আযলুমিনিয়ামর 
- বোরন ও: দিলিকার জল যৌগ 7 
কালো বা নীলচে কালো রঙের ছয় পলা 
কেলাসের আকারে পাওয়া যায়] 


আপোক্ষিক গুরুতর ২৯--৩'২, কাঠিনা 
৭_-৭:। Ui 


'_ টেটেনাস 42005 ধনুস্টংকার লন্হাচ্ম 


(চাকৎস্া-বিদ্যা ) 

ক্ষতে এক বিশেষ: ব্যাক্‌টরিয়া 
সঞ্চার জনিত সংক্রামক ব্যাধি । পেশীর 
তাঁর সঞ্কোচন ইহার একটি মুখ্য লক্ষণ । 
চোয়াল  আটকাইয়া যা বালিয়া 
ইংরাজীতে চলতি ভাষায় ইহাকে লক-জ 
(৮০০০4৪৭) বলে ।. ইহার বাঁজাণ্‌ 
দেহে যে. আধাবষ (Toxin) ক্ষরণ 
করে তাহাতে.কেন্দরীয় নার্ভ'তন্ত অবশ 
হইয়া যায়, পেশার উপর নিয়ন্তণ-ক্ষমতা 
লোপ পায় ও অবসাদ বা শ্বাসযন্রের 
আক্ষেপ হইতে মৃত্যু ঘটে৷. কোন 
অপারিভ্কার স্থানে চর্ম ছিন্ন হইয়া যদি 
ক্ষত হয়, তাহা হইলে এই রোগ সংক্র- 
মণের সম্ভাবনা খুব বেশ! থাকে, এবং 
চিকিৎসকগণ ইহার প্রতিষেধক টিকা 
সূচশীবদ্ধ কাঁরয়া দিয়া সাবধানতা 
অবলম্বন করেন । রি 
টেট্রা ইথাইল লেড tetra ethyl lead 
(রসায়ন-বিদ্যা-) 

মোট্রগাড়ীর হীঞ্জনে যে, ঘট্‌ ঘট: 
আওয়াজ হয়, মনে হয় যেন. কেহ ধাক্কা 
মারিতেছে, ইহাকে. মোটর-চালকদের 
ভাষায় নক- (0০০) বলে।- ইহা 
মোটরে যে- তৈল ব্যবহার করা হয় 
তাহার দোষে হয়। এ দোষ নাশ 
করার জন্য সামান্য তৈলান্ত পদার্থ 
[বিশেষ মেশানো হয় ৷ তাহার রাসায়- 
িক.সংযতি Pb: (০2৮75 )4 হইতে 
উপরোন্ত নাম । 


বৈজ্ঞানিক আভিধান 


টেনউ্ঠাক্ল্‌স, tentacles কার্ধকা 
হান (প্রাণিবিদ্যা). 7 
প্রাণীদের শংড়ের মত সুক্ষ -প্রত্যঙ্গ 
যাহা দয়া উহারা স্পর্শ করিয়া বস্তুর 
অবস্থিতি জানিবার চেঞ্টা-করে ৷ পতঙ্গ- 
দের শংড় ও. অক্‌টোপাসের বাহ 
ইহার দণ্টোন্ত। 
“টেনডল 667৫০ কণ্ডরা সি ও 
হিন্দী ] ( শাররবৃত্ত) এ 
1. অস্থি ও পেশীর সংযোগকারী হে যোগ 
কলা ( Connecting tissues ) | যে 
খানে: কোন, আস্থিসংশিলষ্ট পেশশীকে 
প্রয়োগ ক্ষেত্রের অনুপাতে বেশী শান্ত 
প্রয়োগ কারবার প্রয়োজন হয়, সেখানে 
পেশনীটির আস্মিপংশ্লিষ্ট. প্রান্তাটকে.এই 
রুপ মজব্‌ত.ফিতা_বা পাটির মত বস্তু 
দ্বারা গাঁথা_-থাকে,ইহারা দেখিতে 
চকচকে সাদা । পায়ের পাতা যে পেশা 
দ্বারা চালিত -হয় তাহার সহিত 
সংযোগকারণ কণ্ডরা আকিলিস ঢেণ্ডন 


( Achilles Tendon) নামে 
সংপরিচিত। 

‘টেন্‌ড্রল €60001॥ আকর্ষ সান 
(উাদ্ভদ-বিদ্যা ) 


উাদ্ভদেরা অনেক সময় যে পত্র- 
হাঁন মিহি তারের মত অঙ্গ দিয়া অন্য 
"উদ্ভিদ বা স্থানে নিজেকে আটকাইয়া 
রাখে । যেখানে আটকায় তাহাকে 
চতুর্দিকে বেষ্টন করিয়া উহা বাড়িতে 
থাকে৷ 
,টেনসাইল স্ট্রেন্থ 1 strength 
অলান-্াদনা, (পদাৰ্থ-বিদ্যা ) 


কোন বস্তুর দ্যই প্রান্ত ধরিয়া 


২৫ 


টানিলে, না ছিপড়য়া- খানি য় 
সহ্য করিতে পারে .. 
টেপওয়াম: tapeworm স্বর 
[বাংলা ও হিন্দী ] (চাকৎসা-বিদ্যা) 
প্রায় সকল  মেরদ্দণ্ডী প্রাণীর 
পৌম্টক. নালীতে, (Alimentary 
০৪৪1) আশ্রিত পরজীরা কাঁট । ইহার 
মাথাটি ছোট কিন্তু দেহ দীর্ঘ ও 
চ্যাষ্টা । আসল....জীবাটি মণ্ডতেই 
থাকে, বাকণটা জনন কোরক। মুণ্ড 
হইতে ক্রমান্বয়ে একটি একটি, জীব 
জন্মলাভ করিয়া দেহটিকে বর্ধিত বরে 
এবং. ইহাদের সব কাটি কাটিয়া 
ফেলিলেও আবার জন্মায় । যতক্ষণ না 
ক্র মণ্ডটিকে বাহির করা যায় ততক্ষণ 
আশ্রয়দাতা প্রাণীর নিস্তার মালাই) 
ইহারা মপডাস্থিত সাঁড়াশশীর 'মত দুইটি 
দাঁড় দিয়া অন্তরের শলোম্মিক বিল্লীতে 
আটকাইয়া থাকে৷ ৷ 
টোপর €801৮ (প্রাণিবিদ্যা) 
শুকরের মত দোখিতে  চতুঙ্পদ 
স্তন্যপায়ণ প্রাণী বিশেষ । -. গণ্ডারের 
মত ভারা দেহ, ছোট ছোট: গা, মাথা 
লম্বা ও একটি ছোট শা গায়ে লোম 
কম। মধ্য আমেরিকায় দেখিতে পাওয়া 
যায়। ইহার মাংস লোকে খায় ও 
চামড়া ব্যবহার করে। ৃ 
টেম্পারেচার temperature 
উষ্ণতা ত্রান ( পদার্থ-বিদ্যা ) 
তাপর:প শক্তির তীব্রতা জ্ঞাপক 
মান। জলের জময়া যাওয়া ও বাহ্পী- 
ভুত হওয়া, উষ্ণতার এই অন্তরকে এক 
শত ভাগ করিয়া, তাহার এক ভাগকে 
ডিগ্রী নামে উষ্ণতার বৈজ্ঞানিক একক 


২৫৬ 
ধরা ছয় ৷ সামান্য: লাল: আগুনের 
উষ্ণতা ৫১৬”, বেশ লাল: হইলে ৬০০ 
আর গনগনে লাল হইলে 7৯6০" 
বাতির শিখার উঞ্ণতা ১৪০০১ অক্‌সি- 
আযাসাটিলন শিখার : প্রায় ৩০০০", 
বৈদ্যাতিক আকেরি ৩৫০০? আর সুর্যের 
ভাস্বর: বাহরাবরণের উষ্ণতা ৬০০০* 
টেরবিয়াম [০০৮1০ ( রসায়ন-বিদ্যা ) 
চিহ্ন 1৮, পরমাণু অঙ্ক ৬৫, পরমাণ্দ 
ভার ১৫৮৯৩, আপেক্ষিক. গুরুত্ব 
৮৩৩ । রাসায়নিক ধর্মে ইউরোপিয়াম 


ও গ্যাডোলানয়ামের অনুরূপ । 
টেরামাইসিন terramycin 
( চাকৎসা-বিদ্যা ) 


বিশেষ । বৈজ্ঞানিক নাম অক্‌সি টেষ্্রা- 
সাইক্লিন - ( Oxytetracycline ) | 
অনেকগুলি ব্যাকৃটারয়া ও ভাইরাসকে 
নাশ করিতে। পারে। 'পাঁরপাক ক্রিয়ার 
জন্য প্রয়োজনীয় যে-সব ব্যাক্‌টিরিয়া 
অন্যে থাকে তাহাদের নাশ করে. বাঁলয়া 
৷ইহা সেবনে উদরাময় হওয়ার সম্ভাবনা 
থাকে। = T 
টোঁরডোফাইটা '' 
(প্রাণি-বিদ্যা ) 
উদ্ভিদ রাজ্যের একটি বড় বিভাগ 
ইহার অন্তর্গত চারটি: বর্গ ফার্ণ', 
হর্সটেল, ক্লাবমস ও পাঁসলোটেলংস। 
ইহাদের কাণ্ড, পত্র ও শিকড় সবইপর্ণ 


7 pteridophyta 


ছিল॥ এই সংজ্ঞা অধুনা, বৃড়৷ একটা 
ব্যবহার হয় মা): ] 
টৌরাঁলন 25161 (রসায়ন বিদ্যা ) 
এাঁথীলন 'স্লিকল ও টোরথ্যালিক 
আ্যাসডের  ঘনীভবন দ্বারা ‘জাত 
সংশ্লোষত তন্তু ।: পশম বা রেশম 
উভয় আকারেই বয়ন করা যায় ॥: 'খন্ব 
মজবুত ও ভাঁজ নষ্ট -হয় ‘না বায় 


ইস্ত্রি কারতে হয় না। 
টেরোড্যাক্‌টিল pterodactyl 
(প্রতন প্রাণি-বিদ্যা ) 

অধুনা বিল শ্রাচীনকালের উড়ন্ত 


Eg RECONSTRUCTION 
[Al 


8 eS 
টেলার Teller, Edward (১৯০৮-)-১ 
হাঙ্গেরীতে জাত কিন্তু বর্তমানে 
আসোঁরকান নাগরিক পদার্থ-বিজ্ঞানী । 


বুডাপেস্টে জন্ম৷  কাল্সরদহে ও 
লাইপথাসগ দব্বাবদ্যালয়ে ৷ শিক্ষা ৷ 


বৈজ্ঞানিক অভিধান 


শেষোন্ত স্থানে তান বিশ্বাবখ্যাত 
বিজ্ঞানী হাইসেনবেয়াগ্গের সংস্পর্শে 
আসেন। কিছুদিন গয়টিংগেনে জেঃ 
ফ্লাঞ্কের অধীনে কাজ করিবার পর 
হিটলারের নাৎস সরকারের অত্যাচারে 
জার্মানী পারত্যাগ করিতে বাধ্য হন 
এবং লন্ডন হইয়া আমেরিকায় উপস্থিত 
হন। পারমাণবিক বিভাজন আবি- 
হকারের পরই যে কয়েকজন বিজ্ঞানী 


আমেরিকার রাষ্ট্রপাতকে পারমাণাবক' 


বোমা প্রস্তুতে উৎসাহিত করেন, 
তাঁহাদের অন্যতম । পরে হাইড্রোজেন 
বোমার প্রায়োগিক খুটিনাটি সম্বন্ধে 
গবেষণা কারিয়া উহার উদ্ভাবক বলিয়া 
খ্যাত হন।  থার্মীনউক্লিয়ার বিক্রিয়া 
হইতে কিভাবে নিয়ান্্রত শান্ত উৎপাদন 
করা যায়, তাহারও উদ্ভাবনার চেণ্টা 
তিনি করেন। 
টেলিওরয়াম 
(রসায়ন-বিদ্যা ) 
অধাতব মৌল । চিহ্ন 7০, পরমাণন 
অঙ্ক ৫২, পরমাণুভার ১২৭৬১, গল- 
নাঙক ৪৫০" সেঃ, স্ফুটনাঙ্ক ৯৯৪ সেঃ, 
আপোক্ষিক গর্ব €:৪৮-৬'৩১, কাঠিন্য 
২৩ ।: রাসায়নিক ধর্মে ইহা গন্থকের 
অনদরূপ | ইহা পৃথিবাঁর বহু স্থানে 
সোনা, রুপা, তামা, সীসা, লোহা :ও 
বিসমাথের সাহত যৌগ ভাবে আক- 
কের মধ্যে থাকে। ইহার যৌগগ;লি 
বিষান্ত, খাইলে শরীর ত খারাপ হয়-ই 
উপরন্তু নিশ্বাস, ঘাম ও মলে একটা 
বিকট দুর্গন্ধ হয়। শিল্পে ইহার 
তেমন ব্যবহার নাই । সামান্য পরিমাণে 
কাচকে রঙ্গীন করার জন্য মিশানো হয়। 


১৭ 


Tellurium 


২৫৭ 


টোলিগ্রাফ telegraphy লাহ-সঘাী 
(পদার্থবিদ্যা) 

কোন দুই দুরবতাঁ স্থানের মধ্যে 
তারের মাধ্যমে বিদহাৎপ্রবাহ সাহায্যে 
বাতা বা চিন্ত প্রেরণ। বার্তা প্রেরণে 
হস্ব ও দীর্ঘ শব্দ সম্বলিত সাংকেতিক 
ভাষার ব্যবহার করা হয়। অক্ষর- 
মালার সংকেতগ্ীলকে মর্স কোড 
(Morse ০০৫৪) বলে | বাতা যেখানে 
পেশছায় সেখানে প্রাপক সাংকোতিক 
শব্দগুলিকে অক্ষরে অনুবাদ করেন । 
কিন্তু এখন টেলাপ্রণ্টার (Tele- 
printer) নামক যন্ৰে অন7বাদের 
কার্য যন্ম দ্বারাই নিষ্পন্ন হয় । 
টৌলফোন ₹eleph০৷e ( পরার্থাবদ্যা ) 

শব্দকে বিদাতপ্রবাহে. পারণত 
করিয়া উহাকে তারের মাধ্যমে দুরে 
পাঠাইয়া সেখানে ঠিক মূল শব্দের 
অনুরূপ শব্দ সৃষ্টি করার পদ্ধতি। 
ইহাতে যে অংশ প্রেরক বা প্রাপক 
ব্যবহার করেন তাহাতে একট কথা 
বলবার চোঙা থাকে আর একটি কানে 
দিয়া শোনার চক্রাকার অংশ আছে। 
উভয়ের মধ্যে একটি করিয়া ধাতু 
নামত মিহিপাতআছে। কথা বলায় 
চোঙার পাতে শব্দ জানত যে সামান্য 
কম্পন হয় তাহাই যন্যস্থ বিদাংপ্রবাহে 
তরঙ্গ উত্থিত করে, উহা বাহিত হইয়া 
যেখানে বারতা পৌছানোর কথা 
সেখানকার যল্তের চক্রাকার অংশের মিহি 
পাতের ঠিক নীচে স্থিত একটি তাঁড়ং 
চুম্বকে সণ্টারিত হয়। আগত বিদুৎ 
প্রবাহের তরঙ্গাকার তীব্রতায় এ বিদন্যৎ- 
চুম্বকের শান্তও তরঙ্গাকারে প্রভাবিত 


২৫৮ | বৈজ্ঞানিক অভিধান 


হয় এবং তাহার আকর্ষণে মিহিপাতের 
গায়ে প্রেরক যন্তের অনুরূপ কম্পন 
উদ্ভূত হয় এবং প্রাপক যন্রে প্রেরক 
যন্তের শব্দ হুবহু শোনা যায় । 
টোলাভিজন television 
্ু-নীঙ্বগ (পদার্থ-বিদ্যা ) 
চলচ্চিত্রকে এক স্থান হইতে অনাত 
পাঠাইবার যান্ত্রিক পদ্ধাত। যে দশা 
প্রেরণ করা প্রয়োজন তাহা একটি 
লেনস গচ্ছের মধ্য দিয়া পজিটিভ 
তাঁড়তাহত আলোক-তাঁড়িং (Photo- 
electric ) তলের উপর পড়ে ৷ যত- 
খানি আলোক যেখানে পড়ে, সেই 
অনুপাতে এ তলের অপর পৃষ্ঠ হইতে 
ইলেকট্রন ক্ষরণ হয়। ইলেকট্রনগুলি 
একটি আতসংক্ষর কিন্তু সুষম. তারের 
জালের মধ্য দিয়া ঠিক পশ্চাতে স্থিত 
একটি খুব মিহি. কাচের পাতের উপর 


দূরেক্ষণ 


RECEIVER DISPOLE 


TUNING 


FREQUENCY 
CHANGER 


পড়ে । ইলেকটট্রনগুনললি কাঁচের পাতে 
পাঁড়লে তাহা হইতে আর এক দফা 
ইলেকট্রন ক্ষরণ হয়। মোট কথা, 
আদ দৃশ্য সেখানে যে প্রকার আলো 
ছায়া পড়িয়াছে এখানেও সেই অন;- 
পাতে পজিটিভ বিদযাৎ আধান হয়। 
এ যেন ইলেকট্রন ছ'5ড়িবার “বন্দুক” 
দিয়া বীক্ষণ করা । উহা চিন্তের এক 
প্রান্ত হইতে আর এক প্রান্ত পর্যন্ত 
প্রতি ইন্চিতে ৫০০ বার যায়, এবং সমগ্র 
দৃশ্যটি এক সেকেণ্ডের ত্রিশ ভাগের 
এক ভাগ সময়ে দেখা হইয়া যায়। এই 
ভাবে ক্ষারত ইলেকট্রনগ:লে ইলেক- 
ট্রানক যন্ত্র সাহায্যে সংগ্রহ করিয়া দুরে 
প্রেরণ করা হয়। টেলিভিজন প্রাপক 
যন্ত্রটির অংশগুলি ইহার বিপরীত ভাবে 
সাজানো ৷ এখানে একাঁট কাথোড 
রে টিউবের উপর ছবি ফুটিয়া উঠে । 


CATHODE.RAY 


টি (Flourescent) পদরি উপর 
পড়িতে থাকে। তাহাতে প্রত্যেক 
ইলেক্‌ট্ৰন আঘাতে. যে বিলিক মারে 
তাহা এত তাড়াতাড়ি ঘটিতে থাকে 
যে দর্শকের চোখে দৃষ্টি নিবন্ধের 
(Persistence of vision) জন্য 
সমাষ্টগত রূপটি অখণ্ড চিনের রুপে 
দৃষ্ট হয়। ভাল রকম দেখার জন্য 
প্রাপক ও প্রেরক যন্র সম্পূর্ণভাবে সম- 
লয় ( Synchronised ) হওয়া 
প্রয়োজন । রেডিওতেও ইহার প্রয়োজন 
সকলেই জানেন । 
টোলস্কোপ  telcscope দূরবীন 
[ বাংলা ও হিন্দী ] ( পদার্থবিদ্যা) 
দরের বস্তুর আকার বর্ধিত করার 
দৃগ্‌ যন্ত্র । মোটামুটি ইহার ব্যবস্থা 
এই যে দুরের উৎস হইতে আগত 
আলোকরশ্মি একটি উত্তল (Convex) 
লেন্‌স বা অবতল (00০৮০) দর্পণ 
সাহায্যে একটি কালো নলের মধ্যে 
প্রাতবিম্ব গঠন করে। এই প্রাত- 
বিদ্বটিকে আর একটি উত্তল লেন্সের 
সাহায্যে বর্ধিতাকারে দেখা -হয়। 
দরের আলোকরশ্মি সংগ্রাহককে অভি- 
লক্ষ্য : (0৮1০০%৮০) বলে আর 
পর্ধবেক্ষণকারী লেন্‌সকে আভিনেত্র 
(Eye piece) বলে। এই ব্যবস্থায় 
দৃশ্য বস্তুর প্রতাবিদ্ব উল্টা হইয়া পড়ে। 
ইহাতে জ্যোতিষের পর্যবেক্ষণে 
অস্দাবধা হয় না, এই জন্য ইহা 
জ্যোতিষায় দূরবীন (Astronomical 
"Telescope) নামে পারচিত। পার্থিব 


৯৫৯ 
বস্তু দৌখতে হইলে  প্রাতাবম্বকে 
সোজা কারবার ব্যবস্থা আভিনেত্র সংলগ্ন 


OBJECTIVE 
LENSES 


EYEPIECE 
LENSES 


REFLECTING 
TELESCOPE 


857৮5011140 
TELESCOPE 


টেলিস্কোপের রেখাচিত্র 

থাকে । তখন তাহাকে পার্থিব দুরবাঁন * 
( Terrestrial Telescope ) বলে । 
টেনিস eগe5 শ্‌ুকাশয় আ'ভযল্থি 
(শারার-বৃত্ত) 

প্রাণীদের পদং-জননোন্দ্িয়ের মূল 
অংশ। বেশীর ভাগ স্তন্যপায়ী জীবের 
দেহের বাহিরে একটি থলির মধ্যে থাকে 
এবং দুইটি করিয়া থাকে । প্রত্যেকটির 
মধ্যে কতকগুলি জড়ানো জড়ানো 
নালিকা থাকে তাহার মধ্যে শূক্রাণ্‌ 
জারক বিশেষ কোষগুলি থাকে । একটি 
পরিণত বয়সের মানুষের শক্রাশয় 
দুটিতে এইরূপ নালিকা প্রায় এক 
হাজার ফুট আছে বলিয়া হিসাব করা 
গিয়াছে। এই নালকাগুলি এঁপ- 
ডিডিমিস (92141052018 ) নামক 
অপ্ডাশয়ের পিছনে স্থিত অনুরূপ ' 


২৬০ 
নালকাগর্ভ এক প্রত্যঙ্গ পর্যন্ত 
গিয়াছে । শক্রাণুগলি এইখানে 


সামায়ক ভাবে জমা হইতে থাকে। 
শক্রাশয়ের নালকাগীলর মধ্যে মধ্যে 
এবং উহাদের চতুর্দিকে ঘোরয়া কতক- 
গল কোষসমণ্টি আছে তাহাদের 
কাজ পুংজনন হরমোন টেসূটো- 
স্টেরোন ( Testosterone ) ক্ষরণ 
করা। এই ক্ষরণের উপর পদুরুষের 
গোঁফদা'ড় ইত্যাদি গৌণ লোক লক্ষণ- 
গুল নির্ভর করে । 
টোন কন্ট্রোল tone control সুর 
নিয়ন্ধক ভীল-লিঘল্ল্গ, (পদার্থবিদ্যা) 

রেডিও প্রাপক যন্ত্রে যে ব্যবস্থায় 
আগত শব্দের শ্রাব্য কম্পাঞ্কের পরি- 
বর্তন করা যায়। যথোপযুক্ত বর্তনী 
বিন্যাসে উচ্চ কম্পাগক বা নিম্ম কম্পাঙ্ক 
যুক্ত তরঙ্গগুিকে কম বেশী বাড়ানো 
যায়। ইহাতে শব্দটি শ্রুতিসুখকর হয় । 
টোপাজ 082 পুজ্পরাগ, পোখরাজ 
[ হিন্দী ও বাংলা ] (ভূ-বিদ্যা) 

মাঁণ বিশেষ । রাসায়নিক সংযুতির 
সংকেত Als 81 0, (Fe, 04)১, 
আপেক্ষিক গুরুত্ব ৩৪--৩৬, কাঠিন্য 
৯। রঙ হালকা হল: হইতে নীল 
পর্যন্ত হয়। সহজে গলে না ও 
আযাসিডে আক্রান্ত হয় না। অনচ্ছ 
কেলাসগঢ়লি কাচ শিল্পে আর ইস্পাত 
শিল্পে ধাতুমল (9198)-কে লঘু করার 
জন্য ব্যবহৃত হয়। ইহাকে পোড়াইলে 
এক প্রকার দু্গল বস্তু পাওয়া যায়৷ 

টোমেন ptomaine (রসায়ন-বিদ্যা ) 
$ ব্যাকৃটিরিয়া সংক্রমণে প্রোটিনের 
পচনজাত কয়েক প্রকার আ্যামিন 


বৈজ্ঞানিক অভিধান 


শ্রেণীর জৈব রাসায়নিক যৌগ । যাঁদও 
প্রচলিত ধারণা যে এগনীল বিষান্ত, 
কিন্তু আসলে ইহাদের বেশীর ভাগই 
বিষ নয়। খাদ্য বিষ (Food poison) 
জনিত উদরাময়কে অনেক সময়, 
“টোমেন বিষ” জানত বলিয়া বলা হয়” 
কিন্তু উহার বৈজ্ঞানিক ভিত্তি খুব 
সামান্য । 
টোবাকো ০৮৪০০০ তামাক নান 
(ডীদ্ভদ্‌বিদ্যা ) 

নিকোটিয়ানা (Nicotiana ) 
গণের এক পাদপ ও তাহার পন্ন সঞ্জাত 
কচ্তুরাজি ৷ বাঁজ প্দ*তয়া এই গাছের 
চাষ করা হয়। পরিণত হইলে পাতা- 
গঢ়ি ছিখড়রা তাহাকে বিশেষ পদ্ধাততে 
রাখা হয় যাহাতে উহার খানিকটা, 
সন্ধিত হইয়া (fermented ) উহার 
সুবাস বর্ধিত হয়। তাহার আগে 
উহাকে শ.কাইয়া লওয়া হয়, যাহাতে 
উহা পচিয়া নষ্ট না হয়। পরে আরও, 
কিছযাদন রাখিলে উহা ব্যবহারের 
উপযান্ত হয়। ধূমপানের উপাদান, 
গহসাবে পৃথিবীর সর্বত্র ব্যবহৃত । 
টোল.ইন toluene ( রসায়ন-বিদ্যা) 

গন্ধাঁদ বগা ( Aromatic )y 
হাইড্রোকার্বন ৷ সংকেত CsH;CH 
বর্ণ হন, দাহ্য, বিশিষ্ট গন্ধ্যুন্ত তরল 
পদার্থ ৷ স্ফুটনাঙ্ক ১১০” সেঃ, গলনাঙক 
৯৫০ সেঃ, জলে অন্রাব্য। আল- 
কাতরার আংশিক পাতন দ্বারা পাওয়া 
যায়। দ্রাবক হিসাবে রঞ্জক ও ওষধ 
প্রস্তুত শিল্পে ব্যবহার আছে । 
বিস্ফোরক শিল্পে টি এন টি (হব [) 
প্রস্তুতের প্রধান উপাদান ৷ 


বৈজ্ঞানিক অভিধান 


উপসৃফিয়ার troposphere 
ক । - (আবহবিদ্যা) 
বায়মণ্ডলের নীচের স্তর, ভূপ্‌ষ্ঠ 
হইতে সাত ও এগারো মাইলের মধ্যে । 
এখানে যত উ'চুতে উঠা যায় তত উষ্ণতা 
কমে। ঝড়, মেঘ, বর্ষণ ইত্যাদির 
সনূত্রপাত বায়ুমণ্ডলের এই ভ্তরেই ঘটে । 
ইহা সমতাপমণ্ডলের (Stratosphere) 
নীচে. অবস্থিত এবং এই দুই মণ্ডলের 
সীমানাকে শান্তিমণ্ডল (Tropo- 
pause ) বলে। সেখানে বায়ুমণ্ডলে 
‘কোন চণ্লতা নাই । 
জ্ীপক্‌স tropics 
'ভম্মনন্যম (ভূগোল ) 
ভ্‌পজ্ঠের উত্তরার্ধে সাড়ে তেইশ 
ডিগ্রী ও দক্ষিণার্ধে সাড়ে তেইশ 
ডিগ্রী অক্ষাংশের অন্তর্বতী স্থান । ইহার 
উত্তর সীমা কক্ট ক্রান্তি ( Tropics 
of cancer ) ও দক্ষিণ সামা মকর 
কান্ত ( Tropics of capricorn ) 
নামে পাঁরচিত। ভুপ্‌ষ্ঠের এক- 
তৃতীয়াংশ এই মণ্ডলে অবস্থিত এবং 
লোকসংখ্যার এক-তৃতীয়াংশ এই 
মণ্ডলের অধিবাসী ৷ 
উ্রপজম tropism অভিমৃখ্য 
জমিন (উদ্ভিদ্‌-বিদ্যা) 
উদ্ভিদ্‌দের বিশেষ বিশেষ উদ্দীপনায় 
সাড়া দিবার প্রবণতা । কোন এক দিক 
দিয়া মান্র যদ আলোক পৌঁছায় তাহা 
হইলে সেখানকার গাছ এ দিকে হেলিয়া 
পাঁড়বে। তাহা ছাড়া সকল গাছেরই 
শিকড় নীচের দিকে ও-কাণ্ড উপর 
ঁদকে বাড়িতে থাকে । ইহা পৃথিবীর 
ভিকর্ষ শান্তির প্রভাব । 


হ্বীম 


গ্রীত্মমণ্ডল 


জুইনিঘলীঙ্গং নজর 


২৬১৯ 


ট্রমা raথmA আসান (চাকৎসা- 
বিদ্যা) 
দেহের অঙ্গ-প্রত্যঙ্গে আঘাত জানত 


ক্ষয়ের সমষ্টিগত নাম । 
ট্যাজেকটরি trajectory সহ ন-নগ্র' 
(গতিবদ্যা ) 

কোন ভারা বস্তুকে শুন্যে নিক্ষেপ 
করিলে উহা যে পথ ধরিয়া উঠে এবং 
পুনরায় ভূপ্‌ষ্ঠে ফিরিয়া আসে । 
ট্রযান্‌স: ইউরোনক  এলমেণ্টস 
transuranic elements 
(রসায়ন-বিদ্যা ) 

যে সব মৌলের পরমাণ সংখ্যা ৯৩ 
ও তদুধের্ব। ইহারা সবই মানুষের 
দ্বারা বাক্ষণাগারে সৃজ্ট, ইউরেনিয়াম 
বা অন্যান্য মৌলের উপর উত্তেজিত 
নিউট্রন, আলফা রশ্মি বা নাইট্রোজেন 
আয়ন দ্বারা আঘাতের ফল ৷ ইহাদের 
নাম পরমাণ সংখ্যা ক্রমে নেপচুনিয়াম, 
প্লুটোনিয়াম, আমেরিকিয়াম, কুরিয়াম, 
বার্কেলিয়াম, কালিফোর্ণিয়াম,আইনস- 
টাইনিয়াম, ফোময়াম এবং মেনডেলে- 
ভিয়াম। নৈসার্গক তেজাক্কিয় মৌল 
আযক্টিনিয়াম, থোরিয়াম, প্রোট্যাকাট- 
নিয়াম ও ইউরেনিয়াম সংদ্ধ এই বারোটি 
মৌলকে আকটিনাইড (Actinides)- 
ও বলে। 
্্যানসুপ্ল্যান্টেশান transplantation 
রোপণ ণীর মালা ( উদ্ভিদ-বিদ্যা ) 

কাঁষ-কার্ষে, উদ্যান-গঠনে বা বন 
বিভাগের ক্রিয়ায় এক স্থানে চারা গাছ 
জন্মাইয়া, পরে অন্য বৃহত্তর স্থানে 
রোপণ কাঁরয়া বাড়তে দেওয়া। 
শিকড়গ:লে যত দুর সম্ভব অটুট রাখিয়া 


২৬২ বৈজ্ঞানিক অভিধান 


চারা. গাছটি অক্কুর শয্যা হইতে না 
তুলিতে পারলে রোপণে সাফল্যলাভ 
"করা যায় না বলিয়া ইহাতে বিশেষ 
নিপুণতা প্রয়োজন ৷ 

ট্যানসাপিরেশান transpiration 
বাজ্পমোচন নাঘ্ণীজ্নসল (উদ্ভিদ 


যে উপায়ে পাদপেরা তাহাদের 
দেহকলা হইতে জল ত্যাগ করে । মূল 
দ্বারা গাছেরা মাটি হইতে জল সংগ্রহ 
করে, এ জল কাণ্ড দয়া পাতায় পাতায় 
সপ্তারত হয়, পরে পাতার কতকগুলি 
রন্ধু (3:০812) দিয়া উহা বাষ্পীভূত 
হয়। গাছের কাণ্ড দিয়া যে জল উঠে 
তাহার প্রায় শতকরা ৯০ ভাগ এইভাবে 
বাঞ্পীভূত হয় । স'যাতসশ্যাতে জায়গায় 
বড় গাছ ১২ ঘণ্টায় প্রায় সাত হাজার 
কিলো জল এইভাবে বর্জন করিয়াছে 
এইর;গ হিসাব করা হইয়াছে । অতএব 
বৃক্ষসংকুল. জায়গা সাধারণতঃ আর্দ্র 
হয় এবং এ চ্ছানের উষ্ণতা কিছ; সমতা 
লাভ করে। আবার শক্ক স্থানে 
উদ্ভিদেরা জলবর্জ'ন স্বতঃই কমাইয়া 
দিতে পারে। 3 
 ট্্ান্সফর্মার 
(পদার্থবিদ্যা) 

আবেশ কুণ্ডলী ( Induction 
০০11) দ্বারা পারবতাঁ বিদ;তপ্রবাহকে 
এক পারমাপের ভোল্‌ট ও আম্‌পিয়ার 
হইতে অন্য পরিমাপের ভোলট ও 
আমাঁপয়ার সংযুক্ত প্রবাহে পাঁরণত 
করার যন্ত্র । দুইটি এক অক্ষীয় তারের 
কুণ্ডলীর মধ্যে অন্তরক ( Insulator ) 
রাখিয়া ইহা গঠিত হয়। কুণ্ডলীতে 


transformer 


তারের পাকের সংখ্যা দুইটি কুণ্ডলাীতে 
‘বিভিন্ন হয় । ইহার মধ্যে যেটির মধ্য 
দিয়া প্রবাহ প্রথমতঃ প্রেরিত হয় 
তাহাকে ম্‌খ্য কুণ্ডল (Primary) ও 


অপরটিকে গোঁণকুণ্ডল' (Secondary) | 


বলে। মুখ্য কুণ্ডলাঁতে মোটা তারের 
কম পাক ও গৌণ কুণ্ডলীতে সর; 
তারের বেশী পাক দিলে গৌণ কুণ্ডলীতে 
প্রভাবের বিভব বেশী হইবে তখন, 
উহাকে উধধ্বমুখী (3/9287) বলে । 
আর গৌণ কুণ্ডলীতে' কম পাকের 
বেশী পাক দিলে গৌণ কুণ্ডলীতে 
বিভব কমিয়া যাইবে উহাকে তখন 
নিদ্নমুখী (Step-down ) ্ান্স- 
ফর্মার বলে। 


PRIMARY { 

i WINDING / 
SECONDARY 
WINDING 


্রযানসফিউজন transfusion পালাল, 
( চাকৎসা-বিদ্যা ) ) 

রক্ত, রন্তমস্তু (99187 ) বা অন 
রুপ তরল পদার্থকে মন[ব্যদেহে :সুচি- 
বিদ্ধ করিয়া দেওয়া । রক্তক্ষরণ বা 
ব্যাধি জনিত 'দেহের তরল পদার্থ 
বিপজ্জনক ভাবে কমিয়া গেলে এই 
প্রণালীতে সেই অভাব পুরণ করার 
চেষ্টা করা হয়। বর্তমানকালে পরাক্ষঃ 


বৈজ্ঞানিক অভিধান 


করিয়া দেখা গিয়াছে যে রক্তের শ্রেণী- 
বিভাগ আছে এবং রোগীর দেহে যে 
শ্রেণীর রক্ত আছে, ঠিক সেই শ্রেণীর 
রক্তই উহার দেহে প্রবেশ করাইতে হয়, 
নচেং রোগীর ক্ষতি হয়, প্রাণসংশয় 
ঘটাও আশ্চর্য নয় । 

্র্যানসাগিউটেশান উপস্কাত জলন্ত 


(রসায়নবদ্যা ) 


এক রাসায়নিক মৌলকে আর এক 
মৌলে পারিবর্তন ৷ মধ্যযুগের রাসা- 
যানকদের রসায়ন চচরি অন্যতম মংখ্য 
উদ্দেশ্য ছিল সীসা, লোহা আদি ইতর 
ধাতুকে সোনায় পারবার্তত করা। 


.আধ্মনিক যুগে তত্বীয় ভাবে প্রমাণিত 


হইল যে তাঁহাদের এ চেষ্টা নিষ্ফল 
হইতে বাধ্য, কিন্তু তেজ ক্রিয়া (Radi০- 
activity )-র আবিজ্কারের পর দেখা 
গেল যে" উহা নৈসা্ক উপস্কৃতির 
ফল৷ কিন্তু প্রথম প্রথম উহাকে 
'নয়ন্বিত করার কোন উপায় বিজ্ঞানী- 
দের হাতে ছিল না। পরে পারমাণাঁবক 
[বিভাজনের ফলে এইরূপ পাঁরবর্তন 
সম্ভব হইল ৷ বর্তমানে প্রোটন, আলফা 
রাম ইত্যাদিকে যন্ত্র সাহায্যে আঁতারন্ত 
শান্তগালী করিয়া তাহাদের আঘাতে 
পারমাণাবিক নিউক্লিয়াসকে প্রায় ইচ্ছামত 
খণ্ডিত করার চেষ্টা সফল হইয়াছে এবং 
অনৈসার্গক মৌল সৃষ্টি সম্ভব 
হইয়াছে । উহাদের নাম দেওয়া হইয়াছে 
ট্যানূস ইউরেনিক মৌল । 
্র্যানীসট £৮056 সংক্রমণ বঁন্মাল্নি 
(জ্যোতিষ-বিদ্যা ) 

(১) শ্যক্র বা বধ গ্রহ সুর্যের 
সাঁহত এক রেখায় আসিলে যখন সর্য- 


২৬৩ 


মণ্ডলের উপর এক অন্ধকার গোলকের " 
মত দেখা যায় বা (২) কোন জ্যোতিষ্ক 
যখন খ গোলকের. মধ্যরেখা অতিক্রম 
করে, সেই সময় | উহার সময় সঠিক 
ভাবে নিরূপণ করার জন্য শুধু উল্লন্ব 
তলে ঘুরিতে পারে এমন ' দঃরবান 
ব্যবহার করা হয়। ইহার আভনেন্র 
লেন্সে ( Eye piece ) সূক্ষ্ম কেশের 
মত দাগ কাটা থাকে, যাহাতে এঁ রেখা 
জ্যোতিচ্কের আলোক-বিন্দ; যখন ঠিক 
ছেদ করে, তখনকার সময়টি জানা যায়। 
্্যানাঁজসূটর transistor (পদার্থ 
বিদ্যা) 

রেডিও ভাল্‌ভের মত ক্রিয়াশীল 
ইলেকুট্রানক যন্তাবশেষ । ইহা সিলিকন, 
সেলোনিয়াম, জের্মানিয়াম প্রভীতি অর্ধ - 
পাঁরবাহী ( Semiconductor ) মৌল 
দ্বারা নার্মত হয়। দ:ইটি অত্যন্ত 
সকক্ষ তার একাঁট ধাতব বেলনের দুই 
দিকে এ অর্ধপাঁরবাহণী ধাতুর দুইটি 
ক্ষুদ্র টুকরার সাঁহত যোগ করা থাকে । 
ইহাতে প্রাপ্ত বিদুৎ তরঙ্গ অনেক গুণে 
বর্ধিত হয়। এই জন্য ইহা রোডও 
ভালভের পাঁরবর্তে ব্যবহার করা যায় । 
বর্তমানে ক্ষুদ্রকায় ' যন্জাদি নির্মাণে, 
কমপিউটার যন্ত্র প্রভাঁততে ইহার 
ব্যবহার প্রায় একচেটয়া হইয়া উঠিয়াছে 
ইলেকদ্রানক্স যুগকে ট্র্যানাজস্‌টর 


যুগ বললে কিছুমাত্র অত্যান্ত হয় না । 


ট্রাইটিয়াম 7115৮ (রসায়ন-বিদ্যা ) 


হাইড্রোজেনের তেজাস্রয় আই- 
সোটোপ ৷ ইহার পরমাণুভার ৩, 


অর্থাৎ ইহার নিউক্লিয়াস ১ট প্রোটন 
ও দুইটি নিউট্রন দ্বারা গঠিত । ইহা 


২৬৪ 


“হাইড্রোজেন বোমা তৈয়ারীতে ও 
রসায়ন ও উদ্ভিদ বিদ্যার গবেষণায় 
সন্ধানী মৌল ( Tracer element ) 
রুপে ব্যবহৃত হয়। ইহা নৈসর্গিক 
হাইড্রোজেনে ১০৯৭ ভাগের মধ্যে এক 
ভাগ আছে। 
ট্রাকোমা trachoma লই (চিকৎসা- 
বিদ্যা ) 

নেত্র বত্মকলার (Conjunctiva) 
সংক্কামক ব্যাধি । ইহাতে চোখের 
পাতার ভিতরে গুটি দেখা দেয় এবং 
তাড়াতাড়ি না সারাইলে দৃজ্টিশস্তির 
ক্ষতি হইতে পারে। - ইহা অত্যন্ত 
ছোঁয়াচে এই জন্য চাকংসকগণ আক্রান্ত 
ব্যন্তকে সম্পূর্ণ স্বতন্ন করিয়া 
রাখবার পরামর্শ দেন। ইহার বীজ 
এক শ্রেণীর ভাইরাস এবং আধুনিক 
সাল্‌ফা গুষধ প্রয়োগে রোগের আশু 
উপশম হয়। 
ট্রায়োড triode সময (পদার্থবিদ্যা ) 

দ্য ফরেস্ট (De Forest ) নামক 
আমোঁরকান বিজ্ঞানী উদ্ভাবিত তিন 
তাঁড়দ্‌ দ্বার বিশিষ্ট রেডিও ভাল্‌ভ । 
. ইহাতে ভাল্‌ভের কাথোড ও আনোডের 
মধ্যে একটি ধাতু নির্মিত জাল বা 
তারের কুণ্ডলী থাকে। ইহাকে গ্রিড 
বলে। গ্রিড (9210) কাথোডের 
খুব কাছে থাকে এবং কাথোড হইতে 
আনোড পর্যন্ত ইলেকট্রন প্রবাহকে 
গ্রডের উপর সামান্য নেগেটিভ আধান 
দ্বারা উত্তমরূপে নিয়ন্রিত করা যায়। 
গ্রিডে আগত তাঁড়চ্টোম্বক তরঙ্গগ:লি 
কাথোড হইতে . আনোডের দিকে 
ইলেকট্রন প্রবাহকে বোঁশ করিয়া 


বৈজ্ঞানিক আভধান 


প্রভাবান্বিতি করিতে পারে অতএব 
গ্রিড দ্বারা পারবর্ধনের ( Ampli- 


fication ) কার্য হয়। 

ট্রিগনমেষ্রি trigonometry 
তকোণাঁমাত [বাংলা ও হিন্দী] 
(গণিত ) 


ন্রিভুজের গুণ সম্পর্কিত গণিত । 
ত্রিভুজের তিনটি বাহ ও তিনাট কোণ 
আছে, তাহার যে কোন তিনটি হইতে 
অন্য তিনাঁট নির্ধারণ করা যায়। 
গণিতের এই শাখা প্রাচীনকাল হইতে 
ভারতীয়, আরব ও গ্রীক গাণিতিকদের 
জানা । একটি সম-কোণ ত্রিভুজের দ্‌ই- 
দুইটি ভুজের অনুপাত লইয়া কয়েকটি 
অপেক্ষকের ( Function ) সাহায্যে 
ইহার সাব করা হয়। এইগীল 


0 ত 
৷ ণ এ 


ভ্রিপানোসোমৃস trypanosomes 
( চাকৎসা-বিদ্যা ) 
পরজাঁবাী প্রোটোজোয়া জাতীয় 


বৈজ্ঞানিক অভিধান 


'রোগবাহী জীবাণু বিশেষ । মানুষের 
রন্তস্রোতে ইহারা আশ্রয় করিলে 
আফ্রিকার নিদ্রারোগ ( African 
sleeping sickness ) হয় । তাহার 
লক্ষণ রোগী সর্বদা নিদ্রাল থাকে, 
মাথা ধরে, গায়ে গুটি বাহির হয়, 
গ্রান্হু সকল ও গ্লীহা বড় হয়, জ্বর 
হয়। এই জীবাণগুলি ট্‌সি টাঁস 
(Tse Tse ) নামক আফ্রিকার মাছির 
অন্ত্রের মধ্যে আশ্রয় করিয়া থাকে এবং 
উহার মাধ্যমে মানুষের মধ্যে সঞ্চারিত 
হয়। 
্রিয়াঁসক 1পাঁরয়ড triassic period 
(ভ্বাবদ্যা ) 

মধ্যজীবাঁয় আধকজ্পের (Mes0- 
2০919 ra ) প্রাচীনতম কল্প। ইহার 
শুর আনুমানিক বাইশ কোটি বংসর 
আগে এবং স্থিতিকাল সাড়ে চার কোটি 
বৎসর । এই সময় ভুপ্‌ষ্ঠে ডিনো- 


২৬৫ 


ট্রোকয়া 0৪০০৪ *বাসনালন গ্লাবলল্গী 
(শারারবৃত্ত) 

প্রাণীদের শ্বাস লইবার পথ। 
কীটেদের ইহা সারা দেহ জুড়ুয়া 
থাকে । মানুষের এই নল গলা হইতে 
আরম্ভ করিয়া নীচের দিকে দ্বিধা- 
িভন্ত হইয়া দুইটি ফুসফুসে মিশিয়াছে । 
কোমলাস্থিময় অঙ্গরায়ক ও স্থিত- 
স্থাপক কলা দ্বারা উহা এমন ভাবে 
আচ্ছাদিত যে হঠাৎ চাঁপয়া বন্ধ করা 
যায় না। ফুসফুসের দিকে যে শাখা 
গিয়াছে, তাহা ক্রমাগত বিভন্ত হইতে 
হইতে ক্লোম শাখায় ( Bronchus ) 
শেষ হয়। 
ট্রেড উইনড্‌স (80০ nd আয়নবায়; 
স়ানাহিন্ধ নাহ ( ভূগোল ) 

নিরক্ষ বৃত্তের দুই পাশের স্থলভাগ 
পৃথিবীর উষ্ণতম অংশ বলিয়া উহার 
উপরের বায়নমণ্ডলে যে পারচলন স্রোত 
উদ্ভূত হয়। ওখানকার গরম বায়; 
উপরে উঠে এবং ত্রিশ ডিগ্রী অক্ষরেখার 
উত্তর বা দক্ষিণের শীতল বায়; তাহার 


২৬৬ 


হয়। পাথবীর. আহ্নিক আবর্তনের, 
জন্য এই বায়ুর গতি সোজা উত্তর 
দক্ষিণ হইতে না বহিয়া উত্তর পূর্ব ও 
দক্ষিণ পূর্ব হইতে বহিতে থাকে । এই 
বায়ুর বেগ ঘণ্টায় দশ পনর মাইলের 
বেশী নয়, কাজেই এ স্থায়ী মৃদু বায়ু, 
জাহাজ যখন পালে চলিত তখনকার 
নাবকদের উপকার! বন্ধুর কাজ কারত 
বলিয়া ইহা বাণিজ্য বায়ন নামে 
গারচিত হইয়াছিল । 


ড় 
ডপ্‌লার এফেক্ট Doppler effect 
(পদার্থবিদ্যা ) 
কোন তরঙ্গের উৎস (শব্দ বা 
আলোক) যাঁদ পর্যবেক্ষকের কাছে 
আসে বা দূরে চলিয়া যায় তাহা হইলে 
পর্যবেক্ষকের কাছে উহার কম্পা্ক 


বাঁশির তীক্ষ[তা (Pitch ) প্রথমে 
বাড়িতেছে, পরে উহা অতিক্রম করিয়া 
গেলে -কমিতেছে। তরঙ্গের উৎসের 
আপেক্ষিক গতির এই প্রভাব ডপ্‌লার 
নামক একজন অস্ট্রিয় বিজ্ঞানী প্রথম 
ব্যাখ্যা করেন বলিয়া ইহাকে ডপ্‌লার 
প্রভাব. বলে । ইহা আলোক-তরঙ্গের 
ক্ষেত্রে প্রয়োগ কারিয়া জ্যোতিষে বহু 


বৈজ্ঞানিক অভিধান 
স্থান অধিকার কারবার জনা প্রবাহিত 


অভুতপূর্ব সাফল্য লাভ করাগগয়াছে । 
সম্প্রতি রেডার ঘন্রে প্রাতফাঁলত বস্তুর 
বেগও এই প্রভাবের কথা স্মরণ রাখিয়া 
হিসাব করার সুবিধা হইয়াছে । 
ডবল স্টার double star তারকা ঘুগল 
মূযা্ত-লাহা ( জ্যোতিষ-বিদ্যা ) 

যে সকল তারা খালি চোখে একাঁট 
দেখাইলেও শন্তিশালী দুরবীনে দুটি 
বলিয়া ধরা বায়। অনেক সময় 
দুরবীনেও ধরা পড়ে না, বণালী 
বিশ্লেষণে তাহাদের দ্বিত্ব ধরা পড়ে। 
কতকগনুলি সত্য সত্যই যুগল, অর্থাৎ 
দুটি তারা পরস্পরের খুব কাছে থাকে 
এবং একই ভার-কেন্দ্রের ( Centre 
of Mass)  চতুদি‘কে প্রদক্ষিণ করে । 
অপরগুলে মাত্র দৃশ্যত যুগল অর্থাৎ 
একই রেখায় - অবস্থিত বলিয়া আপাত 
দৃষ্টিতে কাছে দেখায় কিন্তু আসলে 
তাহারা হয়ত একটি অপরাঁটর বহু 
আলোক বর্ষ পিছনে । 
ডমাক Domagk, 
( ১৮৯৫-১৯৬৪ ) 

জার্মান রসায়নবিদ্‌। রঞ্জক 
(5৪) দের যে কিছ; বাঁজনাশক 
গুণ আছে, ইহা অনেকেরই অনুমান 
ছিল। ডমাক এই লইয়া বিজ্ঞানসম্মত . 
পরীক্ষা শুরু করেন এবং অবশেষে 
প্রন্টসিল (Prontosil ) নামে একটি 
লাল রঞ্জকের স্ট্রেপ্‌টো কক্কাই ব্যাক্‌টি- 
রিয়া নাশের ক্ষমতার প্রমাণ পান। 
আশ্চর্যের কথা রোগীর গায়ে প্রন্টাসল 
সূচীবিদ্ধ করলে রোগার দেহের 
রোগের বাঁজ নষ্ট হইল কিন্তু রোগের 
বীজকে পরাক্ষা নলে লইয়া উহাতে 


Gerhardt 


ঞ 


্রন্টসিল যোগ করিলে কিছুই ফল হইল 
না। প্যারিসের পাস্তুর ইনস্‌টিটিউটের 
ব্রেফুইল নামক এক অভিজ্ঞ রাসায়নিক 
ঠিকই ধারলেন যে বাঁজনাশক ক্ষমতা 
সমগ্র প্রন্টাসলের নয়, উহার মধ্যে একটি 
উপাদান আছে যাহা দেহ মধ্যে কোন 
বিৰ্রিয়ায় বিয়োজিত হয় এবং তাহাই 
বাঁজনাশ করে। তাঁহারা প্রপ্টসিলকে 
বিশ্লেষিত করিয়া এ উপাদানাট আবি- 
কার করেন৷ তাহার নাম সাল্ফ্যানি- 
লেমাইড ( Sulphanilamide ) 
ইহাই বর্তমান সালফা ওষধকুলের 
আদিপুরুষ ৷ ডমাক ১৯৩৯ সালে 


নোবেল প্রুরুকার পান কিন্তু তখনকার 


নাৎসী সরকার তাঁহাকে উহা লইতে দেন 
নাই, দ্বিতীয় মহাযুদ্ধের শেষে তবে 
তিনি উহা গ্রহণ করিতে সক্ষম হন। 
ডয়াস Doisy, E. A (১৮৯৩- ) 
আমেরিকান প্রাণরসায়নাবদ 
( Biochemist ) 1 ১৯৩৯ সালে 
ভিটামিন K সংশ্লেষণ কাঁরতে সমর্থ 
হন। কতিপয়. হরমোনকেও তিনি 
স্বতন্র কারতে সমর্থ হন। ১৯৪৩ সালে 
নোবেল পঢর্কার পান । 
ডলড্রাম্‌স ৭০!d৮॥m$ নিরক্ষায় শান্ত- 
বলয়, নিসুন-সহাল্ল অভ (ভূগোল) 
ভূপৃণ্ঠে নিরক্ষ রেখার সামান্য 
উত্তরে যে স্থানের বায়; সর্বদা মুদুগতি, 
কখনও কখনও একেবারে স্তব্ধ । আগে 
যখন জাহাজ পালে চলিত তখন এই 
স্থানে আসিয়া পড়িলে পালে হাওয়া না 


লাগাতে জাহাজ বহুদিন অচল হইয়া 


থাকত এবং এখানে বায়ুর উষ্ণতা ও 
আর্দুতা দুই বেশী হওয়াতে জাহাজের 


বৈজ্ঞানিক অভিধান 


২৬০. 


নাবিক ও আরোহাদের কষ্টের অবাধ 
থাকিতনা। 
ডলাফন dolphin শুশুক (প্রাণ- 
বিদ্যা )। 

তিমি বর জলচর স্তন্যপায়ী জীব 
বিশেষ । ভ্‌খণ্ডের সর্বত্রই ইহাদের 
দেখিতে পাওয়া যায়। নদীতে হঠাৎ: 
বড় মাছের মত ভাসিয়া উঠিয়াই ডুব 
দেয়। ইহাদের পাঁচ ছয় ইণ্চি লম্বা ঠোঁট 
থাকে, লম্বায় প্রায় আট ফিট পর্যন্ত 
হয়। স্ত্রী শুশদক গ্রীজ্মকালে একবারে 
একটি মান্র সন্তান প্রসব করে ৷ শুশুকের 
তৈল ঘড় এবং খুব জাঁটল যন্ত্রপাতিকে 
তৈলান্ত করার জন্য কোথাও কোথাও 
ব্যবহৃত হয়। 


: ডলমাইট dolomite ( ভূ-বিদ্যা ) 


খনিজ বিশেষ । রাসায়নিক সংযত 
ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কাব'নেট । 
ভূপ্‌ষ্ঠে প্রচুর পাওয়া যায়। বেশী 
উত্তাপের চুল্লীতে অভ্তর দেওয়ার জন্য 
ব্যবহৃত দুগল ইট তৈয়ারীতে লাগে । 
আমাদের দেশে লোহ নিঙ্কাশনের 
অন্যতম উপাদান হিসাবে ব্যবহৃত হয় ।. 
ডাঁলকো সেফাঁলিক dolico cephalic 


রী হাহ ( নৃতত্ব-বিদ্যা ) 
দর্ঘশর শ্রেণী |. এই ধরনের 


মনুষাদের করোটির (Skull) প্রস্থ 
দৈর্ঘের চার-পণ্চমাংশের অপেক্ষা কম । 
ডাই ৫১০ রঞ্জক [বাংলা ও 5 
(রসায়ন-বিদ্যা ) 

বদ্দ্াদিতে রঙ করার জন্য ব্যবহৃত ৮ 
প্রকৃতিজাত বা সংশ্লেষিত বস্তু । পূর্বে 
বক্ষজাত নীল রঙ ও একপ্রকার শামুক- - 
জাত বেগুনি রঙের খুব ব্যবহার ছিল. 


২৬৮ 


কিন্তু এখন সে সব আর ব্যবহার হয় 
না। আলকাতরা হইতে প্রাপ্ত জৈব 
রাসায়নিক বস্তু হইতে সংশ্লেষিত বহু 
রঞ্জক এখন রঞ্জনাশল্পে ব্যবহৃত হয়। 
'ডাইঅপটার ৫1০৮০: ( পদার্থ-বিদ্যা ) 
চক্ষু পরাক্ষায় লেন্সের প্রাতসরণ 
শান্ত মাপার একক। কোন লেন্সের 
ফোকাস দূরত্ব ১ মিটার হইলে তাহার 
শন্তি এক ডাই অপটার বলে। +৫ 
ডাই অপটারের লেন্স মানে উহার 
ফোকাস দুরত্ব ২০ সেন্টিমিটার অথ 
এক মিটারের পাঁচ ভাগের এক ভাগ ॥ 
এক কথায় ১০০-কে লেন্সের ফোকাস 
দূরত্ব দিয়া ভাগ করিলে যে সংখ্যা 
পাওয়া যায় তাহাই লেনসের ডাই 
অপটার সংখ্যা । 
ডাইইলেক্‌ট্রিক electri নিশি 


¢ 


এম (পদার্থবিদ্যা ) 

বৈদ্যতিক কনডেন্সারের দুইটি 
'সুপাঁরবাহী পাতের মধ্যে ষে কৃপারিবাহী 
কচ্তু থাকে । বায়ন, মোম, কাগজ, অন্র 
প্রভৃতি এই কাজে ব্যবহৃত হয়, এবং 
ইহাদের উপর কন্‌ডেন্সারের ধারকন্ব 
(Capacity ) নির্ভর করে। দুইটি 
পাতের মধ্যে শুধু বায় থাকলে যে 


তাহাকে এ বস্তুর ডাইইলেক্‌ষ্টিক ধ্রুবক 
( Dielectric Constant ) বলে । 
ডাইকটিলিডন ৫1০0৫516009 দ্বিবীজ- 
পন্রী [বাংলা ও হিন্দী ] (উদ্ভিদ 
বিদ্যা ) টু 

যে সকল উদ্ভিদের দুইটি বাঁজপত্র 


বৈজ্ঞানিক অভিধান পচ 


থাকে। পাথবীতে যত উদ্ভিদ আছে 
তাহার অর্ধেকের বেশী এই শ্রেণীর । 
দুটি বাঁজপত্রে ভ্রণের খাদ্যভাণ্ডার 
থাকে । মটরশটি, সীম ইহাদের অতি 
পাঁরচিত উদাহরণ । 
ডাইন ৫১৪ ( পদার্থ-বিদ্যা ) 

বলের (৮০:০০ ) একক । যেবল : 
এক গ্রাম ভর বিশিষ্ট বস্তুকে প্রাত 
সেকেন্ডে এক সে্টিমিটার ত্বরণ দিতে 
পারে সেই বলকে এক ডাইন পরিমাপ 
বলা হয়। 
ডাইনামক্‌স ৭)॥এ৷০৪ গাঁত [দ্যা . 
বানি-নিক্নান ( পদার্থ-বিদ্যা ) 

বল বিদ্যার একটি শাখার বিষয় ; 
জড়বস্তুতে বলপ্রযুন্ত হইলে যে গাঁতির 
উৎপত্তি হয়, তংসম্বন্ধে এই বিষয়ে চর্চা 
করা হয়। নিউটনের তিনাট বিখ্যাত 
গতি সম্বন্ধীয় সূত্র এই শাস্ত্রের ভিত্তি । 
{বংশ শতাব্দীর আবিষ্কার এই যে জড় 
বস্তুর বেগ যখন আলোকত্রঙ্গের বেগের 


নিউটনের সূত্র আর খাটে না, তখন 
আইনস্টাইনের আপোক্ষিকতা-বাদের, 
সন্রগুলির শরণ লইতে হয়। 
ডাইনামো ?558780 ( পদার্থাবদ্যা ) 
যে ষন্রের সাহায্যে গতাঁয় শান্তকে 
বিদ্যুৎ শক্তিতে পারবার্তত করা বায়। 
ফ্যারাডে নামক ইংরাজ বিজ্ঞানী 
আবিষ্কার করেন যে যদি কোন সংপার- 
বাহী বস্তু চৌম্বক ক্ষেত্রের বল রেখা- 
গুলি ছেদ করিয়া যায়, তাহা হইলে 
সুপারবাহী বস্তৃটির মধ্যে তড়িচ্চালক 
সেকেন্ডে যতগুলি রেখা ছেদ করিবে 


বৈজ্ঞানিক অভিধান 


তাহার সহিত সমানূপাতিক। এই 
আবিচ্কারই ডাইনামো যন্ত উদ্ভাবনের 


AMMETER 


SPLIT 
COMMUTATOR 


O.C. GENERATOR OR DYNAMO 


ভিত্তি । ধাতুনার্মত তার সুপরিবাহা 
হিসাবে ব্যবহৃত হয় । এই তারগৃলিকে 
খাঁজকাটা আমেচার নামক ষ্তম্ভকের 
উপর জড়াইয়া দেওয়া হয়। তারপর 
আর্মেচারটিকে একটি বৃত্তাকার চৌম্বক 
ক্ষেত্রের মধ্যে দ্রুত ঘোরানোর ব্যবস্থা 
করা হয়। সাধারণতঃ একাধিক জোড়া 
চৌম্বক মের; ব্যবহৃত হয় এবং এই 


WINDING 
* POLE PLE CE 


লা 


COMMUTATOR 


ভ্ডাইনামোর রেখা চিত্র 


- জইমরাঁফসম 


২৬৯ 


চৌদ্বক মেরুগডলিও তটড়ংকচুম্বক 
এই ভাবে ঘ্যারলে আর্মেচারকে 'ঘারয়া, 
যে তারকু্ডলী আছে তাহাতে 
পারবতা বিদ্যুৎ প্রবাহের ( Alter- 
nating current ) আবেশ 
( Induction ) হয় | দুইটি: 


. কমিউটেটরের সাহায্যে ইহা - হইতে 
১4 


( Direct current } 
বাহিরের বর্তনীতে পাঠানোর ব্যবস্থা 
করা যায়। 
ডাইনামোমটার 
(পদার্থ-বিদ্যা ) 
ইঞ্জিন ও মোটর হইতে যতখানি, 
কার্য পাওয়া যাইতেছে তাহা মাপ 
করার যন্ত্র । এক ধরনের যল্তে ইঞ্জিনের 
কাৰ্যকে সম্পূর্ণ রুপে তাপে পারণত 
করিয়া উৎপন্ন তাপ মাপা হয় । অন্য 


dynamometer 


ধরনের যন্ধে হীঞ্জন বা মোটরের শক্তি 


ব্যবহৃত হইতেছে, এই রুপ অবস্থায়: 
কাৰ্যই মাপা হয়। 
ডাইনোসর 970588. (প্রতন প্রাণি- 
বিদ্যা) 

অতিকায় সরীসৃপ বিশেষ । ইহারা 
আজ হইতে পাঁচ হইতে সাড়ে সতেরো 


কোটি বৎসর পূর্বে মধ্যজীবায় যুগে 


পৃথিবীতে বাস করিত। এখন ইহারা 
সম্পূর্ণ বিলুপ্ত হইয়া গিয়াছে । কিন্তু 
ইহাদের এত জীবাশ্ম পাওয়া যায় যে 
তাহা'হইতে ইহাদের আকার ও 'স্থাত- 
কাল অনুমান করা যায় ৷ 
dimorphism 
দ্বির্ূপতা [বাংলা ও হিন্দী] (রসায়ন- 
বিদ্যা ও জীববিদ্যা ) 


(১) রসায়নে কয়েক প্রকার বস্তুর; _ 


২৭০ 
দুই আকারের কেলাস পাওয়া যায়, 
যেমন গন্ধক। ইহাকে এই সংজ্ঞা 


দেওয়া হয়। (২) জীব বিদ্যায় একই 
প্রজাতির এমন দুই রুপ দেখা যায় যে 
মনে হয় তাহাদের কোন সম্পর্ক নাই । 
যেমন কয়েক প্রকারের প্রজাপতি খতু 
ভেদে সম্পূর্ণ ভিন্ন আকার ধারণ করে । 
জীবাবদ্যায় এ ব্যাপারেরও এই সংজ্ঞা । 
ডাইগ্নরোঁটক্‌স diuretics 
‘মুন নক ( চিঁকৎসা-বিদ্যা ) 

যেসকল বস্তু সেবনে বুকের 
(Kidney ) ক্রিয়া দ্রুততর করিয়া 
আঁধক পরিমাণে মূত্র দেহ হইতে 
নিচ্কাশনের সহায়তা করে। ক্যাল- 
সিয়াম ক্লোরাইডের ন্যায় কয়েক. প্রকার 
লবণ ও জল, চা, কফি, আযালকোহল 
ইত্যাদি ইহার উদাহরণ ৷ 
ডাউনেট Dausset, J. B. G. (১৯১৬-) 

ফ্রান্স দেশে জন্ম ও শিক্ষা । ১৯৪৫ 
সালে প্যারস  রি*বাবদ্যালয়ের 
চাঁকৎসাবদ্যায় ডক্টরেট পান। 
আণবিক জীবাবদ্যায়. আমোরকান 
জীববিজ্ঞানী স্নেলের তবগ্ীলর 
"প্রায়োগিক প্রণালী দ্বারা প্রমাণ ও 
ব্যবহার করার জন্য ১৯৮০ সালে 
রসায়ন বিদ্যায় নোবেল পুরস্কার পান। 
ডাক্উ্লেদ  গ্ল্যান্ডদ. ductless 
8৪0৫5 অনাল গ্রান্ছ নিসাব সল্ছি 
(শারীরবৃত্ত) 

প্রাণীদেহের যে সমস্ত গ্রন্হির ক্ষরণ 
কোন নালিকার মধ্য দিয়া বিশেষ স্থানে 
“নিঃসৃত হয় না, সরাসরি রক্তস্রোতে 
: বমাশিয়া যায়। থাইরয়েড (Thyroid), 


ক 


বৈজ্ঞানিক অভিধান 


পিটুইটারা ( Pituitary ), অগ্ন্যাশয়, 
(Pancreas), আযাদ্রনাল (Adrenal), 
ডিম্বাশয় ও শুকাশয় ( Ovary and 
testes ) এইগডলেি এই শ্রেণীর প্রধান 
গ্রন্হি। গ্রন্হি নিঃসৃত ক্ষরণ প্রাণী 
দেহের যাবতীয় জীবলালা নিয়ন্রণ 
করে। ইহার কোনটির ক্রিয়া ভ্রুটিপূর্ণ 
হইলে শরীরে নানা রোগ ও অস্বাবধা 
দেখা দেয়। 

ডায়মণ্ড 01872070 হীরক [ বাংলা ও 
হিন্দী] 


অবস্থায় পাওয়া যায়। 
গুরুত্ব ৩৫২ | আাসড ইত্যাদি দ্বারা 
আক্রান্ত হয় না। পৃথিবীর কঠিনতম 
পদার্থ ইহার কাঠিন্যকে ১০ ধরিয়া 
অন্য বন্তুর কাঠিন্যের মান নিরূপণ 
করা হয়। স্বচ্ছতা ও উচ্চ প্রাত- 
সরাঙ্কের ( Refractive Index 
২৪১৯) জন্য ইহার উপর আলোকপাত 
হইলে নানা তল হইতে তাহা বিচ্ছ্মারত 
হইয়া দ্যুতি 'বকীর্ণ করে; সেই জন্য 
ইহার এত মূল্য । যাহাতে এই দত্যাত 
খুব বেশী মানায় পাওয়া যায়, 
মণিকাররা সেইভাবে ইহার তলগ্ীল 
কাটে। ক্যারেট এককে ইহার ওজন 
মাপা হয়। আসল হীরা এক্‌স 'রশ্মির 
কাছে নকল হারার অপেক্ষা স্বচ্ছ, এই 
জন্য জহুরীরা আজকাল হারা এক্স 
রশ্মি দ্বারা পরাঁক্ষা করেন।  কৃষবর্ণ 
ছেদকে (Cutter) ব্যবহার হয়। 


বৈজ্ঞানিক অভিধান 


সম্প্রতি সংশ্লেষিত হাঁরকও বাজারে 
পাওয়া যায়, তবে দাম খুব বেশী । 
ডায়াটম 1969). (উদ্ভিদ-বিদ্যা ) 

অতিক্ষুদ্র এক কোষী উদ্ভিদ 
শবশেষ। খালি চোখে দেখা যায় না। 
আলাঁজ (41৪৪০) শ্রেণীর ।- একটি 
সিলিকা গঠিত খোলাতে দেহ আবৃত 
থাকে। মৃত্যুর পরে ইহাদের এই 
খোলাগনুলি জমিয়া জাময়া জলের নীচে 
এক আত মাহ পলি সৃষ্টি হয়, তাহা 
নানা শিল্পে বাবহৃত হয় । 
ডায়াথারাম diathermy (চাকৎসা- 
বিদ্যা) 

চাকংসার পদ্ধাত বিশেষ । উচ্চ 
কম্পাঙ্কের বদ তরঙ্গ শরীরের কলা 
সমুহের মধ্যে প্রয়োগ করিলে সেই স্থান 
তপ্ত হইয়া উঠে ৷ যদি প্রয়োগের স্থান 
খুব সঞ্কীর্ণ হয় তাহা হইলে স্থানটি 
এত উত্তপ্ত হয় যে 'সেখানকার কলা 
পঢড়িয়া যায় । রুগ্ন কলার বিনাশের 
জন্য অস্ত্রোপচারের ইহা বিকল্প 
ব্যবস্থা । আর অপেক্ষাকৃত বিস্তৃত স্থানে 
ইহা প্রয়োগ করিলে সমস্ত স্থানটিতে 
সে'ক দেওয়ার কাজ হয়, তাহাতে 
বাতজনিত বা আঘাতজনিত কষ্টের 
লাঘব হয়। : 
ডায়াফোরোটক্‌স diaphoretics 
ভরহুক্কাথী ( চিকিৎসা-বিদ্যা ) 

যে সকল ওষধ সেবনে শরীর হইতে 
ঘর্ম আঁধক পরিমাণে নিঃসৃত হয়। 
রোদ্রে থাকলে, গরম পানীয় গ্রহণ 
কোন ওষধ সেবন না করিয়াও ঘাম হয়, 
আর 'আ্যালকোহল, স্যালিসিলেট্স, 


২৭১ 


আফিম ও কর্পূুর সেবনেও থাম হয়। 
জবর হইলে শরারের উত্তাপ কমাইবার 
জন্য বা বকের ক্রিয়া ্রটিপূর্ণ 
হওয়াতে যদি যথেষ্ট পরিমাণে মুত্- 
উৎপন্ন না হয় তাহা হইলে এই সব 
গুষধ সেবনের ব্যবস্থা দেওয়া হয় । 
ডায়াফ্রাম diaphragm মধ্যচ্ছদা [বাংলা 
ও হিন্দী ] (শারীরবৃত্ত) 

শরীরের মধ্যদ্থলে . যে পেশা 
নিমিতি পদ বক্ষগহবরকে উদরিক 
গহ্বর হইতে সম্পূর্ণ পৃথক করিয়া 
রাখিয়াছে। ইহার ওঠা নামা দ্বারাই 
বক্ষগহবরের সণ্কোচন প্রসারণ ঘটে 
এবং মবাসপ্রশ্বাস গ্রহণে সহায়তা 
করে। 
ডায়াঁবাটস diabetes 
[বাংলা ও হিন্দী] 
বিদ্যা) 

যে রোগে রক্তে শক্রার ভাগ 
বেশী হইয়া যায় এবং অতিরিন্ত শক'রা 
প্রস্রাবের সঙ্গে বাহির হয়। ইহা 
অগ্ন্যাশয় (Pancreas ) নামক এক 
গ্রন্থির ক্রিয়ার ত্রুটি হইতে উদ্ভূত হয় । 
এ গ্রন্থি হইতে নিঃস্তে ইনসুলিন 
নামক এক এনজাইম রন্তের সাহত 
মিশিয়া শক্রা পরিপাকে সহায়তা 
করে। বর্তমানে এই রোগের উপশমের 
জন্য চাকংসকগণ বাহির হইতে আনাঁত 
ইনসুলিন প্রয়োগ করেন। এই রোগ 
সময়ে ধ্রা না পাঁড়লে, ইহার 
উপস্থিতি অন্য অনেক প্রকার রোগকে 
শরীরে আধিপত্য {বস্তার করিতে 
সহায়তা করে; এই জন্য ইহা খুব 
বিপজ্জনক । 


মধ্মমেহ 
(চিকিৎসা- 


২৭২ 


জামিন diamagnetism 
তিরশুদ্বকতা নিদস লুনার 
(পদার্থবিদ্যা ) 


দদ্তা, টিন, সীসা, তামা ইত্যাদি 
কয়েকাট ধাতুর দণ্ডকে যদি কোন 
চৌম্বক ক্ষেত্রে এমন ভাবে ঝূলাইয়া 
দেওয়া যায়, যাহাতে উহা সবাঁদকে 
ঘুরতে পারে, তাহা হইলে দেখা যায় 
যে দণ্ডাট চৌম্বক ক্ষেত্রের বল রেখা- 
গুলির সঙ্গে সকোণে থাকিবার চেষ্টা 
কাঁরতেছে, যেন উহা চৌম্বক শান্তির 
প্রভাব এড়াইয়া যাইতে চায় ॥ এ ধাতু- 
গুলিকে ডায়াম্যাগনেটিক বলে এবং 


[ বাংলা ও হিন্দী ] (গণিত ) 

(১) বৃত্তের ক্ষেত্রে পরিধি দ্বারা 
সীমত কেন্দ্ুগামী সরল রেখা । (২) 
অধিবত্ত, উপবৃত্ব আদি কনিক্‌সের 
চিত্রগযীলতে যে সরল রেখা যে কোন 
দিকের সকল সমান্তরাল. জ্যাগ:লিকে 
দ্বিখণ্ডিত করে। বৃত্তকে ইহা সমান 
দুইভাগে ভাগ করে এবং পারধির 
সহিত ব্যাসের দৈর্ঘেযর অনুপাত একটি 
ধ্রুবক, 2 চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। 
উহার মান প্রায় 22. 
ডায়ারিয়া  ৫18171)968 উদরাময় 
ভনিজাং (1চাকৎসা-বদ্যা ) 

যে রোগে ঘন ঘন তরল দান্ত হয় । 
পারপাকে বির ঘাটলে বা কোন বিষান্ত 
খাদ্য খাইলে এইর্‌প হয়। 
ডায়ালি'সন ৫1817519 বিল্লী বিশ্লেষণ 
জতীনুন (রসায়ন-বিদ্যা ) 

কোলয়েড অবস্থায় বস্তুকে কোন 


বৈজ্ঞানিক অভিধান 


দুব হইতে স্বতন্ম করার পদ্ধাত বিশেষ ৷ 
ইহাতে কোন জৈব বিল্লী বা পার্চমেপ্ট 
কাগজের ব্যবহার করা হয় । কোলয়েড 
মিশ্রণকে উহার নির্মিত আধারে 
রাখিয়া তাহা কোন বৃহত্তর পানে 
জলের মধ্যে রাখলে, কোলয়েড অবস্থার 
বস্তুর বৃহৎ অণদুগুলি বিল্লীর রল্ধ 
ভেদ করিয়া বাঁহরে আসিতে পারে না 
কিন্তু দ্রবীভূত লবণাঁদ বাহিরে 
আসিয়া জলের সত মিশয়া যায় । 
ডায়াস্টেস্‌ 0185689০ (শারাীরবৃত্ত) 

প্রাণী ও উদ্ভিদ: দেহে বর্তমান: 
এনজাইম 1বশেষ । শ্বেতসারকে শকর্রায় 
পাঁরবর্তন কাঁরতে ইহা সহায়তা করে । 
ফলের বীজ ও ঈস্টে থাকে । মানুষের 
মুখের লালাতেও থাকে । ইহার অপর 
নাম আমিলেজ (Amylase) ও. 
সংষুতিতে প্রোটিন । 
ডায়াস্পোর ৫18500:9 ( রসায়নাবদ্যা ) 

খনিজ বিশেষ, সংকেত 41505" 
ঢ790 1 আপেক্ষিক গুরুত্ব ৩৪ 
কাঠিন্য ৬:৫--৭। কেলাসের আকাতি 
িষমমিতি ( Orthorhombic ), রঙ 
সাদা, বা ছাই রঙের, কখনও সবুজাভ 
হলদে, ম:্তার মত দাত আছে। গরম 
কাঁরলে কুরুবিন্দে ( Corrundum ) 
পরিণত হয়। 
ডায়োড 01০০ ( পদার্থ-বিদ্যা ) 

দুই তাঁড়দদ্বার বিশিষ্ট বায়ুশুন্য 


- সংযোগ করিলে পাঁরবর্তা বিদাত প্রবাহ. 


Noes HEEL 
ইলেকট্রন স্রোত নির্গত হয়। লং 


বৈজ্ঞানিক অভিধান 


সময় যদি আযানোড পজিটিভ আধান 
শত হয়, তাহা হইলে ইলেক্‌টনগুলি 
আকৃষ্ট হয় এবং ক্যাথোড ও আযানোডের 
মধ্যে বিদাত প্রবাহ চালতে থাকে কিন্তু 
আযানোডটি যাঁদ নেগেটিভ আধান: যুক্ত 
হয় তাহা হইলে 'িকর্ষণের ফলে 
ইলেকট্রন : সেখানে পেশছিবে - না, 
বিদযযৎপ্রবাহও বন্ধ হইয়া যাইবে। 
অতএব আযানোডটি যাঁদ কোন পাঁরবতাঁ 
বিদ্যাৎ প্রবাহ (Alternating 
Electric current) দ্বারা আহিত 
হয় তাহা হইলে: বর্তনীতে ডায়োড 
থাকার জন্য উহার মধ্যে প্রবাহ এক- 
আুখী হইবে। এই জন্য ইহা বেতার- 
তরঙ্গ প্রাপকে যুগান্তর আনয়ন করে। 
ইহার অপর নাম থার্ময়ানক ভাল্‌ভ 
( Thermionic Valve )! ভাল্‌ভ 
মানে যে দ্বার মাত্র একাঁদকে খোলে ৷ 


MICA BRIDGE 


SUPPORT 
(ANODE) 


COTHODE PINS ১২ 
ডায়োডের রেখাচিত্র 


LR 


২৭৩ 


ডারউইন Darwin, 
( ১৮০১-১৮৮২ ) 
ইংরাজ জীব বিজ্ঞানী ।' ধর্মপ্রবর্তক- 
গণ ছাড়া আর কোন লোক তাঁহার ও 
তাঁহার পরবতাঁ যুগের মানবের চিন্তা- 
ধারাকে এতখানি প্রভাবান্বিত করিতে 
পারেন নাই যেমন তিনি তাঁহার প্রখ্যাত 
পদুগ্তক “প্রজাতির উৎপাত্ত (Origin 
of species)” দ্বারা করিতে পারিয়া- 
ছিলেন। গ্রাম্য চাকংসকের পন্র। 
পিতা চিকিৎসা বিদ্যা অধ্যয়ন কাঁরতে 
এডিনবরাতে পাঠাইয়াছিলেন, কিন্তু 


Charles 


তাঁহার সে খুব বেশী দিন ভাল লাগে 


নাই ।- তবে এইখানে শরীর সংস্থান 
ও. জীব বিদ্যায় মৌলিক জ্ঞানলাভ 
করেন তাহাতে সন্দেহ নাই ॥ পরে 
কোঁদ্রজে গিয়া ধর্মতত্বে স্নাতক হন 
১৮৩১ সালে ।  কোম্ব্রজের কয়েকজন 
অধ্যাপকের সহায়তায় তানি এই সময় 
“বীগল” জাহাজে আবিঙকারের যাত্রায় 
জীববিজ্ঞান "হিসাবে সাহায্য কারবার 
জন্য নির্বাচিত হন। এই যাত্রায় তিনি 
বহ; দেশে ঘ্যারয়া বহু প্রাণী দেখিয়া 
যে সকল মন্তব্য লিখয়া আনেন 
তাহাই গভীর আভনিবেশ সহকারে 
বিশ্লেষণ করিয়া দীর্ঘাদন পরে তাঁহার 
সিদ্ধান্ত বিজ্ঞানী সমাজে উপস্থাপিত 
করেন। তাঁহার পন্তক প্রকাশিত 
হওয়া মাত্র বিশ্ববিখ্যাত হইয়া যায় । 
তাঁহার ?সদ্ধান্ত, প্রজাতিগহুলি: এক 
হইতে অপরাঁটি অভিব্যক্তি (Evolution) 
দ্বারা : উদ্ভূত. হইয়াছে এবং এই 
আভব্যান্তর যন্ত্র প্রাকীতক- নির্বাচন 
( Natural selection) শেষোক্ত 


২৭৪ 


মন্তব্য বর্তমানে অনেক জীব-বিজ্ঞানীই 
স্বীকার করেন না, কিন্তু আভিব্যন্তিবাদ 
আজ সর্বজনগ্রাহা? যদিও প্রথমদিকে 
তাঁহার মত লইয়া বাগ্‌বিতণ্ডার সৃষ্টি 
হইয়াছিল, বিশেষ  করিয়া- প্রী্টীয় 
ধর্মবাজকগণ_ ইহার বিরোধিতা করেন 
এই বািয়া যে বাইবেলে লেখা আছে 
যে ভগবান: প্রত্যেক জীবকে নিজে 
সৃষ্টি করিয়াছেন 1 তানি চিরকালই 
রুগ্ন ছিলেন, শেষ বয়সে পল্লীগ্রামে 
একটি বাড়ীতে নির্জনে বাস করিতেন, 
নিজ উদ্যানের বাহিরে বড় একটা 
বাহির হইতেন না; যাঁদও জীব বিজ্ঞান 
সম্বন্ধীয় রচনায় কার্পণ্য করেন নাই। 
ডালটন; Dalton, John (১৭৬৬- 
১৮৪৪) 

ইংরাজ 'রসায়নাবদ্‌। ইংলন্ডের 
উত্তরে কাম্‌বারল্যান্ডে জন্ম,ম্যানচেস্টার 
কলেজে বিজ্ঞানের শিক্ষক ছিলেন। 
তিনি বাণ্পের আংশিক চাপ সংক্রান্ত 
(Law ‘of partial pressures) সূত্র 
প্রণয়ন করেন৷ ৷'কন্তু রাসায়নিক 
বিক্রিয়ার পারমাণবিক ভিত্তি স্থাপনের 
জন্য তিনি বিশ্ববিখ্যাত হন৷ যদিও 
জড়কণাবাদ প্রাচীনকাল হইতে কোন 


হয়। তাঁহার সের মূল স্বীকাত এই 
যেপ্রত্যেক মৌল পদার্থ (Element) 
একই প্রকারের পরমাণুর ( Atom ) 
সমন্টি এবং ইহারা অবিভাজা এবং 
প্রত্যেকাঁট: প্রত্যেকের সঙ্গে সম্পূর্ণ 


বৈজ্ঞানিক অভিধান 


বিয়ার সমষ্টি ইহার আবিভাজাতার 
স্বীকৃতি ঠিক নয় বাঁলয়া এখন জানা 
গেলেও এখনও পর্যন্ত রাসায়নিক 


ডাস:ট বৌল ৭৷৪ ০%! (ভূগোল) 

আমেরিকায় যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে 
রূকি পর্বতমালার ও ১০০০ দ্রাঘমার 
মধ্যে অবস্থিত ভূখণ্ড, ধুলিঝড়ের জন্য 
কুখ্যাত ৷৷- রাসায়নিক: সার প্রয়োগে 
খুব ঘন ঘন ফসল উঠাইয়া তাহার গর 
ফলন কম হওয়াতেই, এ সকল স্থান 
অনাবাদী ফোঁলয়া রাখা হয়, ফলে 
শী তৃণগনজসহান: জমি পরে -ধূলির 
সমুদ্রে পরিণত হইয়াছে ৷ কৃত্রিম সার 
প্রয়োগের কুফলের দক্টান্ত স্বরূপ এই 
স্থানের, উদাহরণ ..কৌষবিজ্তানে দেওয়া 
হয়। 
ডিউও ডেনাম 89০. 0৪৪, গ্রহণ 
[বাংলা ও হিন্দী ]( শারীরবৃত) 

অন্তরের প্রথম প্রায় বারো আঙ্গ?ল 
পরিমিত অংশ | ইহার মধ্যে পিত্ত ও 
অন্নাশয় রস নিঃসৃত হয়। এ রস 
যদ বেশী ক্ষারত হয় তাহা: হইলে 
অনেক সময় উহার গায়ে ক্ষত (ulcer) 
হয়। 
ডিউটোঁরয়াম deuterium ( রসায়ন- 
বিদ্যা) 

ইহা হাইড্রোজেনের একটি আই- 
সোটোপ ৷ পরমাণ[ভার ২ অর্থাৎ একটি 
নিউট্রন ও একটি প্রোটন দ্বারা গঠিত। 


বৈজ্ঞানিক অভিধান 


সাধারণ হাইড্রোজেনের মধ্যে শতকরা 
-০২ ভাগ থাকে। চলতি ভাষায় 
ইহাকে ভারা হাইড্রোজেন বলে । ইহার 
নিউক্লিয়াসকে ডিউটেরন -বলা হয় । 
উহার সহিত এক পরমাণন অক্সিজেন 
সংযোগে 7১০০. বা ভারী জল উৎপন্ন 
হয়। উহা অনেক পারমাণারক 
বিক্রিয়কে প্রণমক (Moderator)/রুপে 
ব্যবহৃত হয়। 
বডিউ গয়েপ্ট dew point শিাশিরাঙ্ক 
[ বাংলা ও হিন্দী ] ( পরদার্থ-বিদ্যা) 
কোন পৃচ্ঠের (887০9) উষ্ণতা 


বায়ু বাষ্প দ্বারা সংপৃন্ত (Saturated) 
হইয়া যায় a" 
শীডউ  ঁভাঁঞয়ো Du Vigntand, 
‘Vincent (১৯০১-) 


জালে স্নাতক ৷ জাম্টর়াকববদ্যালয় 
‘হইতে ১৯২৭ সালে ডক্টরেট পান" 


১৯৩৮ সাল হইতে কর্ণেল বিশ্ব - 


বিদ্যালয়ের : মেডিকেল - কলেজের 
অধ্যাপক । আ্যমিনো জ্যাসিভ.ও 
ভিটামিনদের সাংগঠানক সংযুতি চর্চা 
তাঁহার জাঁবনব্যাপাী গবেষণার বিষয় । 
পিটুইটারা গ্রন্থি হইতে ক্ষরিত অক্‌- 
সিটো?সন নামক হমোনের সংযত ও 
সংগঠন নিরভূলিভাবে: নির্ণয় করিয়া 
৯৯৫৩ সালে উহারে-সংশ্লেষিত করিতে 
সক্ষম হন এই প্রথম প্রোটিন 


২৭৫ 
হমেনি সম্পুর্ণ সংশ্লেষিত হয় ১৯৫৫ 


ভেষজ বিশেষ, হৃদরোগে উপকারী । 
ইহা সেবনে হৃদ্‌যন্ের ক্রিয়া -শমিত 


হয়, ফলে উহার ক্রিয়াশক্তি বাড়ে । 
ডিজেল যন্ত্র diesel engine 
(বন্ত্রশবদ্যা ) 


অন্তর্দহন মলক  ( Internal 
combustion)-যন্ৰ বিশেয়। আমাদের 
সব চেয়ে পারিচিত -অন্তদহিমূলক যা, 
মোটরগাড়ীর যন্রের সহিত ইহার তফাৎ 
এই. যে ইহাতে অপেক্ষাকৃত ঘন খানজ 
তৈল ব্যবহার-করা যায় এবং ইহার 
দহন প্রকোষ্ঠে. (30907795190 
chamber ) কোন বিদযাৎ -ফ্ফুরণের 
(82871978), প্রয়োজন_ “হয় লা! 
যন্তের সিলিগ্ডারের মধ্যে যে হাওয়া 


COMBUS 
CHAMBER 


INJECTOR 


২৭৬ 
টানা হয়, তাহাতে উচ্চ চাপ প্রয়োগ 
করিলে (প্রতি বর্গ ইণ্চি প্রায় ৫০০ 
পাউণ্ড) উহা অত্যন্ত উত্তপ্ত হইয়া বায়। 
উহা ঠাণ্ডা হইবার আগেই উহার মধ্যে 
জ্বালানী তৈলের খুব সক্ষয পিচকারাী 
ছাড়া হয়। উত্তপ্ত বায়ুতে আসয়াই 
উহা জৰহলিয়া উঠে ও পিস্টনক 
ঠোঁলয়া দেয় এবং পিস্টন যখন সামনের 
{দিকে চালতে থাকে তখনও দহনকার্য 
চালতে থাকে । এইজন্য ইহার ক্রিয়া 
অবিচ্ছিন্ন, কাজেই পেট্রলচালিত মোটর- 
গাড়ীর ইাঁঞ্জন অপেক্ষা এই যন্বের 
কাজও ভাল, খরচও কম । অবশ্য 
সিলিন্ডারগুলি উচ্চ চাপ সহিতে 
পারে এমন মজবুত করিয়া গাঁড়তে 
হয় বালয়া: ইহা একটু ভারী । এখন 
পারবহনে, জাহাজে ও শিল্পে বল 
যোগানোর কার্যে ক্রমশঃ ইহার ব্যবহার 
বাঁড়য়া চাঁলয়াছে। এমন ক ইহা 
কোন কোন ক্ষেত্রে বাণ্পীয় ইঞ্জিনকেও 
হঠাইয়া দিতেছে। 
(শারীরবৃত্ত ) 
প্রাণীদের ভুক্ত বস্তু দেহাভ্যন্তরে 
‘যে প্রক্রিয়া দ্বারা অঙ্গপ্রত্যঙ্গের পৃষ্টি- 
সাধনের উপযোগী উপাদানে পাঁর- 
বার্তত হয়। মানুষের ক্ষেত্রে খাদ্যে 
কাবেহাইড্রেট, স্নেহজাতীয় ও. প্রোটিন 
এই. তিন শ্রেণীর বস্তু সাধারণতঃ 
থাকে । এগুলিকে ভাঙ্গিয়া রক্ত ও 
লিকার (15702) সাহত মিশিয়া 
পেশা, হাড়, নার্ভ ইত্যাদিকে পুষ্ট 


বৈজ্ঞানিক অভিধান 


(Ptyalin ) নামে যে এনজাইম থাকে 
তাহার সাহায্যে *্বেতসার শক্রায় 
পরিণত হয় উহা চিবাইবার সময়' 
সমস্ত খাদ্যে বেশ করিয়া মিশিয়া যায়; 
তারপর খাদ্য পাকস্থলীতে গেলে 
হাইড্রোক্লোরিক. আযাসিড ও পেপসিন 
নামক এনজাইমের ক্রিয়ায় প্রোটিনগীল 
অপেক্ষাকৃত সরল পদার্থে ভাঙ্গিতে 
থাকে। পাকস্থলী হইতে এই মিশ্রণ 
যখন অন্ব্ের মধ্যে ঢোকে তখন তাহাকে 
কাইম (C॥)দ৷e) বলে। অন্মে 
ঢুকিয়াই পিত্ত রসের ও অন্ন্যাশয়ের 
ক্ষরণের সঙ্গে সংযোগ ঘটে । শ্বেতসার 
ও প্রোটিনের সরলীকরণের কাজ এই- 
খানে সম্পূর্ণ হয় এবং স্নেহজাতায় 
বস্তুগযীল শরীরে শোষণযোগ্য হয় ।' 
ইহার রঙ তখন দ:ধের মত হয় এবং 
উহাকে তখন কাইল (০1,31৩). বলে।। 
তারপর ক্রম. সঙ্কোচের (১6115191515 ), 
ফলে ইহা অন্-দিয়া অগ্রসর হয়_ এবং 
অন্রের গান্রাবরক.বিল্লী দ্বারা শোষণ, 
কার্য চালতে থাকে. যাহা এই-ভাবে 
শোষিত হওয়া সম্ভব নয়, তাহা বৃহ্দন্রো 
পেশীছিলে, তরল অংশ বৃক্ষ. দ্বারা 
মূত্রাকারে নিক্কান্ত হওয়ার জন্য প্রস্তুত 
হয় আর কঠিন. অংশ মলাশয়ে (Colon) 
গিয়া জমিতে থাকে । 
ভিটার্জেণ্ট - detergent 
( রসায়ন-বিদ্যা ) 

জলের  পৃচ্ঠ-টান ( Surface: 
25197) কমাইয়া. তাহাকে বিবিধ 
দুব্য পরিবহন উপযোগী কাঁরয়া ময়লা, 


সংাকল 


বৈজ্ঞানিক আভধান 


পারচ্কার কারতে যে সকল বস্তু সহায়তা 
করে। সাবান. বহু প্রাচীন_ ও বহ: 
স্পারচিত ডিটাজেন্টি । ‘বর্তমানে খনিজ 
তৈল উপজাত" বস্তু হইতে কতকগবলি 
সংশ্লেষিত যৌগ সম্বন্ধে এই কথাটি 
বিশেষার্থে ব্যবহৃত হয়। ইহারা 
সাবানের অপেক্ষা কাজও. ভাল করে, 
এমন ক খর জলেও ইহাদের ক্রিয়া 
ব্যাহত হয় না। 
টারামনাপ্ট determinant 
ভ্রাহগিন্ধ-- (গাঁণত-বিদ্যা) 
এক লাইনে ও স্তম্ভে সাজান রাশির 
‘ছক । ইহা দ্বারা গাণিতিক সমস্যা সমা- 
ধান সহজ হয়। ৭, 9:৪5৮৭কে 


2৮ এই আকারে সাজাইলে ছকইয়। 
উচ্চতর. গণিতে এই প্রকার ছক বহু 
ব্যবহৃত এবং ইহাদের প্রকৃতিচর্চা বাঁজ- 
"গণিতের এক শাখার উপপাদ্য । 
শঁডাডাঁট D. D. T. (রসায়ন-বিদ্যা ). 
কাঁটনাশক. সংশ্লোষত.. যৌগ । 
পুরা রাসায়নিক সংজ্ঞা ডাই-ক্লোরো 
ডাই-ফিনাইল ্রাই-কোরো ইথেন 
(Di-chloro Di-phenyl  Tri- 
chloro Ethane, সংকেত 074. Hs 
Cl; )। মাছি, মশা, ছারপোকা, 
উকুন প্রভূত ক্ষতিকারক কাঁটদের এই 
গণুড়ার স্পর্শে মৃত্যু ঘটে । গণড়া বা 
দ্রবাকারে ব্যবহার হয় 
+ডাঁনউডেশান denudation 1নর্মোচন 
অলান্তাহল (ভুগোল-বিদ্যা) 


ছক 


নৈসর্গিক কারণে কোন কোন 


ভূখণ্ডে তৃণ গুম ও ভীদ্ভদাদির 
শবল্যাপ্ত। বারিপাত, তুষারপাত ইত্যাদি 


২৭৭. 


জানত ক্ষয় (7505102 ) ইহার মূল 
কারণ। 4; 
ডিপ: ip নাত ললি (পদার্থ-বিদ্যা) 
সুচী চুম্বককে যদি এমন ভাবে 
বুলানো হয় যাহাতে উহা উল্লম্বতলে 
স্বচ্ছন্দে ঘুরিতে পারে, তাহা, হইলে 
দেখা যাইবে যে. পাঁথবীর চৌদ্বক 
ক্ষেত্রের প্রভাবে উহার এক দিক নীচের 
দিকে ঝ'বাকয়া পড়িবে। সূচাঁটি অনযু- 
ভূমিক রেখার ( Horizontal line) 
সহিত যে কোণ উৎপাদন. করে তাহাকে 
এ স্থানের বিনাত বলে । 
ডিপাঁথারয়া diptheria : (চিকিংসা- 


প্রকার আধাবঘ (7০217) রন্তে সপ্টারিত 
করে, তাহা হাদ্যন্থকে অবশ করিয়া 


দৈয়। গলা ফুলিয়া *বাসরোধেও 
রোগীর মৃত্যু ঘাটতে পারে। ইহা 


অজ্পবয়সীদের বেশী হওয়ার সম্ভাবনা । 
এখন ইহার প্রতিষেধক টিকা বাহির 
হওয়ায় ইহা তত বিপজ্জনক বালয়া 
বিবেচিত হয় না। 
ডিপৃসোমেনিয়া 


dipsomania 


_মহ্বীল্মাহ (চিকৎসা-বিদ্যা ) 


২৭৬৮ 


ডিপোজিশান 662051607 অবক্ষেপণ 


লিঘীণথা (ভূ-বিদ্যা ) 
ক্ষয় ও বিভাজন জানত মৃত্তিকা 
কণাভূ-পচ্ঠের স্থানে স্থানে সঞ্চয় হওয়া । 
বায়, বৃষ্টি, তুষারপাত, অগ্নদ্যুৎংপাত 
প্রভৃতি নৈসার্গক কারণে এইরূপ ঘটে ॥ 
নদীর মোহনায়, সমুদ্রের উপকূলে পাল 
পড়িয়া এইভাবে নূতন ভূ-খণ্ডের সৃষ্টি 
হয়। 
(ডাঁফউদান 158510% ব্যাপন নিজ 
(পদার্থাবদ্যা) 
দুইট বাভিন্ন বস্তু সংশ্লিষ্ট থাকলে 
একের অণু যে পদ্ধতিতে অপরের অণঢুর 
মধ্যে মাশতে থাকে। গ্যাসের ক্ষেত্রে 
ইহা বিশেষভাবে দেখা যায়। একটি 
রড় ঘরের মেঝেয় খুব ভারা গ্যাস 
রাখলেও. অল্প সময়ের মধ্যেই উহা 
ঘরের ছাদের কাছেও পৌছিয়া যায়। 
তরল ও কঠিনের মধ্যেও এই প্রক্রিয়া 
চলে কিন্তু অবশ্যই, গ্যাসের তুলনায় 
অনেক কম, ভীতির ঘটহা 


50 বা 


পরীক্ষায় প্রমাণিত হইয়াছে । দৃইাট' 
গ্যাসের ব্যাপন: যে ভাবে হয় তাহা 
গ্রীহামের ব্যাপন সন্র (Law of 
diffusion ) দ্বারা নিয়ান্তিত । 
ডিগ্যাক্‌শান ৭iffacti০৷ অববর্ত'ন 
লিববীন ('পদাৰ্থ-বিদ্যা ) 

কোন তরঙ্গ সরল রেখায় চলিতে 
চলিতে যাঁদ ক্ষুদ্র বাধার সম্মুখীন হয় 
তাহা হইলে উহার পাশ কাটাইয়া 
যাইবার চেষ্টা করে। বৃহৎ বাধার 
সম্মৃখীন হইয়া যাঁদ বাধার মধ্যে আত 
ক্ষুদ্র বন্দর পথে 'নক্কমণের সুযোগ পায় 
তাহা হইলে এ রন্প্র তরঙ্গের উৎসের মত 
কাজ কাঁরতে আরম্ভ করে। তরঙ্গের এই 
ধর্মকে. অববর্তন বলে। আলোক 
তরঙ্গ, শব্দ তরঙ্গ, জল তরঙ্গ, তাঁড়* 
চ্টৌম্বক তরঙ্গ যেমন একসরে, সব- 
ক্ষেত্রেই এই ব্যাপার লক্ষ্য করা যায় ৷ 
সম্প্রতি আবিষ্কৃত হইয়াছে যে 
ইলেকট্রন স্রোতেও এই ব্যাপার দেখা; 
যায়। ইহাতেই ইলেকট্রনের কণা ও. 


গ্রেটংএর মধ্য দিয়া অববর্তন। 


বৈজ্ঞানিক আঁভধান ২৭৯ 


তরঙ্গ এই যুগ্ম আকারের ধারণা সিদ্ধ 
হইয়াছে । একটি কাচের উপর আঁত 
সামান্য ব্যবধানে (আলোক তরঙ্গ 
দৈর্ঘ্যের সাঁহত তুলনীয় )- কতকগুলি 
সুক্ষ্ম রেখা, টানিলে উহার মধ্য দিয়া 
শ্বেত আলোক নিক্কান্ত হইলে তরঙ্গ- 
গঢ়লৈ ছড়াইয়া পড়ে ও বর্ণালীর সৃষ্টি 
হয়। এ ধরনের রেখাগ;চ্ছকে অববর্তন 
গ্রোটং (018698 ) বলে এবং উচ্চ 
পর্যায়ে বর্ণালী -পরাক্ষায় সর্বদা 
গ্রোটংই ব্যবহার হয় -কঠিন পদার্থের 
কেলাসগ্ীল এক্‌স্‌ রাশ্মর - পক্ষে 
প্রোটং-এর কাজ. করে এবং এক্সরের 
অববর্তন-  ছাঁদ ( Pattern) - হইতে 
কেলাসের মধ্যে গরমাগন বিন্যাস বোঝা 
যায়। 

ডমেনসান dimension. মাত্রা 


নিমিণি (গণিত-বিদ্যা ) 


বস্তুর যে সকল গণ পরিমাপ করা 
যায়, যেমন. দৈর্ঘ্য, প্রস্থ» গভীরতা 
ইত্যাদি ৷ ইহা গাণিতিক বিশ্লেষণের 
উপাদান -হিসারে__ উচ্চতর গণিতে 
ব্যবহৃত হয়। আপেক্ষিকতাবাদের 
সু্রসমূহে (Equations of Rela- 
tivity theory ) সময়কে চতুৰ্থ মাত্রা 


বিয়া গণ্য করা হয় । 


ডিমেনাপয়া প্রিককৃস dementia 
praecox ( মনো-বিদ্যা ) 
স্কিজোয্নিয়া ( Schizophre- 
7019 )-র পর্ব প্রচালত নাম । 
ডিয়েল্‌স Dicehls, Otto (১৮৭৬- 
১৯৪.) 
জার্মান, রসায়নবিদ: ৷ হামবুর্গে 
জন্ম, বৌর্লন ‘বণ্বাবদ্যালয়ে শিক্ষা । 


বোল নে কছুদিন নানা পদে থাকার 
পর ১৯১৬ সালে কয়েল বিশ্বাবদ্যালয়ে 
রসায়নের - অধ্যাপক  হন। তিনি 
কার্বন সাবঅক্সাইড. নামক যৌগ 
আবচ্কার করেন, স্টেরল প্রভাতি জৈব 
রাসায়ানক যোগ. লইয়াও গবেষণা 
করেন। কিন্তু তাঁহার খ্যাতির ভাত্ত 
জৈব রসায়নে যৌগদের সংশ্লেষণ করার 
এক. বিশেষ -পদ্ধাত ।--উহা - ডিয়েন 
সংশ্লেষণ (10158 synthesis ) বা 
তাঁহার ও তাঁহার শিষ্য কুর্ট_আডলেরের 
নামানুসারে ডিয়েলস-আডলের বিক্রিয়া 
( Diels-Adler reaction) নামে 
পাঁরচিত। অঙ্গরাঁয়ক ধাঁচের যৌগ 
সংশ্লেষণে.-এই পদ্ধতি খর চলে । 
গুরু শিষ্য ১৯৫০ সালে য্্গ্মভারে 
নোবেল পঢ়ুরুকার পান । 
ডরাক Disac, . Paul Adrian 
Maurice ( ১৯০২+ ) 

ইংরাজ পদার্থাবদ্‌ ।- পরমাণুর 
অপেক্ষা ক্ষনদ্ুতর কণার : গুণাবলীর 
গাণিতিক বিশ্লেষণ দবারা তিনি এই 
সিদ্ধান্তে পেণাছান_ যে এইরূপ প্রত্যেক 
কণারই একটি _ প্রাতকণা ( Anti- 
particle ) থাকার সম্ভারনা । প্রোটন 
ও _ ইলেক্ট্রনের  জ্যান্টিপ্রোটন ও 


'আ্যান্টিইলেকট্রন থাকা উচিত, অর্থাৎ 


নেগেটিভ আহত প্রোটন ও পাঁজাটিভ 
আহিত ইলেকট্রন আছে । ১৯৩০ সালে 
যখন তাঁহার সিন্ধান্ত ঘোষণা করেন 
তখন ইহাতে বিজ্ঞানী মহলে খুব 
একটা আলোড়ন হয় নাই। কিন্তু বছর 
দুইয়ের মধ্যেই আমেরিকান বিজ্ঞানী 


০৯৮০ 


প্রত্যক্ষ প্রমাণ পাইলেন, উহার নাম 
হইল পজিট্টন ( positron) । এই জন্য 
৯৯৩৩ সালে ডিরাক শ্রোয়ে ডিঙ্গারের 
সঙ্গে যুগ্মভাবে নোবেল পুরস্কার 
গান।  কাণিকাদের ঘুরপাক (9210) 


(Fermi Dirac Statistics) বলে | 
ডরেকা্রক্স: 01:6061%  নিয়ামক 
লিমনা (গণিত) 

যে রেখা আর একাট বক্ররেখা 
টানাতে সাহায্য করে; যেমন কোন 
একটি বিন্দ; যাঁদ এমন ভাবে চলে যে 
একটি স্থির বিন্দু হইতে “তাহার "দূরত্ব 
আর একটি সরল রেখা হইতে তাহার 
"দুরত্ব একটা নির্দিণ্ট অনুপাত মানিয়া 
চলে তাহা হইলে বিন্দুতে যে রেখাঙ্কন 
করিবে তাহা কনিক্‌সের বরু রেখাগুলি, 
তাহা হইলে শেষোন্ত সরল রেখা বু 
রেখাঁটর নিয়ামক । 
ডলানাটন dilantin (রসায়ন বিদ্যা) 
"এক সংশ্লোষত জৈব রাসায়নিক 
যৌগ । ‘সংকেত 02গানা 1২ 505 
সাদা গড়ার আকারে পাওয়া যায়। 
শতন্ত স্বাদ। মী রোগীদের 
আক্রমণের তীব্রতা কমানোর জন্য 
ব্যবহৃত হয়। 
খুঁডালউসান delusion জানত নিল 
(মনো-বিদ্যা)। 

মনোবকারজনিত বাস্তব তল্তের 
ল্রান্ত রুপায়ন। যেমন নিজেকে খুব 
বড় ভূমিকায় দেখা ও অন্য লোকে 


বৈজ্ঞানিক অভিধান 


তাহাকে সর্বদা পাঁড়ন করিতেছে এইরূপ 
বোধ |. ইহা সামায়কও হইতে পারে, 
স্থায়ীও হইতে পারে ৷ সাময়িক ভ্রান্তি 
সকলেরই মধ্যে মধ্যে ঘটা সম্ভব কিন্তু 


স্থায়ী ভ্রান্তিকে মানসিক রোগই বলা যায়। 
'ডালারয়াম ট্রিসেনুস delirium 
tremens : লাতীল্লাহী (চাঁকৎসা 
বিদ্যা) 


আতীরন্ত মদ্যপানজানত হাত ও 
জিহ্বার কম্পন ও ভ্রান্তি। এই অবস্থায় 
রোগীর অনেক সময় মনে হয় যে 
তাহাকে রাক্ষস বা সাপে তাড়া 
করিয়াছে । রোগ বা দ:র্ঘ্টনাজনিত 
আঘাত হইতে অথবা হঠাৎ মদ্যপান 
ছাড়িয়া দলেও এই রোগ হইতে পারে। 
ডিস ইনফেক্টানট disinfectant বীজর 
হীযাঘুলাহান্ধ ( চিকিৎসা বিদ্যা) 

রোগবীজনাশক রাসায়নিক যোগ । 
বাঁজবারক (Antiseptic) হইতে 
এগীলর তফাৎ এই যে এগালর বিষ- 
ক্রিয়া এত প্রবল যে এদের দেহের 
অভ্যন্তরে যে খোলা কাটা ঘায়ে ব্যবহার 
করা যায় না। রাঁচিং পাউডার, 


'কার্বালক আ্যাসিড ইহাদের উত্তম 


উদাহরণ ৷ 
ডিস্‌টিলেশান distillation পাতন 
জাজনন (রসায়ন-বিদ্যা) 

কোন দ্রব বা দুইটি তরল পদার্থের 
মিশ্রণকে তাপ দিয়া একটি তরল 
বাম্পকে পুনরায় শৈত্যপ্রয়োগে তরলীকৃত 
করিয়া তরল পদার্থটকে পৃথক করার 
পদ্ধাত। আধাঁশক পাতন দ্বারা খানজ 
তৈল হইতে পেট্রল, কেরোসিন, ন্যাপ- 


বৈজ্ঞানিক আভধান ২৮৯ 


খালিন ইত্যাদি পৃথক করা হয়। 
খাঁনজ কয়লাকে বায়ুশূন্য পাত্রে উত্তপ্ত 
করিয়া তাহা হইতে নিঃসৃত বস্তুকে 
পাতন করিয়া আলকাতরা ইত্যাদি বহর 
জানস পাওয়া মা ঘাহা৷ শিল্পে 


{বিশেষ আদৃত। 
ডসপূনয়া এy5pnea হহলাম 
।(চাকংসা-বিদ্যা ) 

রোগের লক্ষণ বিশেষ যাহাতে ঘন 
"ঘন নিশ্বাস লইতে হয় ৷. 
ডসপেপাঁসয়া - dyspepsia 
'অজীর্ঘতা ভঅলিমাল্ভ* ২০ 
বিদ্যা) : 


পরিপাক যন্তসমূহের কার্য ঠক 
মত না হইলে শরীরে যে সমস্ত লক্ষণ 
প্রকাশ পায় তাহার সমণ্টিগত নাম । 
সাধারণতঃ উপর পেটে ব্যথা, বুক 
জবালা, ' অম্ল, ঢেশ্কুর, বমি ইত্যাদি 
লক্ষণ দেখা যায়। রোগ বেশী দিন 
পুরাতন হইলে পুষ্টির অভাবে রোগী 
দুর্বল হইয়া পড়েন । 
[ডিসপ্রোসিয়াম 
(রসায়ন-বিদ্যা ) 

বিরল মৃত্তিক শ্রেণীর (7২০০ 
E৭rth৪) ধাতব মৌল ৷ চিহ্ন Dy, 
পরমাণু সংখ্যা ৬৬; পরমাণু ভার 
৯৬২৫১ 7: শুদ্ধ ধাতু এখনও 


‘Dysprosium 


পনচকাশিত হয় নাই তবে খনিজের মধ্যে 


ইহার অনেক ফিকা সবুজ রঙের যৌগ 
পাওয়া যায়, যোজ্যতা তিন। 
ধডসূলোকেশান Dislocation 
(/চাঁকংসা-বিদ্যা ) 
আঘাতের ফলে দেহের কোন হাড় 
এনা" ভাঙ্গিয়া শুধু সংযোজক কলা 


(connective tissue) আলগা হইয়া 
স্থানভষ্ট হওয়া । চলতি ভাষায় হাড় 
সায়া যাওয়া বলে৷ 

[সেনা Dy5entry  আমরোগ 
জলিহা ((চাকৎসা-বিদ্যা-) 

অন্ত্রের বিশেষ করিয়া মলাশয়ের 
(০০1০.) : প্রদাহজানত  রোগ। 
পেটের ব্যথা, ঘন ঘন অথচ অল্প 
মাত্রায়. মলত্যাগ, মলের সঙ্গে সাদর 
মত আম ও সময়ে সময়ে রন্তপড়া 
ইহার লক্ষণ ৷: আমরোগের উৎস দুই 
প্রকার, এক এনডামিয়াহিস্টোলাইকা 


আরুমণজাত, 
[ডসেনাট্র বলে।: আরা এক: রকম 


ধশজেলা নামক ব্যাসিলাসের আরুমণ- 


জাত; “তাহাকে ব্যাঁসলার িসেনাট্র 
বলে। উভয় রোগের সংক্রমণই দুষিত 
পানীয় হইতে আসে এবংগগ্রীক্সপ্রধান 
দেশেই বেশী হয়| বর্তমানে নানা 
প্রকার আ্যান্টিবায়োটক ও সালফা 
শ্রেণীর ওষধ প্রয়োগে ইহাদের আশু 
উপশম হয়। এমোটন নামক এক 
প্রীতষেধক; স[চীবিদ্ধ কাঁরয়া সেবন 
কারতে হয় ।...ইহা ব্যবহারে কিছু 
কুফল হয় ॥ 
1ডসো?সয়েশান Dissociation নিল 
( রসায়ন-বিদ্যা) 

কোন রাসায়নিক যৌগ পদার্থের 
অবস্থাভেদে অপেক্ষাকৃত সরল অণু বা 
অণুসমণষ্টিতে বা আয়নে ভাঙ্গিয়া 
যাওয়া । যেমন উত্তাপ প্রয়োগে 
জলের অপুর. কিছ? অংশ ভায়া 


হাই 


হাইড্রোজেন ও অক্‌সিজেন প্রমাণডুতে 
বিয়োজিত হয়, আযামোনিয়াম 
ক্লোরাইড লবণ,আযামোনিয়া ও হাইড্রো- 
ক্লোরিক আযসিড'অণুতে পাঁরণত হয়। 
আবার আ্যাসিড, ক্ষার, লবণ ইত্যাদি 
জলে দ্রবীভূত হইলে আয়নে বিয়োজিত 
হয়।. এই সমস্ত ক্ৰিয়াই অবস্থান্তরে 
উল্টা দিকে চলে অথাৎ তাপ কাঁমলে 
হাইড্রোজেন পরমাণ-ও অক্‌সিজেন 
প্রমাণ; আবার যযুন্ত হইয়া জলাপদতে 
পারণত হয়, আযামোনিয়া ও. হাইড্রো- 
কোরক আ্যাসিড “মিলিয়া, আমোনিয়াম 
ক্লোরাইড হয় ইত্যাদি ৷ 
ডিহাইড্রেশান Dehydration নরুদন 
দিজ লী. (রসায়ন ) 

কোন বস্তু হইতে জল -নিহ্কাশন । 
প্রধানতঃ খাদ্যবস্তুর জল নিচ্কাশত 
কাঁরয়া তাহার" স্বাদছু।তি- না কারয়া 
আয়তন হাস করাকে এই নামে অভিহিত 
করা-হয়। -চাকৎসাশগাস্ত্ে কোন কোন 
রোগে দেহের জলীয় অংশ ঘাম, মুত্র ও 
মলের 'সাঁহত দ্রুত: নিত্কাশনকেও এই 
আখ্যা-দেওয়া হয় । 
ভাপ 7990 লমূদ্রখাত বানা (ভূগোল) 
ন.মহাসমদ্রের যে তলদেশ উপরতল 


রস 


8:17 CELESTIAL 
EQUATOR 


হৰ ৰ 


বৈজ্ঞানিক অভিধান 


হইতে আঠার হাজার ফুটেরও বেশী 
গভীর ॥ সর্বাপেক্ষা গভীর খাত 
ফিলিপাইন ডাঁপ নামে পাঁরাচত ৷ ইহা 
মধ্য প্রশান্ত মহাসাগরে অবস্থিত, 
গভীরতা প্রায় প'য়ত্রিণ হাজার ফুট । 
ডেওয়ার Dewar, Sir ৪7595 (১৮৪২- 
৯৯২৩) 

স্কটল্যান্ডে জন্ম ও  এাঁডনবরা 
বশ্বাবদ্যালয়ে শিক্ষা । কিছ দিন 
বিখ্যাত রসায়নাবদ কেকুলের অধীনে, 
জৈব রাসায়নিক সংশ্লেষণ লইয়া গবেষণা 
করেন। পরে.আত নিম্ন তাপে গ্যাসের 
তরলীকরণ প্রক্রিয়ায় প্রভূত উন্নতিসাধন, 
করিয়া আক্সজেন_-ও হাইড্রোজেনকে 
তরলীকৃত করিতে সমর্থ হন । এইসব 
তরল গ্যাস স্গয় করার জন্য বায়;শনন্য 
কাচের-ষে-পা্র আঁবজ্কার করেন তাহা 
আজ Vacuum. flask নামে সারা 
বিশ্বে ব্যবহৃত ৷ 
ডোঁক্লনেশান Declination (১) বিষুব 
লম্ব ক্লাল্লি (জ্যোতি্ক ): (২) চ্যাতি 
হিন্দুরা ( পদাৰ্থ'-বিদ্যা ) 

(১) আকাশে যে কাল্পনিক 
গোলকের "উপর = জ্যোতচ্কাদগকে 
আমরা প্রাতভাত: দেখি: তাহাকে 'খ 
গোলক (celestial sphere )- বলে | 
খ গোলকের বিষুবরেখা হইতে কোন, 
জ্যোতিক্ষের-গঃরুবৃত্ত ধারয়া যে দুরত্ব 
তাহাই বষূব লদ্ব॥ ইহা ভূগোলের 
অক্ষাংশের : ( Latitude ) / অনুরূপ 


'নিদেশিক। 


(২) চুন্বকের : কাঁটা মন্তভাবে 
ঘ্যারতে পারলে উত্তর “দক্ষিণে দাঁড়ায়: 


'ইহা প্রায় সকলেই জানেন, কিন্তু ভাল. 


বৈজ্ঞানিক আভধান 


কারিয়া পরীক্ষা করিলে দেখা যায় যে 
উহা সব জায়গায় ঠিক উত্তর দক্ষিণ 
রেখায় থাকে না অথ উহার উত্তর 
দিক যোদকে মুখ করিয়া থাকে তাহা 
প্রসারত. করিলে পৃথিবীর ভৌগোলিক 
উত্তর মেরুতে পে'ঁছাইবে না । চুম্বকের 
কাঁটার অক্ষের রেখা আর ভৌগোলিক 
উত্তর দক্ষিণ সরলরেখার মধ্যকার 
কোণকে চ্যুতি কোণ ( Angle ০f 
declination) বলে ও এ ঘটনাকে 
চ্যাত বলে। 
ডেক্পা্রিন Dextrin (রসায়ন-বিদ্যা ) 
শ্বেতসার হইতে আযাসিড. সংযোগে 
জাত একপ্রকার যৌগ। ইহা জলে 
গুলেলে ভাল. আঠা পাওয়া যায়। 
চলতি ভাষায় 1বলাতি গদ বলে। 


গ্লদুকোজ।. সংকেত. ০418505 । 
রন্তের উপাদান, শতকরা ০'১৫ ভাগ 
থাকে৷ মধুমেহ (Diabetes) রোগে 
ইহার পারমাণ-বাদ্ধি পায় । ইহা শিশু 
খাদ্যে ব্যবহৃত হয়। এবং শিল্পে ইহা 
শ্বৈতসার হইতে সংশ্লেষিত হয়। 

ডেঙ্গ;ুজবর Dengue Fever ( fচাকংসা- 


৪ 
ডেনাদটি Densiyঘনত্ব (বাঃ ও হিঃ) 
(পদার্থবিদ্যা) 

প্রীত একক আয়তনের (০1296). 
ভর (1855) । মেট্রিক পদ্ধতিতে প্রতি, 
ঘন সোণ্টামটারের ওজন যত গ্রাম, এবং 
এ সংখ্যা আপেক্ষিক গুরুত্বের: 
(specific gravity.) সমান । চলি. 
কথায় আমরা যে একটা জিনিসকে অন্য 
প্রকারের জিনিস অপেক্ষা হালকা বা 
তাহারই বৈজ্ঞানিক ভিত্তি । 
ডেনেৰ 8১০৮৮ (জ্যোতিষ-বিদ্যা.) 

উত্তর. গোলাধে'র সাইগনাস (হংস) 
তারাপদুঞ্জের - উজ্জ্বলতম তারকা ॥ 
ওজ্জবল্ের মান-১'৩ । 
ডোঁভ Davy; Sir Humphry (১৭৭৮- 
১৮২৯) ] 

ইংরাজ-বিজ্ঞানী | দ্য স্থাপিত 
রয়াল ইনসৃটাটউশানে রসায়ন সম্বন্ধে 
ভাষণ দিবার জন্য নিষ্যন্ত হন ৷ নাইট্রাস, 
অক্সাইড যে লোককে অবশ করিয়া 
ফেলিতে, পারে ইহা -তানই প্রথম 
আঁবচ্কার করেন ।_ তড়িৎ প্রবাহকে 
রাসায়নিক বিশ্লেষণে. লাগাইয়া তিন, 
তাঁড়ং বিশ্লেষণ ( Ele trolysis ). 
দ্বারা সোডিয়াম ও পোটা'সিয়াম ধাতু 
স্বতন্ত্র করেন ৷ ক্যালাসয়াম, বোরয়াম, 
স্ট্রন-সিয়াম ধাতুগনলও তিনিই প্রথম 
শা্ধাকারে.. প্রস্তুত করেন. ১৮১০. 
সালে তিনি প্রমাণ করেন যে শীল 
(5cheele) দ্বারা আবিষ্কৃত, ক্লোরিন, 
গ্যাস একট মৌল । প্রত্যেক আযাসিডে 
যে. হাইড্রোজেন পরমাণু অপরিহার্য 
উপাদান. ইহাও.'তানই প্রথম “লক্ষ্য: 


| 


“শোষণ কারবার গুণ বা দোষ । 
: কালে লবণ যে তরল দ্রবে পরিণত হয়, 


২৮৪ 


করেন খাঁনতে ব্যবহৃত নিরাপদ দীপ 
( Safty Lamp ) উদ্ভাবনার জন্য 
তিনি সৰ্বাপেক্ষা সপারাচিত। - উহা 


অগণিত" খাঁন-মজুরের জীবন রক্ষা” 


করিয়াছে । এবং এখনও ব্যবহার হয় ॥ 
তাঁহার এবং রয়াল ইন্‌স্‌টিটিউশনের 
আর এক গৌরব এই যে 'ফ্যারাডেকে 
তিনি বিজ্ঞানচচরি সুযোগ দেন । 
ডেভোনয়ান ?পাঁরয়ড Devonian 
period ( ভূঁবদ্যা ) হর 
পাঁথবীর ইতিহাসে পন্রাজীবীয় 
(Palaeozoic)আধকল্পের চতুর্থ কল্প । 
“এখন হইতে প্রায় ত্রিশ কোটি বৎসর 
আগের কথা'।  ভূপৃজ্ঠের বেশীর ভাগ 
তখন শস্যবা্জত ও. স্থলভাগ ভীষণ 
বন্যাপ্লাবিত । এই সময়ে সমুদ্রে হাঙ্গর; 
বমবিত মাছ, প্রবাল, স্পঞ্জ প্রভৃতি 
প্রাণীর প্রাধান্য ছিল 1২ 
-ডেলিকেদেনংস Deliquescence উদগ্রহ 
স্লীহুন ( রসায়ন-বিদ্যা ) 
' কোন কোন বস্তুর বায়; হইতে জল 
বর্ষা 


উহা এই দোষের জন্য। 


 ডোঁসকেটর 70০93০০840৮ শোষকাধার 


(রসায়ন-নিদ্যা ) 
শঙ্ক রাখার জন্য ব্যবহৃত যন্নীবশেষ। 


ইহা একাঁট খাঁজকাটা দোতলা কাঁচ 
‘পান । একতলা ও দোতলার খাঁজে 


-একাঁটি সদর ধাতুফলক রাখা হয়। 
করে এমন বস্তু রাখা হয় যেমন গাঢ় 


বৈজ্ঞানিক অভিধান 


ইত্যাদি ৷ যে 'জীনসাট শুষ্ক রাখা 
প্রয়োজন তাহাকে ধাতু ফলকটির উপর 
রাখিয়া কাঁচের বায়রোধক (4১117 
tight )'ঢাকা দিয়া বন্ধ করা হয়। 
ডৌনাভয়াস  69০108089  পর্ণমোচী 
ঘা লালী (উদ্ভিদ-বিদ্যা ) 

যে সকল বৃক্ষের সমস্ত পাতা হেমন্তে 
ঝারয়া যায়৷ শীতোফমণ্ডলে এই 
প্রকার বৃক্ষের সংখ্যা বেশী, যথা ওক, 
আ্যাশ, আপেল, বেরী ইত্যাঁদ। বসন্ত 
সমাগমে ইহাদের আবার পাতা গজায় ৷ 
ডোঁপবেল ৫০০1০] (পদার্থবিদ্যা ) 
"শব্দের তীব্রতা মাঁপবার প্রচীলত 
একক | যে দিক হইতে শব্দ আসিতেছে 
তাহার সাহত কোন লম্ব পৃচ্ে প্রাত 
সেকেন্ডে যতখানি শান্ত প্রতি বর্গ 
সোণ্টমিটার পৌঁছায় তাহাকে শব্দের 
তীব্রতা (Intent )বলে। এইরূপ 
তীব্রতার সর্বানম্নমান যাহা আমরা 
সুস্থ কানে শ্বাীনতে পাই, তাহার 
গাঁরমাণ ১০-৯৬ ওয়াট ৷ ইহার দশগুণ 
বেশী শান্ত প্রবাহকে বেল (১০1) সংজ্ঞা 
দেওয়া হইয়াছে। ইহা সাধারণ ব্যবহারের 
পক্ষে বেশী বালয়া ইহার দশম ভাগ 
এক ডেসবেল (৫৮)। সাধারণ 
কথাবার্তার শব্দ ৬০ ৫৮, রৈলগাড়ী 
যখন শব্দ করিয়া যায় তখন ৯০ ৫৮ 
পর্যন্ত পেশছায়। ১১০ চর বেশী 
আওয়াজ কর্ণপটাহের পক্ষে হাঁনকর ৷ 
ডোঁসমাল 99০1719] দশামক হ্হালন 
(গাঁণত ) 

গণনার যে প্রণালীতে প্রত্যেক 
রাশির স্থানীয় মান দশের গ্ীণতক 


শাপলা ালাপ্পাপালা লাগা 


বৈজ্ঞানিক আভিধান ২৮৫ 


বা দশম ভাগ ৷ এইপ্রকার গণনা এত 
সুবিধাজনক যে সমস্ত পরিমাপের 
সংখ্যাকে দশমিক প্রথায় পরিবার্তত 
করা হইতেছে । আমাদের দেশে 
এক টাকাকে শতাংশে 'িভন্ত করিয়া 
তাহাকে পয়সা নাম দেওয়া হইয়াছে 
ওজন ও দৈর্ঘেযর জন্য ফরাসী মেট্রিক 
একক গ্রহণ করা হইয়াছে, উহারা দশমিক 
প্রথায় বিভাজিত বালয়া । কিলোগ্রাম 
ও মিটার যথাক্রমে ওজন- ও দৈর্ঘের 
একক |. পাটিগণতে এই প্রকার সংখ্যা 
লেখার পদ্ধতি প্রাচীন হিন্দ; গাঁণিতিক- 
দের অবিস্মরণীয় কাঁতি* এবং ইহার 
জন্য দশম রাশির স্থানে - শুুন্যের 
উদ্ভাবনাই স্াবধা করিয়া দেয় । 
ডোয়ার্ফ স্টার 095 5tar নামল নাহা 
(জ্যোতিষ-বিদ্যা ) 

এক শ্রেণীর অননুজঞল ক্ষ্র তারকা । 
ইহাদের. বৈশিষ্ট্য ইহাদের ঘনত্বের 
মান্রাধক্য। - কোন-কোনটির _..প্রতি 
ঘন ই্ির. ওজন কয়েক টন ৷ - ইহারা 
কল্পনাতীত.কাল হইতে যে শান্ত শূন্যে 
বিকীরণ করিয়া আসিতেছে তাহা 
নিজের আয়তন সঙ্কুচিত করিয়া সংগ্রহ 
কাঁরতেছে, এইজন্যই ক্রমাগত সঙ্কুচিত 
হইতে হইতে: এই অবস্থায়. পরিণত 
হইয়াছে বলিয়া এক. - সম্প্রদায়ের 
জ্যোতার্বদের ধারণা ৷ বিশ্ব উৎপাঁত্তর 
কারণচচায় (00957009807) এই 
তারাগযীলর : গনরুভঁমিকা.। ইহার 
সঙ্গত ব্যাখ্যা না দিতে পারিলে কোন 
সিদ্ধান্তই টিকবে নাও. 
টি At eas SE, 

এক শ্রেণীর দ্রুতগামী আরবায় 


উট ৷ সাধারণ ঘোড়াকে যেমন সংপ্রজন' 
দ্বারা দরুতগামা ঘোড়দৌড়ের ঘোড়াতে 
পরিণত করা হয়, তেমান সঃপ্রজন দ্বারা 
এই শ্রেণীর উটের সৃষ্টি হয়। ইহাদের 
শুধু দ্রুত পারিবহনের জন্য ব্যবহার 
করা হয়। 
ড্রসাফলা drosophila (প্রাণ-বিদ্যা) 

মাছির প্রজাতি বিশেষ |. ইহা খুব 
দ্রুত বংশ বৃদ্ধি করিতে পারে বলিয়া 
আমেরিকান - প্রাঁণাবজ্ঞানী মগনি: 
প্রজনন সম্বন্ধীয় চচাঁয় এই মাছকে 
লইয়া পরীক্ষা করায় ইহা বিজ্ঞানী 
মহলে খ্যাত হইয়াছে । 
ড্রাই আইস dry ice হাচ্ষন্িন 
(রসায়নশবদ্যা) 

কারন ডাই-অক্সাইড্‌ গ্যাসের: 
কঠিন অবস্থার ব্যবসায়িক নাম। 
--৭৮০সে উষ্ণতায় কার্বন ডাই- 
অক্সাইড তুষারের আকার ধারণ 
করে। বস্তুদের হিমায়িত করার ও 
কৃত্রিম উপায়ে, মেঘকে- বর্ষণ করানোর 
কাজে ব্যবহৃত হয় । ইহা গিয়া গেলে, 
সাধারণ. বরফের মত. কোন. তরল 
অবশেষ থাকে না বলিয়া ইহার ব্যবহার. 
সারধার্‌। 
ড্রাইসেল এ) ০০11 (পদার্থবিদ্যা) 

বিদয্যৎ প্রবাহ: উৎপাদক মৌল; 
সেল-িবশেষ।  টর্টলাইটে বা. ট্র্যান- 
জিস্‌টর রোডওতে এইগডলিই ব্যাটারী, 
নামে_ব্যবহৃত হয়). একাঁট দঞপ্তার ছোট, 
পাত্রে খানিকটা আযামোনিয়াম ক্লোরাইড. 
লবণ দ্রব: মেশানো ঘন লেই থাকে: 
তাহার মধ্যে একটি গ্রাফাইট ছাড় থাকে। 
উপরটা ?পচ.জাতীয় বস্তু দয়া একে"- 


২৮৬ 


বারে বন্ধ করা থাকে-যাহাতে লেই না 
“শ;কাইয়া যায় । লেইয়ের সঙ্গে জারক 
হিসাবে কিছ; ম্যাঙ্গানীজ ডাই-অক্‌- 
সাইড গড়া থাকে । ইহা নামে শুত্ক 
সেল হইলেও, ভিতরটা সত্যই শুক 
হইলে উহার কাজ বন্ধ হইয়া -যায়। 
গ্রাফাইট ছাঁড়াট এখানে পাঁঞ্জাটভ 
তাঁড়দ্‌ দ্বার আর পান্পাটই: নেগোঁটভ 
তাঁড়দ্‌ দ্বার । 


ড্রাগস ৫15৪ ভেষজ [বাংলা ও হিন্দী] 
(কৎসাবদ্য) = = 

জৈব বা অঙ্গৈব রাসায়ানক পদার্থ 
যাহা রোগ প্রশমন বা শনরাময় করার 
জন্য ব্যবহৃত হয়। ইহাদের অনেক- 
গুলি নীরোগ অবস্থায় কিদ্বা অন্য 
রোগাক্রান্ত অবস্থায় সেবনে বিষের 
কাজ করে অতএব বিপজ্জনক । ইহাদের 
নানা শ্রেণীতে ভাগ করা যায়, যেমন 
উপক্ষার (41105), ধাতুর্ঘটিত, 
হরমোন ইত্যাঁদ । বর্তমান ষগে বহ 
ভেষজ সংশ্লোষিত হইয়াছে । তাহার 
মধ্যে সালফা ও আ্যান্টিবায়োটিক 
উষধগনুলি অত্যান্চষ: ফলপ্রসু। কোন 


বৈজ্ঞানিক অভিধান 


কোন ভেষজের মধ্যে কতকগীল মাদক 
দ্রব্য আছে যেগুলি খাইলে নেশা হয় 
এবং নেশা অভ্যাসে দাঁড়াইয়া যায়। 
এই সব নেশার বস্তু সম্বন্ধে “ড্রাগস” 
কথাটি খারাপ অর্থে চলতি ভাষায় 
ব্যবহার হয়। 
ড্রামামিন dramamine (রসায়ন-বদ্যা) 
যাহাদের : জাহাজে বা - বিমানে 
চাঁড়লে গা বাঁম-বমি করে তাহাদের 
সেই-ভাব দূর করার জন্য ওঁষধ বিশেষ, 
ভ্রমণের অল্পক্ষণ আগে সেবনীয়। 
বৈজ্ঞানক- নাম ডাইমেন হাহীড্রনেট। 


জলে সামান্য দ্রাব্য, গলনাঙ্ক 
১০৪” সেঃ) 
ড্রেজার ৪০৭৪০: ফাল (ন্ত-বদ্যা ) 


জলের তলার মাটি কাটিয়া জলপথ 
গভীর করার যন্ম। মাটি তোলার 
পদ্ধাত অন:সারে ইহার ভিন্ন ভিন্ন নাম, 
বালতি ড্রেজার (Bucket ), শোষণ 
( Suction ),. কাঁটা : (0789) 
ইত্যাদি ৷ কাঁলকাতার লবণ হুদ 
বোজানোর কাজে শোষণ ড্রেজার 
ব্যবহৃত হইয়াছে । 


তি 

তাঁসক্মাণড 25157705005, Richard 
(৮৬৫-১৯২৯ ) 

অস্ট্রিয়ান রসায়নাবদ্‌ ৷ ভিয়েনায় 
জন্ম, সেখানকার টেক্‌নিকাল হাই 
স্কুলে শিক্ষা শুরু, মিউনিক ও বোঁলন 
বিশ্ববিদ্যালয়ে সমাপ্ত । ১৮৯৭ সালে 
ও "১৯০৭ সাল হইতে গ্যয়টংগেন 
বিশ্ববিদ্যালয়ে ভৌত রসায়নের 


বৈজ্ঞানিক অভিধান 


অধ্যাপক নিষন্ত হন॥ তিন প্রধানত 
কচি ও. কোলয়েড অবস্থা সম্বন্ধে 
গবেষণা করিয়াছেন এ সম্বন্ধে 
গবেষণার সুবিধার জন্য তান পরাণ 
বীক্ষণ যন্ত্রের ( Ultra microscope ) 
উদ্ভাবনা করেন৷ এ যন্ধ সাহায্যে 
কোলয়েড রসায়নের দ্রুত অগ্রগতি সম্ভব 
হয়।-:১৯২৬.সালে নোবেল প্ঢুরুকার 
পান৷ 
'ধসোর্নক Zernicke, Fils (১৮৮৮ 
১৯৬৬ ) i 
ওলন্দাজ পদার্থ-বিজ্ঞানী । অণু 
বাঁক্ষণ যন্তে বীক্ষণাধীন- বস্তুর উপর 
আলোকসদ্গাতের: দশা বৈসাদশ্য 
(Phase contrast)পদ্ধাত আবিষ্কার 
করেন।. আলোক তরঙ্গের বিভিন্ন 
দশা-ও বিস্তার "যুক্ত তরঙ্গকে একসঙ্গে 
প্রয়োগ করিয়া যে বৈসাদশ্য সৃষ্টি হয় 
ইত্যাদি সজীব অরঞ্জিত:- বস্তুর 
পর্যবেক্ষণে সুবিধা হয় ॥ _জীবকোষের 
ভিতর: যেসব: ঘটনা ঘাঁটতেছে, যাহা 
শরতদিন_ পর্যবেক্ষণ করা যায় নাই, 
তাহাও গোচরে আসে রলিয়া.জীরকোষ 
অক্বন্ধে অনেক ্কাতর্য বিষয় দূত 
আয়ত্ত হইতেছে”। এইজন্য ১৯৫৩ সালে 
তাঁহাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। 
শীতয়েসূত Trieste (যন্ত্-বিদ্যা ) 
বেলজিয়ান বিন্ঞরানী অগ্ত পপিকার 
উদ্ভাবিত-ড্ৰবো জাহাজ সমদুদ্রতল 
পর্যবেক্ষণ করার জন্য ইহার সুজ্টি। 
উহাতে চড়িয়া সন্তান পিকার ১২৪৬৭ 
ফুট জলের নীচে পয়ন্তি পৌছাইতে 
সমর্থ হইয়াছিলেন ৷ একটি গোলাকার 


ছ৮৭ 


ভাসমান বস্তু হইতে চতু্দি'কে জলরোধী 
ভাবে বন্ধ একটি পর্যবেক্ষণ প্রকোণ্ঠ 
ঝোলানো থাকে, যেমন আগে বেলুনের 
তলায় থাকত । জলের অপেক্ষা হালকা 
পেট্রল উপরের ভাসমান গোলকটিতে 
ভরা থাকে ৷ এ পেট্রল ছাড়িতে থাকিলে 
গোলকটি ভারী হইয়া জলে: ডুবিতে 
থাকে; পরে কাজ শেষ হইলে কতকগুলি 
লোহার ডান্ডা. জলে ফেললে: গোলক 
আবার হালকা হইয়া. জলের উপর 
ভাসিয়া : উঠে । সমদদ্রলের গাঢ় 
অন্ধকারে জীব পর্যবেক্ষণ করার জন্য 
প্রকোষ্ঠটির দুই দিকে তাঁর সার্চলাইট 
থাকে ৷ পর্যবেক্ষণের কক্ষাট সাড়ে তিন 
ইণ্চি পুরু ইস্পাতের চাদরে তৈয়ারি ও 
দেখবার জানালার কাচ'৬ ইঞ্চি পুরু 
তন্দ্রা চ০॥d৮৭ ( ভূগোল ) 

মের; প্রদেশের তৃণহীন প্রান্তর ৷ 
এ-ছ্ছান_ প্রায় সারা বছরই “বরফে 
ঢাকা থাকে অতি -অজ্পকাল স্থায়ী 
গ্রীঙ্মকালে বরফ গলে, তখন শেওলা, 
লাইকেন, কয়েক প্রকার থাস ও 
ঝোপ জন্মায়॥ : বলগা : হাঁরণ 
(97৫০০) নেকড়ে বাঘ, শ্‌গাল 
প্রীত প্রাণী এখানকার . স্থাক়ী 
বাসিন্দা; 
তোগোনাগা Tomonaga. 
Ichiro (১৯০৬-১৯৭৯) 

জাপানী পদার্থ-বিজ্ঞানী। "জন্ম 
টোকিওতে-- কিন্তু শিক্ষা পুরানো 
কয়োতো শহরে সেখানে. তাঁহার 
পিতা. বিশ্ববিদ্যালয়ে - দর্শ নশাস্তরের 
যশস্বী অধ্যাপক. ছিলেন : তাঁহাদের 
বংশ. বিদবানের বংশ বলিয়া খ্যাত। 


Shir 


২৮৮ 


কুল হইতেই: পদার্থ-বিজ্ঞানে ঝোঁক। 
পদার্থ বিজ্ঞানের গবেষণায় রত 
থাকাকালীন, নাঁল্‌স বোহ্‌রের ছাত্র 
শনাশনার  (Nishina ) সংস্পর্শে 
আসেন । তান দুই বৎসর (১৯৩৮-৪০) 
জার্মানীতে হাইসেনবেয়ার্গের কাছেও 
কাজ করেন। কোয়ান্টাম তত্ব সম্বন্ধে 
তাঁহার 5 গভীর. অন্তর্দৃষ্টি সংক্রান্ত 
প্রবন্ধ ১৯৪৮ সালে প্রকাশিত হয় । 
ইহার জন্য ১৯৬৫ সালে সূইস্টার ও 
কেইনম্যানের সাঁহত একত্রে তিনি 
নোবেল প্রস্কার পান। বর্তমানে 
টোকিও কোইকু : িশববিদ্যালয়ের 
অধ্যাপক ৷ 
থ 

থ্যালামাস Thalamus (১) পুঘ্পাক্ষ 
ঘুমান (২) বন্ধ. (১) (উদ্ভিদ 
বিদ্যা) (২) ( শারীর বাত্ত )। 

(১) পুজ্পবৃন্তের ডগায় যে অক্ষের 
চারদিকে বৃত্যংশ ও দলগুলি সাজানো 
থাকে। 

(ই) মস্তিষ্কের মধ্যাংশের উপরের 
অংশ। ইহা মস্তিচ্কের বিবিধ 
'সংবেদনের: (sensati0n5 ) - প্রাপক 
কেন্দু। ০ 
খ্যালিয়াম 71101) (রসায়ন বিদ্যা) 

ধাতবমৌল ৷ 1চহ 1, পরমাণু 
অঙ্ক ৮১, পরমাণ ভার -২০৪.৩৯. 
আপোক্ষিক গুরুত্ব ১১৮৫; গলনাঙ্ক 
৩০৩,৫ সেঃ, স্ফুটনাঙক ১৪৫৭ সেঃ। 
শক অবচ্হায় নরম ও সীসার মত 
দেখিতে ॥. ব্লক্সাইট নামক. খানজে 
তামা ও রুপার সত মিশ্রিত অবচ্হায় 
সেলোনয়ামের যৌগ আকারে পাওয়া 


বৈজ্ঞানিক অভিধান 


যায়॥ ইহার একযোজী ( Mono- 
৬8150). লবণগর্জীল = রৌপ্যঘাটত 
লবণদের অনুরূপ আর নিযোজী 
(Trivalent )- লবণগুাল আযালন- 
মানিয়াম' ঘাঁটিত লবণের অনুরুপ । 
দৃগধন্ত নির্মাণে ব্যবহৃত বিশেষ কাচ 
নির্মাণে ইহা ব্যবহৃত হয়। ইহার 
লবণগর্ীল বিষান্ত এবং : কোথাও 
কোথাও কাঁটনাশক হিসাবে ব্যবন্ধত 
হয়। 
থ্যালোফাইটা Thallophyta ( উদ্ভিদ- 
বিদ্যা ) 

উদ্ভিদ জগতের আ'দমতম বিভাগ । 
ইহার দুইটি প্রধান শাখা আলাজ 
(5185০) ও ফানজাই (Fungi) | 
ইহাদের দেহসংগঠন খুব সরল, শিকড়, 
কাণ্ড বা পাতা নাই, কয়েকাট কোষের 
সমণ্টি মাত্র । আলাঁজদের কোষে 
ক্লোরোফিল থাকে; ফানজাইদের তাহাও 
থাকে না।লাইকেন ও ব্যাক্টারয়া 
এই {বিভাগস্হ উদ্ভিদের উদাহরণ ৷ 
থাইমল 115701 (রসায়ন-বিদ্যা ) 

থাইম বৃক্ষের নির্যাস হইতে প্রাপ্ত 
বীজনাশক যৌগ | সংকেত 2০ 
H350H | বর্ণহীন ফলকের মত 
কেলাস, উগ্রগন্ধী । গলনাগক ৫১ 
সেঃ, স্ফুটনাৎক ২৩৩৫ সেঃ । গলা” 
নাসকাকে বাঁজমনুন্ত করার জন্য ইহার. 
দুব ব্যবহৃত হয় । 
থাইমাস ‘ল্যাণ্ড Thymus Gland 
(শারীর-বৃত্ত ) 

শিশুদের গলার নীচে বক্ষগহবরে 
[হত গ্রানু। বযঃবৃদ্ধির সঙ্গে সঙ্গে ইহা 
শুকাহন্না পরিণত বয়সে লোপ পায় ॥ 


বৈজ্ঞানিক অভিধান 


ইহার ঠিক কি কার্য তাহা সঠিক 
কাঁণকা উৎপাদন করিতে পারে বালয়া 
মনে হয়। শিশুদের রোগাক্রমণ হইতে 
রক্ষা করা ইহাদের এক কাজ। 


থাইরয়েড 'ল্যান্ড Thyroid gland 
বাজননন্ষি ( শারীর-বৃত্ত ) 


গলায় বাগ্‌যন্বের ( Larynx ) 
সামনে একটু নীচের দিকে অবস্থিত 
গ্রান্ছবিশেষ । ইহার দুইটি পিণ্ড 
(1০৮০) আছে, মাঝে একটি যোজক। 
প্রমাণ অবস্থায় ওজন প্রায় ৩০ গ্রাম । 
ইহা হইতে যে সকল হমেনি নিঃসৃত 
হয় তাহারা খাদ্যজারণে যে তাপ উৎপন্ন 
হয়, তাহা 'িয়ন্লণ করে । এই হমোঁনের 
নাম থাইরক্সিন ( Thyroxine )। ইহা 
ছাড়া হাড়গদাল মজবুত করা, সাধারণ 
বৃদ্ধি, সুবিন্যন্ত দন্তপাটি গঠন, 
মানা পারণাতি প্রভৃতি বিষয়েও ইহার 
প্রভাব আছে । দেহের প্রায় সমস্ত 
আয়োডিনের ভাণ্ডার ইহার মধ্যে জমা 
থাকে। এই গ্রন্থির স্রাব বেশী হইলে 
গ্রেভের রোগ ( Graves’ Disease ) 
হয়, উহাতে চোখ দ্ট যেন ঠোলয়া 
বাহর হইয়া আসে। আর ক্ষরণ 
কম হইলে, গ্রন্থি ফুলিয়া সাধারণ 
গলগণ্ড হয় এবং মিক্সেডেমা ( Myxe- 
dema ) নামক রোগ হয় । শিশুদের 
থাইরয়েড পরিণত না হইলে বামনত্ব 
থাইরাক্সন 
এখন সংশ্লেষণ দ্বারা প্রস্তৃত হয়। 
উহার সংকেত C15 H,:, ON, । 

১৯ 


( Cretinism ) হয়৷ 


২৮৯ 


থান্ডারস্টর্ম Thunderstorm qr, 
জামি-ানী (ভূগোল ) 

বজ্র ও বিদন্যৎস্ফুরণ সহ প্রবল 
বাষ্ট । উপরে জলীয় বাপ ঘনীভূত 
হওয়ার পর নীচে হইতে উাখত প্রবল 
বায়দুদ্রোতের জন্য জলকণা যাঁদ বৃষ্টি- 
রূপে না পড়িয়া বিচুর্ণিত হয় তাহা 
হইলে উহাতে বিদ্যতাধান হয় । 
কণাগযীলর সমষ্টি মেঘে পাঁজাটভ বিদ্যুৎ 
আধান হয় এবং যখন বাঁষ্টরুপে পাঁড়তে 
সক্ষম হয় তখন. তাহাতে নেগেটিভ 
বিদন্যৎ আধান পাওয়া যায়। ইহাদের 
মধ্যে বিভব অন্তর খুব বেশী হইলে 
বিদ্যুৎক্ষরণ হয়। আবার মেঘ ও. 
পাথবীর মধ্যে বিদনাৎক্ষরণ হইতে পারে, 
তখন তাহাকে আমরা বজ্রাঘাত বল৷ 
'িভবান্তর সময়. সময় ১০ কোটি 
ভোল.টের সমান হইতে পারে । বিদ্যুৎ 
ক্ষরণে বায়; উত্তপ্ত হইয়া তীর জ্যোতি 
'বিকীর্ণ করে এবং হঠাৎ অতিমাত্রায় 
তপ্ত হওয়ায় বায়ূতে যে প্রসারণ ঘটে 
তাহাতে শব্দতরঙ্গ সৃষ্ট হয় এবং তাহাই 
বজ্রানঘোষ রুপে বা মেঘগর্জন রূপে 
ভূপৃন্ঠে শোনা যায়। 
থার্ম Therm (যন্ত্-দ্যা ) 

প্রয়োগশিল্পে ব্যবহৃত তাপ- 
পরিমাণের বৃহৎ একক। ইহা ২,৫২,- 
00,000 ক্যালোরি বা এক লক্ষ ব্রিটিশ 
থামলি ইউনিটের (৪. I. 0.) সমান। 
থার্ম-ইলেকাটরাসাট Thermo- 
Flectricity তাপতাড়ং নাণ-নিশ্রন 
( পদাৰ্থ-বিদ্যা ) 1017 

মান তাপ দ্বারা যে বদযৎপ্রবাহের 
সৃষ্টি হয় যেমন থাম“ কাপ্‌লে। J 


২৯০ 


খার্ম কাপল Thermo 
জাদাজহ আুম্ন (পদার্থবিদ্যা ) 


couple 


দুইটি বিভিন্ন ধাতুর তার দুইপ্রান্তে 
জঢড়য়া যাঁদ একটি বর্তনী করা যায় 
এবং এ দুই প্রান্ত যদি ভিন্ন উষ্ণতায় 
রাখা যায় তবে বর্তনীর মধ্যে বিদ্যুৎ" 
প্রবাহ চালতে থাকিবে । কোন দিক 
হইতে কোন্‌ দিকে. বিদযাৎ-প্রবাহ 
.চালিবে তাহা ধাতু দুটির স্বধ্মে'র উপর 
"নির্ভার করে। এইপ্রকার ধাতু সম্থি 
( Theromo-electric Junction ) 
সম্পন্ন বর্তনীকে থার্ম কাপ্‌ল বলে । 
এইরূপ কতকগুলি থার্ম কাপ্‌লকে 
'. শ্রেণীগত ভাবে সাজাইলে বিদ্যৎপ্রবাহ 
বেশী পাওয়া যায়। এরুপ ব্যবস্থাকে 
রঃ খার্মপাইল ( Thermo-Pile ) বলে, 
উহা উচ্ছ পর্যায়ের উষ্ণতা মাপিবার 
জন্য ব্যবহৃত হয়। 
থার্ম-কোঁমান্ট্র Thermo Chemistry 


রাসায়নিক বিক্রিয়ার সময় যে তাপ 
উৎপন্ন হয় বা যে তাপ শোষিত হয় 
" তাহার পাঁরমাণ নিধরিণ ও তাহার 


বৈজ্ঞানিক অভিধান 


সম্বন্ধে চর্চা রসায়ন-শাস্ত্রের যে শাখার 
বিষয়। 


থার্ম-ডাইনামক্‌স Thermodyna- 
mies তাপগাত-বিদ্যা ভচ্মাযালিন্দী 
(পদার্থাবদ্যা ) 

তাপ ও কার্ষের পরস্পর . সম্বন্ধ 
নিণয়িক বিজ্ঞান! ইহার প্রথম সূত্র 
এই যে নির্দিষ্ট পারমাণ তাপ নার্দস্ট 
পারমাণ কার্ধের সমান. যথা এক 
ক্যালোরি তাপ ৪.১৮৪% ১০৭ অর্গ 
শান্তর সমান । এই শাস্ত্রের দ্বিতীয় 
সূত্র এই যে তাপ কখনো শীতল বস্তু 
হইতে উষ্ণতর বস্তুতে যাইতে পারে না 
এবং যদি কোন উষ্ণ বন্তু হইতে তাপ 
শীতিলতর বস্তুতে যায় তো তাহার 
সমন্তটুকু কার্যে পাঁরণত করা যায় না। 
শু যাঁদ উষ্ণ বস্তুর পরম মানে উষ্ণতা 
(Absolute temperature) হয় এবং 
এবং 19 শীতল বস্তুর পরম মানে 
উষ্ণতা হয়, তাহা হইলে উহার সব চেয়ে 
বৈশী অংশ যাহা কার্যে পাঁরণত হইতে 


পারে তাহা ই । কাজেই তাপ 


চালিত যন্্রকে যতই নিখ' ত করা যায়, 
তাহাতে তাপের তুল্য যান্মিক শল্তি 
পাওয়া যাইবে না । এই সমুত্রের অন্য- 
প্রকার নিবচিনও আছে | : ইহার তৃতীয় 
সূত্র এই যে প্রত্যেক বিশুদ্ধ কেলাসিত 
বস্তুর এনট্রাপ পরম শুনো (Absolute 
267০ ) পর্যবাঁসত হইবে ৷ 

থার্মাইট Thermite ( রসায়ন-বিদ্যা ) 
গড়া আলহামনিয়ামের সাহত লৌহ 
অক্সাইডের চূর্ণ মিশাইয়া উহাতে 


বৈজ্ঞানিক অভিধান 


এএকটি ম্যাগনেসিয়াম ফিতা দিয়া 
জালাইয়া দিলে আ্যালুমিনিয়াম 
অক্সাইড ও ধাতব লোঁহ এ বিক্রিয়া 
ব্বারা পাওয়া যায় । এ বিক্রিয়ায় এত 
তাপ জন্মায় যে সমস্ত মিশ্রণটি ভাস্বর 
{ Incandescent ) হইয়া উঠে এবং 
উষ্ণতা প্রায় আড়াই হাজার ডিগ্রী সেঃ 
হয়। এঁ উষ্ণতায় ইস্পাত গলিয়া যায় 
বলিয়া ইস্পাত বা অনুরূপধাতুগলাইয়া 
জ্যাঁড়বার জন্য ব্যবহৃত হয় । ইহাকে 
থার্মাইট পদ্ধতি বলে । এই ধরণের 


কয়েকটি মিশ্রণ অশ্নিম্রাবী বোমায়. 


( Incendiary Bomb) ব্যবহৃত হয় । 


থার্মীমটার Thermometer aq 
€ পদার্থ-বিদ্যা) 

যে যন্ব দ্বারা কোন বস্তুর উষ্ণতা 
মাপা যায়। সাধারণতঃ একটি কৈশিক 
কাচ নলের মধ্যে কোন তরল পদার্থের 
(প্রায়ই পারদ ) প্রসার দেখিয়া ইহা 
স্থির করা হয়। সব চেয়ে বেশী ব্যবহৃত 
থার্মীমটারে একাঁটি কাচের কুণ্ডে পারদ 
থাকে ও উহার সাঁহত যা্ত' একটি 
কৈশিক নল ( Capillary tube ) 
থাকে, উহার উপর দিকটা কাচ গলাইয়া 
বন্ধ করা থাকে । জলের হমাগক ও 
স্ফুটনাঙ্ক দুইটিতে কৌশক নলে পারদ 
স্তম্ভের যে উচ্চতা তাহার অন্তরকে 
নানা ভাগে ভাগ করিয়া উষ্ণতার 
মান্রা নির্ধারণ করা হয়। খুব শীতল 
বস্তুর শৈত্য মাপিবার জন্য পারদের 
বদলে আযালকোহল ব্যবহার করা হয়৷ 
ইহা ছাড়া ধাতু নামত, তরল পদার্থ 
বর্জিত, থামশমটারও হয় । দুইটি ভিন্ন 


২৯১ 


ধাতুর পাত জ্বাঁড়য়া উহাকে তণ্তকরিলে 
ধাতু দুইটির প্রসারের প্রভেদের জন্য 
উহা একদিকে বাঁকিয়া যায়, এ বক্তা 
দ্বারা চালিত নির্দেশক দিয়া উষ্ণতার 
পরিমাপ হয়। গ্যাসের থামণমটারে 
কুণ্ডে গ্যাস থাকে এবং সর; নলে 
গ্যাসের পরে যে পারদ স্তম্ভ. থাকে 
তাহার উচ্চতা দেখিয়া উষ্ণতার পরিমাপ 
হয়। উপরোন্ত সকল ক্ষেত্রেই 
পরিমাণ নির্দেশক দাগগুলি কাচ-পারদ 
দেওয়া হয় । যেখানে উষ্ণতা এত বেশ 
যে কাঁচ গাঁলয়া যাইবে বা তরল পদার্থ 
বাষ্পীভূত হইবে সেখানে আ্যান্টিমান 
ও বিসমাথ পরিবর্তা ছড়ি জুড়িয়া যে 
থার্মপাইল হয় তাহাতে তাপপ্রয়োগে 
যে বিদযাৎ-প্রবাহ উৎপন্ন হয় তাহা 
গ্যালভানোমিটার দ্বারা মাপিয়া তাপের 
উৎসের উষ্ণতা নির্ণয় করা হয়। এই 
প্রকার ব্যবস্থাকে পাইরোমিটার 
( Pyrometer ) বলে। 


থার্মস চ্লাপূক Thermos 
(পদার্থ-বিদ্যা) 

এই সুপরিচিত যন্ত্রটি তাপ রক্ষা 
বা তাপ হইতে রক্ষা করার উদ্দেশ্যে 

‘ত। ইহার মধ্যে যে কাঁচের পাত্র 
থাকে তাহার গান্্রট: ডবল এবং দুই 
গান্রের মধ্যে যে স্থান আছে তাহা পাম্প 
করিয়া বায়ুশনন্য করিয়া রাখা হইয়াছে : 
এবং এঁ বায়্রশ[ন্য' কা্গান্রের ভিতর 
দিকটা ধাতুর লেপন দয়া চকচকে করা। 
বায়ুশনন্য স্থানে পারবহন ও পাঁরচলন 


( Conduction and convection ) 


Flask 


২৯২ 
দ্বারা তাপ সপ্তারত হইতে পারে না। 
এবং বিকীরত তাপ . (Radiant 
Het ) উহার চকচকে গাত্রে প্রতিফলিত 
হইয়া ফিরিয়া যায় । কাজেই বোতলের 


TIN 
CONTAINER 


BRIGHTLY 
SILVERED 
GLASS 


VACUUM 


SPRING 


মুখ ভাল করিয়া বন্ধ করিয়া রাখলে 
কোন দক দিয়া তাপ যাইতে বা নিঃসৃত 
... হইতে পারে না। ভিতরে রাঁক্ষত বস্তুর 
২... উষ্ণতায় সেইজন্য বিশেষ তফাৎ হয় না। 
অবশ্য আদর্শ বোতলে একেবারেই 
.. পরিবর্তন হওয়ার কথা নয়, কিন্তু 
আমাদের নার্মত যন্বে কিছু খত 
থাকেই কাজেই আদর্শ কার্য হয় না। 
এই ধরণের ফ্লাসককে ডেওয়ার (Dewar) 


বৈজ্ঞানিক আভধান 


চ্হানের উষ্ণতা আত অজ্পমান্রায় বাড়ে 
কমে ৷ ইহা নানা প্রকারে করা যায়। 
মোটামুটি তাপের উৎসকে নিয়াল্্ত 
কাঁরয়াই ইহা করিতে হয়। তাপের 
উৎসকে বিদনযৎ-প্রবাহ দ্বারা নিয়ান্্রত 
করার একটি পদ্ধাততে দুইটি ধাতুর 
পাত জোড় দেওয়া থাকে, উহাদের 
অসমান প্রসারতার জন্য উষ্ণতার 
পাঁরবর্তনে উহাদের বনুতা বাড়ে কমে ৷ 
একটা বিশেষ বক্রতায় পৌঁছলে উহা 
একটি বৈদদ্যুতিক বোতামকে স্পর্শ করে 
এবং তাপের প্রবাহ বিদয্যৎ-প্রবাহ্‌ দ্বারা 
চালত হইয়া তাপ বিকীরণ কাঁরয়া যে 
পান্রের মধ্যে ধাতুর পাত জোড়া আছে 
তাহাকে গরম করে, আবার খানিক 
গরম হইলে বক্তা কমিয়া, বিদন্যৎ-স্পর্শ* 
খসিয়া যায়। তাপের উৎসও আপাঁনই 
বন্ধ হইয়া যায়। বাক্ষণাগারে গ্যাস 
বানারের গ্যাসকে নিয়ান্রত করিয়াও 
স্বয়ংক্রিয় ব্যবস্হা করা যায়। আসলে 
সকল থার্ম“স্টাটই স্বয়ং-নিয়ান্ত এবং ' 
অটোমেশনের পাঁথকৃৎ বলা বায় । 
থার্মায়ানক্‌স Thermionics তাগণীয় 
ইলেকট্রন প্রসঙ্গ নাদাত্রলিন্দ ( পদার্থ- 
বিদ্যা ) 

পদার্থ বিদ্যার একাঁট শাখা । কোন 
বস্তুকে উত্তপ্ত করিলে তাহা হইতে যে 
ইলেকট্রন সকল 'নর্গত হয় তাহাদের 
গাঁত-প্রকাতির চর্চা এই শাখার 'বষয়:৷ 
থাময়িনিক ভাল্‌ভ, কাথোড রে টিউব, 
এবং প্রাতপ্রভ ( Flourescent ) বাতি 
ইহার অন্তর্গত । প্রথমটি ডায়োড 
ও ট্রায়োড নামে আমাদের আঁত 


₹ পাঁরাচত রেডিও ভাল্‌ভ ৷ ভালভে 


বৈজ্ঞানিক অভিধান 


একাধিক গ্রিড আজকাল অনেক স্থলেই 


পাওয়া যায়। 
বঁথয়োডোলাইট Theodolite ( পদার্থ- 
বিদ্যা), ) 
জরাপ কারবার জন্য ব্যবহৃত ক্ষুদ্র 
দূরবীন । ইহাকে একটি ব্রিপদের 
উপর রাখা হয় এবং উহাকে সম্পূর্ণ 


অনুভূমিক করার যান্ত্রিক ব্যবচ্হা 
থাকে। দ:রবাঁনটিকে উপর নীচে এবং 
চক্লাকারে ঘোরানোর ব্যবস্হা থাকে এবং 
সেই ঘোরানো যতখানি হইল তাহা 
চিহ্নিত চক্রে মাপিবারও ব্যবস্হা থাকে । 
আবহাবিদরা যে যন্্বাহী বেলুন উধ্ক 


গগনে ছাড়েন তাহার গতি. মাপার. 


জন্যও এই যন্ত্র ব্যবহৃত হয়। 


“খনাঁলয়াম. Thulin (রসায়ন-বিদ্যা) : 


». বিরল মাঁত্তক গোষ্ঠীর (Rare 
“Earths ) ধাতব মৌল ৷ চিহ্ন Tm. 


পরমাণঃ অঙ্ক. ৬৯, পরমাণ; ভার. 


২৯৩ 


১৬৮৯৪, আপেক্ষিক গুরডুত্ব ৯'৩৫ ৷ 
ইহার লবণগ;লি সবুজ রঙের ৷ যোজ্যতা 
তিন ৷ ইহা সিরিয়ামের সাঁহত সংশ্লিষ্ট 
ভাবে থাকে। দ্বতন্্র করা দুরূহ 
ব্যাপার । 
থেরাপিউটিক্স Therapeutics 
চিকিৎসা (বাংলা ও হিন্দি) 
রোগের উপশমের জন্য যাহা কিছ 
ব্যবস্থা করা যায় তাহার সমম্টিগত 
নাম। ওষধ প্রয়োগ, উপযুক্ত পথ্য 
বিধান, প্রয়োজন হইলে ব্যায়াম, এক্স 
রাশ্ম, তেজাস্কিয় রশ্ম, অতিবেগ,ুনী ও 
অবলোহিত রশ্মি, বিদ্যাং ও তাপ 
প্রয়োগ ইত্যাদি ইহার ভিন্ন ভিন্ন রূপ । 
আস্রোপচার ইহার অন্তর্গত নয়। 
থোরাক্‌স Thorax বক্ষ (বাংলা ও 


হিন্দী ) শারীর-বৃত্ত ) % 
প্রাণীদের বক্ষগহরর,. বক্ষাস্হি, 
” মেরুদণ্ডের উপরিভাগ ও পঞ্জরাস্হি এবং 


তৎসংলগ্ন পেশা .দ্বারা ইহা গাঁঠত। 
হাংপিণ্ড, ফুসফুস ও বৃহৎ রন্তবাহ দ্বারা 
ইহা পূর্ণ। ইহার নীচের সীমানা 
মধ্যচ্ছদা (Diaphragm) । কীটেদের . 
সন্ধিত দেহের ইহা মধ্যভাগ অর্থাৎ 
মাথা ও পেটেরঅন্তর্কতাঁ ভাগ । ইহাতে 


উহাদের পা ও পাখা সংলগ্ন থাকে । 
থোরিয়াম Thorium (রসায়ন 
বিদ্যা) j 


তেজাক্ক্য় ধাতব মৌল । চিহ্ন 10, 
পরমাণু অঙ্ক ৯০, পরমাণু ভার 
২৩২.০৫, গলনাঙ্ক ১৭৫০” সেঃ, 
স্ফুটনাঙ্ক ৩০০০০- ৪২০০০ সেঃ, 
আপোক্ষক গুরুত্ব  ১১৭২৪। 
রাসায়নিক ধর্মে ইহা জার্কোনিয়াম ও 


২৯৪ বৈজ্ঞানিক অভিধান" 


হ্যাফমিয়ামের অনুরুপ । ইহা একটি 
তেজস্তিয় পর্যায়ের আদি মৌল । ইহা 
হইতে ইউরেনিয়াম ২৩৩ উৎপন্ন হয় 
বিয়া ইহা পারমাণবিক বিক্রিয়ক করার 
পক্ষে প্রয়োজনীয় ধাতু । ভারতের 
কেরল অঞ্চলে  সমুদ্রবেলায় যে 
মোনাজাইট বাল? পাওয়া যায় তাহা 
থোরিয়ামের এক মূল্যবান আকরিক। 
থুমরাসিস Thrombosis ( চিকংসা- 
বিদ্যা) 

রন্তু প্রবাহ বা লাঁসকা প্রবাহের 
মধ্যে দানা বাঁধার এই. সংজ্ঞা । দানা 
বাঁধলে চলাচল বন্ধ হইয়া যায় এবং 
" শরীরে নানা রোগের লক্ষণ দেখাায় ৷ 
বিশেষ করিয়া হৃচ্ছোদনী ধমনী 
(Coronary artery )-তে যাঁদ এই 
প্রকার তণ্চিত পিণ্ড (০1০) বাঁধে তো 
তাহাকে করোনারী থঢম্বসিস বলে। 
: ইহা অনেক সময় মৃত্যুর কারণ হয়। 
যে দানা বাঁধে তাহাকে থমম্বাস 


( Thrombus ) বলে | 
চ দ 
দেকার্তে Descartes, Rene 


( ১৫৯৬-১৬৫০ ) 
ফরাসী' গণিতজ্ঞ । বিশ্লেষণমুলক 
জ্যামিতির উদ্ভাবক বালয়া খ্যাত৷ 
সমকোণায় অক্ষদ্বয় দ্বারা যে স্হানাঙ্ক 
. নির্দেশ করা হয় তাহা তাঁহারহানামানু- 
সারে কাতেপীয় চ্হানাগক (Cartesian 
coordinates) বলে। পদার্থ বিদ্যায় 
ও. আলোকের প্রাতফলন ও প্রাতিসরণ 


করেন। মনম্তত্বে তাঁহার সূত্র “আমি 


চিন্তা করি, অতএব আমার 'আম্তত্ 


আছে” যথেষ্ট বাগাবিতপ্ডার সৃষ্টি 
কারয়াছিল। 

দেবাই Debye, J. W. Peter (১০৮৪- 
১৯৬৬ ) 

'ওলন্দাজ বিজ্ঞানী । জুরিখ্‌, 
ইউন্রেকউ ও জার্মানীর বহ: স্থানে 
পদার্থ বিদ্যার অধ্যাপনা করেন । তাঁড়ৎ 
বিশ্লেষ্য ( Electrolytes ) বস্তুদের 
দ্রবের বিদুৎ. পারবাহিতা সম্বন্ধে 
তত্বীয় গবেষণা করিয়া খ্যাত হন। . 
আণাঁবক সংগঠন, ডাইপোল মোমেন্ট, 
পোলার অণু ইত্যাদ লইয়া গবেষণা 
করিয়া ১৯৩৬ সালে নোবেল পুরস্কার 
পান। 


ধ 

ধর Dhar, 
ভারতীয় বৈজ্ঞানিক। বাঙ্গলা 
দেশে যশোহরে জন্ম ও প্রাথামক 
শিক্ষা । কলিকাতায় উচ্চ শিক্ষা ৷ 
১৯১৫ হইতে ১৯১৯ পর্যন্ত ইউরোপে 
ভৌত রসায়নে গবেষণা করিয়া লন্ডন 
ও. প্যারিস বিশ্বাবদ্যালয় হইতে 
ডক্টরেট উপাধি অর্জন করেন। 
ফারিয়া এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে 
অধ্যাপক পদ পান ও সেখানেই জীবনের 
অবশিষ্ট সময় বৈজ্ঞানিক গবেষণায় 
অতিবাহিত কারতেছেন। কোলয়েড 
রসায়ন, আলোক রসায়ন, জীব রসায়ন 
প্রভৃতি বহুবিধ বিষয়ে তিনি গবেষণা. 


পরিচালনা করেন। সরকারী চাকুরি 
: হইতে অবসর লইয়া তান এলাহাবাদে: 


Nilratan (১৮৯২-) 


Ee 


বৈজ্ঞানিক আভধান ৯৯৫ 


নিজ বায়ে শীলা ধর ইনস্টিটিউট 


নামে রাসায়নিক গবেষণাগার প্রতিষ্ঠা 
করিয়াছেন । খাদ্য ও পুষ্টি সম্বন্ধে 
তাঁহার গবেষণা অত্যন্ত জনপ্রিয় । 
ন 

নক knock ( যন্ত্-বদ্যা ) 

মোটরযল্লের ভক্ভক্‌ আওয়াজ ৷ 
ইহা পেট্রোল দহন সময়কার কতকগুলি 
অবাঞ্ছনীয় বিক্রিয়ার জন্য হয় এবং 
তাহার জন্য যন্ত্রের শান্তর অপচয় হয় 
টেট্রাইথাইল লেড ( Tetra-Ethyl 
lead ) নামক রাসায়ানক যৌগ সামান্য 
পারমাণে পেট্রোলে মিশাইলে রা সব 
বিক্রিয়া হয় না। 
নারশ Norrish, Reginald 0. W. 
(১৮৯৭- ) 

ইংরাজ বিজ্ঞানী । কোম্ব্রিজে শিক্ষা 
লাভ। ১৯৩৭-৬৫ সাল পর্যন্ত 
কেম্ব্ৰিজে ভৌত রসায়নের ( Physical 
chemistry ) অধ্যাপক । আঁত দ্রুত 
রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে গবেষণার 
জন্য জগদ্বিখ্যাত হন ৷ যে সব বিক্রিয়ার 
তান চর্চা করেন, তাহাদের কোন 
কোনটি এক সেকেন্ডের কয়েক কোটি 
ভাগের এক ভাগ সময়ে সংঘাটত হয়। 
এই সংক্রান্ত গবেষণার জন্য ১৯৬৭ 
সালে, যুন্তভাবে নোবেল পদরস্কার 
পান। 
নর্থরপ Northrop, John Howard 
(১৪৯১) . 

আমেরিকান  প্রাণ-রসায়নাবদ্‌। 
এনজাইম ও ভাইরাস লইয়া গবেষণার 
জন্য খ্যাত৷ তিনি এনজাইমদের . 


রর হর 


করিয়া প্রমাণ করেন যে উহারা 
প্রোটিন ছাড়া আর কিছু নয় । ১৯৪৬ 
সালে সামনার ও স্টানলীর সঙ্গে যুক্ত 


ন্যাচারাল পিলেক্‌শান natural. 
selection প্রাক্কাতক নির্বাচন ' 
সান্চুণিন্ক অজ ( জাব-বিদ্যা ) 


জীবদের মধ্যে একই: বংশগতির 
বাহক হওয়া: সত্বেও ৷ হঠাৎ কোন 
পানের মধ্যে কিছু ভিন্ন ' গুণ দেখা 
যায়। এইরূপ হওয়াকে প্ারব্যান্ত 
(Mutation ) বলে। : - প্রাকৃতিক 
নির্বাচন অর্থএইযেজীবনসংগ্রাম অহরহ 
চাঁলতেছে এবং যে জীব বা. জীব- 
গোষ্ঠী পাঁরব্যান্ত বশতঃ প্রীতবেশের 
সাহত [নিজেকে : বা নিজেদের সব 
চেয়ে সমচারুভাবে খাপ খাওয়াইতে 
পারে সে বা তাহারাই "কিয়া যায়, 
যেবা যাহারা পারল না, সে বা 
তাহারা লুপ্ত হয়। ডারউইনের 
মতে আঁভব্যন্তির বিকাশ  প্রাক্কীতক 
নির্বাচনের পথ ধাঁরয়া ৷ কিন্তু বর্তমান 
চালক শান্ত রুপে : ইহাকে আর 
প্রাধান্য দেন না। 
ন্যাপথা 71978. (রসায়ন-বিদ্যা) 

কয়লার অন্তধুম-পাতন বা পেট্রো- 
লিয়াম নামক খাঁনজ তৈলের আংশিক 
পাতন দ্বারা লব্ধ .কার্বোহাইড্রেটের 
উদ্বায়ী মিশ্রণ । কাঠের অন্তরধচম পাতন 
দ্বারা লব্ধ এই ধরনের তরল পদার্থকে 
কাচ্ঠের ন্যাপথা ( Wood Naptha ) 
বলে, উহা প্রধানত 'মিথাইল আযাল- 
কোহল। পেট্রোলিয়াম হইতে যে লঘু 


২৯৬ 


ন্যাপথো পাওয়া যায়, তাহা বেনজান 
(Benzene) শ্রেণীর যৌগ । 
71906019106 


সংকেত ০0119 ৷ 
ইহা দুইটি বেনজীন অঙ্গুরশয়কের 
সংযোগে উদ্ভূত । গলনাঙ্ক ৮০" সেঃ, 
. স্ফুটনাঙ্ক ২১৮৫০ সেঃ। আপেক্ষিক 
গুরুত্ব ১৯১৫২ । ইহা সাধারণ উষ্ণতায় 
কঠিন অবস্থা হইতে উধধ্বপাতন দ্বারা 
উাঁবয়া যায় । ইহার তীব্লগন্ধসূপরিচিত। 
মোমবাতির মত দেখিতে |: দুর্গন্ধ 
নিবারক ও কাঁটনাশক রুপে বহু 
ব্যবহৃত । 
নাইট্রাস অক্সাইড 
৩xide (রসায়ন-বিদ্যা ) 
নাইট্রোজেন ও অক্সিজেন যৌগ- 
দের মধ্যে যৌটতে সব চেয়ে কম অক- 
সিজেন থাকে । সংকেত. [201 
বর্ণহীন গ্যাস। ইহার গন্ধ বাঁশষ্টএবং 
শবাসের সঙ্গে গ্রহণ কাঁরলে মিম্টআস্বাদ 
পাওয়া যায়। জলে দ্রাব্য, গলনাঙ্ক 
_7১0২"৪. সেঃ স্ফুটনাঙ্ক ৮৯৬" 
সেঃ। এই গ্যাস কিছুক্ষণ নিঃ*বাসের 
গঙ্গে গ্রহণ কাঁরলে বেদনা বোধ কাময়া 
যায় এবং ক্রমশঃ জ্ঞান লোপ পায়। এই 
জন্য এককালে দাঁত তোলার সময় বা 
লঘু অস্ত্রোপচারে রোগাঁকে অচেতন 
করার কাজে  চিকিৎসকগণ ব্যবহার 
' কারতেন।_ ইহার অপর নাম হাসানো 
এ. গ্যাস (Laughing gas ) 1 


nitrous 


নাইাঁটক ত্যাসিড nitric acid 


বৈজ্ঞানিক অভিধান 


তীব্র অজৈব আ্যাঁসড বিশেষ । 
সংকেত লাঘ০৪। গাঢ় অবস্থায় চর্মে 
লাগিলে ঘা হয়। প্রায় সব ধাতুই 
ইহাতে দ্রবীভূত হয়। কেবল স্বর্ণ ও 
গ্ল্যাটনাম গলানোর জন্য হাইড্রো- 
ক্লোরিক আযাসিড নির্দিষ্ট অনুপাতে 
মিশ্রিত কারতে হয়, এ মিশ্রণকে 
অম্লরাজ (Aqua 16819) বলে। 
শিল্পে ইহা আ্যামোনিয়ার জারণ দ্বারা 
প্রস্তুত হয়, নিজেও ইহা উত্তম জারক। 
ধাতু ইহাতে দ্রবীভূত হইলে নাইট্রেট 
( Nitrate ) নামক লবণ উৎপন্ন হয় । 
ইহাদের মধ্যে পটাসিয়াম লবণ সোরা 
নামে সুপরিচিত, কেননা উহা বাজী 
তৈয়ারীর প্রায় অপাঁরহার্য উপাদান । 
নাহীট্রক 'আযাসিড বিস্ফোরক, রঞ্জক 
ও সেলুলয়েড শিল্পে ব্যবহৃত হয়। 
নাইট্রেটগঃীল সার . প্রস্তুতে, ওষধে 
ও অন্যান্য শিল্পে বহু ব্যবহৃত । 


নাইব্রোজেন nitrogen (রসায়ন- 
বিদ্যা) 


গ্যাসীয় মৌল | চিহ্ন N, পরমাণ্দ 
অঙ্কণ, পরমাণ; ভার ১৪:০০৮, 
গলনাঙ্ক--২০৯'৮৬+ সেঃ, স্ফুটনাঙক 
--১৯৬০ সেঃ, আপেক্ষিক গুরুত্ব ০৯৬৭ 
(বাযু-১)। পৃথিবীর বায়ুমণ্ডলের 
পাঁচ ভাগের চার ভাগ এই গ্যাস 
এবং ইহা সব জীবদেহের অপারহার্য 
উপাদান । প্রাণীদেহ সংগঠনের একান্ত 
প্রয়োজনীয় উপাদান প্রোটিনের ইহা 
মূল ভিত্তি ৷ রাসায়নিক ধর্মে ইহা 


অত্যন্ত সাব্রয়। অক্‌সিজেনের সাঁহত 


পাঁচটি যুগ্ম যৌগ আছে, হাইড্রোজেনের 


) 


বৈজ্ঞানিক অভিধান 


সাহতও বহু যুগ্ম যৌগ আছে, প্রধান 
আযমোনিয়া। 
নাইট্রোজেন সাইক্‌্ল  73600867 
0৩. নাইট্রোজেন চক্র [বাংলা 
"ও হিন্দী ] ( রসায়ন-বিদ্যা ) 
বায়ুর নাইট্রোজেন গ্যাস যে উপায়ে 
উদ্ভিদ ও নিম্নশ্রেণীর প্রাণীরা নিজ নিজ 
“দেহে গ্রহণ করে এবং পরে পাঁরত্যন্ত 
বস্তুর পচনে আবার উহা বায়;তে'ফারয়া 
যায়। আকাশে বিদ্যুৎস্ফুরণে নাই- 
ট্রোজেন ও অক্সিজেন যুক্ত হয়, পরে 
ওঁ অক্সাইডবৃষ্টির জলে ধুইয়া মাটিতে 
মেশে । মাটিতে ব্যাকাটারয়ার সাহায্যে 
উহার এমন পাঁরবর্তন হয় যে উহা 
'উাদ্ভদ-দেহে গ্রহণযোগ্য হয় । উদ্ভিদ 
'হইতে প্রাণীরা ইহা নিজেদের দেহে 
খাদ্য হিসাবে গ্রহণ করে এবং আত্তী- 
"করণের ফলে উহা প্রাণীদেহে প্রোটিনে 
-পাঁরবার্তত হয় । পরে মলম ও গালত 
শব. হইতে উহা আবার বায়ুমণ্ডলে 
ফারিয়া যায় । উদ্ভিদ-দেহে নাইট্রো- 
'জেনের আত্তীকরণকে ( Assimilla- 
tion) নাইট্রিফকেশানও বলা হয়। 
" নাইলন 75107. (রসায়ন-বিদ্যা ) 
সংশ্লোষত তন্তু বিশেষ । কয়লা, 
“খনিজ তৈল, বায়; ও জল প্রভৃতি 
নৈসার্গক বস্তু হইতে সংগৃহীত 
উপাদানের রাসায়নিক  বিক্িয়া 
‘লব্ধ । রেশমের মত দেখিতে অথচ 
রেশমের অপেক্ষাও মজবুত .এই তন্তু, 
আনুষের বহু নিত্য ব্যবহার্য বস্তু 
তৈয়ারীতে ব্যবহৃত হইতেছে । 
“নাক্‌সভাঁমকা : (রসায়ন-বিদ্যা) 
ভারতে প্রাপ্ত উদ্ভিদ বিশেষ ! 


২৯৭. 


ইহার শুষ্ক বাঁজ হইতে স্ট্রিকানন নামক 
(Strychnine) . উপক্ষার পাওয়া 
যায়।' ইহার নির্যাসও উষধার্থে 
ব্যবহৃত, হয় । উহা সেবনে অন্দরে 
ক্লমসংকোচ (25015091515) বেশী হয় । 
নাগাজ্টন Nagarj।n (আনুমানিক 
খ্রীন্টীয় দ্বিতীয় শতক ) 

ভারতীয় াকৎসক। ইনি সমশ্রুত 
সংহিতা নামক বৈদ্যশাস্ত্রের সংশোধিত 
সংস্করণের রচয়িতা বলিয়া খ্যাত। ইনি 
রসায়ন সম্বন্ধে গ্রন্হেরও রচাঁয়তা ৷ 
ইহার গ্রন্থে তির্যক পাতন ( Disti- 
lation), দহন ( Calcination ) 
প্রভৃতি প্রক্রিয়ার যথাযথ বর্ণনা আছে। 
নাট্‌মেগ দ॥tmeg '. জায়ফল 
[বাংলা ও হিন্দী] (উাদ্ভদ-বদ্যা) 

মশলার জন্য ব্যবহৃত বক্ষ বিশেষ । 
ইহার বীজ শঢুকাইয়া রন্ধনের সময় 
ব্যবন্ত হয় । পর ভারত দবাপপে 
নৈসার্গক ভাবে জন্মায়। এই বৃক্ষ 
অজ্কুরত হওয়ার ৮ বংসর পরে ফল 
দিতে আরম্ভ করে । 
নাডির 901 কুঁবন্দ; মারি 
(জ্যোতিষবদ্যা ) 


খ-গোলকের যে বন্দ; কোন স্থানের 
ঠিক নীচে। ইহা জোনথের 'িপরী- 
তার্থক। 


নাম্বার number সংখ্যা [বাংলা ও 
হিন্দী ] (গণিত ) 

বদ্তুদের সমাম্টর সূচক ও কোন 
পায়ে বল্তুর অবস্থান সূচক, প্রথমাটিকে 
অঙ্কবাচক (0৭:19!) ও দ্বতীয়াটকে 
পঢরণবাচক (91:৭181) বলে ৷ সংখ্যা 


প্রকার ভেদে পাঁজটিভ বা নেগেটিভ, 


৯ 


২৯৮ 


পূর্ণসংখ্যা (15058৩7) বা ভগ্নাংশ 
( Fraction ), মূলদ ( Rational ) 
বা অমুলদ ( Irrational ), বাস্তব 

(Real) বা কাল্পানক (Imaginary) 
হইতে পারে। ইহাদের লইয়া গণিতের 
বিভিন্ন শাখায় চর্চা হয় । 
নাকাটক . narcotic 
(াকৎসাশীবদ্যা ) 

.. যে সকল ওষধ সেবনে নিদ্রা আসে 
বা চৈতন্য লোপ হয় সেই সকল ওধধের 
সমন্টিগত নাম। সুরা সর্বাপেক্ষা 
প্রচালত নার্কাটক | ইহা ছাড়া ঘুমের 
গুষধ নামে প্রচলিত বটিকাগযীল, 
ইহার পর্যায়ে পড়ে । এই সব ওষধ সেবনে 
যে সব লক্ষণ প্রকাশ .পায়. তাহাদের 
সমষ্টিগত নাম নার্কীসস ( Nar- 
€05i5)। মনোবিকলনে ( Pschyco- 
analysis) এই সব ওষধ প্রয়োগ 
করিয়া রোগীর অবদমিত ভাবাবেগকে 
প্রকট করারপদ্ধৃতিকে নাকোসিনথোঁসস 
( Narco-synthesis ) বলে । 
নার্কলেপাঁস uarcolepsy 
লিল্লাহীযা (চাকৎসা-বিদ্যা ) 

যে রোগে পুনঃ পুনঃ নিদ্রাবেশ বা 
নিরবচ্ছিন্ন দর্ঘকালব্যাপী নিদ্রা হয়। 
মাঁন্ভণ্কে অব্চুদ বা শিরে আঘাত হইতে 
ইহার উদ্ভব হইতে পারে, আবার মাত্র 
মনোবিকারও ইহার উৎস হইতে পারে । 


ভলাঘন, 


নার্ভাস স্টেম nervous 
System . নাভ'তন্ত্র  বঁলিন্ধা বস 
SMTA) 1? 
' প্রাণীদেহের নাভ সেল ও নার্ভ'তন্তুর 


৪ 


বৈজ্ঞানিক অভিধান 


প্রত্যঙ্গের যোগাযোগ রক্ষা করে । অঙ্গ- 
প্রত্যঙ্গে যে: সমস্ত উদ্দীপনা পেশছায় 
তাহাকে মান্ভন্কে পৌঁছানো এবং সে 
সম্বন্ধে মস্তিচ্কের সাড়া অঙ্গ-প্রত্যঙ্গে 
পোঁছাইয়া দেওয়া ইহার মূল কাজ । 
এই তন্তরকে দুই প্রধান ভাগে ভাগ করা 
হয় (১):কেন্দ্রীয়_মন্তিৎ্ক ও সুষুম্না- 
কাণ্ড ( brain and spinal cord ) 
ইহার অংশ (২) প্রান্তীয় হস্ত, পদ, চর্ম 
ইত্যাঁদ ইন্দ্রিয় সংশ্লিষ্ট । যে সকল. 
নার্ভ'তন্তু প্রান্তীয় নার্ভের বাণী 
কেন্দ্রীয় তন্নে বহন করিয়া লইয়া যায়, 
তাহাকে সংজ্কাবহ নাভ“ ( Sensory ) 
বলে আর যাহারা কেন্দ্রীয় নির্দেশ অঙ্গ 
প্রত্যঙ্গে বহন করিয়া লইয়া যায় 
তাহাদের চেষ্টায় নার্ভ ( Motor 
Nerve ) বলে। 

নাঁ্সাসঙ্গম narcissism স্বকাম 
আালমসীৰ (মনো-বিদ্যা ) 

{কৃত আত্মপ্রীত। মনোবিকলনে 
প্রারথামক স্বকাম শৈশবের আত্মরতিতে 
প্রকাশ পায় বালয়া ধরা হয়, পরে ইহা 
কামশান্তকে (14110) নিজের দিকে 
নির্দোশত করিয়া নানা মনোবিকারের: 
সৃষ্টি করে বালিয়া ধারণা । 
নিউ প্র (প্রাণ-বিদ্যা ) 

দক্ষিণ আফ্রিকার অধিবাসী হরিণ 
শ্রেণীর প্রাণী, মাথাতে ষাঁড়ের মত শিং 
আবার ঘোড়ার মত কেশর। লম্বায় 
প্রায় চার ফুট। ইহাদের ওয়াইল্ড 
বীস্টও (Wildbeast) বলে । 
নিউক্লিয়াস nucleus ( পদার্থাবদ্যা- 
৯) পরমাণনুর কেন্দ্রে পরমাণুর ' 


বৈজ্ঞানিক অভিধান 


সমগ্র আয়তনের অপেক্ষা অনেক ক্ষুদ্র 
আয়তন অথচ পরমাণুভারের প্রায় 
সবখানি যে জড় কাঁণকায় থাকে। ইহা 
প্রধানতঃ প্রোটন ও নিউট্রন দ্বারা 
গ্রঠিত। ইহা রাসায়ানক বিক্রিয়ায় 
কোন অংশ গ্রহণ করে না। প্রোটন 
ও নিউদ্রনকে কখনও কখনও একত্রে 
'নিউর্লীয়ন (Nucleon ) বলা হয় । 

(২) সমস্ত জীবকোষের মধ্যে 
খানিকটা বস্তু থাকে যাহা. কোষের 
অন্য পদার্থ হইতে স্বতন্ত্র । ইহার মধ্যে 
প্রায়ই কতকগদীল ঘন কাঁণকা থাকে, 
উহাকে নিউক্রিওলাই বলে । প্রোটিন, 
লিপিড, নিউক্লীক আযাসিড ইহার 
উপাদান ৷ নিউক্লিয়াসের মধ্যেই বংশ- 
গাঁত নির্ণায়ক ক্রোমোসোমের নিবাস । 
নিউক্লীক আ্্াসিড ( Nucleic Acid) 
দুই প্রকার, রিবোনিউক্লীক আযাসিড 
(Ribonucleic acid) আর ডি- 
অক্‌সি রিবোনিউক্লীক আযসিড ( De- 
.0%9 ribo nucleic acid ), সংক্ষেপে 
R. N. A. আর D. N. A. 
{নিউটন Newton, Sir Isaac (১৬৪১- 
১৭২৭) 

ইংরাজ জ্যোতাবদ ও গাণিতিক ৷ 
পাঁথবার সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের অন্যতম! 
মহাকর্ষ ও অভিকর্ষ শান্ত সম্বন্ধীয় সত্র- 
গুলি তিনিই প্রথম প্রণয়ন করেন। 
তাঁহার প্রণীত তিনটি সূত্র গতি 
বিজ্ঞানের মুল ভিত্তি । ইহা ছাড়া 


ছুরবান + যন্যের, উন্নততর সংস্করণ 


উদ্ভাবন ' করিয়া তান : শনিগ্রহের 
অঙ্গুরায় ও বৃহস্পতির উপগ্রহ আবিষ্কার : 
কারতে সক্ষম হন। ৫1 গ্রহের 


« 


কু 


২৯৯, 
আবিষ্কার তাঁহার গ্রাথত জ্যোতিষ 

সম্বন্ধীয় সুন্রের নির্ভুলতায় প্রকৃষ্ট 

প্রমাণ বলিয়া গণ্য হয়। গণিতে 

দ্বিপাদ সিদ্ধান্ত ( Binomial Theo- 

I1em )ও কলন পদ্ধাতির (Calculus). 
জনক বলিয়া খ্যাত । পদাৰ্থ {বিজ্ঞানেও 

শুদ্ধ বণালী কিভাবে পাওয়া যায়, 

তাহার পদ্ধাতি তান উদ্ভাবন করেন । 

ইহা ছাড়া পদার্থ বিদ্যায় আরও অনেক 

বিষয়ে তাঁহার অবদান আছে। আলোক- 

রশ্মির সম্বন্ধে তাঁহার কাঁণক মতবাদ 

প্রথমে বিজ্ঞানীগণ দ্বারা পারত্যন্ত 

হইলেও, বর্তমানকালে উহা উপেক্ষণীয়, 

নয় বালয়া জানা গিয়াছে । তাঁহার 

বিখ্যাত পদ্ভ্ভক প্রন্সিপিয়ার ( Prin- 

০1218 ) সিদ্ধান্তগনালি প্রায় দুই শত 

বৎসর ধারয়া অটুট ছিল। বিংশ ' 
কোন অংশের সংশোধন করিতে সমর্থ 

হন। 

{নিউটনের রং newton’s rings ন্দুতল 

ন্কা নক (পদার্থবিদ্যা ) 


কোন সামান্য উত্তল লেন্সের উপর 
এক সমতল কাঁচের ফলক রাখিয়া বিশেষ 
কোণ হইতে দৌখলে কতকগুলি এক- 
কেন্দ্রিক বলয় দেখা যায়। একরঙা 
আলোকে দোখলে বলয়গনুলি পরাঁ়ক্রমে 
উজ্জল ও অন্ধকার দেখা যায় আর 
সাদা আলোতে বলয়গনুলিতে রামধননুর 
রঙ দেখা যায় । ইহা আলোক তরঙ্গের 
পরস্পর ব্যতিচার ( Interference ) 
হইতে উৎপন্ন হয়। _ 
1নউটেশন উনি অক্ষাঁবচলন 


০০. _ বৈজ্ঞানিক আভধান 


[বাংলা ও হিন্দী] 
উীদ্ভদ-বিদ্যা ) 
কোন ঘূ্ণমান বস্তুর নিজ অক্ষের 
সামান্য টলন, যেমন লাটুুর মাথাটা 
হোলতে থাকে। জ্যোতিষের মতে 
সূর্য ও চন্দ্রের আকর্ষণে পাঁথবাঁর অক্ষ 
এইভাবে বিচালত হয়। অক্ষ বিচলন 
বালিতে ইহাকেই বিশেষভাবে বোঝায় । 
এই বিচলন প্রায় ১৯ বৎসরে একবার 


উদ্ভিদের কোমল কাণ্ডের শীর্ষাট 
বাঁড়বার সময় যেভাবে ঘ্যারয়া ঘুরিয়া 
দিক পারবর্তন করিয়া উঠিতে থাকে 
সেই গাতিকেও উদ্ভিদ বিদ্যায় এই 
আখ্যা দেওয়া হয় । 
নিউট্রন neutron ( পদার্থ-বিদ্যা) 


পরমাণুর নিউক্লিয়াসের মুল 
'উপাদান বিশেষ। ইহা হাইড্রোজেন 
“ছাড়া অন্য সব পরমাণুর নিউক্রিয়াসে 
'আছে। ইহার ভর প্রোটনের অপেক্ষা 
সামান্য বেশী কিন্তু কোন তাঁড়তাধান 
নাই। ইহা তাঁড়তাহিত না হওয়ায় 
পরমাণুর 'নউক্লিয়াসেরপারবেশ স্বচ্ছন্দে 
ভেদ করিয়া যাইতে পারে । : এইজন্য 
পারমাণাবক বিভাজনে ইহাদের গুরু 
"ভুমিকা ৷ নিউট্রন মুক্ত অবস্থায় থাকলে 
-সত্বর প্রোটন ও ইলেকট্রনে পরিণত হয় । 
'নিউট্রা(লজেসান neutralisation প্রশমন 
'তন্থাজীলী ব্য (রসায়ন-বদ্যা ) 


রসায়নে যে প্রাক্রয়া দ্বারা আযাসিড 
ও ক্ষার যোগে এমন অবস্থার সৃষ্টি করা 
হয় যাহাতে মিশ্রিত দ্রবটিতে আযাসিড 
৬১০8 


474 


(জ্যোতিষ ও 


এই অবস্থা কখন হয় তাহা কয়েকটি 


. রঞ্জক বস্তু দ্বারা নিধরিণ করা হয়। 
ম্থাইল অরেঞ্জ, 


যেমন লিটমাস, 
ফিনলপথোলন । 
1নউীদ্রিনো neutrin০ (পদার্থবিদ্যা ) 
.. পারমাণাঁবক নিউক্লিয়াস নির্গত 
এক কণিকা । ইহার তাঁড়তাধানও নাই, 
ভরও নাই বাঁললেই চলে । যে সকল 
তেজাঁক্কিয় পদার্থ হইতে বাঁটা রাশ্ম 
(87855) নির্গত হয়, তাহাদের শক্তি 
অপচয়ের সম্পূর্ণ হিসাব না পাইয়া 
১৯২৭ সালে অন্্রীয় বিজ্ঞানী পাউলি 
ইহার আন্তত্ব কল্পনা করেন। পরে 
পারমাণাবক গবেষণাগারে ইহাদের 
আন্ভিত্বের বাস্তব প্রমাণ পাওয়া যায় । 
[নিডাট্রশান 70160 পোষণ (বাংলা 
ও হন্দী ) (শারীরবৃত্ত ) 

খাদ্য হইতে দেহ যেভাবে নিজের 
প্রয়োজনীয় বস্তু সংগ্রহ করে। খাদ্যে 
এমন বস্তু আছে যাহা বপাকের পর 
দেহের, পক্ষে কতকগদ্ীল আবশ্যকীয় 
উপাদানে পরিণত, হয় এবং উহা রন্ত- 
স্রোতে মশিয়া যায় ও পেশী, চার্ব, 
আঁস্ছি ইত্যাদি গঠনে সহায়তা করে। 
এই উদ্দেশ্যে তিন শ্রেণীর উপাদান 
অপরিহার্য, প্রোটিন, চার্ব ও কার্ব 
হাইড্রেট। প্রোটিন নাইট্রোজেন ঘাঁটিত, 
দাল ও আমিষ পদার্থ হইতে আসে । 
শ্বেতসার (98700. ) ও শর্করা কার্ব- 
হাইড্রেট ॥ শস্যজাত বস্তু হইতে এগুলি 
পাই ৷ মান[ুষের খাদ্যের তিন ভাগের 
দুই ভাগ কার্ব-হাইড্রেট হওয়া বাঞ্ছনীয় ৷ 
চার্ব দুধ, ঘি, তৈল ইত্যাঁদ হইতে 
পাই। ইহা ছাড়া কতকগুলি অজৈব 


বৈজ্ঞানিক অভিধান 


. লবণ, ভিটামিন ও জলও শরীরের 
পযৃষ্টির জন্য প্রয়োজন ৷ খাদ্য হইতে 
পদাষ্ট ছাড়া কার্ধক্ষমতার জন্য প্রয়ো- 
জনায় শক্তিও আমাদের সংগ্রহ কাঁরতে 
হয়। ইহা প্রধানতঃ কার্ব হাইড্রেট- 
গুলির দহন হইতে পাওয়া যায়। : 
1নউপারকেন nupercaine ( রসায়ন- 
বিদ্যা) 


অস্রোপচারের সময় রোগীর অঙ্গ- 


প্রত্যঙ্গ সাড়হীন করার জন্য ব্যবহৃত 
ওধধ বিশেষ । ইহা সাধারণতঃ মেরু 
দণ্ডে সমচীবিদ্ধ করিয়া প্রয়োগ করা: 
হয়। ইহা প্রোকেনের ( Procaine ) 
অপেক্ষা শত্তিশালা । 
{নিউমোনিয়া pneumonia (চাকৎসা- 
বিদ্যা ) 

ফুসফুসের প্রদাহজানত রোগ । 
ইহা 'িউমোকক্কাস ( Pneumoco- 
০০8) নামক ব্যাকৃটিরিয়া আক্রমণ 
কাঁরলে ঘটে । জবর, বেদনা ও *বাস- 
প্রশ্রাসের কষ্ট ইহার লক্ষণ। দুই দিকের 
ফুস্‌ফুসই আক্রান্ত,হইলে তাহাকে ডবল 
নিউমোনিয়া বলে । ইহা খুব সংক্রামক 
এবং আগে আগে প্রায় মারাত্মক হইত। 
বৃদ্ধ ও শিশুরা এই রোগে বেশী 
আক্রান্ত হয় । বর্তমান যুগের সালফা 
ও আ্যান্টিবায়োটিক ওষধাবলী, বিশেষ- 
'ভাবে পেনিসিলিন, এই রোগের প্রশমনে 
অত্যন্ত ফলদায়ী |. 
নিউরাইাঁটস neuritis 
বিদ্যা) 

নাভেরর প্রদাহ । বেশী দিন স্থায়ী 
হইলে আক্রান্ত নাভগনীল নষ্ট হইয়া 
যায়। অতিরিন্ত মদ্যপান, মধুমেহ, 


(চাকৎসা- 


৩০১. 


বিষ ও ভিটামিনের অভাব হইতে জাত । 
নিউরালাঁজয়ার সহিত ইহার প্রভেদ এই. 
যে নিউরালাজয়া সাঁবরাম. ও তাহাতে 
কোন স্থায়ী ক্ষাত হয় না। ঃ 
[নিউরালাজয়া neuralgia বাতশুল 
বানিন্কানুক (চিকিৎসা-বিদ্যা ) 
নার্ভবাহত সাবরাম বেদনা'। পিঠ 
ও উরুর  বাতশুলকে সায়টিকা 
( Sciatica ) বলে৷ 
1নউরাসথোনয়া neurasthenia স্নায়- 
ক অবসাদ জন:গ্সান্বি (মনো-বিদ্যা) 
উদ্বায়; রোগের একপ্রকার মৃদু 
অবস্থা, ইহাতে অবসাদবোধ, অনিদ্রা, 
মাথাধরা, স্মৃতিভ্রংশ ও খিটখিটে 
মেজাজ প্রধান লক্ষণ ৷ বদ-হজম, বুক- 
ধড়ফড়, মাথা ঘোরাও অনেক সময় দেখা 
দেয় ৷ মানসিক চাকৎসায় উপকার হয় 
{নিউরোলাঁজ neurology লঁসিন্যা- 
নিান ( চিঁকংসা-বিদ্যা ) 
নাভ'তন্্। তাহার. সংগঠন, ক্রিয়া 
পদ্ধাত ও রোগ, চিকিৎসা বিজ্ঞানের যে 
শাখার বিষয় । 
নিউরো সি ০৮059 উদ্বায়; আছি 
(চাকৎসা-বিদ্যা ) } 
মানসিক ব্যাধি বিশেষ । উন্মত্ততা 
হইতে পার্থক্য এই যে ইহাতে রোগা]: 
সংসারে থাকিতে পারে এবং নিজেই 
বোঝে যে কোন কোন ক্ষেত্রে সে প্রচলিত 
রীতির সহিত খাপ খাওয়াইতে. . 
পারিতেছে না।. ইহার একটি প্রধান: 
বিভাগ হিসাঁটারয়া ।. উহাতে রোগী 
জ্ঞানতঃ ইচ্ছা না করিয়াও কোন না 
কোন রোগের ভান করে । আর একটি: 
বিভাগ উৎকণ্ঠা ( anxiety ), উহাতে; 


৩০২ বৈজ্ঞানিক অভিধান 


কোন কোন বিষয়ে রোগণী অস্বাভাবিক 
উদ্বেগ বোধ করেন । 
ীনগাডাময়্াম neodymium (রসায়ন- 
. বিদ্যা) 
বিরল মৃত্ক শ্রেণীর ধাতব মৌল। 
চিহ্ন, Nd, পরমাণদ অঙ্ক ৬০, পরমাণু 
ভার ১৪৪২৭, গলনাঙ্ক ৮৪০৭ সে, 
. আপেক্ষিক গুরুত্ব ৭। দেখিতে ফিকা 
হলদে । বিরল মৃত্তিক গোষ্ঠীর 
( Rare Earths ) মধ্যে ইহা সব চেয়ে 
বেশী পাওয়া যায়। ইহার অক্সাইড 
কাচ ও চীনা মাটি রঙ করিবার জন্য 
ব্যবহৃত হয় । চিকিৎসায় ইহার লব্ণ- 
গুলি থুম্বসিস: রোগের প্রতিষেধক 
. হিসাবে ব্যবহৃত হয় এবং . ইহার 
স্যালীসলেট বাঁজ-বারক। 
নিওবয়াম 190) (রসায়ন-ীবদ্যা ) 
ধাতব মৌল । চিহ্ন ৮. (০৮), 
পরমাণ অঙ্ক: ৪১, পরমাণুভার ৯২৯১, 
গলনাঙ্ক ২৪৯৭ সেঃ, স্ফুটনাঙ্ক 
৫১৩০" সেঃ, আপোঁক্ষিক গুরুত্ব ৮৫৫। 
নাম কোলাদ্বিয়াম (00101000107 )। 
কোলাদ্বাইট. (00116) নামক 
খনিজ ইহার প্রধান আকরিক। বিশুদ্ধ 
ধাতুর পাত মাজিলে প্ল্যাটনামের মত 
দোঁখতে হয়। ইহা পেটা লোহার 
অপেক্ষা কঠিন এবং গালাইয়া জোড়া 
(Welded) যায়। ইহা ক্রোম ইস্পাতে 
( Chrome Steel) সামান্য যোগ 
দেওয়া হয়। কার্বনের সাঁহত ইহার 
যৌগ উত্তম ঘর্ষক কেন না উহার 
'কাঠিন্য ৯'১০ ৷ 
_নিওমাইসিন neomycin (চাকৎলা- 
_ শবদ্যা ) 


ছত্রাক ( Streptomyces 
Fradiae ) জাত অআ্যান্টিবায়াটিক ওষধ 
বিশেষ । ইহা স্ট্রেপ্‌টোমাইসিন গোত্রের 
অনেকগ্যাল যৌগের মিশ্রণ। ফুসফুস 
ছাড়া অন্য দ্থানে ষক্ষমার আক্রমণ হইলে 
ইহা ব্যবহার করা হয়, তবে মৌখক 


সেবনে অনেক কষ্টকর লক্ষণ দেখা . 


দেয়। চর্মরোগে ও ভাইরাস ঘটিত 
নিউমোনিয়ায়ও ইহার ব্যবহার আছে। 
{নকল প্রিজম 11০01 Prim ( পদার্থ 
বিদ্যা ) 
নামক. খাঁনজের 

কেলাসকে কোণাকুণি কাটিয়া পালস 
করিয়া ক্যানাডা বালসাম নামক আঠা 
দ্বারা জুটড়য়া দিয়া পদার্থ বিজ্ঞানের 
যে যন্ত্র হয় । ইহার মধ্য দিয়া আলোক- 
রশ্মি গেলে তাহা সমবাঁততি (Pola- 
7155৫) হয় বলিয়া ইহা দ্‌গ্‌বজ্ঞানে 
(999০5) ও রসায়নের বাঁক্ষণাগারে 
বিশেষ বিশেষ পরীক্ষায় অপারহার্য 
যন্ম। 
1নকেল 73001 (রসায়ন-ীরদ্যা ) 

ধাতব মৌল ৷ চিহ্ন ঘ!, পরমাণু 
অগুক ২৮, প্রমাণভার ৫৮৭১, গলনাঙ্ক 
১৪৫৫" সেঃ, স্ফুটনাঙ্ক ২৩৭০০ সেঃ, 
আপোক্ষিক গুরুত্ব ৮৯০, দেখিতে 
উদ্জবল ছাই রঙের এবং চৌম্বক ধর্ম 
বিশিষ্ট । এক প্রকার  মারচাহীন 
ইস্পাতে (Stainless steel) ইহা 
লৌহ ও ক্লোমিয়ামের সাঁহত মিশাইয়া 


'সংকর ধাতু করা হয়। আরও অনেক 


প্রয়োজনীয় সংকর ধাতুতে ব্যবহৃত,। 
ইহা বনস্পাঁত তৈয়ারী করিতে অনুঘটক 
রুপে ব্যবহৃত হয় এবং লোহার উপর 


বৈজ্ঞানিক অভিধান 


শবদ্যৎপ্রলেপ দেওয়াতেও ( Electro- 
plating ) ব্যবহার হয় । 
নিকোটিন nicotine (রসায়ন-বিদ্যা ) 
বর্ণহীন তৈলান্ত উপক্ষার বিশেষ। 
সংকেত 05০ 1 N, স্ফুটনাওক ২৪৬০ 
সেঃ, জলে দ্রাব্য। ইহা হাওয়ায় থাকিলে 
হলদে হয়। ইহা তামাকপাতা হইতে 
নিষ্কাশিত হয় |. ইহা কীটনাশক রূপে 
বহু ব্যবহৃত। মানুষের পক্ষে তাঁর 
বিষ, এক গ্রামের ১০০ ভাগের-৪ ভাগ 
খাইলেই মারাত্মক হয়। তামাক 
পাতায় শতকরা আধ হইতে তিন ভাগ 
থাকে । 
নিয়ন ৪০০৪ ( রসায়ন-বিদ্যা ) 
গ্যাসীয় মৌল । চিহ্ন খত, প্রমাণ্য 
অঙ্ক ১০, পরমাণুভার ২০'১৮৩। 
বায়দ-মপ্ডলে আশি হাজার ভাগের 
মধ্যে একভাগ আছে । বর্ণহান গন্ধহান 
রাসায়নিক ধর্মে সম্পূর্ণ নিক্ষিয় অর্থাৎ 
ইহার যোজ্যতা শূন্য । আপেক্ষিক 
গনরত্ব ০৭ (বায়;-১) গলনাঙ্ক--২৪৮" 
৭০ সেঃ, ফুটনাঙক--২৪৬'৯৯* সেঃ। 
বায়ঃশন্য কাচ নলে ইহার সামান্য 
পরিমাণ রাখিয়া তাহার মধ্যে বিদুৎ 
স্ফুরণ ঘটতে দিলে যে রঙীন জ্যোতি 
দেখা যায় উহা বিজ্ঞাপনের কাজে বহু 
ব্যবহৃত ৷ ব্যবসায়িক নাম নিয়ন সাইন 
( Neon sign). সামান্য একটু পারদ 
বাষ্প থাকলে নলের আলো নীল বা 
সবুজ হয়। 
নিয়ান্ডারথাল ম্যান 77627106719] 
man (নৃতত্ব) 
মন[ষ্যগ্ণের (09285) বিলুপ্ত 
প্রজাতি (92০০69) বিশেষ । ইহাদের 


৩০৩ 


করোটি বড় কিন্তু কপাল ঢাল; ও চিবুক 
ভিতরে ঢোকা । ইহারা একটু সামনে 
বু'কিয়া চলিত কিন্তু যন্ত্র ব্যবহার 
করতে শাখয়াছিল। এবং মৃতদেহ 
কবরে দিত। প্রায় চল্লিশ সহস্র বৎসর 
পূর্বে ইহাদের বিলুপ্ত ঘটিয়াছে এবং 
বর্তমান মানব জাতির পূব্পুরুষরা 
তাহাদের স্থান অধিকার করিয়াছে । 
নিরেনবার্গ'ঃ Nirenberg, |W. 
Marshal (S১৯২৮- .) 

মাকিনি : য্যন্তরাষ্ট্রের ন্যাশন্যাল 
ইনস্টিটিউট অফ হেলথের জীব প্রজন 
বিদ্যা বিভাগের অধিকর্তা ॥ ১১৬১ 


' সালে বংশগতি সংক্কান্ত প্রোটিন অণু 


গুলির আযামিনো -আযাসিডের সংখ্যা, 
তাহাদের শ্ৰেণীবিন্যাস ও গঠনশৈলাঁ 
নিধরিণ করিয়া খ্যাত হন ও ১৯৬৮ 
সালে যুন্তভাবে নোবেল পুরস্কার পান। 
নিসট্যাগমাস nystagmus 
অহিবীজন (চিকিৎসা বিদ্যা ) 
চক্ষনুর একপ্রকার অনৈচ্ছিক ঘূর্ণন । 
যাহারা খনিতে বা আলোক-বিবাজ'ত 


নালা Sapphire (খনিজ বিদ্যা) 
জনপ্রিয় মণি, উপাদানে আযালদ- 
মিনিয়াম ও অক্সিজেন, সামান্য অন্য 
ধাতুর মিশ্রণে নীলবর্ণ। অন্য রঙেরও 
পাওয়া যায়। আপেক্ষিক গরত্ব 4, 
আলোক প্রাতসরণ 1765 এবং কাঠিন্য 
9 
নেক্কোসস necrosis 
( চাকৎসাশীবদ্যা ) 
দেহাংশের জীবকোষের স্থানীয় ৃ 


৩০৪ 


মৃত্যু । দেহ সমষ্টিগত ভাবে জীবিত 
থাকলেও কোন কোন স্থানের জীব- 
কোষে মৃত্যুজানত পরিবর্তন সংঘাটত 
হয়। 
নেপচুন ॥eptune ( জ্যোতষ-বিদ্যা ) 
সৌর জগতের প্রত্যন্ত প্রদেশের 
" গ্রহ ৷ এককালে ইহাকেই স্মর্য হইতে 
দূরতম গ্রহ বালয়া জানা হল কিন্তু 
১৯৩০ সালে : ইহারও পরে প্লুটো 
নামক গ্রহ আবগ্কৃত হইয়াছে । স্য 


. হইতে নেপছুনের গড় দুরত্ব প্রায় ২৮০ 


কোটি মাইল । ইহা নিজ অক্ষের উপর 
ষোল ঘণ্টায় একবার আবর্তন করে ও 
সর্ষের চারিদিকে পারকুমণ কারতে 
১৬৪ বৎসর লাগে । 
পৃথিবীর ব্যাসের চারগুণ ও দুইটি 
উপগ্রহ আছে। এই গ্রহের নিকটতম 
গ্রহ ইউরেনাস। . উহার হিসাবসম্মত 


কক্ষপথের সাঁহত আসল কক্ষপথের : 


কিছু গরাঁমল হওয়াতে ফরাসী জ্যোতি" 
শর্বদ লভোঁরয়ে (Leverrier) অনুমান 
করেন যে এই পার্থক্য অন্য এক গ্রহের 
প্রভাবজাত এবং তান গণনা দ্বারা 
উহার আনুমানিক অবস্থিত নির্ণয় 
করেন। সেই গণনা ধরিয়া ১৮৪৬ 
সালে এই গ্রহ লভোরয়ে নার্দন্ট 
স্থানেই আবিজ্কৃত হয় মহাকর্ষ সুত্রের 
যাথার্ঘের প্রমাণ হিসাবে নেপচুন 

গ্রহের জ্যোতিষে খ্যাতি । 


' বৈজ্ঞানিক অভিধান 


ম্যাকামলান ও আবেলসন এই তেজক্িয় 
মৌল সৃষ্টি করেন। 

নোঁপয়ার Napier, John (১৫৫০- 
১৬১৬) 

স্কটল্যান্ডজাত গণিতাবদ্‌ ৷ 
লোগারদ্‌মের আবিভ্কারক বলয়া 
খ্যাত ৷ গণিতের তত্বীয় বিশ্লেষণে যে 
লোগারিদ্‌ম ব্যবহৃত হয় তাহা তাঁহার 
নামে নেপিয়ারিয়ান লোগারিদ্‌ম নামে 
পাঁরচিত । 
নেফ্রাইটিস 
বিদ্যা) 

বকের ( Kidney ) প্রদাহ ঘটিত 
রোগ িশেষ। ইহার এক রূপকে' 
ব্রাইটের রোগ (87185 Disease ) 
বলে । হাতপা ফোলা, রক্তের 
চাপাধিক্য ও প্রস্রাব বন্ধ হওয়া ইহার 
মূল লক্ষণ ৷ এই রোগে প্রস্রাবের সঙ্গে: 
আলবনমন নিঃসৃত হয়। পুরাতন 
হইলে অনেক সময় মারাত্মক হয় । 
নোঁবউলা - nebula নীহারিকা, 
[ বাংলা ও হিন্দী ] (জ্যোতিষ-বদ্যা ) 

জ্যোতি্ক বিশেষ, যাহাদের দেখিলে 
হয়। ইহারা তারকাদের মতই দরে, 
থাকে। বর্তমানে কয়েক কোটি 
নীহারকার অস্তিত্বের কথা জানা 
আছে। ইহাদের সাধায়ণতঃ কয়েক. 
প্রধান শ্রেণীতে ভাগ. করা হয় । 

(১) গ্রহকজ্প-_ইহাদের চাকার মত 
দোঁখতে, জ্যোতিষীদের ধারণা ইহাদের 
প্রত্যেকের মধ্যে বহু সংখ্যক তারকা 
আছে। টু 


nephritis  (চিকৎসা- 


(২) ছায়াপথ_ইহারা ছায়াপথের. ন্‌ 


বৈজ্ঞানিক অভিধান 


অন্তর্গত এবং অতি সুক্ষ গ্যাসীয় কণার 
দ্বারা গঠিত, উহাদের . অন্তত 
তারকার আলোকে উহাদের জ্যোতিময়্ 
দেখায় ইহাদের কোন নির্দ্ট আকার 
নাই। 

(৩) ছায়াপথের বাহিরের, ইহাদের 
বিশ্বদীপও বলা হয়, অনুমান হয় যে 
ইহারা আমাদের ছায়াপথের অন:ঃরুপই 
অন্য তারকা রাজ্য । ইহাদের আকার 
ঘূর্ণমান চাকার মত, তাহা হইতে 
ইহারা আবর্তনশীল বলিয়া মনে হয় । 

নেন্ট Nernst, Walter 
(১৮৬৪-১৯৪১) 

জার্মান পদার্থবিজ্ঞানী । পশ্চিম 
. প্র্শিয়ায় জন্ম, জুরিখ, বেলি'ন প্রভূত 

বিশ্বাবদ্যালয়ে শিক্ষা । নানা স্থানে 
অধ্যাপনা কারয়া শেষে ১৯২৫ সালে 
বেলি'ন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা 
বিভাগের সঞ্চালক ( Director ) হন । 
তাপগতি বিদ্যার তৃতীয় সন্ত তাঁহার 
দ্বারা গ্রাথত। দ্রবণদের তত্বীয় ব্যাখ্যা, 
বিদ্যা উৎপাদক মৌল সেল সম্বন্ধে 
গবেষণা, রাসায়নিক বিক্রিয়ার ভৌত 
ব্যাখ্যা প্রভাতি নানা বিষয়ে তাঁহার 
অবদান আছে। বাঁক্ষণাগারের ব্যবহারের 
জন্য একটি বিশেষ বৈদ্যুতিক দীপের 
উদ্ভাবন করেন। ১৯২০ সালেনোবেল 
পুরদ্কার পান । এ 
নেসলারের বিএজেশ্ট [69905 
reagent (রসায়ন-বিদ্যা ) 

পোটাসিয়াম মারকিউরিক-আয়ো- 
ডাইডের ক্ষারীয় দ্রব। ইহা আযমো- 
নিয়ার উপস্থিতি আবিচ্কারের জন্য 
বাঁক্ষণাগারে ব্যবহৃত। জলে আমোনিয়া 
অতি সামান্য থাকলেও এই বর্ণহীন 

20 


৩০6 
দ্রব বাদামী হইয়া যায়। পানীয় জলের 
বিশুদ্ধতা পরীক্ষার জন্য বহ: ব্যবহৃত 
নোবেল Nobel, Alfred Bern- 
hard (১৮৩৩-১৮৯৬ ) 

সুইডেনজাত রসায়নবিদ: ও 
ইঞ্জিনিয়ার । ইনি ১৮৬৬ সালে ডিনা- 
মাইট নামক বিস্ফোরক পদাথে'র 
উদ্ভাবন ‘করেন৷ ইহাতে তাঁহার প্রচুর 
অর্থাগম হয়। তিনি মৃত্যুকালে সেই 
অর্থ ভাবষ্যতেকৃতা মন্যাগণকেপরস্কৃত 
করার জন্য রাখিয়া ান। উহার উপদ্বত্ব ' 
হইতে বৎসরে পাঁচটি নোবেল পুরস্কার 
দেওয়া হয় । ইউরোপাঁয় ভাষায় প্রকাশিত 
(১) পদার্থাবদ্যা (২) রসায়ন (৩) শারার- 
বৃত্ত ও চিকিৎসা বিদ্যা (8) সাহিত্য ও 
(৫) শান্তি প্রচারসম্বন্ধে রচনার . 
সবাশ্রেষ্ঠ কীর্তিরজন্য এই পুরস্কার 
দেওয়া হয়। অর্থাবদ্যার জন্য সম্প্রতি 


একটি ষষ্ঠ পুরস্কার দেওয়া হইতেছে। 
নোভা nova লনণনাহা 
(জ্যোতিষ-বিদ্যা ) 


কোন তারকা হঠাৎ জ্যোতম'য় 
হইয়া দৃষ্টিগোচর. হওয়া । এ তারকার 
মধ্যে হঠাৎ কোন বিস্ফোরণ ঘাটয়া: এই 
রূপ হয় বলিয়া ধারণা । ইহাদের 
ওচ্জৃল্য ক্রমশঃ কমিয়া যায়। 
নো 1795০ নাসিকা [বাংলা ও 
হিন্দী ] ( শারাঁর-বৃত্ত ) 

মানুষের গন্ধোন্দরিয়।: বহিরঙ্গে 
খানিকটা হাড় ও কোমলাস্থি (087- 
0198০); ভিতরের গহ্বর একটি 
হাড় ও কোমলাস্হি গঠিত সেপটাম 
( Septum ) দ্বারা দ্বধাবিভন্ত । 
করোটির কয়েকাট ছোট গহবর নাসা- 
বিবরের সাহতযুন্ত, এইগ:লিকে সাইনাস 


৩০৬ ক, অভিধান 


বলে। ইহা *বাস-প্র*বাস.. গ্রহণেরও 
মুখ্য পথ। বায়; ঠাণ্ডা বা গরম 
থাকিলে নাঁসিকার গান্রচহ বিল্লা তাহাকে 
দেহের সাধারণ উষ্ণতায় পরিবর্তিত 
করিয়া ফুসফুসে প্রেরণ করে । ইহা ছাড়া 
বাহিরের ধূলি, রোগ-বাঁজও কিছু কিছু 
ছাঁকনির মত ধরা পড়ে এইরূপ ব্যবস্হা 
উহার মধ্যে আছে । . 

নোড 7090০ (১) পাত [বাংলা ও 
হিন্দী ] (২) পর্ব [বাংলা ও হিন্দী] 
(১) (জ্যোতিষ-বিদ্যা)(২) ( উদ্ভিদ- 
বিদ্যা) 

(১) যে বিন্দুতে দুই বা ততোধিক 
বর রেখা পরস্পরকে ছেদ করে। 
বশেষার্থেযেদুই বিন্দতেচন্দ্রের কক্ষপথ 
পাঁথবার ক্লান্তি বৃত্তকে ছেদ করে। এই 
দুই বিন্দুতে চন্দ্রের অবস্হানকালে যাঁদ 
অমাবস্যা বা পূর্ণিমা হয় তাহা হইলে 
যথাক্লমে সূর্য্য বা চন্্গ্রহণ হয়। কোন 
তরঙ্গ প্রবাহ প্রতিফালত হইয়া যাঁদ 


স্হির-তরঙ্গ উৎপন্ন: করে, তাহা হইলে 
যে বিন্দুগর্ীল চিরাচ্হির তাহাকেও 


টি 


টি 


7 


পদার্থাবদ্যায় এই নাম দেওয়া হয়। 
(২) উদ্ভিদের কাণ্ড বা শাখার 
গাঠি। কাণ্ডের যে স্হান হইতে শাখা 
বা পাতা গজায় । 
পূ 
পাঁজাটভ রে - positive ray 
ভ্রলন্দিহ্যা ( পদার্থ-বিদ্যা ) 
বায়ঃশন্য কাচনলে বিদুযৎস্ফুরণ 
কাঁরলে যে সকল বিকীরণ পাওয়া যায় 
তাহার অন্যতম । আসলে নলের মধ্যে 


/১ 


1ON 
| 
SOURCE 


PLATE 


(J 
PHOTOGRAPHIC | 


? পাঁজটিভ রে বিশ্লেষণের সরলীকৃত রেখা চিত্র । 


১০ 


বৈজ্ঞানিক অভিধান 


নব অল্প চাপে কিছ গ্যাস থাকে। 
বিদযস্ফুরণের সঙ্গে সঙ্গেই ক্যাথোড 
হইতে ইলেকট্রন স্রোত বাহির হইতে 
থাকে। কিন্তু যে স্বল্প সংখাক গ্যাস- 
পরমাণু নলের মধ্যে থাকে ইলেকট্রন 
আঘাতে তাহাদের নিজেদের ইলেক্ট্রন 
খসিয়া পাঁজটিভ আধান হয়। সেগুলি 
কাথোডের দিকে চাঁলতে থাকে। 
কাথোডটি যাঁদ সাঁছদ্র হয় তাহা হইলে 
তাহাদের কিছ; অংশ রন্ধপথে বাহিরে 
চলিয়া আসে । তখন তাহাদের পথে 
যুগপৎ বৈদ্যুতিক ও চৌম্বক ক্ষেন্রসৃ্টি 
করিলে তাহারা বিক্ষিপ্ত হইয়া আধ- 
বৃত্তের ( Parabola ) . আকারে 
ছড়াইয়া পড়ে । ইহাদের ফটোগ্রাফির 
' প্লেটের উপর দেখিলে যে চিত্র পাওয়া 
যায় তাহাতে প্রত্যেক প্রকার পরমাণুর 
জন্য ভিন্ন ভিন্ন অধিবৃত্ত পাওয়া যায়। 
ইহা হইতে ক্যাথোড রে-নলটির মধ্যে 
কি কি মৌল ছিল জানা যায় এবং 
তাহাদের ভর, কত তাহাও পরিচিত 
পরমাণুর অধিবৃত্তের সঙ্গে তুলনা 
করিলে বোঝা যায়। ইহাকে পাঁজাটভ 
রে বিশ্লেষণ ( Positive Ray 
nalysis ) বলে, এবং বহ7 মৌলের 
আইসোটোপ এই পদ্ধতিতে আবিষ্কৃত 
‘হইয়াছে । এই যন্নেরই উন্নত সংস্করণকে 
মাস. স্পেকটো-গ্রাফ (Mass 
Spectrograph ) বলে, উহা এখন 
রাসায়ানক বাঁক্ষণাগারের অপরিহার্য 
অঙ্গ হইয়া দাঁড়াইয়াছে। : 
পাঁজট্রন Positr০n  (পদার্থ-বিদ্যা ) 
পজিটিভ বিদ্যুৎ আধানের সর্বা- 
পেক্ষা ক্ষুদ্র আবভাজ্য কাঁণকা ৷ ইহা 


৩০৭ 


সর্বপ্রকারে ইলেকট্রনের অনুরূপ, কেবল: 
ইলেক্ট্রনের আধান নেগেটিভ আর 
পজিষ্রনের আধান: পাঁজাটভ |. ইহা 
বৃহত্তর জড় কণিকা হইতে উদ্ভূত হয়। 
ইলেকুট্রনের সহিত: যুক্ত হইলে দুই 
কাঁণকাই লোপ পাইয়া শান্তর: একক 
ফোটন রুপে পারবার্তত হয় । 
পটাশ Potash (রসায়ন-বিদ্যা ) 

পোটাসিয়াম কার্বনেটের প্রায়োগিক 
বা ব্যবসায়িক নাম । সংকেত K: 
5051 কাঠ প.ড়াইলে যে ছাই পাওয়া 
যায়, তাহার শতকরা প্রিশ' ভাগ এই 
লবণ । : ইহা উত্তম সার বলয়া গণ্য । 
পাঁকউপাইন porcupine শজারদ সন্ত 
(প্রাণ-বিদ্যা ) 

চতুষ্পদ প্রাণী. বিশেষ । ইহার 
শিরদাঁড়ার উপর পিঠ হইতে এক সারি 
কাঁটা বাহির হইয়া থাকে, সেগনীলকে 
ইহারা ইচ্ছামত খাড়া কাঁরতে পারে । 
এই কাঁটাগদুলিই এই প্রাণীর বৈশিষ্ট্য । 
কোন কোন প্রজাতিতে এই কাঁটাগদাল 
দৈর্ঘে প্রায় ১ ফুট হয়।  লেজেও কাঁটা 
জন্মায় এবং সেগ্াঁল খুব আলগা ভাবে 
লাগানো থাকে বলিয়া লেজ নাড়িলে 
দু-একটি খসিয়া পড়ে। 
পর্পজ 100700199  শ্ুশুক (প্রাণি 
বিদ্যা) : 
জলচর প্রাণী 'বিশেষ। ইহাদের 
পিঠের দিকটা হয় কালো নয়.গাঢ় ছাই 
রঙের, পেটের দিকটা সাদা । ইহারা 


বায়নতে নিঃশ্বাস নেয় বলিয়া কিছুক্ষণ 


অন্তর অন্তর জলের উপর ভাসিয়া 
উঠে। ইহাদের মাথা ও চোয়ালের চার্ব 


যন্ত-পাতি মস করার জন্য ব্যবহৃত 


৩০৮ বৈজ্ঞানিক অভিধান 


হয়। ডলঁফনের সমগোত্রীয়, কেবল 
মুখের গঠন ভিন্ন । 
পলেন 7০107 পরাগ [বাংলা ও হন্দী) 
( উদ্ভিদ-বিদ্যা ) 
- প্ঢ়ল্পের পৃংলিঙ্গ রুপ পরাগধানী 
(Anther )-তে প্রাপ্ত অত সক্ষ্য 
হল্‌দে রঙের রেণু । ইহা গর্ভকেশরে 
(পজ্পের স্ব্ীলিঙ্গ) সংযুক্ত হইলে উহার 
ডিম্ব নান্ত হইয়া বীজের উৎপত্তি হয়। 
. পাঁলনেসান pollination পরাগ যোগ 
হামা (উাদ্ভদ-বিদ্যা ) 

ফুলের গর্ভকেশরকে পরাগ দ্বারা 
িষেক। অনেক সময় গর্ভমুণ্ডে 
(50508 ) পরাগ আপাঁন লাগিয়া 
যায়। তাহাকে স্ব-নিষেক ( Self 
pollination) বলে। অন্য ক্ষেত্রে 
ফুলের উপর উপবিষ্ট মাছি, পাখা, 
প্তঙ্গ ইত্যাদির পায়ে লাগিয়া পরাগ 
রৈণন গভমুণ্ডে সপ্ারিত হয়। আবার 
কোন কোন ক্ষেত্রে পরাগ রেণু বায়ু বা 
' জল দ্বারা বাহিত হইয়াও ফুলের গর্ভ- 
কেশরে পৌছায় ৷ 
পাঁলনোময়াল 70157071191 ৰহু পদ 
[বাংলা ও হিন্দী ] (গাঁণত) 

যে রাশিতে যোগ-বিয়োগ চিহ্ন 
দ্বারা বিভন্ত দুয়ের অধিক পদ থাকে 
যেমন ৫+_ 26:_6 একাট বহ: পদ 
রাশি। 
পাঁলপ 7015, (প্রাঁণশীবদ্যা ) 

আঁভব্যান্তর পর্যায়ে খুব নিম্ন 
কোটির প্রাণী বিশেষ । ইহাদের মধ্যেই 


দেয়। কী 


পাঁলমার্চজ্‌ম 
বহুরূপতা [ বাংলা ও হিন্দী ] ( (১) 
রসায়ন (২) জাঁব-বিদ্যা ) 

(৯) একই যৌগের ভিন্ন ভিন্ন 
কেলাসের আকারে স্থিতি যেমন জৈব 
রাসায়নিক দ্রব হইতে মারাকিউীর 
আয়ডাইড যখন প্রথম কেলাসিত হয় 
তখন উহা বিষমাঁমতি ফলকের (Ortho- 
rhombic plates ) আকারে থাকে, 
রঙ হলদে, কিন্তু কিছুক্ষণ থাঁকিবার 
পর উহা আঁগ্নবর্ণ চতুর্মীত তন্বের 
( Tetragonal System ) অস্টতলকে 
( Octahedron) পাঁরণত হয় । 
মৌলদের বহুরুপতার ইংরাজী নাম 
Allotropy (আযালোট্রাপ )। 

(২) একই  প্রাতবেশে একই 
প্রজাতির ভিন্ন ভিন্ন রূপে অবস্থাত । 
প্রাণীলোকে িপালিকার শ্রমিক ও 
সৈনিক রূপ ইহার উদাহরণ । 
পাঁলমাঁরজেসান polymerisation 
অনুভব ( রসায়ন-বিদ্য। ) 

যে রাসায়ানক 'বক্রিয়ায় ক্ষুদ্র 
অণুকে লইয়া এমন বৃহৎ অণুগঠন করা 
হয় যাহার শতকরা সংযুতি ( Percen- 


‘tage Composition ) ক্ষুদ্র অণুর 


সমান এবং আণবিক ভার উহার, 
আণাবিক ভারের কয়েক গুণ । বর্তমানে 
প্লাস্টিক শিল্পে এই প্রক্রিয়ার ব্যাপক 
দাঁড়াইয়াছে ৷ বৃহৎ অণুগহ্রীলকে হাই- 
পালমার ( High-polymer ) বলে, 
যথা এঁথলিন গ্যাসকে অন;ুঘটকের' 
সাহায্যে শৃঙ্খলাকারে গাঁথিয়া পলিথিন 
( Polythene ) তৈয়ারী করা | এই 


polymorphism: 


বৈজ্ঞানিক অভিধান 


‘পদ্ধতিকে দুই প্রধান ভাগে ভাগ করা 
হয়, (১) যোগ (২) ঘনীভবন। প্রথম 
ভাগে দ্র অণু ও বৃহৎ অণুর সংষূতি 
সমান থাকে কিন্তু দ্বিতীয় প্রকারে 
উপাদানগুলি হইতে অন্য যৌগের 
কয়েক অণু (সাধারণতঃ জল ) বাহির 
হইয়া যায় ।.. নাইলন এই ভাগে পড়ে ৷ 
প্যাঁকডার্ম pachyderm আলক্নলীয় 
সাথী (প্রাণ-বিদ্যা ) 


পুরু চামড়া বিশিষ্ট জন্তু যথা হস্ত, 
গণ্ডার ইত্যাদি । ইহা সাহিত্যে ব্যবহৃত 
শব্দ, কোন বৈজ্ঞানিক শ্রেণী বিভাগের 
সূচক নহে। 
প্যাথলাঁজ 20801019£5 হীযা-নিষ়াল 
€ চাকৎসাশীবদ্যা ), 

রোগের ও রোগজনিত দেহে যে 
সমস্ত বিকাতি ঘটে তাহার চর্চা চিকিৎসা 
বিজ্ঞানের যে শাখার বিষয়। রন্তু 
চলাচল বন্ধ হওয়া, প্রদাহ, কোন প্রত্যঙ্গ 
শুকাইয়া যাওয়া, অবদ, এই সমস্তও 
এই শাস্ত্রের বিষয় । 
প্যানক্রয়াস pancreas  আগন্যাশয় 
[ বাংলা ও হিন্দী] ( শারাঁরবত্ত ) 
| পাকস্থলীর নিকটে অবস্থিত গ্রন্থি । 

“এক প্রকার পাচক রস ইহা হইতে 
“নিঃসৃত হইয়া অন্বে পড়ে । এই রসে 
ট্রিপাঁসন, আযামিলেজ, লিপেজ প্রভৃতি 
এনজাইম থাকে । এইগনীল ভুক্ত 
দ্রব্যকে পরিপাক করিয়া দেহে শোষণের 
জন্য উপযুন্ত করিয়া তোলে। ইহা 
‘হরমোন থাকে, যাহার অপ্রাচ্র্য ঘাটলে 
হধমেহ ( Diabetes ) রোগ হয় । 


৩০৯ 


প্যারাথাইরয়েড parathyroid নহানভ 
সল্যি (শারীরবৃত্ত) 

থাইরয়েড গ্রা্হর পিছনের দিকে 
দুপাশে দুটি করিয়া লালচে বাদামী 
রঙের ক্ষুদ্র গ্রান্ছি। ইহাদের ক্ষরিত 
পারমাণ নিয়ান্রিত হয়, এই জন্য ইহার 
ক্ষরণের মান্রাধিক্য বা মান্রাজ্পতা দুই-ই 
নানা রোগের কারণ হয় । _ 
প্যারানইয়া 7)87871018 ভ্রম-বাতুলতা 
অনিল (মনো-বিদ্যা ) 

মনের অশান্ত অবস্থা । সন্দেহ, 
হিংসা, লোকে ভাল ব্যবহার কারিতেছে 
না বা অত্যাচার কারিতেছে সর্বদা এই" 
রুপ বোধ । ইহার লক্ষণ প:রাতন হইলে 
এই অবস্থার প্রাতকারকঞ্জে আক্রান্ত 
লোকের নিজেকে খুব বড় বলিয়া ধারণা 
হয় এবং তাহার কার্যকলাপ অন্যের 
বিপদের কারণ হইয়া দাঁড়ায় বর্তমানে 
মনো-বিকলন দ্বারা এই অবস্থার 
উপশমের চেষ্টা করা হয়। 
প্যারাফন্‌স্‌ paraffins (রসায়ন- 
বিদ্যা ) 

এক শ্রেণীর বর্ণহীন কার্বন ওহাই- 
ড্রোজেনের যৌগ বা হাইড্রো কার্বন 
( Hydro carbon ), ইহাদের সামান্য . 
সংকেত C॥ 775%+5""নৈসার্গক গ্যাস 
ও খনিজ তৈলের প্রধান উপাদান ও 
পেট্রোলিয়াম নামক খাঁনজ তৈলের 
অন্তর্ধূম পাতন দ্বারা ইহাদের অনেক- 
গুলি প্রদ্তুত হয় । 
প্যারাবোলা parabola 
ঘংতন্স (গাঁণত ) 

শঙ্কুকে (০০০6) তাহার ঢালু 


আঁধবত্ত 


৩১০ 


যে বন্ররোখক তল পাওয়া যায় । ইহার. 
পারিধির উপর প্রত্যেকটি বন্দু একটি 
'নার্দিষ্ট বিন্দ: ও একটি নিদিষ্ট সরল- 
রেখা হইতে সমদরবতাঁ। কোন কিছু 
বদ্তুকে ভূপন্ঠেহইতে উপর দিকে ছণযীড়য়া 
দিলে তাহার গাঁতপথ অধিকৃত্তাকার |. 


বৈজ্ঞানিক অভিধান 


logram' of forces বল-সামান্তারক- 
নন্য-ঘমালং-দনুমূস (গণিত) 
কোন বিন্দুতে যুগপৎ দুইটি বল? 
প্রবনন্ত হইলে, বল দুইটির দিক্‌ ও 
পাঁরমাপ দুইটি সরল রেখা দ্বারা ব্যক্ত 
সমান্তরাল রেখা টানিলেবল সামান্তারক 


EARTH IN DECEMBER 


টি APPARENT 
88৮ ৪০510450558 ১ 
[1 
i [] 7৯ / 
1১11 LUT 
5) 3! 
1 ১০7 
1 / লি 
¥ 4 A 
1,171 UAL DISTANT STAR 
Ed erosion: OF STAR 
EABTEIN eI 
JANUARY 


খত; ভেদে পৃথিবীর অবস্থান পাঁরবর্ত'ন দ্বারা তারকার লদ্বন প্রকট লওয়া। 


প্যারাল্যাক্‌স 79874119%. লম্বন [ বাংলা 
"ও হিন্দী ] (জ্যোতিষ-বিদ্যা ) 
নিরাক্ষকের অবস্থিতির পারবর্তন 
ঘটিলে দ্ট বস্তুর যে কৌণিক ভ্রংশ 
ঘটে। জ্যোতিষে জ্যোতিত্কের এই ভ্রংশ 
নির্ধারণ করিয়া পাঁধবা হইতে তাহাদের 
দুরত্ব হিসাব করা হয় । 
প্যারালাসস paralysis পক্ষাঘাত 
[ বাংলা ও হিন্দী ] (শারীরব্ত্ত) 
পেশীর দৌর্বলাজানত তঙগপ্রতাঙ 
চালনা করিতে অক্ষমতা । এচ্ছিক পেশী 
ও অনৈচ্ছিক পেশী দুই-ই আক্রান্ত 
হইতে পারে । ইহা কোন রোগ নয়, 
রোগের বা আঘাতের লক্ষণ মান্র। 


পাওয়া যায়। এ দুইটি বল প্রয়োগের 
লব্ধ দ্বারা বিন্দুটি সামান্তারকের 
কর্ণ ধাঁরয়া চলবে । 

প্যারাসাইট 1%85169 পরজশীবা [বাংলা 
ও হিন্দী ](জীব-বিদ্যা ) 

খাদ্যের জন্য: যে জীব নিভ'র করিয়া 
থাকে। উদ্ভিদ জগতের পরজাবীর 
মধ্যে ব্যাকৃটিরিয়া, ছত্রাক ইত্যাদি 
সুপরিচিত উদাহরণ । আর প্রাণীদের 
মধ্যে অন্স্থ ক্রামিরা প্রকৃষ্ট, দক্টান্ত। 
রোগ বাঁলয়া গণ্য হয় এবংইহাদের জন্য 
কি উদ্ভিদ কি প্রাণী উভয়েরই. অন্রেরু- 
ক্ষাত হয় | 


বৈজ্ঞানিক অভিধান : ৩১৯ 


প্যারোটিড প্ল্যান্ড parotid gland 
প্যারাটড গ্রা্ছি বাংলা ও হিন্দী ] 
(শারীরবৃত্ত ) 
অবাস্থত নালীযান্ত গ্রান্হ। ইহা হইতে 
মুখে লালা সঞ্চার হয়। এই প্রকার 
আরও দুই জোড়া লালা গ্রন্হি আছে। 
যে নালী দ্বারা ইহার ক্ষরণ মুখে পড়ে 
তাহাকে প্টেন্সেনের নালা (Stensen’s 
duct ) বলে । ইহার স্ফীতি বা প্রদাহ 
হইলে যে রোগ হয় তাহাকে মাম্প্‌স 
(Mumps) বলে, চলতি কথায় গালগলা 
ফোলা । 
প্যালাডিয়াম palladium (রসায়ন- 
বিদ্যা)! 

প্ল্যাটনাম গোষ্ঠীর ধাতব মৌল। 
চিহ্ন Pd, পরমাণু অক ৪৬, পরমাণদু- 
ভার ১০৬৪, গলনাঙ্ক ১৫৫৫" সেঃ 
স্ফুটনাঙ্ক ২২০০" সেঃ, আপেক্ষিক 
গুরুত্ব প্রায় ১১৬, কাঠিন্য ৪৮1 
স্বর্ণের সহিত ইহার সংকরপ্ল্যাটনামের 
বদলে বাঁক্ষণাগারে ব্যবহার হয় । এই 
ধাতুর বৈশিষ্ট্য এই যে খুব মাহ গড়া 
অবস্থায় নিজ আয়তনের এক হাজার 
হইতে তিন হাজার গণ আয়তনের হাই- 
ড্রোজেন গ্যাস.শোষণ করিতে পারে ও 
১০০" সেঃ উষ্ণতা পর্যন্ত তাহা ধারয়া 
রাখিতে পারে । এই হাইড্রোজেন 
জায়মান (৫5০5) হাইড্রোজেনের 
মতই সক্রিয় । এর?প কতকগুলি প্রমাণ 
পাওয়া যায়, যাহাতে মনে হয় যে ইহা 


. হাইড্রোজেনের সহিত সংকর উৎপন্ন 


করে ॥ ইহা অনুরূপ ভাবে আযাসাটিলন 
গ্যাসও শোষণ করে। ইহা নানা 


রাসায়নিক বিক্রিয়াতে . অনুঘটকের 
কাজ করে। : 
প্যালাস ৭95 (জ্যোতিষ-বিদ্যা ) 
মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যে 
ভ্রাম্যমাণ গ্রহাণুপঢঞ্জের অন্যতম গ্রহাণু 
ইহার ব্যাস মাত্র ১৭২ মাইল এবং 
সূর্যকে একবার পরিক্রমা করিতে ৪'৬ 
বৎসর লাগে । র 
প্যালিঅন্টলাঁজ palacontology প্রতন 
জন্বাবদ্যা জীলাহন নিন্নাল (ভূ-বিদ্যা) 


পৃথবীর আদিম যুগের অধুনা” 
বিলুপ্ত 'জীবগণ, যাহাদের আগ্িত্বের 
কথা তাহাদের জীবাশ্ম দ্বারা জানা যায় 
তাহাদের সম্বন্ধে ভূ-বিদ্যার এই শাখায় 
চর্চা করা হয় । জীবাশম সম্বন্ধীয় জ্ঞান 
আভিব্যক্তিবাদের সমর্থনে অনেক প্রমাণ 
উপস্থিত করিয়াছে । এই শাখার 
গবেষণালব্ধ ফলে, ভূ-বিদ্যায় যে গ্তর 
বিভাগ ( Stratigraphy ) করা হয়, 
তাহার মান্র তিনটি ভ্ভরে জীবের অস্তিত্বের . 
কথা প্রমাণিত হইগ্লাছে। উহারা যথা- 
ক্রমে পুরা জীবীয় (7১818০০2০1০), 
মধ্যজীবীয় (১০১০2০1০) ও. নবজীবায় 
(Cainozic ) | ইহার আগের দই 
যুগ পথবীর বয়সের তিনচতুর্াংশে, 
আলাজ ছাড়া আর কোন জীবের 
অস্তিত্বের লক্ষণ দেখা যায় না। 
প্যালওজো দিক 7১919902010 পুরা" 
জীবায় ঘু়াজীনন্ধ ( ভ্‌-বিদ্যা ) 

যে আঁধকল্পে প্রথম জীবিত বস্তুর 
অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। ইহা 


প্রায় ৫২ কোটি বৎসর পূর্বে আরম্ভ ও 
ইহার স্থিতিকাল প্রায় ৩৪ কোট বংসর। 


৩১২ বৈজ্ঞানিক অভিধান 


ইহার মাঝামাঝি পর্যন্ত পৃথিবীতে 
জলচর প্রাণীর প্রাধান্য ছিল, পরে স্থলচর 
প্রাণীদের আবিভবি হয়। এই. যুগের 
শেষের দিকে প্রাকৃতিক বিপর্যয়ে 
হিমালয়, আল্পস প্রভৃতি সড-উচ্চ পর্বত 
শ্রেণীর উৎপত্তি হয় । এই অধিকল্পকে 
কতিপয় কল্পে ভাগ করা হয় (১) 
ক্যাম্‌ব্রিয়ান ( Cambrian) (২) 
অর্ডাভসিয়ান ( Ordovician ) (৩) 
সিলদারয়ান ( Silurian ) (8) ডেভো- 
নিয়ান ( Devonian ) (৫) কাবশন- 
ফেরাস ( Carboniferous ) es (৬) 
পেমি'য়ান ( Permian ) | 
গ্যালিওালাঁথক Palaeolithic 
ঘুহাপাসাগিন্কা (নৃতত্ব ) 

মানব জাতির আদিম যুগ । সে 
সময় তাহারা শর পাথরের টুকরাকে 
অস্ত রুপে ব্যবহার করিতে পারিত। 
এই পাথরের টুকরার ব্যবহারই বর্তমান 
মানবসভ্যতার ভিত্তি কেননা তাহার 


হিসাবে ব্যবহার করে নাই। ইহাই 
মানব জাতিকে অন্য সকল প্রাণীর উপর 
প্রাধান্য লাভ করার সুযোগ দেয় ॥ এই 
হিসাবে এই পাথরের টুকরাগুলি 
বর্তমান পারমাণাবক বোমার অপেক্ষাও 
যগান্তকারা অস্ত্র বলা চলে। পরে 


'হইল। পারা প্রস্তর যুগ ভৌগোলিক 
মহা হিম যুগের ( Great Ice ৪৪০) 
সমসামায়ক। 
পাই ? ( গণিত ) 

গ্রীক বর্ণমালার যোড়শ বর্ণ। 
বাশষ্টা্থে ইহা গণিতে বৃত্তের পারধির 
সহিত তাহার ব্যাসের অনুপাতের 
প্রতীক রুপে ব্যবহার করা হয়। ইহা 
একাটি অমেয় সংখ্যা ( Incommen- 
surable ), অথাৎ ইহার সম্পূর্ণ মান 
কোন একটি বা একাধিক সংখ্যা “দ্বারা 
প্রকাশ করা যায় না, যদিও কাছাকাছি 
যাওয়া যায়। মোটামুটি হিসাবে ইহার 
মান ৩ঈ বা৩'১৪২। উনবিংশ শতাব্দীর 
মধ্যভাগে এক গাণিতিক ইহার মান 
সাত শত দশমিক স্থান অবাধ নির্ণয় 
করিয়াছিলেন। বর্তমান যুগের কম 
পিউটার যন্দে ইহার মান দুহাজার 
দশমিক স্থান অবধি নির্ণয় করা সম্ভব 
হইয়াছে । শুধু -জ্যামিতিতে নয়, 
গণিতের অনেক উচ্চ শাখায় ইহার 
ব্যবহার প্রয়োজন হয় । 
পাইয়েজো ইলেকা্রিসাটি piezo- 
electricity হান-নিত্ (পদার্থ- 
বিদ্যা) 


যে প্রক্রিয়ায় কোন কোন স্ফটিক : 


বা কেলাস (যথা রোসেল লবণ, 
Rochelle Salt )-কে যান্ৰিক পাঁড়নে 
আনিলে বিদযচ্চালক বলের সৃষ্টি হয়। 
গ্রামোফোনের পিকআপ যন্বে এই 
ধরনের স্ফটিক ব্যবহৃত হয়, রেকডে'র 
উপর দিয়া পিন চালবার সময় যে কম্পন 
হয় তাহা হইতেই বিদচ্চালক বল 
(৪. M. F.) উৎপন্ন হয় এবং তাহাকে 


বৈজ্ঞানিক অভিধান 


বর্ধিত ( Amplify ) করিয়া শ্রাব্য করা 
পাইথন 75৮1০ অজগর [বাংলা ও 
হিন্দী ] (প্রাণি-বিদ্যা ) 

খুব বৃহদাকার সাপ বিশেষ ৷ বিষ 
হীন। ইহারা সবসুদ্ধ শিকারকে 
গিয়া ফেলিয়া ক্রমশঃ বহু দিন ধাঁরয়া 
পরিপাক করে। 
পাইয়োরয়া pyorrhoea  নাহুহিতরা 
( চাঁকৎসাশীবদ্যা ) 

দন্তরোগ বিশেষ ৷ ইহাতে মাড়িতে 
ক্ষত ও পজ হয়, দাঁত ক্রমশঃ আলগা 
‘হয় ও পড়িয়া যায়। অনেক সময় দন্ত- 
নিঃসৃত গজ খাদ্যের সঙ্গে 'াশয়া 
অজীর্ণতা ইত্যাদি উদরের রোগের সৃষ্টি 
করে। 
শাইরেথতাম pyrethrum ( উদ্ভিদ- 
বিদ্যা) - 

ক্রিসানথেমাম গণের কয়েক শ্রেণীর 
বৃক্ষের ফুল। সাধারণতঃ জাপান 
কেনিয়া ও ইউরোপের ডালমাটিয়া 
অঞ্চলে জন্মে । এই ফুলগুলি শুকাইয়া 
তাহার নিষসি কীটনাশক হিসাবে 
ব্যবহৃত হয় । 'ডাঁডটি ইত্যাদি আবি- 
কারের আগে ইহা বহ:-ব্যবহৃত ছিল। 
কিন্তু এখনও এক বিষয়ে ডিডিটি 
অপেক্ষা শ্রেষ্ঠ, ইহা ছড়াইলেই তৎক্ষণাৎ 
মশা, মাছি ইত্যাদি প্রাণী হয় মায়া 
“যায় বা অবশ হয় 
পাউন্ডাল poundal ( পদার্থ-বিদ্যা ) 

ইংরাজী ভাষাভাষী দেশে প্রচলত 


বলের ( Force ) একক । এক পাউন্ড 


ওজনের কোন বস্তুকে প্রতি সেকেন্ডে 
৯ ফুট ত্বরণ সৃষ্টি করিতে হইলে যে 


৩১৩ 


পরিমাণ বলের প্রয়োজন হয় তাহার এই / 
আখ্যা । বৈজ্ঞানিক সি-জি-এস তন্বে 
বলের. একক এক ডাইনের ইহা প্রায় 
১৩৮২৫ গুণ । 
পাডাঁল Pauli, Wolfgang . (১৯০০- 
৯৯৫৮), 
অস্ট্রীয় পদার্থবিজ্ঞানী, ভিয়েনায় 

জন্ম। বর্তমান কোয়ান্টাম তত্ত্বের 
ব্যাখ্যায় তিনি বিশেষ পারদ্শা ছিলেন। 
তাঁহার প্রণীত এক্সক্রুসান তন্বর 
(Exclusion principle) মর্ম এই যে 
কোন দুটি ইলেকট্রন পরমাণুর মধ্যে 
একই কক্ষে থাকিতে পারে না, অর্থাৎ 
পরমাণুর কোন দাটি ইলেকট্রনের 
অভিন্ন কোয়াণ্টাম সংখ্যা থাকতে 
পারেনা। এই তত্ব মৌলদের পরায় 
সারণীর (Periodical table) ভৌত 
ব্যাখ্যার মূল ভিত্তি। তিনিই প্রথম 
নিউট্রিনোর অস্তিত্বের কথা বিজ্ঞানী 
সমাজে উপস্থিত করেন। তিনি ১৯৪৫ 
সালে নোবেল পুরস্কার পান। 
পাউীলং Pauling, Linus (১৯০১-) 

আমোরিকান রসায়নাবদ। রাসায়নিক 
বন্ধন (Chemical bond), কেলাসতত্ব . 
(Crystallography), পাঁরসাংখ্যনীয় 
বলবিদ্যা (Statistical Mechanics) 
ইত্যাদি তাঁহার গবেষণার ক্ষেত্র । ১৯৩২ 
সালে তান নাক্য় গ্যাসেদের 
পারমাণবিক ইলেকট্রন গোলকগ্ুুলি 
সম্বন্ধে হিসাব করিয়া ভাবষ্যদ্বাণী 
করেন যে ভারী পরমাণুর নিচ্ররয 
গ্যাসেদের নাক্কিয়তা ঘোচানঅপেক্ষাকৃত 
সহজসাধ্য ব্যাপার। তাঁহার এই ভাঁবষ্য- 
দ্বাণী৩০বছর পরে জেনন ফ্লোরাইভযৌগ 


৩১৪ 


প্রস্তুত করিয়া সফল হয়। যে ইলেক্‌- 
ট্টনের মাধ্যমে রাসায়নিক বন্ধন কার্য 
করা হয় তাহাকে তিনি অনুনাদের 
( Resonance ) মত বলিয়া ব্যাখ্যা 
করেন । ইহা এখন অনেক রসায়ন- 
বিদই স্বীকার করেন। ইহা ছাড়া 
তিনি প্রোটিনদের সংযুতি সম্বন্ধে 
' মূল্যবান গবেষণা করিয়াছেন । প্রাণ- 
. রসায়নে ( Biochemistry ) তাঁহার 
অনেক গনরুত্বপূর্ণ গবেষণা আছে। 
১৯৫৪ সালে তান তাঁহার রাসায়নিক 
গবেষণার জন্য নোবেল প.রসকার পান। 
ইতিমধ্যে (তান পারমাণবিক বোমার 
বেশী প্রয়োগ মানবজাতির ভবিষ্যতের 
পক্ষে অত্যন্ত ক্ষতিকর বিবেচনা করিয়া 
শান্তিবাদ. প্রচারে এবং পারমাণবিক 
. অস্ত্র নিমণি বন্ধ করার জন্য সক্রিয় 
ভাবে প্রচারকার্ষে মনোযোগ দেন। 
তাঁহার এই: শান্তি প্রচেষ্টার পুরস্কার 
.. স্বরূপ ১৯৬৩ সালে তাঁহাকে শান্তির 
জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় । 
ইহার আগে ম্যাডাম. কুঁর ছাড়া আর 
কেহ দুইবার নোবেল পুরদ্কার পান 
নাই ৷ 
পাওয়ার power ক্ষমতা [বাংলা ও 
হিন্দী] (পদার্থবিদ্যা ) 

যন্ত্র সকলের কার্য করিবার হার । 
. প্রীতি সেকেন্ডে এক ফুট পাউন্ড বা ১ 
অর্গ কাজ করিতে পারিলে, সেই যন্রের 
এক একক ক্ষমতা আছে বলা হয়। 
প্রয়োগশিল্ে ক্ষমতার এক সুপরিচিত 
একক অশ্বশক্তি ( Horse power ); 
ইহা মিনিটে ৩৩,০০০ ফুট পাউন্ডের 
সমান অর্থাৎ সেকেন্ডে ৫৫০ ফুট 


বৈজ্ঞানিক অভিধান 


পাউন্ড । মেট্রিক পদ্ধাততে ক্ষমতার 
একক ওয়াট, উহা প্রাত সেকেন্ডে ১ 
জুল বা ১০? অর্গের কাজের সমান । 
অতএব এক অমবশান্ত ৭৪৬ ওয়াটের 
সমান। 
পাওয়েল Powell, Cecil Frank 
( ১৯০৩-১৯৬৯ ) 

ব্রিটিশ পদার্থাবদ: ৷ পারমাণাবক 
বিভাজনে ও মহাজাগতিক রাশ্মিতে 
( Cosmic rays ) যে সব 'বিকীরণ 
থাকে তাহাদের গাঁতপথ সাধারণ ফটো- 
গ্রাফর ফলকে বা ফিলমে ধাঁরবার পন্হা 
উদ্ভাবন করার জন্য বিশ্বাবখ্যাত । 
১৯৪৭ সালে এই প্রক্রিয়ায় তিনি মহা- 
জাগাঁতিক রশ্মিতে “পাই মেসন” নামে 
এক নূতন কণিকা আঁবদ্কার করেন, 
ইহার ভর ইলেকট্রনের ২৭৩ গুণ । 
১৯৫০ সালে তান নোবেল পুরস্কার, 
পান। 
পান্না! Emerald (খানজ-বিদ্যা ) 

জনপ্রিয় সবুজ রঙের মণি৷ 
উপাদান, আযালুমিনিয়াম, বোরলিয়াম 
ও সিাঁলকন ৷ আপেক্ষক গুরুত্ব 27, 
আলোক প্রাতস্রণ 1-57, কাঠিন্য 8 । 
পাফ্‌ আযডার puff adder (প্রাণ- 
বিদ্যা) 


আফ্রিকার এক বিষধর সর্প ৷ বিরক্ত 
হইলে দেহের পুরোভাগ ফুলায় বলিয়া 
ইহার এই নাম। দৈর্ঘো চার পাঁচ ফুট: 
পর্যন্ত হয়, এবং মানুষের হাতের মত 
মোটা হয়। ইহারা মাথাটি বাহিরে 
রাখিয়া বাকী দেহটা বালিতে জ্ববাইয়া 
পড়িয়া থাকে। আফ্রিকার আদিম 


বৈজ্ঞানিক অভিধান 


অধিবাসীরা ইহাদের বিষে তীরের ফলা 
বিষান্ত করিয়া লইত ৷ 
পাভলভ Pavlov Ivan Petrovitch 
(১৮৪৯-১৯৩৭ ) 

রুশ শারীর-বিজ্ঞানী ৷ তান উন- 
বিংশ শতাব্দীর শেষভাগে পরীক্ষা দ্বারা 
প্রমাণ করেন যে কুকুরের 'জিহবায় 
খাবার  ঠেকালেই পাকস্থলীতে পাক 
রসের ( Gastric juice ) ক্ষরণ হয় । 
জিহবা হইতে খাদ্য উদরে নাপেশীছিলেও 
রস ক্ষরণ বন্ধহয় না। কিন্তু যে নাভাঁট 
করোটির সহিত পৌম্টিক  নালীর 
( Alimentary canal ) যোগাযোগ 
করে তাহা যদি কাটিয়া দেওয়া হয় 
তাহা হইলে আর পাকরস ক্ষরণ হয় না, 
খাবার দিলেও নয়৷ পরিপাক ক্রিয়ার 
সঙ্গত এবং সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়ার 
জন্য ১৯০৪ সালে তাঁহাকে নোবেল 
পঢুরস্কার দেওয়া হয় । কিন্তু এহরলিখ 
ও আইনস্টাইনের মত তিনি যে কারের 
জন্য নোবেল পরস্কার পাইয়াছিলেন 
তাহা ছাড়িয়া দিয়া অন্য ক্ষেত্রে যে কাজ 
বেশী। মনোবিদ্যায় সাপেক্ষ পরিবর্তের 
( Conditioned reflex) মাধ্যমে 
মান্ভচ্কের ক্রিয়ার বাঁক্ষণাগারে তাঁহার 
পরাক্ষা প্রায়োগক মনোবিদ্যায় 
যুগান্তকারী অবদান ৷ খাদ্য দেখলেই 
কুকুরের জিহবায় জল আসে । খাদ্যের 
" সঙ্গে নানা বস্তুর অনুষঙ্গ ( Ass0ci- 
86০.) কাঁরয়া তিনি দেখান যে খাদ্য 
ছাড়াও অনুষঙ্গ হইতেও লালা ক্ষরণ 
হইতেছে এই ভাবে তিনি বর্তমান 
চেণ্টতবাদ ( Behaviourism ) ও 


৩১৫ 


ফলিত মনোবিজ্ঞানের ভিত্তি 
করেন। 
পার্গোঁটভূস purgativres  রেচক 
[বাংলা ও হিন্দী ] (চাকংসা-বিদ্যা ) 

যে সকল ওষধ সেবনে মলাশয়ে জমা: 
মল দান্ত হইয়া দেহ হইতে নিষ্কান্ত 
হয়। চলতি ভাষায় ইহাদের নাম 
জোলাপ। ইহাদের মধ্যে এক শ্রেণী" 
যেমন বেল, আটার ভুষি, ইসবগনল 
খাদ্যের বর্জ্য বন্তুর আয়তন বাড়াইয়া 
উহার নৈসার্গক_ বিরেচন প্রবণতায় 
সহায়তা করে! দ্বিতীয় শ্রেণী যেমন: 
রেডীর তেল, অন্বের গানন্থ কোষ- 
গীলকে উত্ত্যন্ত করে এবং উত্ত্যন্তকারী 
পদার্থ যতক্ষণ না অল্প হইতে সম্গর্ণ 
রূপে নিঃসৃত হয় ততক্ষণ দান্ত বন্ধ হয় 
না। তৃতীয় শ্রেণী কয়েক প্রকার লবণ 
যাহারা অন্তে তরল পদার্থের আধিক্য 
সৃষ্টি করিয়া বিরেচনে সহায়তা করে । 
পার্থে নো জেনোঁসন partheno genesis 
অপ:ংজান অনিমন্দ সলল (জীব- 
বিদ্যা) ) এ 

নিষেক ( Fertilization ) ব্যাতি-- 
রেকে ভিম্ব হইতে ভূণের উৎপত্তি । 
কয়েক প্রকার কাঁটের মধ্যে ইহা দেখা 
যায়, যেমন দেওয়ালী পোকা ( Green 
1) প:ংসংসর্গ“ ব্যতীতই কয়েক পুরুষ 
বংশ বৃদ্ধি করিতে পারে । মৌমাছিদের' 
মধ্যে মধুপও (01০2০) আনিষিন্ত ডিম 
হইতে জন্মলাভ করে। উদ্ভিদ: 
জগতেও ইহার দক্টান্ত আছে । 
পারম্যাঙ্জানেট permanganate. 
(রসায়নশীবদ্যা ) 

পোটাসিয়াম পারম্যাঙ্গানেট নামক: 


"৩১৬ 


লবণের প্রায়োগিক নাম ৷ ইহা প্রায় 
কালো 'চক্‌চকে কেলাসের আকারে 
পাওয়া যায় । জলে গঢ়ললে ঘোর 
‘বেগুনী রঙের দ্বব পাওয়া যায়। ইহা 
জারক হিসাবে ব্যবহৃত হয়; লঘযু দ্রব 
বাঁজনাশক হিসাবে ব্যবহৃত হয়, বিশেষ 
HE ও শোধনে। 
permeability 
(পদার্থ 


কোন চৌম্বক ক্ষেত্রে অবাস্থিত বস্তুর 
ভিতরে যতখানি চৌম্বক মান্রার আবেশ 
হয় তাহার সাঁহত চৌম্বক ক্ষেত্রের মান্নার 
অনুপাত । ইহা সাধারণতঃ গ্রীক অক্ষর 
/ ( মিউ) দ্বারা প্রকাশ করা হয় । 
-গার্সেক 189০০ (জ্যোতিষ-বিদ্যা ) 

মহাশন্ের দুরত্ব পাঁরমাপক একক + 
ইহা এক সেকেন্ডে লদ্বনের (Parallax) 
সমান, অথাৎ ৩'২৬ আলোক বর্ষ । 
“পার্সেল Purcell, Edward M 


+ ১১৯১২ 


টি, 0 


আমোরকার যযুন্তরাষ্ট্রের অঙ্গরাজ্টর 
ইিনোয়ার একটি ছোট শহরে জন্ম, 


বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট পান এবং 
পরে হাভার্ডে গবেষণারত। পারমাণাঁবক 
“নিউক্লিয়াসের চৌম্বক ক্ষেত্রে আচরণ 
সম্বন্ধে গবেষণা এবং বিশেষভাবে 
“নিউক্লিয়াসের অননাদ সপ গডণা- 
“গণ পরাক্ষার জন্য ১৯৫২ সালে 


' স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফোলক্স 


রচের সাহত যুগ্মভাবে ১১৫২ সালের 
পদার্থাবদ্যায় নোবেল পঢ়রুকার 
পান। 


বৈজ্ঞানিক, অভিধান 


পার্সাল প্রেসার ল 1a of partial 
pressure অংশ প্রেষসত্র জাহীন্ধ হান 
লিমন ( পদার্থ-বিদ্যা ) 

যাঁদ পরস্পর রাসায়ানক ভাবে 
উদাসীন কয়েকটি গ্যাস মিশ্রিত থাকে, 
তাহা হইলে আধারের উপর এ মিশ্রণের 
চাপ, এ আধারে গ্যাসগযীল যদ স্বতন্ত্র 
ভাবে আবদ্ধ থাঁকত তাহা হইলে তাহার 
উপর যে চাপ পড়ত তাহারই সমান্ট। 
এই সূত্র শহদ্ধ গ্যাস মিশ্রণ সম্বন্ধেই 
সম্পূর্ণ রূপে খাটে । ইহা প্রথম ডালটন 
কর্তৃক প্রস্তাবিত হয় । 
পারসেপসান perception প্রত্যক্ষ 
[বাংলা ও হিন্দী ] ( মনো-বিদ্যা ) 

ইহাকে কখনও কখনও সংবেদন 
(Sensation) ও আভজ্ঞতার ( Expe- 
rience ) মিশ্রণ বলা হয় । একাট 
1শশন প্রথম একটি বাড়ী দেখিতে পাইল, 
উহার অক্ষিপটে শুধু একটা ছাপই 
পাঁড়বে। কিন্তু তাহার যাঁদ আরও 
পাঁচটা বাড়ী সম্বন্ধে পূর্ব অভিজ্ঞতা 
থাকে তবেই সে বাড়ীটির বর্ণ, আকার 
ইত্যাদি দ্বারা তাহাকে অন্য বাড়া 
হইতে পৃথক কাঁরতে পারিবে অর্থাৎ 
উহাকে যথার্থ প্রত্যক্ষ. করিতে পারিবে । 
পাল্‌স 78159 নাড়ী [বাংলা ও হিন্দী] 
(শারীর-বৃত্ত) 

হদ্‌যন্ম্ের প্রসারণ ও সংকোচন 
জানত রন্ত-প্রবাহের ঘাত-প্রাতঘাত সমস্ত 
ধমনীতে প্রাতকলিত হয়। যেখানে 
কোন ধমনী অস্থির উপর দিয়া গিয়াছে, 
যেমন কাঁব্জ ও চিবুক, সেখানে এ 
তরঙ্গাঘাত বাহির হইতে অনুভব করা 

»  তাহাকেই নাড়ী বলে? ইহা 


' বৈজ্ঞানিক অভিধান 


হইতে মানুষের শরীরের অবস্থা অনুমান 
করার ব্যবস্থা অতি প্রাচীনকাল হইতে 
চিকিংসকগণ করিয়া. আঁসিতেছেন। 
আয়ুর্বেদ শাম্ত্রমতে শুধু ইহার গতি- 
প্রকৃতি অনুধাবন করিয়াই দেহের সকল 
অংশের রোগের অবস্থার কথা জানা 
যায়। সাধারণ রোগশুন্য অবস্থায় প্রতি 
মিনিটে ষাট হইতে আশিবার এই ঘাত 
হয়। শিশুদের বেলায় কিছু বেশী । 
পালমোটর 17001719698  ( চিকংসা- 
বিদ্যা) 

শ্বাসরোধ হইলে *বাস-্র*বাসের 
ক্রিয়ার পুনরূজ্জীবনের জন্য যান্ত্রিক 
ব্যবস্থা । ইহাতে পাম্প্‌ করিয়া অক্‌- 
সিজেন মিশ্রিত বায়ু ফুসফুসে ঢুকাইয়া 
দিয়া আবার তাহাকে কৃত্রিম উপায়ে 
বাহির কারবার ধন্ থাকে । এই রূপ 
নিয়মিত তালে করিতে থাকিলে ক্রমে 
*রাস-প্র“্বাস স্বাভাবিক ভাবে চলিতে 
থাকে। অগ্নিনিবপিক দলের এইরূপ 
. একটি যন্ অপারহার্য সরঞ্জাম হওয়া 
উচিত। 
পাস্‌কাল Pascal, Blaise ( ১৬২৩- 
১৬৬২) 


ফরাসী বিজ্ঞানী । তিনি গাঁণতে 


অসাধারণ, প্রতিভার অধিকারী ছিলেন । 
মাত্র ষোল -বংসর বয়সে তিনি কনিক 
সেক্সানের উপর এক প্রষ্ভক রচনা 
করেন। ইহার পর তাঁহার স্বাস্থ্যভঙ্গ 
হওয়ায় বছর দুই তিন তাঁহাকে লেখা- 
পড়া ছাড়তে হয় । তিনি পলিটেক্‌নিক 
বিদ্যালয়ে শিক্ষক নিযুক্ত হন৷ তান 
বহমান পদার্থের ধর্ম লইয়া গবেষণা 
শুর করেন। বায়ুমণ্ডলের চাপ পরীক্ষা 


৩১৭ 
করিয়া প্রমাণ করেন । ১৬৪৬ সালে; 
তরল পদার্থ সম্বন্ধে তাঁহার নামে খ্যাত 


সূত্রটি গ্রহুনা করেন। উহার মর্ম এই 
যে তরল পদার্থের এক স্থানে চাপ 
প্রয়োগ করিলে উহা সমান তারতার' 
সহিত তরল পদার্থের সব দিকে চালিত 
হয়। এই সূত্রের ভিত্তিতে শিল্পে বহু 
ব্যবহৃত হাইড্রালক প্রেস উদ্ভাবিত হয় ।' 
মাত্র চাব্বশ বৎসর বয়সে তিনি বিজ্ঞান 
চর্চা ছাড়িয়া দিয়া ধর্মচচয়ি মন দেন ও. - 
বাকী জীবন ধমচিরণেই কাটান । 
পাস্তুর, Pasteur, Louis (১৮২২-২৫) 
ফরাসী বিজ্ঞানী । আধ্মানক 
বিজ্ঞানের মহামানবদের অন্যতম ৷ জারা 
প্রদেশে ডোল শহরে জন্ম । বালার: 
( Balard ) ও ডুমাৰ, ( Dumas ) 
কাছে রসায়ন অধ্যয়ন করেন ও কেলাস 
বিদ্যায় আকৃষ্ট হন। মান ছাব্বিশ 
বৎসর বয়সে তিনি টাটারিক আযিডের, 
দুব কেন সমবার্ত'ত ( Polarised ). 


আলোকের তলকে ঘুরাইয়া দেয় সেই 


সমস্যার সমাধান করেন এবং জৈব: 
রাসায়ানক যৌগদের সংযত সংকেতে 
( Structural formula) দিগ্‌ 
বিন্যাসের ( Space configuration ) 
ভূমিকা স্পণ্ট করেন । জৈব রসায়নে 
ইহা একটি যগান্তকারা পরীক্ষা। ইহার 
পর স্ট্রাসবূর্গ ও লিলে অধ্যাপনা করার 
পর ১৮৫৭ সালে প্যারিসের ইফোল, 
নমালের অধ্যাপক নিযুক্ত হন৷ ইহার 
কিছু পরে তিনি স্বতঃ জনন ( 5pon- 
taneous Generation) লইয়া 
গবেষণা কাঁরয়া এই সিদ্ধান্তে উপনীত: 
হন যে জীব হইতে বাঁজ, রেণু ইত্যাদি" 


ূ 


৩১৮ 


জীীবত বস্তুর মাধ্যমে ছাড়া জীবের 
জন্ম হয় না। এবং ফুটাইয়া বা অন্য 
উপায়ে কোন দ্রবকে নিবাঁজ করিয়া 
করিয়া তাহাকে যদি বায়; সংস্পর্শ 
শুন্য করিয়া রাখা হয় তাহা হইলে 
তাহা আর খারাপ হইবার সম্ভাবনা 
থাকে না। এই আবিষ্কার দ্বারা তান 
ফ্রান্সের মদ্য প্রস্তুত শিল্পের বহু ক্ষতি 
নিবারণ করেন । আজ পর্যন্ত দুগ্থকে 
গরম কাঁরয়া নিবাঁজ কারবার পর বায় 
রোধী পাবে রক্ষা করার ব্যবস্থাকে 
পাদ্তুরীকরণ (১8550158110) বলে। 
ইহাতেও তানি এক বহু বাদবিতণ্ডা- 
মূলক সমস্যার: বাস্তব প্রমাণ দিয়া 
অর্ববাদিসম্মত সমাধান করেন । ইহার 
পর তিনি ব্যাকৃটিরিয়াদের প্রকৃতি চচা 
করিয়া আযানথুাক্স ও জলাতঙ্ক রোগের 
টিকা বাহির করেন। উহা প্রয়োগে 


যে আ্যানথযাক্সের মত মারাত্মক পশু. 


রোগ ও জলাতঙ্কের মত যন্ত্রণাদায়ক 
মারাত্মক মানুষের রোগের নিবারণ ও 
প্রশমন দুই করা সম্ভব, ইহা তৎকালীন 
সত্বেও হাতেকলমে প্রমাণ করিয়া 
অনাক্রমাতা (Immunity ) শাস্ত্রের 
ভিত্তি স্থাপনা করেন। চিকিৎসায় 
₹রন্ত সঞ্চালন চক্র আবিষ্কারের মতই ইহা 
যুগান্তকারী ঘটনা । 
পউদ্টিফ্যাকসান putrefaction শটন, 


পচন, ঘুনিঙ্গিস্া (রসায়ন-বিদ্যা ) 


ব্যাক্‌টিরিয়া দ্বারা জৈব বস্তুর 
বিয়োজন । এই প্রাকিয়া সাধারণতঃ 
(Hydrolysis). দ্বারা প্রোটিন ভায়া 


বৈজ্ঞানিক অভিধান 


আ্যামনো আযাসিডে পরিণত হয়, 
দ্বিতীয় স্তরে আযামনো আ্যাসিড 
ক্ষারীয় বস্তুতে পারণত হয় । 
পিউপা 0৮798 (প্রাঁণ-বিদ্যা ) 

যে সব পতঙ্গ ডিম ফুটিয়া বাহির 
হইয়া রূপ পরিবর্তনের ( Meta- 
morphosis) মধ্য দিয়া পারণাত লাভ 
করে, তাহাদের দ্বিতীয় স্তর | শুকাবস্থা 
হইতে কাঁটেরা এই আকার গ্রহণ করে। 
পিউমিস pumice ঝামা [বাংলা ও 
হিন্দী ] (রসায়ন-বিদ্যা ) 

নৈসর্গিক ফাঁপা পাথর । অনুমান 
হয় আগ্নেয় নিদ্রাবের মধ্যে বাল্প ও 
গ্যাসের অংশ শেষ পর্যন্ত থাকাতে এবং 
শীতল হওয়ার মুখে উহারা নিক্কান্ত 
হওয়ায় ইহারা এইরূপ ফাঁপা । ফাঁপা 
হওয়ার জন্য এত হাল্কা যে পাথর 
হইয়াও জলে ভাসে । নানা রাসায়ানক 
শিল্পে ও ঘর্ষক হিসাবে ইহা মানুষের 
ব্যবহারে আসে । 
1পউয়েরপেরাল িভার puerperal 
{ever সুতিকা জবর (বাংলা ও হিন্দী) 
( চাকৎসা-বিদ্যা ) 

সন্তান প্রসবের পর প্রসনতদের 
সময় সময় যে জবর হয়। জরায়*র 
যেখানে ফুল সংশ্লিষ্ট থাকে, ফুল খাসিয়া 
পড়ার পর সেইখানের ক্ষত শুকাইবার 
আগে যাঁদ : স্ট্রেপ্‌টোকক্কাস দ্বারা 
আক্কান্ত হয় তাহা হইলে এই জৰ হয়! 
উনবিংশ শতাব্দী পর্যন্ত ইহা অনেক 
্রসতির মৃত্যুর কারণ হইত। পরে 
হওয়ায় ইহার প্রাদ[ভবি কাময়া আসে । 
. সাম্প্রতিক নবাবক্কত ওধধাবলীর 


বৈজ্ঞানিক আভধান ৩১৯ 


ব্যবহারে ইহার আশঙ্কা অনেক 
কাময়াছে। 
1প এইচ ভ্যাল; ৮ চন 109 (রসায়ন- 
বিদ্যা) 


কোন দ্রব কতখানি আযাসড বা 
ক্ষার তাহার সূচক সংখ্যা ৷ এক লিটার 
দ্রবে কত গ্রাম হাইড্রোজেন আয়ন আছে, 
তাহা দিয়াই আাসড বা. ক্ষারের 
তারতার পরিমাপ হয় । ইহা সাধারণতঃ 
এত ক্ষুদ্র, হয়ত দশ হাজার ভাগের এক 
ভাগ যে উহার [বিপরীত সংখ্যার 
লগারিদূমকে পি এইচ (7) বলে। 
অথাৎ এক লিটারে হাইড্রোজেন আয়নের 
ওজন যাঁদ দশ হাজার ভাগের এক ভাগ 
হয়, তাহা হইলে তাহাকে অঙ্কে ১০-৪ 
বলিয়া না দেখাইয়া  ম ৪ বলিয়া 
দেখাই। সম্পূর্ণ উদাসীন জলের পি 
এইচ ৭। ৭ হইতে বেশী হইলে দ্ুবাট 
ক্ষারীয় বিয়া বুঝিতে হইবে ও ৭-এর 
কম হইলে উহা আযসিড। কৃষিকার্ধ 
ও রসায়ন শিল্পে এই পাঁরমাপ অত্যন্ত 
প্রয়োজনীয় ৷ 
[িগমেপ্ট pigment রঙ্গক হ্যা 
( রসায়ন-বিদ্যা ) 


রং করিবার জন্য ব্যবহৃত বস্তু। 
পর্বেকালে : ইহাদিগকে সাধারণতঃ 
উদ্ভিদ ও জীব দেহ বা নৈসার্গক 
রঙান মৃত্তিকা হইতে সংগ্রহ করা হইত। 
বর্তমানে এগনীল রাসায়নিক শিল্পে 


* সংশ্লেষণ পদ্ধাতিতে প্রস্তুত করা হয়। 


জীবদেহে চর্মে ও কোষ মধ্যে যে রঙ 
দেখা যায় তাহাকেও এই আখ্যা দেওয়া 


হয়। 


পিচ রেন্ড pitch blende ( রসায়ন- 
বিদ্যা ) 

ইউরেনিয়াম অক্সাইড ঘাঁটত খনিজ . 
বিশেষ৷ ইহা ইউরেনিয়াম ও রোডয়াম 
যৌগ সমূহের. প্রধান উৎস এবং 
তেজপ্রিয়। বর্তমানে ইহাই : পার- 
মাণাঁবক শক্তি উৎপাদক যন্বের 
(Atomic power plant) মূল 
কাঁচা মাল। 
পিটারয়ানস pityriasis (1চাকিৎসা- 
বিদ্যা) 

চলিত ভাষায় যাহাকে মরামাস বা 
খুসাক বলে তাহার শাস্ত্রীয় নাম। 
চামড়ার অংশ পাতলা আঁশের মত উঠিয়া 
যাওয়া ইহার লক্ষণ । 
1পটুইটা'র গ্ল্যান্ড pituitary gland 
(শারীরবৃত্ত ) 

অন্ত্ান্হ (Endocrine glands) 
দের মধ্যে সবর্পেক্ষা গুরু ভূঁমিকাযড্ত 
গ্রান্থ । আকারে একটি মটরের মত এবং 
করো টির মধ্যস্থলে মগ্ভিচ্কের ঠিক নীচে 
ইহার স্থিত ৷ ইহা হইতে যে সকল, 
হমেনি নিঃসৃত হয় তাহারা অন্য 
গ্রন্হিদের ক্ষরণও [নয়ন্্রণ করে। ইহার 
সামনের অংশ হইতে যে ক্ষরণ হয় 
তাহার ছয় প্রকার কার্যকারী অংশ 
পৃথক করা 1গয়াছে। ইহারা সকলেই 
প্রোটিন জাতীয়, আণাঁবক ভার. ৪৫০০ 
হইতে এক লক্ষ পর্যন্ত। প্রথম 
সোমাটো ট্রীফন (9. I. ম.), ইহা 
দেহের বৃদ্ধি নিয়ন্তিত করে । শৈশবে 
বেশী ক্ষরণ হইলে জাইগান্টিজম (31- 
gantism) দেখা যায়, কম ক্ষরণ হইলে 
বামনাকার, যাঁদও দেহ-সৌম্ঠব বজায় 


৩২০ 


থাকে। পরিণত বয়সে বেশী ক্ষরণ 
হইলে আযক্রোমেগালি ( Acrome- 
৪৪15 ) রোগ হয়, কম হইলে সিমণ্ডের 
রোগ (81001000075 Disease); 
ইহাতে দেহ শডকাইয়া যায়। দ্বিতীয় 
ফলিক্ল স্টিমিউলেটিং (চ ৪177), 
ইহাতে ডিম্বাশয় ডিম্বদিগকে পরিণত 
'কারতে সহায়তা করে ও পুরুষদের 
অণ্ডাশয়ে শংক্রাণ; সৃষ্টি করে ৷ তৃতীয় 
িউটেনা-ইীজং (1. ম. ), ইহারাও 
জননোন্দুয়দের প্রভাবান্বিত করে। চতুর্থ 
ল্যাকটোজোনক (L. 1. ম), ইহারা 
নারীদের স্তনে দুগ্ধ ক্ষরণে সহায়তা 
করে। পঞ্চম থাইরোষ্রাফক (1. ৪. 77), 
ইহা থাইরয়েড গ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে 
ও উহার কোষ সৃষ্টি করে। ষষ্ঠ 
আযাড্রনো কর্টি কোদ্রীফক (A.C.T.H), 
ইহা আ্যাড্রনাল'গ্রন্হির ক্ষরণ নিয়ন্ণ 
করে। এই ছয়টি ছাড়াও আরও কয়েক 
প্রকারের কাজ আছে, অনুমান করা 
হয়। পিটুইটারা গ্রন্থির পিছনের পিণ্ড 
. (199০) হইতে যে ক্ষরণ. হয় তাহার 
বিশ্লেষণ সম্পূর্ণ হয় নাই তবে উহার 
নিযাস পিটুইটিন (Pituitrin ) নামে 
পাঁরচিত এবং উহা দেহে সূচীবিদ্ধ 
' করিলে মূত্র কম হয়, রক্তের চাপ বাড়ে 
ও জরায়ুর সঙ্চকোচন ঘটায় । 
পিথ 00. মজ্জা (বাংলা ও হিন্দী) 
( ডাদ্ভদশীবদ্যা ) 

বক্ষ কাণ্ডে মুল হইতে উপর 
পর্যন্ত যে নিরবচ্ছিন্ন নালিকাগুলি 
থাকে। ইহা উদ্ভিদের আদিম কলা 
সমূহের অন্যতম ও রস সংগ্রহ ইহার 
প্রধান কাজ। 


বৈজ্ঞানিক অভিধান 


পিথাগোরাস pythagoras ( প্রীষ্টপ্ব 
ষষ্ঠ শতাব্দী ) 

গ্রীক দার্শানক ও গাঁণাতক। 
জ্যামিতির একটি বিখ্যাত উপপাদ্য 
যাহার মর্ম এই যে সমকোণাঁ ত্রিভুজের 
আঁতভুজের উপর বর্গ‘ অন্য দুইটি ভুজের 
উপর বর্গের সমচ্টির সমান, তাঁহার, 
দ্বারা প্রথম প্রণীত ও প্রমাণিত হয়। 
এই জন্য উহা আজও 'পথাগোরাসের 
উপপাদ্য বলিয়া পরিচিত । পৃথিবা যে 
গোলাকার ইহাও তান উপলব্ধি করিয়া 
ছিলেন । 
পিথেক্যান্থেনপাস ইরেক্‌টাস pithe- 
canthropus erectus ( নৃতত্ব ) 

আদিম মানব ও বনমান;যদের' 
মাঝামাঝি জীব বিশেষ । ইহার খণ্ডিত 
জীবাশ্ম ১৮৯১ সালে জাভার এক 
নদীর তারে আবিক্কৃত হয়। একটি 
জঙ্ঘাস্থি, দুটি দন্ত ও করোটির 
উপরকার অংশ মাত্র পাওয়া যায় । তাহা 
হইতে রোঝা যায় যে ইহা বনমানুষ 
হইতে উন্নততর জীবের জীবাশ্ম । 
গরিলা মানুষের অপেক্ষা বৃহৎ দেহের. 
অধিকারী হইলেও তাহার মস্তিণ্কের 
ওজন প্রায় ৫৪০ গ্রাম অথচ মানুষের 
মস্তিষ্কের ওজন প্রায় দেড় হাজার গ্রাম । 
কিন্তু জাভায় প্রাপ্ত করোটির আয়তন 
দেখিয়া হিসাব করা গিয়াছে যে উহার 
নীচে যে মস্তিৎ্ক ছিল তাহার ওজন 
৮৫০ হইতে হাজার গ্রাম হইতে পারে । 
[পেট pipette ( রসায়ন-বিদ্যা ) 

তরল পদার্থ মাপিবার কাচ নির্মিত 
যন্্। দুই দিকে সরু নল ও মধ্যে 
একাঁট বড় নল ইহার আকার। কোন, 


বৈজ্ঞানিক অভিধান 


তরল পদার্থ টানিয়া লইয়া একটি 
ধনাদরন্ট দাগ পর্যন্ত লইতে পারিলে 
একটি নির্দিষ্ট পরিমাণ তরল পদার্থ 
পাওয়া যায় । তখন উহার উপর পরাক্ষা 


চলে ৷ 

দপয়ার্সন Pearson, Karl (১৮৫৭- 

১৯৩৬) ৃ 
ব্রিটিশ গাণতাবদ। অভিব্যান্তি- 


বাদ সম্বন্ধে গাণিতিক চর্চা করিয়া 
সমাজ ও জাববিজ্ঞানে গাণিতিক 
শবশ্লেষণের পথ প্রদর্শন করেন। 


অনেকের মতে বর্তমান পরিসংখ্যান 
বিজ্ঞানের: (86815005) : তানই 
প্রতিষ্ঠাতা ৷ | 
1পরাইটিজ: 271695 মাক্ষক [বাংলা 
ও হিন্দী] (ভূ-বিদ্যা ) 

কতকগুলি ধাতুর গন্ধক ঘটিত 
আকারিক (০01e)। লৌহ্ঘটিত 


*পরাইাটিজ খুব কঠিন, কাঠিনা ৬ হইতে 
৬'৫, আপোক্ষিক গুরুত্ব: 8:৯৫ হইতে 
€'১০, সংকেত 8৩ 85 ৷ লোহা দ্বারা 
চকে - স্ফুলিঙ্গ বাহির “হয় বলিয়া 
অগ্নিবাচক গ্রীকশব্দ হইতে ইহার নাম। 
ইহা সাধারণতঃ গন্ধক নিজ্কাসনের জন্য 
ব্যবহৃত হয় । আর্সেনিক, নিকেল, 
কোবাল, তামা, সোনাও অঙ্গ 
পরিমাণে ইহাতে মিশ্রিত থাকে । 

দপরামড 2578001 শিখর অুলীহব'ম 


বিন্দুতে ধালত হয়। সুষম পিরা- 
মতের ভুমি সুষম বহু এবং শীষ 
21 


“৩২১ 


হইতে লম্ব উহাকে মধ্য বিন্দুতে ছেদ 
করে । যে শিখরের ভূমি শ্লিভুজ তাহাকে 
চতুন্ভলকও ( Tetrahedron ) বলে৷ 
পিস-টিল [191 গর্ভকেশর ভলী-বীহাহ 
( উদ্ভিদ-বিদ্যা ) : 
ফুলের মধ্যে জ্ত্রী চিহ্ন স্বরুপ- 
প্রত্যঙ্গ । ইহার তিনভাগ, গভর্মুণ্ড 
(StiEma), গভদণ্ড (916) ও 
ও ডিদ্বাশয় (৫৮৪) )।  শেষোন্তটি 


পরিপক্ক অবস্থায় ফল বলিয়া পাঁরাচত 


হয়।; 
গাঁসকালচার : 11501081877 He 
দান (প্রাণি-বিদ্যা ) | 
মৎস্য প্রজনন ও পালন প্রাণিবিদ্যার 
যে শাখার চর্চার বিষয় । 
1পসেজ 715065 মীনরাশি [বাংলা ও 
হিন্দী ](জ্যোতিষ-বদ্যা ) 
“রাশি চরের অন্তর্গত তারাপনঞ্জ 
বিশেষ । মেবরাশি হইতে আরম্ভ 
কাঁরলে ইহা দ্বাদশ রাশি। 
পণট 758 (ভূ-বিদ্যা ) 
পচা উদ্ভিদের প্ঢুঞ্জীভূত ধংসা- 
বশেষ | শীতোষ প্রধান দেশে যেখানে 
পথাপ্ধ বৃষ্টি হয় সেখানে মাটিতে ইহা 
পাওয়া যায়, যেমন আয়লণ্ড । ইহা 
কাটিয়া লইয়া শুকাইলে জ্বালানী 
হিসাবে ব্যবহার করা যায়। ইহাকে 
কয়লা গঠনের প্রথম গতর বলা যায়। 
ইহা সাধারণতঃ বাদামী রঙের, কখনও 
কালোও হয় । 
পশীরয়ডিক্‌ ল periodic -Iav পর্যায় 
সত্ৰ আনল -লিষম (রসায়ন-বিদ্যা) 
১৮৬৯ সালে মেন্ডেলিয়েফ নামক 
রুশ রসায়নাবদ আবিচ্কার করেন যে 


৩২২ 


মৌলগযীলকে যদি তাহাদের. পরমাণু 
ভার ক্রমে সাজানো যায় তাহা হইলে 
তাহাদের ভৌত ও রাসায়নিক ধর্ম 
পর্যায়ক্রমে অভিন্ন না হইলেও; একই 
রুপহয়। যেমন এইভাবে সাজাইলে, 
ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন ও আয়ো- 
ডিনের'মত প্রায় _সমানধমাঁ মৌলগুলি 


একই- খাড়া গ্তচ্ভের- মধ্যে আসিয়া - 


পড়ে৷ : কিন্তু - কয়েকাট দ্থানে ইহার 
ব্যাতরুম দেখা যায়। পরে পরমাণু 
- সংখ্যা আবিত্কার. হইবার পর দেখা যায় 
* যে এই সংখ্যা অনুযায়ী মৌলগনুলিকে 
, সাজাইলে যে পর্যায়সারণী হয়: তাহা 
'মেন্ডোলয়েফের সুত্র সমর্থন করে। 

পেক্টিন pectin ( রসারন-বিদ্যা) 

“ । ফলের রসে. প্রাপ্ত জৈব রাসায়নিক 
যৌগের শিশ্রণ। ইহা লেবু জাতীয় 
‘ফলের খোসার ভিতরকার দিকে পাওয়া 
যায়। ইহা জ্যাম, জোল প্রভৃতি 
জমানোতে সাহায্য করে। শিল্পে সাদা 
গ'ড়ার আকারে প্রস্তুত হয় এবং খাদ্য 
 নরক্ষণ শিল্পে প্রচুর ব্যবহৃত হয়। 


পক্ষ বিশেষ ॥ ইহারা উড়তে পারে 
না, কিন্তু সাঁতার দিতে পারে । তাহারা 
খাড়া পাহাড়ের গায়ে খাঁজে বাস করে 
ও আমিষাশী.। সবচেয়ে বড় জাতের 
-গেঙ্গুইন দৈর্ঘেযে প্রায় সাড়ে তিন ফুট 
হয়। 

পেটাল + 7948) দল, : পাপাঁড় হুক 
(উদ্ভিদ-বিদ্যা ) 

 নফুলের যে পাতার মত বর্ণাঢ্য অঙ্গ 
গাল ইহার ভিতরের. অঙ্গগলিকে 


বৈজ্ঞানিক আভধান 


ঢাকিয়া রাখে । এই  দলগ্‌লির 
সোন্দর্ষেই ফুলগুলে দৌখতে সুন্দর 


হয়। কোন কোন ফুলে পাপড়ির 


বদলে বৃত্যংশ (9581) থাকে। 
পেট্লাল্জ petrology {ণলাতত্তব 
হী নিন্নাল ( ভূ-বিদ্যা ) 

ভূ-বিদ্যার শাখা বিশেষ ৷ ইহাতে 
ভূত্বকে-যে সকল শিলা. পাওয়া যায়, 
তাহাদের সর্বাঙ্গীণ চর্চা করা হয়। যে 
শাখায় ‘শুধু শিলাদের বাহ্যাকারের 
বর্ণনা তাহাকে শিলাবাঁক্ষণ ( Petro- 
87821) বলে৷ শিলাদের উপাদান, 
গঠন ও. বিন্যাস অনুযায়ী. শিলার 


প্রকাত নির্ধারণ কাঁরয়া, তাহাদের 


আগ্নেয় ( Igneous ), - পালল 
( Sedimentary )- ও : রূপান্তারত 
(Metamorphic) এই তন. প্রধান 
ভাগে ভাগ করা ,হয়। আগ্নেয় 
শিলাগ্রন়ল.অগ্নযাৎংপাত. জনিত: গলত 
প্রস্তর জমিয়া হইয়াছে । জল বা তুষার 
বাহিত শিলাকণা জমিয়া- পালল শিলার 
উৎপত্তি আর এইগন্রীল যখন নৈসার্গক 
কারণে -রপান্তারত হয় তখন তৃতীয় 
শ্রেণীর শিলার উৎপত্তি হয়৷. এই 
প্রকার শিলাই ভূপৃজ্ঠে বেশী । 
পোট্রাফকেপান petrification 
শিল'ভৰন অহমীন্হ্ঘা ( ভু-বিদ্যা ) 
ভূপ্‌ষ্ঠের:-শিলান্তরে, সমস্ত: জৈব 
বস্তুর অববাশষ্টাংশ যেভাবে শিলীভূত 
হইয়া থাকিয়া যায়, যাহাদের জাঁবাশ্ম 
(95511) বলে।..কোন বক্ষ হয়ত 
আন্মেয় ভস্মে ডুবিয়া গিয়াছে । পরে 
জলে দ্র্বাভুত সিলিকা উহার মধ্যে 
চুয়াইয়া উহার কাণ্ডকে, ক্রমশঃ পাথরে 


বৈজ্ঞানিক অভিধান 


পারণত করে । তখন উহা পাথর 
হইয়াও বৃক্ষের আকার লইয়া থাকবে । 
পেট্রোলিয়াম - petroleum - (রসায়ন- 
বিদ্যা) 

খনিজ তৈল বা গ্যাসের সমান্টগত 
নাম। রাসায়নিক সংযুতিতে ইহা বহু 
হাইড্রোজেন ও কার্বনের যুগ্ম যৌগের 
মিশ্রণ। ইহাদের উৎপত্তি সম্বন্ধে 
বিজ্ঞানীরা একমত নন, তবে বেশীর 
ভাগই মনে করেন যে ইহা পাঁথবীর 
আঁদমকালের জৈব বস্তুর ধবংসাব- 
শেষের রূপান্তর । ইহা সাধারণতঃ 
ফাঁপা চুনা পাথর বা বাল পাথরের 
মধ্যে তৈলাকারে পাওয়া যায় । ইহার 
উপরে কঠিন অপ্রবেশ্য শৈল শ্রেণীর 
পাথর থাকায় তৈল চু'য়াইয়া মাটির 
উপর আসিতে পারে না। ব্যবহারের 
আগে খাঁনজ তৈলকে আংশিক পাতন 
দ্বারা নানা ব্যবহার্য বস্তুতে পরিণত 
করা হয়। এ পদ্ধাতকে শোধন 
(Refining ) করা বলে। 
পেডলাঁজ 210108) ধদি-নিষাল 
(ভূগোল) 

মাত্িকার ভৌত প্রকৃতিরাসায়ানক 
ও জৈব ধর্ম এবং উর্বরতা যে বিজ্ঞানের 
চর্চার বিষয় ৷ 
পোঁডয়াট্রিক্‌স pediatrics লাভবীয়া- 
নিল্রা { চাকৎসা-বিদ্যা ) 

'দচাকৎসা ‘বিজ্ঞানের যে শাখায় 
শিশুদের পালন ও শিশু রোগের 
চিকিৎসা বিষয়ক চর্চা করা হয়। ইহার 
সাজার, মনোবিকার, হৃদরোগ ও গ্রন্হি 
শবজ্ঞান ( Endrocrinology ) প্রভাত 
প্রশাখা আছে। 


৩২৩ 


পেন্টোথাল 7০67608791(চিকিৎসাবিদ্যা) 

ওষধ বিশেষ ৷" ইহা শিরার মধ্যে 
চৈতন্য লোপ পায় বালয়াঅস্্রোপচারের 
সময় ব্যবহৃত হয় । অল্প মাত্রায় প্রয়োগ 
করিলে গাঢ় নিদ্রার আবেশ হয় ॥ এই 
অবস্থায় ‘অনেক সময় সেবনকারার 
নিজের কথাবাতাঁর উপর সম্যক ও - 
সজ্ঞান নিয়ন্ণ থাকে না বলিয়া ইহা 
অপরাধীদের কাছে স্বাঁকারোস্তি 
লওয়ার জন্য কোন কোন দেশে ব্যবহার 
করা হয় j 
পেণ্ড্‌লাম: ॥৫nd৷]॥৷৷৷ দোলক হীন 
(পদার্থ-বিদ্যা ) 

একাঁট ভারী গোলক একটি 
আস্মিতিস্থাপক রঞ্জ; বা যষ্টি দ্বারা যাঁদ 
এমনভাবে ঝোলানো 'থাকে যে উহা 
জ্বচ্ছন্দে দ:লিতে পারে ত সেই যন্দুকে 
দোলক বলে৷ একবার মধ্য বিন্দ? 
হইতে. দডলিয়া পুনরায় মধ্য বিন্দু 
পর্যন্ত আসাতে ইহার যে সময় লাগে 
তাহা রজ্জু যেখানে ঝোলানো আছে 
সেই বিন্দ; হইতে গোলকটির ভার 
কেন্দ্র ( Centre of gravity ) পর্যন্ত 
দৈর্ঘেণর উপর নির্ভর করে। গোলকটির 


বা রঙ্জুর ভারের সহিত উহার কোন 


সম্পর্ক নাই | এঁ সময়কে দোলকের 
দোলনকাল বলে। উভয় পার্শ্বে 
দোলকাঁট যতখানি দ্থান আঁতক্ম করে 
তাহাকে বিস্তার ( Amplitude ) 
বলে ৷ 
পোঁনাপাঁলন penicillin (চিকৎসা- 
বিদ্যা) 

দি জযািবায়োটিক উধ । এক 


৩২৪ 
প্রকার ছরাক হইতে নিচ্কাশিত ।১৯২৪ 


গিয়াছে। এবং ইহা এখন অস্বো- 
পচারের"পর মাম্লী -ভাবে সর্বদা 
ব্যবহার করা হয় যাহাতে অস্তোপচারের 
ক্ষত কোন রকমে দূষিত না হয় ॥ 
পেপ্‌টোন peptone ( রসার়ন-বদ্যা ) 
পাকস্থলীর মধ্যে আলবুমেন 
ঘাঁটত বস্তু পরিপাকের ফলে যে সব 
বস্তুর উৎপাত্ত হয় তাহার একটি | ইহা 
‘জলে দ্রাব্য এবং অন্ত হইতে সহজে 
রন্তের সহিত মিশিয়া যায় । 
'পেপাঁসন 09 ( শারারবৃত্ত) 
ভুন্যপায়। প্রাণীদের পাকস্থলীতে 
প্রাপ্ত এনজাইম বিশেষ ৷. প্রোটিনকে 
'ভাঙ্ঈয়া পেপটোনে পারণত করা: ইহার 
কাজ |: আমেরিকান বিজ্ঞানী নর্থ'র্‌প 
ইহাকে কেলাসিত. আকারে পৃথক 
করিতে: . সমর্থ : হইয়াছেন । ইহার 
আগবিরু ভার প্রায় ৩৮,০০০ এবং 
ইহা আযালবুমিন শ্রেণীর যৌগ ॥ 
পোঁম'য়ান  পারয়ড  permian 
০19 মামা - - (প্রাণিবিদ্যা) 
" পঢুরাজাবায় - (Palaeozoic ) 
অধিকল্পের-শেষ কল্প॥ প্রায় সাড়ে 
একুশ কোটি বংসর আগে এই যুগের 
প্রারচ্ভ ও প্রায় সাড়ে তিন কোটি 
বৎসর ইহার স্থাতকাল। এই সময় 
ভূপন্ঠে. অতিকায় উভচর প্রাণীদের 


বৈজ্ঞানিক আঁভধান 


প্রাধান্য ছিল, সরাস্‌পদের আবিভাব 
হইয়াছে । 
পোঁরকার্ডাইীটিস pericarditis 
হৃদ্ধরা বিল্লীর প্রদাহ ভুঁ্য 
'মিক্ভী-হীগ (চাকৎসা-বিদ্যা) 

যে বিল্লা রচিত আধারে হৃংপিণ্ডটি 
থাকে তাহার প্রদাহ জনিত রোগ । 
যন্ত্রণা, নাড়ীর গতিবৃদ্ধি ও গান্রতাপ 
বাড়া ইহার লক্ষণ । সাধারণতঃ বাত 
জবর ( Rheumatic fever ) ইহার 
উৎস, তবে অন্যান্য ' সংক্কামক রোগ 


হইতেও আসিতে পারে। 


পোঁরকার্প pericarp 
দ্বতানবযা ( উদ্ভিদ-বিদ্যা )। 
. উদ্ভিদের পারপক্ক ডিদ্বাশয়ের গান্ত। 
কখনও কখনও ফুলের বৃতি ও দল" 
মণ্ডলীকে সমণ্টিগত ভাবে এই আযাখ্যা 
দেওয়া হয়। 
পোঁরটোনাইাটিস peritonitis 
অমি্ভী হা (চিকিৎসা-বদ্যা ) 
উদর গহররের. আবরক বিল্লীর 
প্রদাহ । সাধারণতঃ বহিরাগত রোগ- 
বীজ সংক্রমণ- হইতে হয়। আবার 
কখনও উদর গহবরের ভিতর অন্য 
কোন রোগাক্রান্ত অংশ ফাটিয়াও 
হয়, যেমন আযাপেনৃডিকূস, আলসার 
ইত্যাদি । 
পোঁরামটার, ' perimeter  পাঁরসীমা 
[বাংলা ও হিন্দী] (গণিত) 
জ্যামিতিক চিত্রে কোন সীমায়িত 
বদ্ধ রৈখিক চিত্রের সীমার দৈর্ঘ্য। 
যেমন আয়ত ক্ষেত্রের ( Rectangle ) 
পারসীমা-২ (দৈর্ঘ্য +প্রন্থ )। 


ফলত্বক্‌ 


Re 


পোঁরস্কোপ perisc০pe নহিত্্যাঁ 
(পদার্থবিদ্যা), 

দৃগধন্ল বিশেষ । দুই বা ততোধক 
আয়নাকে এমনভারে সাজানো থাকে যে 
সম্মুখে বাধার জন্য যে: সকল, স্থান 
দৃষ্টিগোচর হয় না, তাহারও প্রাতাবমর 
দেখা যায়। যেমন ডুবোজাহাজ যখন 
জলের মধ্যে দিয়া চলে তখন জলপৃঙ্ঠের 
উপরকার বস্তু জলের তলায়: বসিয়াই 
দেখার জন্য ইহা ব্যবহৃত হয়. ৷: অবশ্যই 
ইহার উপরের: অংশ. জলের: উপর 
ভাসিয়া থাকে । 
পোঁরসটলাসস pordptilote 
ক্লমসংকোচ ভন্তুখী মলি ( শারীরকৃত্ত) 

প্রাণীদের পৌ্টিক নালীর-পেশীতে 
তরঙ্গ গাঁততে সঙ্কোচন। ভুস্ত বস্তু 
পৌঁণ্টিক নালীর যেখান দয়া যায় ঠিক 
তার পিছনের পেশী সংকুচিত হয় আর 
উহার অব্যবহিত আগের পেশী. শিথিল 
হইয়া যায়, এই সণ্কোচন ও শাথলতা 
পরাবাঁ ভাবে সমগ্র নালা দিয়া চলিয়া 
যায়।- মানুষের অন্ননালী ( 0০50- 
Pagus ) সম্বন্ধে হিসাব করিয়া দেখা 
গিয়াছে যে উহার যে বৃত্তাকার পেশী 
আছে তাহা কোন অন্ন পিণ্ড চলিয়া 
গেলে পারদ গ্তচ্ভের প্রায় দেড় সেন্টি- 
{মিটার চাপে সঙ্কুচিত হয় আর উহার 
অব্যরহিত প্ুরোবতাঁ অন্ধুরায় শিথিল 
হইয়া প্রায় আড়াই সেন্টিমিটার -পারদ 
, স্তম্ভের চাপ কমাইয়া দেয়; : ফলে 
পিগ্ডাটর উপর প্রায়৪ সেন্টামিটার চাপ 
পড়িয়া তাহাকে অগ্রসর: করিয়া দেয় 
এবং গিলিবার পর প্রায় দশ সেকেন্ডে 
উহা, পাকস্থলীতে পেছিয়া- যায়। 


৩২৫ 


যাঁদও বিশহুদ্ধ তরল কদ্ত; ৷ পানের পর 
দুই হইতে চার সেকেন্ডে পে"ছায়; 
পাকস্থলী:এবং ক্ষুদ্র অন্রেও ক্রম"সংকোচ 
চলিতে থাকে । ইহারই ফলে পাকস্থলীতে 
খাদা ও পানীয় মান্হিত হইয়া আধা 
তরল বস্তুতে পাঁরণত হয় । ক্ষনুদ্র অন্দে 
উহা প্রবেশ কারবার পর এ তরঙ্গগাতিতে 
উহা প্রায় সেকেন্ডে এক হইতে দুই 
সোন্টমটার বেগে সামনের দিকে অগ্রসর 
হইতে থাকে । বৃহদন্রে পাঁড়য়া 'রিম্ত 
গাঁত অনেক মদ্হর হইয়া আসে 
মলাশয়ে (0০107 ) বাঁজতি খাদ্য বস্ত্র 
প্রায় চাঁব্বশ'ঘণ্টা থাকে । ক্রম সঙ্কোচের 
ক্রিয়া” -পারপাকের “জন্য অত্যন্ত 
প্রয়োজনীয় এবং উহাতে কোন কারণে 
বি হইলে প্রত্যক্ষভাবে কোষ্ঠবদ্ধতা 
ও উদরাময় এবং পরোক্ষ ভাবে শরীরে 
নানা গ্লানির সৃষ্টি হয়. : 17; 
পেলাঁভস elvis শ্রোণাচক[ বাংবাও 
হিন্দী ] (শারীরবৃত্ত)। 

যে আস্মিচক্রে নিম্ন অঙ্গুলি গ্রাথত 
হইয়া, আছে৷৷ ইহার পিছনের: দিক” 
টাকে শরিকাচ্ি- (Sacrum );; রলে। 
জ্্ীজাতিদের এই চক্র এত বড় হওয়া, 
বাঞ্ছনী়-যাহাতেগ্লা্গ' জঃণ- তাহার 


. মধ্য দিয়া বাহিরে আসিতে পারে? 


গেলাগ্রা 0০1884 (চাকংসা-বিদ্যা) 

ভিটামিন: (বিশেষভাবেনিকোন 
টিনিক আ্াসিডবা নয়াসিন);র অভাব 
হইতে জাত রোগ: বিশেষ । চামড়ার 


'উপর-ঘা-বিশেষভাবে হাতে ও পায়ে ৷ 


ঠিরু। এরই:-চ্থানে-উভয় অঙ্গে ঘা হওয়া 
ইহার, একটি বিশেষ লক্ষণ । চর্মে 
রোদ্র'সহা- হয়৷ না, -বাঁম ও. উদরাময় 


৩২৬ 


দেখা দেয়। নার্ভের বিকার, যাহা 
হইতে উৎকণ্ঠা ও প্রলাপ বকা আসে। 
নিয়াসিন সেবনে এই রোগের আশু 
উপশম হইতে দেখা গিয়াছে । 
পেলাজক 10618810 সমুদ্রচর ল্তক্নান্রী 
, (প্রাণী-বিদ্যা) 

যে সকল উষ্ণরন্ত স্তন্যপায়ী প্রাণী 
সমুদ্রে থাকে অথচ বায়; হইতে শ্বাস 
গ্রহণ করে৷: তিমি ও- শুশুক নর 
শ্রেণীর প্রকৃষ্ট দ্টান্ত। $ 
পোঁলকান ॥৫]i০৭৷ ( প্রাণ-বিদ্যা ) 

জলচর প্রাণী: বিশেষ । ইহাদের 
পায়ের আঙ্গুল হাঁসেদের :মত পাতলা 
চামড়া দ্বারা জোড়া ও ইহাদের নীচের 
ঠোঁট হইতে একটি মাংসল থলি বঢ়িয়া 
থাকে ৷ এই থলি দ্বারা ইহারা. ছোট 
ছোট মাছ ধরে এবং আংশিক'হজম করা 
খাদ্য শিশু পোলিকানদের খাওয়ানোর 
জন্য জমাইয়া রাখে). মাছ ধরিয়া 


₹_' খালিতে প্ছারবার উপযোগী ইহাদের 


ঠোঁটগুল অস্বাভাবিক লদ্বা । 
পোখরাজ 70782. ( খানজবিদ্যা ) 


_প্রতিসরণ৷ 162, কাঠিন্য 8, 
ইাডাদিরাম0৫০০1০ দায়ন-বিদয) 
ধাতব মৌল । চিহ্ন ₹, পরমাণু 
‘অঙ্ক ১৯, পরমাণভার ৩৯১, গলনাঙ্ক 
৬৩৭" সে, 
আগোক্ষক গুরুত্ব ০:৪৭, কাঠিন্য ০৫। 
নরম, হালকা ও অত্যন্ত সক্রিয় ধাতু । 
রাসায়নিক ও ভৌত ধর্মে সোডিয়ামের 


স্ফুটনাঙ্ক: ৭৬০:সে, * পোটেনাসিয়াল - potential 


বৈজ্ঞানিক অভিধান 


অনুরুপ ৷ বায়ুতে স্বতঃ জ্বালিয়া 
উঠে, জলে ফোলিয়া দিলে জলের একটি 
হাইড্রোজেন  পরমাণুকে সরাইয়া 
হাইড্রক্‌সাইড উৎপন্ন করে, যাহাকে 
কাস্টিক পটাশ ( Caustic Potash ) 
বলে। ইহার লবণেরা প্রায় সকলেই 
জলে দ্রাব্য। সোরা ( পোটাসিয়াম 
নাইভ্রেট ঘ IN 0: ) একটি সুপারচিত 
লবণ, বারুদ. ও বাজী তৈয়ারীতে 
ব্যবহার হয়। ইহা সামান্য পরিমাণে 
রক্তে-ও দুধে থাকে। ইহা খুব ক্ষীণ 
ভাবে তেজস্ক্রিয় । 
পোটেনাসিওঁসটার potentiometer 
নিমনমাদী (পদার্থবিদ্যা ) 

কোন বৈদন্যাতক বর্তনীতে দুইটি 
নিদিষ্ট বিন্দুর মধ্যে বিভবান্তর মাপ 
কারবার যন্ত্র। ইহার নানা আকার 
আছে, হুইটস্টোন ব্রিজ (Wheatstone 


হন 
1 
12VOLTES 


12VOLT BATTERY 
1 6VOLTES 


জল 


পোটেনাসওামটার বর্তনীর রেখা চিন 
71৫8০), পোস্ট. অফিস বাক্স ( Post 
08০০ box) ইত্যাদি: বাঁক্ষণাগারে 
সুপরিচিত । 
1বভব 
[বাংলা ও হিন্দী] (পদার্থবিদ্যা) 
স্হির বিদ্যুতে ( Static Electri- 


91) একাঁট পজিটিভ বিদদ্যুতের একক 


ন্ট 


বৈজ্ঞানিক আঁভধান 


আধানযান্ত বদ্তুকে বহু ' দুর হইতে 
কোন বিদ্যুৎ ক্ষেত্রের নিদিল্ট এক 
বিন্দুতে আনার জন্য যে পরিমাণ কার্য 
করিতে হয় । : মোটামাট:কোন বস্তুর 
বৈদ্যুতিক বিভৱ বাঁল্‌তে ৷ সেই ধর্ম 
রোবায় যাহাতে প্‌ঁথবাঁর সাঁহত যাত্ত 
হইলে বিদ্যুৎ উহা হইতে প্রবাহিত 
হইবে বা পৃথিবী হইতে উহার মধ্যে 
প্রবাহিত হইবে । কোন দুইটি বিদ্যাৎ 
গারবাহীকে-একাট 'সংপারবাহী তার 
দ্বারা যোগ কাঁরলে এক হইতে. অন্যে 
যদ বিদুৎ মোক্ষণ হয়, তাহা হইলে এ 
দুটি বিদযৎ-পারবাহীর মধ্যে -বিভব 
পার্থক্য আছে বলা হয়। ইহা" তাঁড়- 
চ্চালক বলের ন্যায় ভোল্ট -এককে 
গারমাপ করা হয়। 
পোটেনঁসয়াল এনার্জ potential 
67678 গ্ৈতিক শান্ত জ্সিনি জর্সী 
(পদার্থ-বিদ্যা) রি 
“কোন [বিশেষ অবহ্হীয় চ্হিতির জন্য 
কোন কচ্তুর কার্য করিবার যে ক্ষমতা 
জন্মায়।  ভূপ্‌ষ্ঠ হইতে উচ্চে 
অবচ্ছিত বন্তুকে ছাড়িয়া দিলে 
মাটিতে পড়বার সময় সে কাজ, 
করিতে পারে, এই জন্য উচ্চে 


অবচ্ছিত = বস্ভুটির টহুতিক শক্তি 


আছে বলা হয়। কোন স্প্রিংকে 
গঢ্টাইয়া রাখলেও তাহার দ্থৈতিক শ্তি 
হয় কেন না উহাকে ছাড়িয়া দিলে 
খাবার সময় উহার দ্বারা কাজ করান 
যায়। ঘড়ির স্প্রিং ইহার প্রমাণ । উচ্চ, 
স্থানে স্থিত বচ্তুর চ্থোতিক শক্তি উহার 
ওজনকে টি দ্বারা গণ | করিলে 
পাওয়া যায় 1" 


৩২৭ 


পোয়াকারে Poincare, Jules 
(3৮৫৪-১৯১২ ) 3 
ফরাসী গাঁণতাবদ্‌, জ্যোতি ও 
দার্শনিক ৷ আধুনিক বিশ্লেষণমূলক 
গাণিতিক সমন্রগুলিকে একন্র গ্রাথত: 
করিয়া তাঁহার দশ খণ্ডে সম্পূর্ণ ভৌত 
গণিত সম্বন্ধে পভ্তক জগদ্বিখ্যাত | 
পোর্টার Porter, George (১৯২০- ): 
ইংরাজ বিজ্ঞানী । 'লীড্‌স ও. 
কৌম্বিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা । ১৯৫৫ 
সাল হইতে ১৯৬১ পর্যন্ত শোঁফল্ড 
বিশবাবদ্যালয়ের ভৌত রসায়নের (81১ 
sical chemistry) অধ্যাপক। ১৯৬৩ 
সাল হইতে লপ্ডনের রয়াল ইনস্‌টিটিউ- 
শানের রসায়নের অধ্যাপক । রাসায়নিক 
বিক্িয়ার গাঁততত্বে গবেষণার জন্য ১৯৬৭ 
২ যান্তভাবে নোবেল পলরদ্কার, 


ডাব ও. 
হিন্দী] (জ্যোতিষ-বিদ্যা) 

মিথুন রাশির যুগল. তারার 
উজ্জবলতর তারকা । ইহা কালপদ্রনুষের 
উত্তরে ছায়া-্পথের অপর দিকে অবস্থিত 
পোলার ফ্রন্ট polar 2০৮৫ সু নীয অয 
(ভূগোল ) ৃ 

নাতিশীতোষ্ণ মণ্ডলে বড়-বৃষ্ট 
ইত্যাদি নৈসার্গক ব্যাপার উষ্ণ ও শীতল 
বায়ুপুঞ্জের (Air ৭55) মিশ্রণ হইতে 
ঘটে বাঁলয়া আবহাবিদদের ধারণা । 
মের; প্রদেশ হইতে যে শীতল বায়: 
পৃথিবীর মধ্যভাগের দিকে আসে তাহার 


"সীমাকে পোলার ফ্রন্ট বলে |: 


পোলারস ॥০lari5 প্রুবতারা [ বাংলা, 
ও হিন্দী ] (জ্যোতিষবদ্যা) মা 
পাঁথবীর অক্ষকে উত্তরে প্রসারিত 


করিলে উহা যে কঞ্গিত বিন্দুতে 
খগ্গোলককে ছেদ করে তাহার.নিকটরতাঁ 
কারণে যে প্‌থিবাঁর আহ্নিক গতিতে 
ইহার কোন আবর্তন দেখা যায় না। 
সারারান্ নিজ স্থানে দ্থির থাকে, অন্য 
তারকাদের জগ হইতে হিম 
সায়া যায় না। - 
পোলারজেসান অফ লাইট polarisa- 
tion of 1187 আলোকের সমবর্তন 
সন্ধাহা ধরণ (পদাৰ্থ -বিদ্যা ) 
আলোক তরঙ্গের: এক বিশেষ তলে 
সামায়িত হওয়া ।. কোন মাজা তলের. 
উপর বিশেষ কোণে আলোক আপতিত 
এক তলে সাঁমাবন্ধ হয়। কাঁচের ক্ষেতে 
এই কোণ প্রায়. ৫৭:৫"। _আইসলাান্ড 
আপার (Iceland spar ), টুমলিন 
7, ভাত কয়েক প্রকার ব 


রি 1০৪ OF ০15০৮ 
; 700৭ MALINE™ 


nes STOPPED BISUTAL 


যী ANGLE 


“০ প্রাত- 
সরণ ঘটলেও এই ব্যাপার হয় সম- 
শকরা দ্রব্যের শকরার ভাগ নিরূপণ, 
- কোন 'স্বচ্ছবস্তুর মধ্যে টান ইত্যাদি 
নানা পরীক্ষা করা যায়। টি 


বৈজ্ঞানিক অভিধান 


পোলিও মায়েলাইটিস poliomyelitis 
ঘীক্তি্ী (চাকৎসা-বিদ্যা ) 

কেন্দ্রীয় নাভতিন্বের সংক্রামক রোগ 
বিশেষ ৷ আক্রান্ত ব্যান্তর পক্ষাঘাতের 
লক্ষণ দেখা দেয় । .শিশুদেরই বেশী 
হয়: বালিয়া ইহাকে ইনফ্যানটাইল 
প্যারালিসসও ( Infantile paraly- 
$5) বলে ৷ মাথা ধরা, জবর, নিঃ*বাসের 
কষ্ট ইহার. লক্ষণ। যে. ভাইরাসের 
আক্রমণে এই রোগ জন্মায় তাহা মল 
মৃত্রে ও দুষিত জলে থাকে ও মাছি 
বারা বাহিত হয় । ইহার কোন নিশ্চিত 
ফলদায়ক চিকিৎসা এখনও আবিষ্কৃত 
হয় নাই, তবে প্রতিষেধক হিসাবে এক 
টিকা সম্প্রাত আবিষ্কৃত হইয়াছে । ইহা 
সেবনে আক্রমণের সম্ভাবনা কমিয়া যায় 
যায় বলিয়া দাবী. করা হইয়াছে । 
উদ্ভারকের নাম অনুসারে ইহাকে 
সল্‌ক টিকা (Salk %৪০০11০) বলে। 


 গোলোনিয়াম polonium (রস্মায়ন- 
বিদ্যা) রর 
তেজস্ক্রিয় মৌল,..১৮৯৮ সালে 


ম্যাডাম কুরি দ্বারা আবিষ্কৃত ৷ চিহ্ন 
৮০, প্রমাণ: অঙ্ক ৮৪, পরমাণ;ুভার 
২১০:। আদিতে রেডিয়ামের অপচয়: 
জনিত ধাতু হিসাবে, আবিচ্কৃত. হইয়া" 


ছিল, কিন্তু এখন বিসমাথকে নিউট্রন 


আঘাত করিয়া প্রস্তুত হয় । বোর”, 
লিয়ামের সাহত ইহার সংকর. ধাতু 
নিউট্রনের উৎস হিসাবে ব্যবহৃত হয় । 
প্রবাল 0021 ( খনিজ-বিদ্যা ) 

এক প্রকার সামমাদ্রকপ্রাণীর কঙকাল।, 
প্রাচীন কাল হইতে বহু ব্যবহৃত মণি । 
মনল "উপাদান ক্যালসিয়াম _কার্বনেট, _ 


ar 


বৈজ্ঞানিক অভিধান 


অর্থাৎ খঁড়মাটি ৷ আপেক্ষিক গুরুত্ব 
2651: অস্বচ্ছ, কাঠিন্য 3:51 


প্রবোবালাট probability -সন্ভবপরতা * 


জ্ঞান সঁমানিনা ( গণিত) 

যত রকম ভাবে মোট কোন ঘটনা 
ঘাঁটতে পারে তাহার সাহত একটি বিশেষ 
ঘটনার-সম্ভাব্যতার গাণিতিক হিসাব । 
একটি লুডো খেলার: ঘুঁটিতে ছয়টি 
পৃষ্ঠে ছয়টি-সংখ্যা আছে; উহার দান 
ফোললে ছয়টি, সংখ্যা পড়িতে পারে; 
কাজেই মোট ঘটনা ছয় । কিন্তু উহার 
একটি বিশেষ সুংখ্যা, ধরা যাক ৬, তাহা 
ওঁ ছয় বারের মধ্যে” একবারমান্ পাঁড়তে 
পারে, অতএব তাহার: সম্ভবপরতা ছয় 
ভাগের এক ভাগ ৷ বর্তমান যুগে 
বীমা বিষয়ক গণনা ইহার -ভাত্তিতে 
স্থাপিত ৷ তত্বীয় পদার্থাবদ্যায় অনেক 


বাচ্তাঁবক গণিয়া কোন_জনিম প্রমাণ 
করা বায় না।- পাঁরসংখ্যান জ্ঞানের 
এক বৃহৎ অংশ ইহার ভিত্তিতে 
প্রাতিষ্ঠিত। জীবাবদ্যা়ও ইহার/রারহার 
এখন বহরপ্রচালত। 
প্রন্টাসল: prontosil :( রসায়ন*বিদ্যা ) 
সালফা_ গোষ্ঠীর আদিম ওুষধ:। 
ইহা এক রঞ্জক, যাহারবাঁজবারক অংশের 
নাম -সালফানিলেমাইড। এক "সময় 
বাঁজ্বারক: হিসাবে ইহার প্রসিদ্ধ 
ছিল, ইহার: আবিষ্কারক ডোমাক, 
নোবেল প/রস্কার-পাইয়াছিলেন।, 
প্রস্‌টেট  *ল্যাণ্ড prostate gland: 
(শারীরবৃত্ত ) = 0 


৩২৯ 
ও মূত্রনালীর ( Urethra ) সংযোগ 
স্থলকে ঘারিয়া কয়েকটি গ্রন্হির সমাচ্ট । 
ইহা হইতে এক প্রকার জলের -ন্যায় 
ক্ষারীয় রস নিঃসৃত হইয়া মূত্র নালীতে 
পড়িয়া যৌন সংযোগের শেষে শুক্রাণুর 
নিক্ষমণকে সাহায্য- করে৷ বার্ধক্য 
এগুলি স্ফীত হইয়া প্রস্রাবের: অসুবিধা: 
ঘটায় ৷ - মন্রকৃচ্ছতা খুব রেশী মাত্রায় 
দেখা দিলে অস্বোপচার প্রয়োজন হয় । 
প্রস্টাগ্লানাঁডন : prostaglandine 
(ঁচাকংসা-বিদ্যা:) 

-- প্রস্টেট গ্রন্হি হইতে ৷ নিচ্কাশিত 
জৈব রাসায়নিক যোগ গোষ্ঠী ॥.. ইহা- 
দের. মধ্যে কয়েকাঁট  সংখ্লেষিতও 
হইয়াছে। ইহাদের মন;ষ্যশরারেপ্রয়োগ 
করিলে -অস্বাভাবক-রন্তচাপ নিয়ন্ত্রণ, 
পেপ্‌টিক আলসার. নিবারণ, থুম্বাঁসস 
প্রতিরোধ, সখগ্রসব, গর্ভপাত প্রভৃতি 
ঘটানো যায় -বলিয়া জানা, গিয়াছে-। 
উগান্ডা-দেশের. এক... বিশ্ববিদ্যালয়ের 
মাহত জড়িত ডাঃ সুলতান করিম এই 
শ্রেণীর ওধধের. ..পরাক্ষা-নিরীক্ষায় 
অসাধারণ সাফল্য লাভ.-করিয়াছেন।। 
অনেকের মতে পোনাসিলিন আবিচ্কারের 
প্রর চিকিৎসা জগতে_এত: যঃগান্তকার? 
আবিচ্কার আর হয় নাই । 
প্রাইম নাম্বোর prime number মৌলিক 
সংখ্যা সমাজ অহা (গণিত) 
যে অখণ্ড সংখ্যা একক ছাড়া আর 

কোন পূর্ণ" সংখ্যা দ্বারা সম্পূর্ণ , 
বিভাজ্য নয় যেমন ২, ৩,৫, ৭,১১; 
১৩.ইত্য্যাদ। ... ও 
প্রাইমেটস primates (প্রাণিবিদ্যা) 

= ্তন্যপায়' প্রাণীদের উচ্চতম কেংটর 


(ডি... বৈজ্ঞানিক অভিধান 


প্রাণীবর্গ (০rde+)। মানুষ, বনমানষ, 
বানর ইহার উপবর্গ (Sub-order) 
প্রিজম 29 ( পদার্থবিদ্যা) 

ঘন জ্যামিতির এক : ন্রৈমীন্রক 
আকার যাহার দুইটি প্রান্ত সমান, 
অনুরূপ ও সমান্তরাল এবং পারব গল 
সামান্তারক |. ধারগুলে যাঁদ ভূমির 
সহিত সমকোণা হয় ত তাহাকে সুষম 
প্রিজম বলে । কাঁচের প্রিশিরা প্রিজমের 
মধ্য দিয়াআলোকরা*ম পাঠাইয়া তাহার 
বিচ্ছরণ ( Dispersion )  ঘটাইলে 
শ্বেত আলোক রামধনুর- সাতটি রঙের 
আলোতে: বা্লম্ট হয় বালিয়া ইহা 
পদার্থ বিদ্যায় বীক্ষণাগারে দ্‌গ্‌বিজ্ঞান 
চর্চায় বহু ব্যবহৃত | 
প্রসেসান : 1150855198 : অয়ন চলন 
জনসন ( জ্যোতিষণবদ্যা ) 
" শনজের অক্ষের উপর ঘূর্ণ্যমান কোন 
কৌণিক আবর্তন। বিশেষ কাঁরয়া 
ইহা পাঁথবশীর * ক্রান্তি বিন্দহদ্বয়ের 
পশ্চিম দিকের গাঁতকে বোঝায় ৷. 
প্রঃরাইটিস 70019 (চাকৎসা-বিদ্যা) 
"মানুষের দেহের চর্মে দারুণ চুল- 
. কানি। ইহা অন্য কোন রোগের 
. লক্ষণ। কোন কোন রোগে এই কষ্ট 
সারা দেহেই অনুভূত হয়, কোন রোগে 
দেহের বিশেষ অংশে শ্যাবা। খোসঃ 
চুলকানি এবং কয়েক:প্রকারের নাভের 
চালাতে প্রায়-সারা*গায়েই, চুলকানি 
দেখা যায়। .: 
প্রেলগ। 76108, ৬. :(১৯০৬-) 
যুগ্যোশ্লাভিয়ায় জন্ম ও প্রাগে শিক্ষা. 
ও: গবেষণা'।, ৷. এনজাইম্‌ ' সকলের 


আণবিক গঠন ও তাহাদের বিক্রিয়ার 
রহস্য উন্মোচন করার জন্য ১৯৭৫ সালে 
যুগ্মভাবে নোবেল পুরস্কার লাভ পান। 
প্রোসওডাময়াম praseodymium 
(রসায়নশীবদ্যা) 

বিরল" মৃত্তিক গোষ্ঠীর (1২876 
Earths ) ধাতব মৌল ৷৷. চিহ্ন Pr. 


প্রমাণুঅগ্ক ৫৯, পরমাণুভার ১৪০" 


৯২, আপেক্ষিক গুরুত্ব ৬'৮, গলনাঙ্ক 
৫৩৫" সেঃ, স্ফুটনাঙ্ক ৩০২০৭ সেঃ । 
ইহার লবণগুলি ফিকা সবুজ রঙের 
ইহার ভৌত: ও রাসায়নিক ধর্ম 
সারয়াম,ধাতুর ন্যায় । 
প্রোসাঁপটেট precipitate অধঃক্ষেপ 
জনছ্ম দ.(রসায়ন-বিদ্যা_) 

কোন  দ্রবের উপাদানকে অন্য 
রাসায়নিক যোগে অদ্রাব্য : বস্তুতে 
পরিণত করিলে উহা যখন দ্রবের নীচে 
পড়িয়া যায়, সেই অবস্থা: (আবহ 
বিদ্যায়) বায়ুমণ্ডল হইতে বারি, 
শিশির বা-তুষারপাত হইলে 'ভূপচ্ঠে 
পতিত এ বস্তুগদ্ীলকেও এই আখ্যা 
দেওয়া হয়। 
প্রোটন proton ( রসায়ন-বিদ্যা ) 

হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস । 
ইহার ভর ১ এবং বিদ্যুৎ আধান 
পাঁজটিভ। ইহার ভর ইলেকট্রনের 
ভরের প্রায় ১৮৩৭ গুণ এবং সকল 
আবশ্যিক উপাদান | প্রাত-পরমাণুতে 
প্রোটনের সংখ্যা পরমাণঢ সংখ্যা দ্বারা 
প্রকাশ করা" হয় এবং উহাই মৌল 
SB St tii 
করে। রর 


বৈজ্ঞানিক অভিধান ০ ৩৩১ 


প্রোটিন protein (রসায়ন-বিদ্যা ) 
জীবদেহের “প্রধান : নাইট্রোজেন 
ঘাটত উপাদানগুলি ৷ প্রত্যেক জীব- 
কোষের ইহারা অপরিহার্য অঙ্গ ৷ 
উহাদের সংযুতিতে শতকরা প্রায় ৫০ 
ভাগ কার্বন, প্রায় "২৫ ভাগ 
অক্সিজেন, প্রায় ১৫ ভাগ নাইট্রোজেন 
ও প্রায় ৭ ভাগ হাইড্রোজেন “থাকে । 
বেশীর ভাগ প্রোঁটিনে কিছ? ফসফোরাস 
ও গন্ধকও থাকে । অধিকাংশই জলে 
দ্রাব্য তবে দ্রব কোলোয়েড হয়। 
আদ্রীবশ্লেষ (মydr০ly5i5) দ্বারা 
ইহারা: প্রায় '' কুঁড়িটি আমিনো 


আসিডের : মিশ্রণে ' পরিণত হয়। _. 


ইহাদের তিন শ্রেণীতে ভাগ করা যায়। 
(১) সরল প্রোটিন (Simple 
proteins ), (২) যোগ" প্রোটিন 
( Conjugated “proteins );- (৩) 
প্রোটন জাত (Derived proteins) | 
ইহাদের অগুগহুলি বিরাট আকারের, 
আণাবকভার ৫০০০ হইতে ছয় লক্ষ 
পর্ধন্ত।: মন্ন্য্যদেহে পুষ্টির জন্য 
কিছ; 'পারমাণ প্রোটিন: অত্যাবশ্যক | 
ছানা, মাছ, মাংস, দুধ; ডিম): মটর ও 


পণুষ্টর জন্য খাদ্য সংগ্রহ করিতে হয়। 
প্রোটোজোয়া 2:০%050% (প্রাণি-বিদ্যা) 

এক কোষ প্রাণী গোষ্ঠী ৷ ইহাদের 
বৈশীর ভাগই: স্বতন্ন' ভাবে জীবন- 
যাপনে সক্ষম হইলেও কয়েক প্রজাতি 
পরজীবী এবং ইহারা 3৮৬ 
হয়৷ কুখ্যাত ম্যালেরিয়া জর এইরগ 
একটি প্রোটোজোয়ার কীঁর্তি। ইহাদের 


তিন শ্ৰেণীতে ভাগ করা হয়॥(১) 
ইনাফউজো রিয়া (1705911), ইহারা 
লেজ নাড়িয়া নাড়িয়া সাতরাইয়া বেড়ায়, 
(২)  রিজোপডা-_ (7২1212500৫8 )) 
ইহাদের দেহের কোন নাট আকার 
নাই, তরল বিন্দুর মত গড়াইয়া 
গড়াইয়া বেড়ায় । ইহাদের সুপরিচিত : 
দৃজ্টান্ত আযামীবা। (৩) স্পোরোজোয়া, 
ইহারা স্পোর (9০6) দ্বারা প্রজনন 
করে, ইহাদের দজ্টান্ত ম্যালেরিয়ার এ 
বাঁজ। 
প্রোটোপ্লাজম - protoplasm (জীব- 
বিদ্যা) { ’ 
সমস্ত: জাঁবদেহের মৌলিক 
উপাদান। কতকগুলি জৈব যোগ জল 
ও লবণ দ্বারা ইহা গঠিত। ইহাতে . 
পুষ্টি, বৃদ্ধি, চলন ইত্যাদি জীবের 
সমস্ত: লক্ষণ পাওয়া যায়। ইহা 
প্রধানত প্রোটিন দ্বারা গঠিত কিন্তু 
কারক হাইড্রেট, গ্নেহ পদার্থ, অটজৈব লবণ 
প্রভীতও আছে, কিন্তু ইহারা কিভাবে 
সংযুক্ত তাহা জানা যায় না।: ইহা 
প্রায় স্বচ্ছ. এবং ইহার সান্দ্রতা 
(%15005115) প্রায়  শ্লিসারিনের 
মত) আপাতদ্‌ষ্টিতে যাহা "জড় 
পদার্থের যৌগ তাহা কি করিয়া 
জীবনের বিন্দুতে পরিণত হয় তাহা 
এখনও অন্তাত। 
প্রোডিউসার : গ্যান : producer gas 
(রসায়নশাবদ্যা ) 
উজার সাৰত 
জলীয় বাষ্প মিশ্রিত বায়: চালাইলে 
অঙ্গার কার্বন মনক্‌সাইডে পাঁরণত -হয় 
(26+0,-200 );" ৷ নাইট্রোজেন 


৩৩২ 


মিশ্রিত এই গ্যাস সঙ্গে সঙ্গে গরম 
থাকিতে. থাকতে জ্বালানী হিসাবে 
ব্যবহৃত হয় । প্রচুর নাইট্রোজেন মিশ্রিত 
থাকে বলয়া ইহার জবলন-কে নিয়ন্ত্রিত 
করা যায় ৷ 
প্রোপোর্শান proportion সমানুপাত 
[ বাংলা.ও হিন্দী ] (গণিত) 

- কোনো দুইটির অননপাত._ অন্য 


দুইটির অন:পাতের সহিত সমান হইলে. 


উহাদের সমানুপাতিক বলে। যেমন 
কঃ খ যাঁদ গ $ ঘএর সমান হয় তরে 
উহাকে ক.8খঃ৪গঃ ঘ ছার 


চিহ্নিত করা হয়, ইহার অর্থ = ly 


প্রোলাপ্‌স prolapse স হা( কলা, 
বিদ্যা)... 
+ কোন আভ্যন্তরীণ প্রত্যঙ্গের নিজের 
নৈসৰ্গিক. অবান্থি'ত হইতে বিচ্যুতি । 
সাধারণতঃ মনুযাদেহে জরায়; ও মল- 
নালীরবিচ্যাতএই. ভাবে নির্দেশিত 
হয় । 

্াঞ্ষউন plankton. ঘখ্কানী জীর 
(জীব-বিদ্যা) 

-সমাদ্রেক্ষে ভাসমান আত: ক্ষুদ্র 
জাবাণ। ইহাদের মধ্যে উদ্ভিদ ও 
প্রাণী দুই-ই আছে। -উদ্ভদদের বলে 
ফাইটো গ্ল্যাঙকটন (Phyto plankton) 
আর প্রাণীদের বলে জু গ্ল্যাঙ্কটন 
(2০0.818715507.)1-পাঁথবীতে যত 
প্রাণী আছে যাহাদের শ্বাসের: সঙ্গে 
বায়ন না গ্রহণ কারলেও চলে তাহারা 
সকলেই এই: শ্রেণীর মধ্যে, আছে। 
দঢ়:একাট আকারে বেশ-বড়ও হয় যেমন 
জ্োল:ফিস: ( Jelly 5 ) 7 ইহারা, 


বৈজ্ঞানিক অভিধান 


নোনা জল মিষ্টিজল উভয়েতেই থাকে 
এবং জলের সকল গ্রভীরতায়ই পাওয়া 
যায়। জলের: উপর তলায় যেখানে 
কিছ সূর্যালোক পৌঁছায় সেখানে 
ফাইটো প্ল্যাঙ্কটনরা আলোক: সংশ্লেষ 
দ্বারা যে খাদ্য সংগ্রহ-করে তাহাই জু 
প্ল্যাঙ্কটনদের একমাত্র খাদ্য । আর যত 
উচ্চ শ্রেণীর প্রাণী গভীর সমুদ্রে বাস 
করে তাহাদের উভয় শ্রেণীর প্ল্যাঙ্কটনই 
একমাত্র খাদ্য ৷ : ইহাদের সংখ্যা এত 
বেশী এবং বংশবৃদ্ধি এত অনায়াস ও 
অজস্র যে কোন কোন বিজ্ঞানী কল্পনা 
করেন যে ইহাদের কোন রকমে মানুষের 
পারপাক যোগ্য খাদ্যতে পারণত-করিতে 
পারিলে পাঁথবীর নিয়ত.বর্ধ'মান-লোরু- 
সংখ্যার খাদ্যসংগ্রহের সমস্যা লইয়া 
দুশ্চিন্তা আর থাকবে না। 
প্ল্যাটিনাম platinum (রসায়নশীবদ্যা ) 
ধাতরমৌল। চিহ্ন 2৮ পরমাণু 
অঙ্ক.:9৮,  পরমাণুভার. ১৯৫০৯, 
গলনাঙক _ ১৭৭৩০েঃ» স্ফুটনাঙ্ক 
৪০১০৭ সেঃ, আপোক্ষক গুরুত্ব: ২১৪, 
কাঠিন্য ৪৩ ৷ রূপার মত: চকচকে 
ধাতু, কিন্ত; রুপার অপেক্ষা, নরম । 
ইহা অম্লরাজ ( Aqua regia ) ছাড়া 
অন্য কোন আযাসিড বা ক্ষারে, আক্রান্ত 
হয় না, সহজে জাত হয় না -ঝালয়া 
ইহার ওজ্জরল্যও স্হায়ী, এইজন্য ইহা 
সৌখীন মহলে আদৃত- ও..অলঙকা- 
রাঁদিতে ব্যবহৃত. হয়:; অনেক: উচ্চ 
তাপেও গলে না এবং জারত হয়-না 
বলিয়া ইহা বৈজ্ঞানিক বীক্ষণাগারের 
পান্রাদি নির্মাণে ব্যবহৃত হয় |. ইহাকে 


'পিটাইয়া খু মাহ চাদর করা. যায়৷ 


বৈজ্ঞানিক অভিধান ৩৩৩ 


অনেক রাসায়নিক বিক্রিয়ার ইহা উত্তম 
অনুঘটক বলিয়া রাসায়নিক শিল্পে রহ 
ব্যবহৃত ৷ এই উদ্দেশ্যে ব্যবহৃত গুড়া 
গ্লাটিনামকে - প্ল্যাটিনাম.. ব্ল্যাক 
( Plantinum Black.) বলে । ইহার 
আর এক আকারকে বলে স্পাঞ্জগ্ল্যাটি- 
নাম (99008) platinum ), অন" 
ঘটক হিসাব ইহা অত্যন্ত সক্রিয় । 
*লাটিনাম ব্যাক: platinum black 
গ্ল্যাটনাম কথ্জল ঢততহিলাম কম্জ 
(রসায়ন-বিদ্যা ) টি 

প্ল্যাটনাম লবণকে ' বিজারিত 
করিয়া: ইহা পাওয়া যায়। ইহার 
ব্যবহার: পূর্ব অনুচ্ছেদে ' বাণতি 
হইয়াছে ৷ - আযমোনিয়াম  ক্লোরো- 
পল্যাটিনেটকে (Ammonium chloro- 
platinate) দগ্ধ করিয়া স্পঞ্জ আকার 
{.SpPongY Pt ) পাওয়া যায় । 
প্ল্যাণ্ট 2188 পাদপ [ বাংলা ও হিন্দী] 
(জীব-বিদ্যা ) 

উদ্ভিদ ও প্রাণীদের. পার্থক্য 

বৈজ্ঞানিক ভাবে বলা কঠিন. যাঁদও 
সাধারণ: ভাবে বলা চলে. যাহাদের 
ক্লোরোফিল আছে, তাহারাই উদ্ভিদ । 
কিন্তু ফাংগাঁসগ:লির মত বিরাট গোষ্ঠী 
উদ্ভিদ হইলেও: সবুজ নয় । -আবার 
ইউণ্লেনা শ্রেণীর ক্লোরোফিল থাকিলেও 
উহারা- প্রাণীদের অন্য লক্ষণযডক্ত । 
সরলতম রাসায়িনক উপাদান ৷ হইতে 
নিজেদের পুষ্টি নিজেরাই সংগ্রহ করিতে 
পারে বালয়া ইহারাই জীবগণের খাদা- 
ভাণ্ডার এবং: যেখানে. পাদপ নাই 
সেখানে কোন প্রাণী (মানব সমেত) 
বাঁচিতে পারে না! ইহাদের প্রায় সাড়ে 


তিন লক্ষ প্রজাতি জানা আছে । 
ইহাদের প্রধান দুই ভাগে "ভাগ করা 
হয় (১) নালিকা বিহীন ((Non-Vas- 
cular) আর (২): নালিকা যয্ত 
(%85০8181.)1 নালিকা বিহঈনদের 
প্রধান দুই উপাবিভাগ (ক) থ্যালো- 
ফাইটা_ক্লারোফিল যুক্ত আলজি আর 
ক্লোরোফিল হান ফানজাই' (খ) ব্রায়ো 
ফাইটা- সেওলা: (14055) নালিকা 
যক্তদের প্রধান দুইভাগ : (ক) রেণুধর 
(90010017518 )-যাহারা রেণ, 
(8০15) দ্বারা প্রজনন করে, যেমন 
লাইকোপড, ফার্ন ( en ) ইত্যাদি । 
ইহাদের... আগে. টোরিডোফাইটা 
(85110091918 ) বলিয়া উল্লেখ করা 
হইত । (খ) -সবীজ. ( Spermato- 
phyta-) বেশীর ভাগ পঢণ্পিত বৃক্ষ 
যাহাদের আমরা চলতি ভাষায়--গাছ 
বাল ইহার অন্তর্গত ৷ প্রায় দুই :লক্ষ 
প্দাম্পত বৃক্ষের: কথা জানা,আছে। 
ইহা ছাড়া কোনিফার (Conifer) রাও 
এই উপবিভাগের এই শাখায় পড়ে । 
গ্ল্যানেট planet গ্রহ. [বাংলা "ও 
হিন্দী]  (জ্যোতিষ-বিদ্যা ) 

যে সব জ্যোতিঙ্ক সূ্যে'র-চারিদিকে 
পৃথিবীর মত পরিক্রমা করে ইহাদের 
মধ্যে প্রধান নয়টি (পৃথিবীকে লইয়া) ৷ 
সূর্য হইতে 'দুরত্বরমে তাহারা বুধ 
(Mercury ) শুক্র ( Venus), 
পৃথিবী ( Earth ys মঙ্গল ( Mars ); 
বৃহস্পতি (Jupiter), শনি (Saturn), 
ইউরেনাস '( Uranus ), - নেপচুন 
(Neptune ) ও প্লুটো ( Pluto ) 
প্রথম চারটি: পরের চারটির অপেক্ষা 


৩৩৪ 


. অনেক ছোট ।- পাথবাঁ হইতে সর্ষের 
দূরত্বকে, একক ধাঁরলে সূর্য হইতে 
ইহাদের দুরত্ব যথাক্রমে, বন্ধ ০৩৮৭, 
শুরু ০৭২৩, মঙ্গল ১৫২৪, বৃহস্পতি 
২০৩) শান, :৯৫৩৯/. ইউরেনাস 
১৯১৮২, নেপচুন ৩০০৫৭, প্লুটো 
৩৯৫১৮.।: ইহারা ছাড়া কতকগুলি 
গ্রহাণড (/$051914) ও ধূমকেতুও 
র্যকে পরিক্রমা করে। 
প্ল্যাসেণ্টা placenta অমরা, : ফুল 
" বামলান্ত (শারীরব্ত্ত) 
গ্তনযপায় প্রাণীদের স্ত্রী-দেহের 
একা প্রত্যঙ্গ, ভুণ যাহার মারফং 
পুষ্টি সংগ্রহ করে । ইহা জননীর দেহ- 
কলা ও ভ্রুণের দেহ-কলার (7155৩ ) 
সংযোগে গঠিত । ভ্রুণের সত ইহার 
যে নলাকার কলার মাধ্যমে যোগ থাকে, 
- জুণ ভূমিষ্ঠ হওয়ার পর তাহা কাটিয়া 
দেওয়া হয় বা কাটিয়া যায়। উহাকে 
চলতি ভাষায় নাড়ী-কাটা বলে। এই 
নল দিয়া জননীর দেহ হইতে: গযাম্ট ও 
অক্সিজেন ভ্রূণে পো'ঁছায় এবং একই 
পথে তাহার বর্জ্য বস্তু মাতার, রন্ত- 
স্রোতে মিশিয়া যায়। ইহা সন্তান 
ভূমিষ্ঠ হওয়ার কিছ: পরে জরায় হইতে 
নির্গত হয়। 
গলাইয়াড্‌স pleiades কা [বাংলা 
ও হিন্দী ] ( জ্যোঁতষ-বিদ্যা ) 
- বরষ,রাশি নামক তারকা: পুঞ্জের 
কাছে /অবস্থিত কয়েকটি মাঝারি 
গুচ্জবল্যের,  তারামণ্ডল।  এতগ্যাল 
ছোট ছোট তারা অল্প স্থানের মধ্যে 
_ না, ইহাদের এই বৈশিষ্ট্য । 


বৈজ্ঞানিক অভিধান 


প্লাইয়োসিন pliocene 
(ভূ-বিদ্যা ) 
নবজীবীয় অধিকল্পের (Cainozoic 
618.) পণ্চম কল্প ( Period )। এখন 
হইতে ' প্রায় ২ কোট বৎসর আগে 
ইহার প্রারম্ভ এবং প্রায় ১ কোটি ১০ 
লক্ষ বৎসর স্থাতকাল ৷ ভূপ্‌চ্ঠের জল 
স্থলের যে আকৃতি আমরা এখন দেখিতে 
পাই তাহা এই সময় হইতেই আছে, তবে 
ভারতবর্ষে এই সময় বিরাট পবতশ্রেণী 
গঠিত হইতে আরম্ভ হয় । বর্তমান 
কালের জীবেরাও ইহার সমসাময়িক । . 
প্লাইসটোসিন কল্প pleistocene 
period পসমিল_নলন (ভূঁবিদ্যা) 
ভূগঠনের সাম্প্রতিক : যুগের 
আগের কল্প । এখন হইতে প্রায় দশ 
লক্ষ বংসর আগে ইহার প্রারম্ভ। এই 
কল্পে মানুষের (নিয়ান্ডারথাল ও 
ক্রোম্যািয় ) আবিভবি হইয়াছে । এই 
সময় হিম-যুগগ্ীলর : পর্যায়ক্রমে 
আক্রমণ শুরু হয় । 
গ্লাঙ্ক Plank, Max (১৮৫৭-১৯৪৭) 
জার্মান পদার্থাবজ্ঞানী । বিকীরত 
শান্ত যে বিচ্ছিন্ন কণার পরিমাপে 
বিতারত বা শোষিত হয়, এই 
সিদ্ধান্তের জন্য তিনি য:ুগান্তকারা 
বিজ্ঞানী বলিয়া স্বীকৃত। ১৯০০ 
সালে এই সিদ্ধান্ত তিনি উপস্থাপিত 
করেন ।. ইহার নাম কোয়ান্টাম সিদ্ধান্ত 
(Quantum. 00601 )। কোন 
কম্পাঞ্কের অনুপাত. একটি ধ্রুবক । 
এ ধ্ুবকঁটি পদার্থ বিদ্যায় 1, এই 
প্রতীক দ্বারা চিহ্নত হয় এবং গ্লাঙ্কের 


অলিল,বীন 


নিক আতাৰ 


ধ্রুবক সংজ্ঞায় পরিচিত । ইহার পারমাণ 
৬৬২৪%১০-২৭ অর্গ 7. প্রাত 
সেকেণ্ড ৷ 
পলাজ্‌মা plasma (১)  রন্তমস্তু 
(রন্তরস ) চ্যোনিক্কা (শারারবৃত্ত ) 
(১) জীব কোষকে পঢাষ্ট পেশিছাইয়া 
দেওয়া ও তাহার মধ্যস্থ পারত্যন্ত 
অংশকে বহিচ্কৃত করার জন্য যে তরল 
পদার্থ কোষের বাহিরে: প্রবাহিত হয় ॥ 
স্তন্যপায়ী প্রাণীদের রন্তই: এই কাজ 
করে। রক্তে ইহা প্রায় বর্ণহীন তরল 
পদার্থ রূপে বিরাজমান ;. ইহার 
উপাদান: জল (শতকরা ৯০ -ভাগ ), 
লবণ, প্রোটিন. এবং অত্যন্ত অল্প পরি- 
মাণে শকরা, ইউরিয়া ইত্যাদি রস্তু। 
(২) বর্তমান পারমাণবিক পদার্থ 
বিদ্যায় উচ্চ উষ্ণতায় সমান সংখ্যক 
পজিটিভ ও নেগেটিভ আয়নের মিশ্রণ | 
প্লাস্টার অফ. প্যাঁরস plaster of 
185 প্যারস-”লাসটার [বাংলা ও 
হিন্দী ] (রসায়ন-বিদ্যা) 
আংশিক কেলাস জল - যুস্ত 
জিপসাম। জিপসামকে : অজ্প - তপ্ত 
করিলে উহার চার ভাগের তিন ভাগ 
জল যখন চলিয়া যায়. তখন ইহা 
তৈয়ার হয় । উহা আবার জল পাইলে 
কেলাসিত হয় এবং তখন উহা আয়তনে 
স্ফীত হয় বলিয়া ছাঁচ তোলার 'কাজে 
অত্যন্ত আদৃতি।, 
গলাস:টিকদ 7189609  (রসায়ন-বিদ্যা) 
ইহা ব্যবসায়িক আখ্যা, কোন 
বৈজ্ঞানিক বিবরণ দেওয়া সম্ভব. নয়। 
কারিম উপায়ে প্রস্তুত মানদুষের ব্যবহার্য 
নৈসর্গিক: বস্তুর নকল: বলা যায়। 


"৩৩৬. 


ইহারা নানা রাসায়নিক বিবিয়ায় 
প্রস্তুত হয় তবে ইহাদের সামান্য ধর্ম 
এই যে ইহারা নমনীয় অর্থাৎ ইচ্ছামত 
আকারে গড়া বা. ছাঁচে ফেলা বায়। 
ইহাদের প্রধান দুইভাগে ভাগ করা 
যায়, থামেপ্লাসৃটিক (Thermo- 
plastic ) ও থামোসেটিং (Thermo 
setting )। প্রথম শ্রেণী শীতল হইলে 
কঠিন, আবার গরম. হইলে: নমনীয় 
হয়। যত বার ইচ্ছা ইহাদের গরম 
করিয়া আকার দেওয়া যায়। ' দ্বিতীয় 
শ্রেণী কিন্তু একবার ঠাণ্ডা হইলে 
পুনরায় গরম করিয়া গড়া চলে না, 
কেন না উহারা আর নমনীয় হয় না। 
গঠন-প্রণালী দ্বারাও ইহাদের নানা 
নামে চিহিত করা হয় যথা, ফিনোলিকস 
(Phenolics), আযমিনো ্লাস:টিকস 
(Amino “plastics ),  ভিনাইলস 
(10515) আযাক্রিলিক্স : (Acry- 
1105), নাইলন (7১018101065), 
পলিএস্‌টারস* (৮১015656615) "আর 
পিইউারথেনস (Polyurethanes), 
প্লাস্‌টক সার্জারী plastic surgery 
{ চিকিংসা-বিদ্যা ) ৷ 7 

শল্য চিকিৎসার শাখা বিশেষ । 
ইহাতে দাহ বা আঘাত জানত দৈহিক 
'বিকাতিকে পূনরায় স্বাভাবিক- আকার 
দেওয়ার চেষ্টা করা হয় ৷ সময়ে সময়ে 
রোগীর অন্য. প্রত্যঙ্গের ত্বক সাবধানে 
কাটিয়া ক্ষতস্থানে লাগানো হয় । এই 
চিকিৎসা _সময়সাপেক্ষ :ও অত্যন্ত 
পারিশ্রমসাধ্য ৷ 
প্লুটো plut০ (জ্যোতিষ-বিদ্যা রঃ 

সৌর জগতের নবম গ্রহ ॥ ১৯৩০ 


৩৩৬ 
'সালে আবিষ্কৃত ৷ ব্যাস পৃথিবার প্রায় 
অর্ধেক । সম্যক পরিক্রমা করতে 
২৪৮৪২ বৎসর সময় লাগে । 
গ্লদটোনিক রক. plutonic rock 
ঘাালীম হী (ভূ-রিদ্যা ) 
ভূ-প্‌ষ্ঠের অনেক গভীর তলে যে 
সকল আগ্নেয় শিলা গঠিত হইয়া থাকে, 
যেমন গ্রানাইট | - 


প্লুটোনয়াম plutonium ( রসায়ন 
ববদ্যা) * 

মন:যষ্য-স্‌ষ্ট মৌল । চিহ্ন Pu, 
প্রমাণ; অব্ক ৯৪, পরমাণু ভার ২৩৯। 
ইউরোনিয়ামকে- নিউট্রন. আঘাত করিয়া 
ইহার সৃষ্টি, তাহার আগে কিছ বাঁটা 
রশ্মি নির্গত হয় । মন্হর নিউট্রন দ্বারা 
ইহা বিভাজিত হয় বলিয়া আদি পার- 
মাণাবক বোমায় ইহা ব্যবহৃত 
হইয়াছিল । ৷ ইহা বিপজ্জনক ভাবে 
তেজস্ক্রিয় ও ইহা লইয়া কাজ করা 
নিরাপদ নয়। 


প্লনীরাসি. 199819য : ফুসফুস ধরা 


রুলার প্রদাহ: ভুমস্যুসানহয্য হীঘ 
( চাকৎসা-বিদ্যা):: 
রর জারআফাক 


__ বিল্লীকে ফুসফুস ধরা কলা (2158) 


বলে। ইহা ব্র্কাই, রন্তবাহ ও নার্ভকে 
আবৃত করিয়া মধ্যচ্ছদ (Diaphragm)- 
কেও আচ্ছাদন: করিয়া রাখে । ইহার 
"প্রদাহের উপরোন্ত সংজ্ঞা। কাশি, 
জবর, দত *বাস্প্রশ্বাস ও বেদনা ইহার 
অংশের রোগ হইতে সংক্লামিত হয়? 
অনেক সময় ইহার দুই ভ্তরের মধ্যে 
তরল পদার্থ জাময়া'থাকে ৷ 


বৈজ্ঞানিক আভধান 


"প্লেটো 1186598 মালভূঁম আনিত্যন্দা 
( ভুগোল ) 

সমনুদ্প্‌ষ্ঠ হইতে অনেক উঁচুতে 
অবস্থিত সমভূম ৷ উচ্চতায় কয়েক শত 
হইতে কয়েক হাজার ফিট পর্যন্ত হয়। 
ভারতের: দাক্ষণাত্যের মধ্যভাগ ও 
তিব্বত ইহার সমপারিচিত দণ্টান্ত। 
(ভূগোল ) 
গ্লেন [188 সমভাঁম মহাল ( ভূগোল ) 

ভূপ্‌চ্ঠে অনেক স্থান জাঁড়য়া প্রায় 
একই উচ্চতায় স্থলভাগ, যাহা সমদ্দ্ 
পঙ্ঠ হইতে খুব উচু নয়। সাধারণতঃ 
সমাদ্রের কূলে ও নদীর অববাহকায় এই 
আকারের স্থল দেখা যায় । পণ্চিমবঙ্গ ও 
বাংলাদেশ সমভূমির প্রকৃষ্ট উদাহরণ । 


ফ 


ফগ 0 কুজ্ঝাটিকা ন্যুন্বতা (পদাৰ্থ- 
বিদ্যা) f ৰ 

ভূপৃষ্ঠের নিকট মেঘ সৃষ্ট হইলে 
চতুর্দকে ধোঁয়ার মত দেখা যায়, 
তাহাকে কুজবঝাটিকা বলে । বায়? হঠাৎ 
শীতল হইলে বা জলীয় বাচ্পের পারমাণ 
আতিরিন্ত হইলে এইরূপ ঘটে । - শহর 
অঞ্চলে ধোঁয়ার  সাঁহত মাশয়া ইহা 
দৃচ্টিশত্তিকে সীমায়ত করে।- কতদুর 
নজর. চলে তাহার উপর...ভান্ত কারয়া 
কুজঝাঁটকাকে_ গাঢ় (1৩78০) বা 
মাহ (15500) বলা হয়। 
ফটিগ ক্লান্তি সসাল্নি (৯) জীবাবিদ্যা 
(২): পদার্থ-বিদ্যা। 

(১) শারীরিক অবস্থা যাহাতে 
ইন্দ্রিয়: ও: দেহকলা ( Tissue-) 
তাহাদের ্বাভাবিক নিপ্‌ণতায় কাজ 


# 


বৈজ্ঞানিক অভিধান 


করতে পারে না।  আতিরিক্ত শ্রম 
হইতেই ইহার উৎপাত্ত ॥ এই অবস্থায় 
পেশীকোষে ল্যাক্টিক আ্যাসিড 
(Lactic) জাময়া তাহাদিগকে নাক্ষয় 
করিয়া দেয় বালয়া দেখা গিয়াছে । 
পেশী সমূহে পঢুচ্টির অভাবও দেখা 
-যায়।  বিশ্রামই - ইহার “একমাত্র 
সার্থক প্রীতকার। দৈহিক ছাড়া 
মানসিক ক্লান্তিও আছে । মান্ভিচ্কের 
কোষগ্ীল আক্লান্ত হইলেই: এইরূপ 
হয়। 

(২) কোন ধাতুকে বারবার পীড়ন 
করিলে তাহার যান্ত্রিক ধর্মের হানি হয় 
অর্থাৎ তাহার বহন ক্ষমতা বা প্রসার 
ক্ষমতা নষ্ট: হয়। ধাতব ক্লান্তিতে 
ধাতুর ভাঙ্গিয়া পড়ার সম্ভাবনা থাকে । 
কয়েকটি বিমান শ্‌ন্যে ধংস হওয়ার 
কারণ এইরূপ ধাতু-ক্লান্তিই বলিয়া 
সিদ্ধান্ত করা হইয়াছে । বিমান ও 
মোটর গাড়ী নিমাণের কারখানায় 
ইহার কারণ সম্বন্ধে বিজ্ঞানসম্মতভাবে 
চর্চা করা হইয়াছে। ধাতুর ক্লান্তির 
আাষ্তিত্ব স্বীকৃত হইলেও ইহার কারণ 
সম্বন্ধে এতাবং কোন: সিদ্ধান্তে 
পেশছান_ যায় নাই। ওঁ দুই 
শিল্পে যান্সিক গোলযোগের শতকরা 
৮০ ভাগ' এই কারণে হয় বলিয়া 
{বিশ্বাস ৷ 
ফন 1700 (পদার্থবিদ্যা ) 

উচ্চ স্বর মাপিবার একক ৷ ১০০০ 
কম্পাঙ্কের আওয়াজ কর্ণপটাহে যাঁদ 
০০০২ ডাইন শান্তির বায়ুচাপ সৃষ্টি 
করে তাহা হইলে সেই স্বরকে এই 
সংজ্ঞা দেওয়া হয় । 

২২ 


৩৩৭ 


কফ্ষনা fauna প্রাণিকুল সাজান 
(জীব-বদ্যা ) 

কোন ভূখণ্ডের সমগ্র রাদকুলের 
সমন্টিগত নাম । 
ফরম্যালাডহাইড = 
(রসায়ন-বদ্যা ) 

জৈব রাসায়নিক যৌগের শ্রেণী 
বিশেষের সরলতম যৌগ । সংকেত 


formaldehyde 


০. HO, স্ফুটনাঙ্ক--২১: সে, 


গলনাঙ্ক_-৯২০ সেঃ। -- মিথাইল 
আযলকোহলের: আধাশক: জারণ দ্বারা 
ইহা পাওয়া যায় ৷ জারণ সম্পূর্ণ হইলে 
ফার্ম ক আযাসিড (8. ০9978) পাওয়া 
যায়। উহা পড়া, মৌমাছি, ইত্যাদির 
হলে থাকে ৷. পড়া চিবাইয়া 
ফোঁললে যে টক লাগে সে এই 
আযাসিডের জন্য, উহার ম্ুটনাঙ্ক 
১০০৮”-সেঃ ও গলনাঙক ৮৪০ সেঃ। 
ফরম্যালাডহাইড. অনেক সময় খাদা 
সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। বর্তমানে 
গ্লাসূটিক শিল্পেও ব্যবহৃত হয়। জলে 
শতকরা ৪০ ভাগ দ্রব হইলে, উহার 
ব্যবসায়িক নাম হয় “করম্মীলন”। ইহা 
বীজবারক ও বীজনাশকও বটে । উভয় 
যৌগই তীব্র গন্ধ যা্ত । 
ফাঁরয়া Faria J. ss 
১৯৮১৯) 

গোয়ায় জন্ম । শিক্ষা ও গবেষণা 
প্যারসে। পরে তান এ 'বশ্বাবিদ্যালয়ে 


(১৭৫৬- 


দর্শনের অধ্যাপক হন। এ সময় 


সংবেশন (চ7997০2৬ ) উপর গভীর 
গবেষণা করিয়া একখানি পন্ভক 
লেখেন ।” ফরাসী :গুপন্যাঁসক ডুমা 


শৃবধ্ববিখ্যাত উপন্যাস “কাউণ্ট অফ 


৩৩৮ 


মাণ্টকৃস্ট”*তে ইহার আদর্শে এক চাঁর্র 
সৃষ্টি কারয়াছেন। 
ফর্ম[লা formula সংকেত (রসায়ন) 
সূত্র (গণ্ত) জূন্স 

(১) রসায়নে যে সাংকোতক অক্ষর 
সমণ্টি দ্বারা কোন যৌগের -আগাঁবক 
সংযুতি (molecular composition) 
সম্পূর্ণভাবে নির্দেশ করা হয় বা 
রাসায়নিক বিক্রিয়ার বর্ণনা দেওয়া 
হয়। যেমন জলকে 17০0, জল 
বিশ্লেষণকে 217৯0-৯2 H, +03. 

(২) গাঁণতে কতকগাল প্রতীকের 
সাহায্যে একটি গাণিতিক তথ্য, তত্ব 
বা নিয়মের সঠিক. বর্ণনা যেমন 
(a+b)* =a +2ab+ br 
ফর্মেশান formation ভ্তর সমাণ্ট 
হাত্মমূন্ত  (ভূ-বিদ্যা) 

একই অবস্থায় যে সকল শিলান্তর 
সৃষ্টি হইয়াছে ; ইহার তলায় প্রাচীনতম 
স্তর ও উপরে নবীনতম ভ্তরপাওয়াযায় ৷ 
ফলউ ৫ সংস আহা ( ভূ-বিদ্যা ) 

ভূত্বকের ভ্তরীভূত শিলা যখন কোনো 
প্রকারে। সমান্তরাল ভাবে সরিয়া যায় 
তাহাকে ম্রংস বলে। ভূত্বকের ভাঁজ 
(Fld) হইতে পালল শিলার ও 
শৈত্য জনিত সঙ্কোচন হইতে আগ্নেয় 
শিলার স্রংসের উপাত্ত হয় । স্রংসতল 


খাড়া, অনুভূমিক বা উভয়ের মাঝে * 


হেলানো আকারে হইতে পাবে। 
₹ ভূবিদ্‌দের মতে অ্রংসই ভূমিকম্পের 
প্রধান কারণ । 
ফলো পিয়ান টিউবৃ্‌স fallopian tubes 
লল্তী ( শারারবৃত্ত) 
ভাপ (০) হইতে জায় 


1 


বৈজ্ঞানিক অভিধান 


পর্যন্ত বন্ভত দুইটি সর নল। 
অণ্ডাশয় হইতে -পাঁরপক্ধ অণ্ড ঝরিয়া 
ইহার প্রসারিত মুখেপড়ে তারপরে তাহা 
নল বাঁহয়া জরায়ুর দিকে চলে । : এই 
নল দুইটি ইতালী দেশীয় জীববিজ্ঞানী 
গাব্রিয়েল ফলপিও ( Gabriel 
Fallopio ১৫২৩-৬২ ) প্রথম বর্ণনা 
করেন বলিয়া উহারা তাঁহার নাম বহন 
করিতেছে । 
ফসজান phosgene ( রসায়ন“ 
কার্বন মনক্‌সাইড ও ক্লোরিনের 
যৌগ । সংকেত 20015 । অত্যন্ত 


বিষান্ত গ্যাস । প্রথম মহাযুদ্ধে শত... 


পক্ষের উপর আক্রমণ চালানোর জন্য 
ব্যবহৃত হইয়াছিল । রাসায়নিক শিল্পে, 
রঞ্জক দ্রব্য ও “ওষধ প্রস্তুতে মধ্যবর্তাঁ 
যৌগ হিসাবে বহ ব্যবহৃত ৷ 
ফস্‌ফেট্‌স phosphates 
বিদ্যা) 

ফস্ফাঁরক আ্যাসিডের লবণ । জামির 
উর্বরতার জন্য কিছ পরিমাণ ফসফ- 
রাসের উপাস্থিতি প্রয়োজন । এই জন্য.. 
ফসফেটগবাল সার হিসাবে ব্যবহৃত হয় 
খনিজ ফসফেট ছাড়া অস্থি পোড়াইয়া - 
উহার ভস্ম হইতে এবং কাষ্ঠ পোড়াইয়া 
উহা হইতেও অনেক কৃষক ফসফেট 
প্রস্তুত করেন ৷ শঢ্ক কলাগাছে অনেক 
ফসফেট আছে। 


(রসায়ন 


(রসায়ন- 


ফসফরাস phosphorus 
বিদ্যা ) 
অধাতব মৌল ।: চিহ্ন 2, প্রমাণ; 


সংখ্যা ১৫, পরমাণভার ৩০৯৭৫ । 
ইহার দুই. তিনটি রুপ (41191792910 
form ) আছে। তাহাদের রাসায়নিক 
ধর্ম অভিন্ন কিন্তু ভৌত ধৰ্ম বিভিন্ন 


~~ 


বৈজ্ঞানিক অভিধান 


সাদা ফঘফরাস_আপোক্ষিকগনুরত্ব ১৮২ 

গলনাঙ্ক ৪৪” সেঃ 
লাল. ৮» ৮. ৯২০ » ১০৭ সেঃ 
কাল ১২৮. ২:৭০... দাহ্য । 


প্রথম রূপ বায়ুুতে স্বতঃ জবালিয়া উঠে । 
ফসফরাস. জীবদেহের অপরিহার্য 
উপাদান, বহু জীবকোষে থাকে। 
ফস্‌ফরেসেনংস phosphorescence 
অনঃপ্রভা হ্ডুতহীদিবি ( পদার্থ-বিদ্যা ) 
বস্তুর যে ধর্মে আলোক শোষণ 
করিয়া নিজেরাও রাশ্ম বিকীরণ করিতে 
পারে। আলোকসম্পাত বন্ধ হইলেও 
যে িকীরণ বন্ধ হয় না তাহার এই 
সংজ্ঞা। আর শুধু আলোক-সম্পাত 
কালে যে সকল বস্তু আলোক বিকীরণ 
কাঁরতে পারে. তাহাদের. প্রতিপ্রভ 
( Fluorescent ).. বলে। কখনও 
কখনও জোনাকির মত জৈব বস্তু হইতে 
যে আলোক নিঃসৃত হয় তাহাকেও এই 
আখ্যা দেওয়া হয় কিন্তু তাহা ঠিক 
বিজ্ঞানসম্মত নয় । উহাকে জৈব দাঁপ্ি 
( টা রিনি) বলাই 
বাঞ্ছনীয় ৷ j 
ফাঁসল fossil CE [ বাংলা ও 
হিন্দী] (ভূ-বিদ্যা ) 
শিলাগ্তরে শিলীভূত অবস্থায় সংরাক্ষিত 
আদিম যুগের কিন্তু অধনাল,প্ত 
প্রাণী ও উদ্ভিদ কুলের দেহাবশেষ । 
জীব বিদ্যায় আভব্যন্তিবাদের পথ. 
ইহারাই নির্দেশ করে।: ভূবিদ্যায়ও 
শলাভ্ভরের পারম্পর্য রচনা ইহাদের 
সাহায্যে সহজ হয় । অনেক ' স্থানে 
জীবদেহের কোন অংশ পাওয়া না 


৩৩৯ 


গেলেও তাহার পায়ের, গায়ের বা 
পাঞ্জার ছাপ শিলীভূত অবস্থায় 
সংরক্ষিত দেখা বায় । 
ফ্যাক্টর ar গুণক Sd 
( গণিত ) 

বাঁজগাঁণতে একাধিক ৷ সংখ্যাকে 
গুণ করিলে ওঁ সংখ্যাগুলৈকে গডণফলের 
ফ্যাক্টর বলে । পাটিগণিতে কোন 
সংখ্যা আর একটি সংখ্যা দ্বারা সম্পূর্ণ 
বিভাজ্য হইলে শেষোক্ত সংখ্যাঁটকে 
আগেকার সংখ্যার গনুণক বলে । 
ফ্যাকৃটোরিয়াল factorial 
ঈনমূগিল (গণিত) 

পর পর অখণ্ড সংখ্যাগুলির 
( Natural numbers) গুণফল, 
যেমন ১X৯২%৩%৪%--:%২॥ রাশি 
গলিকে 11 বা £1 দ্বারা নির্দেশ 
করা হয়, বলা হয় গৌঁণিক ৷ | 
ফ্যাটস 99 স্নেহদ্রব্য নযা (রসায়ন- 
বিদ্যা) 

“তেল বা চার্ব জাতীয় বস্তু । জীব 
দেহের ইহা প্রায়ই অঙ্গ, কাজেই উদ্ভিজ্জ 
বা প্রাণীদেহজাত উভয় প্রকারেরই 
হইতে পারে। রাসায়ানক সংজ্ঞার্থ 
স্নেহময় আছিড ( Fatty acids ) ও 
শ্লিসারিনের যৌগ । যেগুলি ২০০ সেঃ 
উষ্ণতায় তরল, তাহাদের তৈল বলা হয়, 
আর যাহারা কঠিন তাহাদের চর্বি বলা 
হয়। তৈলে চাঁ্ব'র অপেক্ষা কার্বন পর- 
মাণুর সংখ্যা কম । ইহারা জলে অন্্রাব্য । 
ইহাদের কোন তীর ক্ষারের সঙ্গে 
ফুটাইলে ক্ষার স্নেহময় আযাসিডের সঙ্গে 


,যান্ত হয় এবং গ্লিসারিন পৃথক হইয়া 


যায়। ক্ষার ও স্নেহময় আযসিডের 


গোঁণক 


৩৪০ 


সংযোগে সাবান হয়। নারিকেল তৈল 
সাবান তৈয়ারণতে ব্যবহৃত হয় কেন না 
ইহার এক উপাদান লৌরিক আ্যাসিডে 
(75881) সাবানে খুব তাড়াতাড়ি 
ফেনা হয়। বেশী কার্বন পরমাণযুযুন্ত 
স্নেহময় আযাসিডের সহিত সালাফউরিক 
আযাসিডের বিক্রিয়ায় ডিটার্জেন্ট নামক 
প্রক্ষালক সাবানের গ?ণ্ডা তৈয়ার হয়। 
ফ্যান্ট হফ Van’t Hoff, Jacobus 
Heinrichs ( ৮৫২-১৯১১ ) 
ওলন্দাজ রসায়ন-বৈজ্ঞানী | রটার- 
ড্যামে জন্ম? বনে 'কেকুলের পরাক্ষা- 
গারে গবেষণা করেন। ১৮৭৪: সালে 
মাঘ বাইশ বৎসর বয়সে কার্বন 
পরমাণ্দর চতুন্ভলক আকার সম্বন্ধে 
তাঁহার যুগান্তকারী সিদ্ধান্ত. প্রকাশ 
করেন। পরে তিনি রাসায়নিক 
‘বিক্রিয়ার গাঁত লইয়া গবেষণা করিয়া 
১৮৮৬ সালে “রাসায়নিক বিক্রিয়ার 
৷ গাঁততত্ব” নামে যে পদ্ভ্তক প্রকাশ করেন 
তাহা আজও রসায়ন সাহিত্যে 
ধ্রবপদায়। তিনি উহাতে দ্রবণের তত্ব 
অসমগিস দ্বারা ব্যাখ্যা করেন এবং 
দ্রবণ তত্ব লইয়া গবেষণা করিয়াই বাকী 
জীবন কাটান । তাপ রসায়নের একটি 
বহ: ব্যবহৃত সমীকরণ তানি তাপ- 
গাঁতাবদ্যার সুত্র হইতে গাণিতিক 
উপায়ে গ্রন্থনা করেন । 
ফ্যানডের ভাল্‌স Van der Waals, 
Johannes Diderik (১৮৩৭-১৯২৩) 
ওলন্দাজ পদার্থ-বিজ্ঞানী । লীডেন 
শহরে জন্ম ও শিক্ষাঞঅনেক বিদ্যালয়ে 
পদার্থ বিজ্ঞানের শিক্ষকতা করিয়া পরে 
৯৮৭৭ সালে. আমস্টারডাম বিশ্ব- 


বৈজ্ঞানিক অভিধান 


বিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানের অধ্যাপক 
হন ।  গতীয় তত্বেরে (Kinetic 
Theory) ভিদ্বিতে গ্যাস সম্বন্ধে 
গবেষণা করিয়া গ্যাসের উষ্ণতা, চাপ ও 
আয়তন সম্বন্ধীয় একটি সমীকরণ 
প্রণয়ন করেন যাহা তাঁহার নামে খ্যাত । 
ইহা গ্যাসীয় আচরণের গবেষণার 
ভিত্তি স্বরূপ ৷ ১৯১০ সালে তিনি 
নোবেল পঢ;রস্কার লাভ করেন । 
ফ্যারাডে Faraday, Michael 
(১৭৯১-১৮৬৭ ) 

ইংরাজ বিজ্ঞানী । লন্ডনে জন্ম, 
পিতা কর্মকার, পূত্রকে বিদ্যালয়ে দিয়া 
পড়াইবার সামর্থ ছিল না। ১২ বংসর 
বয়সে মাইকেল দফতরীর দোকানে 
কাজ পান। সেখানে তিনি অবসর 
সময় পূভ্ভক পাঠে কাটাইতেন এবং 
বিজ্ঞানে আকৃষ্ট হন। নিজ হাতে 
যন্ত্রপাতি তৈয়ারী করিয়া দু'একটা 
বৈজ্ঞানিক পরীক্ষাও করতে আরম্ভ 
করেন। এখানে নয় বৎসর থাকবার 
পর একদিন এক ভদ্রলোক এ দোকানে 
কাজে আসিয়া মাইকেলকে আভানিবেশ 
সহকারে একটি বিদ্যুৎ সংক্রান্ত প্রবন্ধ 
পড়িতে. দেখেন ও রয়াল ইনস:টি- 
টিউশানে ডোঁভর বন্তুতা শোনার জন্য 
প্রবেশপত্র দেন। মাইকেল এ 
বন্তুতাগীল শোনেন ও তাহার সারমর্ম 
নিজের খাতায় টুকিয়া খাতাটি ডোঁভকে 
দেখিতে দেন। ডোঁভ দেখিয়াই তাঁহার 
অসাধারণত্ব উপলাব্ধ করেন ও তাঁহাকে 
সপ্তাহে ২৫ সিলিং মাহিনায় নিজের 
গবেষণা-সহায়ক করিয়া নিষ্ন্ত করেন । 
নিজ কীর্তির কথা_ উল্লেখ করিয়া 


- বৈজ্ঞানিক অভিধান 


একবার ডেভি বলেন যে- “আমার 
সবচেয়ে ' বড় আঁবচ্কার মাইকেল 
ফ্যারাডে”। ফ্যারাডে -:. সত্যই 
ক্ষণজন্মা বিজ্ঞান. ৷ ভৌত বিজ্ঞানের 
এমন কোন শাখা নাই, তান যে 
দিকে আকৃণ্ট হইয়া উল্লেখযোগ্য 
অবদান না রাখিয়া গিয়াছেন। 
তাঁহার গবেষণার সকল বিষয় বলা 
এই ক্ষুদ্র অন:চ্ছেদে সম্ভব নয়। 
তিনি যে সকল পরীক্ষা করিতেন 
তাহার ফলাফল একাট খাতায় সংখ্যা 
দিয়া লিখিয়া - রাখতেন ৷ তাঁহার 
খাতার শেষ সংখ্যা ১৬০৪১ ৷. চৌম্বক 
ক্ষেত্ৰ  অতিক্ৰমকারী  সপেরিবাহা 
কুণ্ডলীতে যে সাময়িক ভাবে বিদ্যুৎ 
প্রবাহ সপ্ারত হয়, ইহা তাঁহার 
যূগান্তকারী আবিচ্কার। ইহা হইতেই 
ডায়নামোর উদ্ভাবনা সম্ভব হয় এবং 
ডায়নামো উদ্ভূত তটড়িংশব্তি হইতেই 
বিংশ 
বিজ্ঞানের উন্নাত মায় পারমাণবিক 
বিভাজন ও মহাশুন্য যাত্রা সম্ভব 
হইয়াছে। দ্রবের বিদুৎ জা 
সম্বন্ধীয় তাঁহার দুইটি স্তর 
11411 
আজও তাহার কোন সংশোধনের 
প্রয়োজন হয় নাই। তাড়িত ধারকত্ব 
মাপ কারবার. একককে তাঁহার 
সম্মানার্থে ফারাড (Farad) নাম 
দেওয়া হইয়াছে | এক কুলোঁ তাঁড়ং 
শান্ত প্রয়োগ করিলে যাহার বিভব . 
Potential ) এক ভোল্ট 
উঠে তাহার ধারকত্বকে এক ফারাড 
বলে৷. 


শতাব্দীর যাবতীয় ভৌত" 


৩৪৯ 


ফ্যারংস [51 গলাবিল যললী 
(শারীরবৃত্ত ) 

হাঁ করিয়া আয়নার সামনে দাঁড়াইলে 
গলার যে মধ্য অংশ দেখা যায়, তাহাই 
ফ্যারংস বা গলাবল। ইহার উপর - 
দকটা নাসারন্দ্ের দিকে ও নীচের 
দিকটা বাগ্‌ যন্ত্রের দিকে গিয়াছে। 
মুখ ও *বাস যন্ত্র দুইই ইহার মধ্যে 
‘মিলিত হইয়াছে। খাদ্য বস্তু চিবাইয়া 

গলাধঃকরণ কারলে ইহার মধ্য দিয়াই 

তাহা অন্ননালীতে ঢোকে । 
ফাইলোরয়াঁপিস £119:18515 (চাকৎসা- 
বিদ্যা) 

গ্রীজ্সপ্রধান দেশের পরজীবী 


_জীবাপ জনিত রোগ বিশেষ । ইহারা 


দেহের লাকা গ্রন্ছিতে আশ্রয় করে। 
জবর, হাত. পা ফোলা, গ্রন্ছি ফোলা 
ইত্যাদি ইহার লক্ষণ । .মশকদের 
দ্বারা এই রোগের বীজ এক দেহ হইতে 
আর এক দেহে সংক্রামৃত. হয় বলয়া 
ধারণা ৷ - পুরাতন হইয়া গেলে এই 
রোগ হইতে মক বৃদ্ধ, শকাশয় 
প্রদাহ, *লীপদ ইত্যাদি রোগ হয় । 
ফাইলোজোঁন. 15108075 জাতজান 
জানি-হুবিন্তাঘ (জীবাবদ্যা ) 
জীবের আঁভিব্যান্তর পুরু্যানক্কামক 
ইতিহাস। 
ফাউলার, Fowler, ‘William 4 


(১৯১১) 


বিশ্বে গ্রহ নক্ষর যে সমস্ত রাসায়নিক 
মৌলে গঠিত তাহারা সরলতম মূল 
কণা প্রোটন ও ইলেকটন হইতে কিভাবে 
গঠিত হইতে পারে তাহাই তাত্বিক ও 
ফালত ভাবে বিশ্লেষণ করিয়া দেখানোর 


৩৪২ 


জন্য ১৯৮৩. সালের পদার্থ বিদ্যার 
যুগ্মভাবে বিজয়ী হন। 
ফাংক্শান 1070/10 অপেক্ষক দন 
(গাঁণত ) 
--গাঁণিতে দুইটি চল রাশি ( Vari- 
ables ) যাঁদ এভাবে সম্পার্কত হয় যে 
একটির মান অপরটির উপর নির্ভ'র করে 
ত প্রথমাটকে দ্বিতীয়াটির অপেক্ষক বলে। 
যেমন বৃত্তের পরিধি ০-2 2 1, 
অতএব উহা 1, অর্থাৎ ব্যাসার্ধের 
অপেক্ষক । 
ফাঞ্জাই 0081 ছত্রাক নন্দ (জীব- 
বিদ্যা) 

উদ্ভিদ বিভাগের মূল বিভাগ 
বিশেষ ৷ ইহাদের বৈশিষ্ট্য এই যে 
উদ্ভিদ হইয়াও ইহাদের ক্লোরোফিল 
নাই৷ ব্যাঙের ছাতা, শ্যাওলা, ঈস্ট, 
ব্যাকাটারয়া প্রভাতি আমাদের বহু 
পাঁরচিত উদ্ভিদ এই শ্রেণীতে পড়ে। 
বর্তমান যুগের বহ; আ্যান্টবায়োটক 
ওষধ ইহাদের মধ্য হইতে নিচ্কাশিত 
হইয়াছে। 
ফার্টিলাইজার “fertilizer সার 
তনহন্ক ( রসায়ন-বিদ্যা ) 

জমির উর্বরতা বাদ্ধ করিয়া 
ফসলের পরিমাণ বাড়াইতে যে সকল 
বস্তু ব্যবহৃত হয় । মলমত্রাদ নৈসার্গক 
সার আদিকাল হইতে কর্ষণ কার্যে 
ব্যবহৃত হইতেছে । বর্তমানে এই শব্দটি 
নাইট্রোজেন, ফসফরাস ও পোটাসিয়ামের 
রাসায়ানক যৌগ সম্বন্ধে বিশষ্টার্থে 
ব্যবহৃত হয়। জ্যামোনিয়াম. সালফেট 
নাইট্রোজেনের উৎস হিসাবে সর্বাপেক্ষা 


বৈজ্ঞানিক অভিধান 


অধিক ব্যবহৃত । আমোনিয়াম সালফেট 
ও খাঁড়মাটির মিশ্রণের ব্যবসায়িক নাম 
নাইট্রোচক  ( Nitro-chalk )1 
ফসফরাসের সর্বাপেক্ষা প্রচালত সার 
সুপারফসফেট। ট্রাইক্যালপিয়াম 
ফসফেটকে 0৭:5 (P0, ), সালাফউারিক 
আ্যাসিড সহযোগে দ্রাব্য করিয়া ইহার 
উৎপত্তি । 
ফা্ট“লজেশান fertilisation ?নিষেক 
অিল্লন (জীব-বিদ্যা ) 

জীব জগতে যে সকল ক্ষেত্রে প্রজনন 
যৌন সংযোগ পদ্ধাততে হয় সেখানে 
পুরুষ অংশ শকাণ ও স্ত্রী অংশ 
ডিম্বের মিলনে জীব ভরুণের উৎপত্তিকে 
নিষেক বলে। ইহাতে প্দংজনন কোষ 
ও দ্ত্রীজনন কোষ নিজেদের প্রাচীর , 
ভায়া এক হয়, পরে তাহারা পুনঃপুনঃ 
দ্বিধাবিভন্ত হইয়া জীবের ভ্রুণ রূপে 
দেখা দেয় । জীবের বংশগত গুণাবলী 
সমানভাবে পুংকোষ ও স্বীকোষ হইতে 
সংগৃহীত হয়। 
ফার্ণ 0) (উদ্ভদ-বিদ্যা ) 

রেণুধর (Sporophyta) উদ্ভিদের 
এক বিরাট গোষ্ঠী । শ্যাওলার মত 
মৃত্তিকা চুদ্বা ক্ষুদ্রাকার হইতে ৮০ ফুট 
পর্যন্ত সকল আকারের এই শ্রেণীর 
পাদপ-পাঁথবীর সর্বত্র দেখা যায়। 
ইহাদের প্রায় ৮০০০ প্রজাতি জানা 
আছে। ইহাদের মূল, কাণ্ড, পাতা 
সবই পর্ণাঙ্গ ভাবে বিদ্যমান । 
ইহাদের প্রায় স্ফীত কাণ্ড মাটির নীচে 
গজায়, সেখান হইতে ভ্রিকোণাকার 
পন্রগনচছ (Frond) উদ্‌গত হয়। 
উহাদের পাতার নীচের দিকে জনন- 


বৈজ্ঞানিক অভিধান 


কোষরুপ 
থাকে। 
ফার্মাকলাজ Pharmacology জীমছ- * 
সমান-নিক়্াল (চাকৎসা-বিদ্যা) 

চিকিৎসা বিজ্ঞানের যে. শাখায়, 
মানবদেহে উধধের প্রয়োগ ও তাহার 
ফলাফল চর্চা করা হয় ৷ -ধধ প্রদ্তুত 
করা যে বিজ্ঞানের: বিষয় -তাহাকে 
ফার্মাসি (P॥৪৮ma০y) বলে। প্রাচীন 
কালে ওুমধ প্রায় উদ্ভিদ বা প্রাণাীদেহ 
হইতে সংগৃহীত হইত ৷ বর্তমানে ইহা 
বেশীর ভাগ-: ক্ষেত্রেই: রাসায়নিক 
সংখ্লেষের ফল ৷ 
ফার্মাকোপয়া pharmacopaea লাল্স 

আীণল্র-ক্ষীহা ( চাকৎসা-বিদ্যা ) : 
"_ উধধ ও সংশ্লিষ্ট ব্তুর মান 
নির্দেশক সরকারী পঢুষ্ভক 1 অনেক 
দেশে এই মানগুলে. আইন 'দ্বারা 
অবশ্যপ্রাহ্য করা হয় ।: 
ফামেন্টেখান fermentation সন্ধান 
কিচ্্ন : (রসায়নশবদ্যা ) 

শকরা- বা শ্বেতসার যাযন্ত জৈব 
পদার্থে ঈস্ট বা ব্যাকটিরিয়া দ্বারা 
সংঘাঁটত রাসায়নিক বিকার। ঈস্ট 
দ্বারা যে: সন্ধান ঘটে . তাহার ফলেই 
সুরার উৎপান্তা পাঁউরাঁট তৈয়ারী 
করিবার আগেও ময়দা মাথাকে এই 
ভাবেই সন্ধিত করিয়া লওয়া হয়। 
দেহাভ্যন্তরে অনেক এনজাইম নানা 
[বধ বস্তুকে সন্ধিত কারিতে পারে ; এবং 
এই সব ক্রিয়া ছাড়া পারপাক কার্য 
সচারু রূপে হয় না। সাম্প্রতিক যুগে 
পোনাসালন, - টেরামাইসিন প্রভৃতি 
যুগান্তকারী উষধগণ কোন না কোন 


রেণুগ্ীল সাজানো 


৩৪৩ 
সম্্ানমূলক বিক্রিয়া দ্বারা উৎপাদিত 
হয়। 
ফাহরেনহাইট Fahrenheit, Gabriel 
Daniel (১৬৮৬-১৭৩৬ ) 
জামনি পদার্থবিজ্ঞানী | জামির 
ডানংাঁসগ শহরে জন্ম । বাল্যকাল 
হইতে পৈতৃক পেশা ব্যবসায়-অপেক্ষা 


বিজ্ঞানে: বেশী ঝোঁক.।-. জামা্নী, 
ইংলণ্ড ও হল্যান্ড শিক্ষা । তখনকার 
দিনে থামোমিটারে আযালকোহল ব্যবহৃত 


হইত; তিনিই পারদের প্রচলন চাল; 
করেন । তিনি উষ্ণতা মাপের এক একক 
উদ্ভাবন করেন, ইহা ফারেনহাইট স্কেল 
আকারে আজও: ইংরাজী ভাষাভাষী 
দেশসম্‌হে প্রচলিত ইহাতে ডানংসিগ 
শহরের শীতকালের সর্বনিম্ন উষ্ণতাকে 
শন্য ধরিয়া জলের স্ফুটনাৎককে ২১২ 


- ধরিয়া এক: একটি উষ্ণতার দাগ ঠিক 


করা হইয়াছিল |. ইহাতে বরফের 
গলনাঙ্ক ৩২* ৷ ইহার প্রত্যেক একমান্রা 
সোন্টিগ্লেড স্কেলের একমান্রার $ অংশ 
এবং এই চিহ দ্বারা নির্দেশ করা 
হয়। ইনি এক উন্নত আকারের ঘনত্ব 
মাপক যন্মেরও  ( Hydrometer ) 
উদ্ভাবন করেন। 

[উজান 15107 গলন [বাংলা ও 
হিন্দী] (পদার্থ-বিদ্যা ) 

(৯ ২কঠিন বস্তুর তরলাবস্থায় 
'পারবর্তন। ইহা জমার ( Freezing ) 
'বিপরাতার্থক শব্দ । প্রত্যেক বিশুদ্ধ 
রাসায়ানক : যৌগের নাঁদস্ট বায়ু 


' মণ্ডলের চাপে একই স্থির উষ্ণতায় গলন 


ঘটে, ইহাকে গলনাঙ্ক ( Freezing 
point or melting point ) বলে। 


৩৪৪ বৈজ্ঞানিক অভিধান 


২. (২) পারমাণবিক পদার্থ বিজ্ঞানে 
দুই বা ততোধিক হালকা পারমাণবিক 
নিউক্লিয়াসকে জড়ুড়িয়া ভারা নিউক্লিয়াস 
সৃষ্টিকে এই আধ্যা দেওয়া হয়। . এই 
ধরণের নিউক্লিয়াস সম্ধি হাইড্রোজেন 
বোমা, কোবাল্‌ট বোমা  তৈয়ারীর 
ভিত্তি । 
ফিউজেল অয়েল 56:০1] (রসায়ন- 
বিদ্যা ) 

সুরাসার ( Alcohol) তৈয়ারীর 
জন্য শস্য গাঁজাইলে, সেই তরল পদার্থের 
পাতন.দবারা সরাসার সংগ্রহ করার পর 
যে উপ্নজাত বদ্তু পাতন পাত্রে থাকে। 
ইহাতে এমাইল (031), আইসো 
বিউটাইল, আইসো প্রোপাইল ও নমলি 
প্রোপাইল আযলকোহল - ও: ক্যাপ্রক, 
ক্যাপ্রোইক, বিউটিরিক ও আযাসোঁটক 
আযাসিড এবং তাহাদের .এস্‌টার সকল 
থাকে। ইহার স্ফুটনাঙ্ক ১০৫৭_-১৩৭০ 
_ সেঃ । ইহার আংশিক পাতন দ্বারা অন্য 
আ্যালকোহল উদ্ধার করার চেষ্টা হয়, 
(কোন কোন জৈব রসায়ন শিল্পে দ্রাবক 
হিসাবে-ব্যবহৃত হয় । 
ফিক্‌সেসান fixation - 
জ্বীন (মনো-বিদ্যা ) 

মনের ফ্বাভাবিক বিকাশের. কোন 
গ্রে ভ্দ্ভনকে এই আখ্যা দেওয়া হয়। 
বত'মান মনো-বিকলনবাদে প্রত্যেক 
‘মানুষের মন চারটি স্তরে বিকশিত হয় 
বলিয়া ধরা হয় (১) শিশড় (২) বালক 
(৩) যুবা (৪) পারণত। কোন লোকের 
মানসিক বুদ্ধি যাঁদ পরের ভরে না 
শিয়া স্থির হইয়া থাকে তখন মনো- 


সংবন্ধন 


ফাঁজওয্রাফি physiography ভামবৃত্তি 
মীনান্বিক বু (ভূগোল ) 

ভূমির আকার ও তাহার উৎপত্তি 
ভীবজ্ঞানের যে শাখার চার বিষয় । 
ইহার প্রধান তিনটি শাখা বায়ুমণ্ডল 
(Atmosphere), জলমণ্ডল (Hydro- 
sphere) ও  শিলামণ্ডল ( Litho- 
(51০79)  ছ্লভাগের রূপ বায়; ও 
জলের ক্রিয়ায় নিয়ত পারবার্তিত হইতেছে 
কাজেই প্রথম দুইটি শাখার চা ভূমির 
আকার চার পক্ষে অপরিহার্য। ভূমির 
আকার প্রধান তিন ভাগে ভাগ করা হয়, 
সমভূমি (Plain), মালভূমি (Plateau) 
ও পর্বত 


ফাজওলাঁজ physiol০৪y - শারীরবত্ত 


ক্লিমা নিয্নান 

জীব ধর্ম পালনে -জীবদেহে যে 
সকল প্রাকুয়া নিয়ত চালতেছে তাহা 
যে বিজ্ঞানের চচরি বিষয়: ৷ উদ্ভিদে 
রস (5৭p').-সণ্চার বা প্রাণীদেহে রক্ত 
চলাচল ( Circulation of blood ), 


্বাস-প্রশ্বাস গ্রহণ ও বর্জন: প্রক্রিয়া 
(Respiration ), নাভ তন্ত্র ইত্যাদি 


ইহার বিভিন্ন শাখা ॥ তাহা" ছাড়া 
প্রোটোগ্লাজমের গঠন ও শান্তির সহিত 
জীবদেহের সম্বন্ধ ঘটিত মৌলিক বিষয়- 


গুলিও এই শাস্ত্রের অন্তর্গত, যদিও- 


তাহারা জাব বা প্রাণ রসায়ন (Bio- 


. Chemistry )..ও জীব বা প্রাণ পদার্থ 


বিদ্যা (Biophysics ) বলিয়া স্বতন্ম 
বিজ্ঞানেরও বিষয় |. - 

ফিজিক্স, 01510 . (পদার্থবিদ্যা) 
মীবিক্ধী 


বিজ্ঞানের যে শাখায় জড় বস্তুর 


বৈজ্ঞানিক অভিধান ৩৪৫ 


মহিত বাভন্ন আকারের শক্তির সম্বন্ধের 
চর্চা করা হয়। ইহা পূর্বে ছয়+শাখায় 
ভাগ করা হইত (১) জড়ের সাধারণ 
ধর্মসমূহ (General Properties of 
Matter) (২) তাপ ( Heat ) (৩) 
আলোক (Light) (৪) শব্দ (Sound 
(৫) চোম্বকত্ব (Magnetism ((৬) 
বিদয্যৎ ( Electricity )| সম্প্রতি 
ইহার সহিত জড় বস্তুর মূল কণিকা- 
গুলি যথা প্রোটন," নিউট্রন, ইলেকট্রন 
ইত্যাদির চচরি জন্য আর একাট নূতন 
অধ্যায় যোজত হইয়াছে ; তাহার নাম 
নিউর্রিয়নিকৃস ( Neucleonics )। 
ফাঁজকাল  কোঁমান্ট্র physical 
chemistry মীবি্ধা হমবাঘল (রসুয়ন- 
বিদ্যা): 

পদার্াবিদ্যায় ব্যবহৃত যল্লাদির 
সাহায্যে ' রাসায়নিক বিক্রিয়ার চা 
রসায়নের যে শাখার বিষয় ৷ রাসায়নিক 
বারুয়াসমূহের তত্ত্বীয় ভিত্তিগ:লি এই 
শাস্ত্র বাখ্যাত হয় । 
{ফট্‌জেরালড কনট্রাকশান Fitzerald 
contraction ফিট্‌জেরালড সংকোচন 
দ্িসসংহত্ত-গন্তু” 'লন ( পদাৰ্থ-বিদ্যা ) 

উনবিংশ. শতাব্দীর. পদার্থ 
বিজ্ঞানীরা মহাশুন্য ব্যাঁপয়া ইথার 
নামক এক সক্ষম জড়বচ্তুর স্থিতি কল্পনা 
করিয়াছিলেন যাহা না হইলে তাঁহাদের 
তাঁড়চ্টৌম্বক তরঙ্গগ:লির গতিবিধির 
সম্পূর্ণ ভৌত চিত্র পাওয়া যাইত না 
বলয়া তাঁহাদের বিশ্বাস -ছিল। এ 


_ শতাব্দীর শেষভাগে এ পদার্থের সহিত 


পৃথবীর আপেক্ষিক বেগ নির্ণয়ের 
সকল চেষ্টা অতি সক্ষা বন্রপাতি 


সত্বেও বৃথা হয়৷ অথচ আলোকতরঙ্গ 
যদি ইথারের কম্পন হয়: এবং পৃথবা 
যাঁদ ইথারে ভ্রাম্যমাণ হয় তাহা হইলে 
বলাবিদ্যার নিয়ম অনুসারে আলোক 
যখন পৃথিবীর গতির দিকে আসিবে, 
তখন এক 'নার্দি্টি বিন্দ; হইতে ভূপচ্ঠে 
আসিতে যে সময় লাগিবে তাহার 
সহিত যখন আলোক পাঁথবাঁর 
গতিপথের ‘সহিত সমকোণে আসিবে 
তখন যে সময় লাগিবে তাহার অনুপাত 

J oo 
ANE হওয়া (V=ইথারের 
l ভে 


মধ্য দিয়া পৃথিবীর বেগ, ০-আলোক 
তরঙ্গের বেগ) উচিত। যখন. কোন 
পার্থক্যই ধরা পড়িল না,তখন ফিট. 
জেরাল্ড নামক আইরিশ বিজ্ঞানী 
১৮৯৩ সালে্রন্ভাব করেন যে, তাহা 
হইলে: প্রত্যেক - বস্তুর দৈর্ঘ্য যে 
দিকে = তাহার বেগ: সেই: দিকে 


4 
রঃ নু এই 
ডি 
আখ্যা দেওয়া, হয়। ৯৯০৫ সালে 


আইনস্টাইন; 'বলাব্দযার গাঁত বিষয়ক 


অনুপাতে 


সত্রগ্ীল ( Laws of motion) এমন 


ভাবে সংশোধিত করিলেন যাহাতে তেওঁ 
সঙ্কোচন তত্বীয়, সমর্থন লাভ করে। 
আইনস্টাইন সেই সংশোধিত সূ্রগযীল 
তাঁহার আপোক্ষিকতাবাদের বিশেষ 
সুত্রে (Special Theory of 
relativity ) গ্রহন করেন । 

{ফনল phenol ( রসায়ন-বিদ্যা ) 

, বাঁজনাশক ও বাঁজবারক রাসায়নিক 


৩৪৬ 


যৌগ বিশেষ। সাধারণে কার্বললিক 
জ্যাগিড নামে: পাঁরচিত। সংকেত 
C,H, 0H। ইহা আলকাতরার 
আংশিক পাতন, দ্বারা পাওয়া যায়, 


সংশ্লেষণ -.দবারাও - প্রস্তুত হয়। - 


গলনাঙক ৪৩* সে ও স্ফুটনাঙ্ক ১৮৩" 
সে। জলে দ্রাব্য। ইহা তীব্র বিষ ও 


, গাঢ় অবস্থায় গায়ে লাগিলে গায়ে 


ফোদকা পড়ে। ইহার জলীয় দুব আদি 
বাঁজবারক হিসাবে ব্যবন্ৃত্র হয়। ইহার 
গন্ধে সাপ আসে না বালয়া অনেকের 
ধারণা । রঞ্জক ও গ্লাসৃটিক শিল্পে 
অধদুনা বহু ব্যবহৃত ৷ 
(িনল্‌পথোঁলন লজ 
(রসায়ন-বিদ্যা ) - 

সাদা রঙের রাসায়নিক মোগা? 
সংকেত 08০ 77।4 0,. ইহার প্রধান 
ব্যবহার.  বাঁক্ষণাগারে:আ্যাসিড ও 
ক্ষারের প্রশমনের সূচক (Indicator ) 
হিন্াবে।  আযালকোহলে:_ শতকরা 
004 ভাগ দ্রবীভূত করিয়া উহার দুই 
এক ফোঁটা দিলে দ্রব যতক্ষণ ক্ষারায় 
থাকে ততক্ষণ লাল.থাকে, প্রশমিত 
. হইলে বর্ণহীন হয়। ইহা বিরেচক 
ওষধ ব্যবহৃত হয়। 
ফিনসেন Finsen, Nils Rydberg 
(১৮৬০-১৯০৪) 

দিনেমার  চাকৎসক। লিউপাস 
ভালগারিস (7805 Vulgaris ) 
নামক যক্ষ্মা বাঁজাথ্‌ ঘাঁটত কষ্টদায়ক 
চর্ম রোগের আলট্রা ভায়োলেট রশ্মি 
প্রয়োগে উপশম হয় ইহা আবিষ্কার 
কারয়া ১৯০৩ সালে নোবেল পরস্কার 
পান।, 


বৈজ্ঞানিক অভিধান 


িভার fever জবর 
( চাকৎসাশীবদ্যা) 

যে অবস্থায় মানুষেষ দেহের উষ্ণতা 
৩৭"সে'র উপরে উঠে৷ ইহা শরীরে 
কোন .রোগ আক্রমণের লক্ষণ ৷ সুস্থ 
শরীরে দেহের বর্জ্য ও অনাবশ্যক অংশ 
রক্তের মধ্যে অক্সিজেন সংযোগে দগ্ধ 
হয় এবং তঙ্জনিত উত্তাপ সমগ্র দেহ 
পৃষ্ঠে বিকীর্ণ হইয়া শীতল-বায়; বা 
জল-সংস্পর্শে প্রশমিত হয়, এইভাবে 
সুস্থ লোকের দেহের উষ্ণতা স্থির থাকে। 
অসুস্থ শরীরে ধংস করিবার বস্তু বেশী 
হওয়াতে তাহার দহন জানত .তাপ যথা 
সময়ের মধ্যে বিকীর্ণ হওয়ার সুযোগ 
না গ্রাওয়ায় দেহের উষ্ণতা বাড়ে। 
জব্রকে অবিরাম জবর (7২০70166500) 
আবতাঁ বা পালা জবর. ( Relapsing 
fever ) এবং দুষিত জবর ( Malig- 
nant fever ) ইত্যাদি শ্ৰেণীতে . ভাগ 
করা হয়। 
ফিয়র্ড 110: ( ভূগোল ) 

দুই দিকে খাড়া পাহাড়ের মধ্যবতাঁ 
সমুদ্রের খাঁড়। সমুদ্রের সাধারণ 
খাঁড়ি হইতে ফিয়ডের দুইটি. বৈশিষ্ট্য 
আছে। ফিয়র্ডে খাড়া পাহাড়ের কূল 
অনেক দ:র গ্রভীর পর্যন্ত বিস্তৃত হয় 


[বাংলা ও-হিন্দী ] 


. এবং ফিয়ডে'র সঙ্গমের মুখ অপেক্ষাকৃত 


অগভীর : কিন্তু ভিতরে গভীরতা _ 
বেশী । ইউরোপের নরওয়ে দেশের 
ফিয়ডগুলি প্রাকৃতিক সৌন্দষে জগৎ 
বিখ্যাত। 
িল্‌টার filter পাঁরস্রাবক লিহদনন্ 
(রসায়ন-বিদ্যা ) 

তরল ও কঠিন পদার্থের গংড়ার 


বৈজ্ঞানিক অভিধান 


মিশ্রণ হইতে উপাদান দুইটি পৃথক 
করার জন্য সক্ষম ছিদ্র যডন্ত ছাঁকান। 
রিং কাগজ ও চিন্ধনলেপ“না দেওয়া 
( unglazed ) চিনামাটির ফলক এই 
কা্ষে সাধারণত ব্যবহার করা হয় । 
ফিশ চ19) মৎস্য (বাংলা ও ০ 
(প্রাণাবদ্যা ) 

জলচর অনুষণশোণিত নে 
প্রাণী । ইহারা কডটা "পর্বের 
(chordata phylum) অন্তর্গত এবং 
ইহাদের প্রধান বৈশিষ্ট্য যে ইহারা 
ফুল্‌কার (8111) মধ্যসদয়া *বাসপ্রণ্বাস 
গ্রহণ করে। "তিমি, শুশুক প্রভৃতি 
অন্য জলচর প্রাণীদের মৎস্য বলিয়া 


ধরা হয় না এইজন্য যে তাহারা ফুসফুসে - 


*বাসপ্রশ্বাস গ্রহণ করে? পাৃথবীর 
সবর, কি মিষ্টজলে,কি নোনা জলে, 
মৎস্য পাওয়া যায়। আকারে এক 
সৌন্টমিটার হইতে ২১০০ সেন্টিমিটার 
পর্যন্ত দীর্ঘ হয় । জাল ফেলিয়া মাছ 
ধরা পৃথিবীর একাট বড় শিল্প, কেননা 
মাছ. মানুষের একটি বহু ব্যবহৃত 
খাদ্য । প্রতি বংসর প্রায় আড়াই কোটি 
টন মাছ পৃথিবীতে সংগৃহীত হয়। 
ফশের Fischer, Emil ১558 
১৯১৯) 

জামনি রসায়নবিদ্‌। রা 
জন্ম, বনে কেকুলে ও স্ট্রাসব্গে 
বায়েয়ায়ের কাছে রসায়ন শিক্ষা করেন । 
বহ স্থানে রসায়নের অধ্যাপনা করেন 
ও জৈব রসায়নে গবেগণা_ করেন। 
উনবিংশ শতাব্দীতে : জৈব রসায়নের 
ক্ষেত্রে "যে সব দিক্‌পালের “জন্ম 
হইয়াছিল তানি নিঃসংশয়ে তাঁহাদের 


৩৪৭ * 


অন্যতম ৷ বিশেষ করিয়া শকরাদের 
রাসায়নিক সংযত সম্বন্ধীয় তাঁহার 
গবেষণা জৈব রসায়নে যুগান্তকারী 
বলিয়া গণ্য হয়। তিন পলিপেপ্‌- 
টাইডদের সংশ্লেষণেরও এক প্রামাণ্য _ 
পদ্ধতি বাহির করেন। ইহা ছাড়া 
পিউরিন শ্রেণীর যৌগ, ভেরোনাল ও 
হাইড্রাঁজন সম্বন্ধেও” তাঁহার গবেষণা 
ছিল । ১৯০২ সালে নোবেল পুরস্কার 


পান ৷ 
শের; Fischer, E. DY 
(S336) 

জামনিতে জন্ম : ও শিক্ষা'৷ 


মিউনিখ টোঁফনাল বিশ্ববিদ্যালয়ে 
গবেষণা! ধাতুণজারিত জৈব রাসায়নিক 
যৌগগনুলি সদ্বন্ধে ব্যাপক গবেষণা ও 
সংশ্লেষণে সাফল্যের জন্য ৯৯৭৩ সালে 
যুগ্মভাবে রসায়ন বিদ্যায় নোবেল 
পৃরদ্কার পান৷ 
শের, Fischer, Hf ৬ 
১৯৪৫ ) চি 

জার্মান রসায়নাবদ্‌ ৷ হোয়েক্‌সট 
শহরে জন্ম, লৌসান, মাবুর্গ এবং 
মিউনিক শহরে শিক্ষা । ১৯১২ সালে 
স্নাতকোত্তর উপাধি পাওয়ার পর কয়েক 
স্থানে শিক্ষকতা করেন ও ১৯১৮ সালে 
ভিয়েনায় রসায়নের অধ্যাপক হন। 
১৯২১ সালে মিউানকের টেকাঁনসেহক্‌ 
স্কুলের জৈব রসায়ন বিভাগের সঞ্চালক 
হন। রক্তের 'লোহিত কাঁণকায় যে 
হিমোগ্লোবিন আছে তাহাকে দুই ভাগ 
করিয়া তাহার ক্ষুদ্রতম ভাগকে হামন 


' বলে। ইহার সংষুতি তান ১৯২৮ 


সালে সঠিক ভাবে নির্ণয় কাঁরতে সমর্থ 


৩৪৮ 


হন৷ এই জন্য তিনি ১৯৩০. সালে 
নোবেল পুরস্কার পান । ক্লোরোফিলের 
সংযুতি সম্বন্ধেও তাঁহার বহু মন্ল্যবান 
গবেষণা আছে। 
ফিসচুলা £15(518.( চাকৎসা-বিদ্যা ) 

দেহের: অভ্যন্তরে কোন গহ্বর 
হইতে অন্য গহবর পর্যন্ত চমে'র নীচে 
বা উপর দিয়া কৃত্রিম নালী সৃষ্টি । ইহা 
রোগ বলিয়া গণ্য হয় এবং সাধারণতঃ 
অস্ত্রোপচার করিয়া বন্ধ করা হয়। 
মলদ্বারে এই রোগ প্রায়ই হয় এরং 
তাহাকে ভগন্দর ( Fistula in-Ano ) 
রলে। উহা অন্য রোগ হইতে. উৎপন্ন 
হয়। 
ফিদান 95510 {বিভাজন [ বাংলা ও 
হিন্দী ] (১) জীব-বিদ্যা (২) পদার্থ- 
বিদ্যা ) ৃ 

(১) জীবদের প্রজনন. পদ্ধতি 
বিশেষ । ইহাতে এক-কোষা জনক 
নিজেকে: দ্বিধাবিভন্ত করিয়া দুইটি 
পুণাঙ্গ এক-কোষ! প্রাণীর জন্ম দেয় । 

(২) -পারমাণাবক নিউক্লিয়াসকে 
দুই বা. ততোধিক খণ্ডে ভাঙ্গিয়া ফেলা । 
প্রোটন বা. নিউদ্রন আঘাতে দুই. একটি 
প্রোটন বা নিউট্নকে স্থানচ্যুত করিয়া 
পারমাণবিক নিউক্রিয়াসে যে পরিবর্তন 
আনা যায় তাহাকে উপস্কাতি ( Trans- 
mutation)  বলে। কিন্তু নিউ- 
ক্লিয়াসটি ভাঙ্গিয়া দুইটি প্রায় সমান 


জামনি' বিজ্ঞানী প্রথম এই কার্যে 
. সাফল্যলাভ করেন। এই পদ্ধতিই 


" 


বৈজ্ঞানিক অভিধান 


সাম্প্রতিক কালের পারমাণবিক শান্তি 
উৎপাদক যন্বের ভিত্তি । 
কিসের ট্রপস প্রোসেস Fischer 
Tropsch process (রসায়ন-বিদ্যা ) 

কয়লাকে পেট্রোলিয়ামে -- পরিণত 
করার পদ্ধতি । উদ্ভাবকের নাম. 
অনুযায়ী পরিচিত। জব্লন্ত কয়লার 
মধ্য দিয়া জলীয় বাষ্প চালাইলে :হ।ই- 
ড্রোজেন ও কার্বন মনক্সাইডের মিশ্রণ 
পাওয়া যায়, তাহাকে ওয়াটার গ্যাস 
(water 888) বলে। সংকেত 
04750 -৯ CO + H,. এই 
মিশ্রণকে বায়ুমণ্ডলের স্বাভাবিক 
চাপের কিছন বেশী চাপে ২০০" সে 
উচ্চতার এক বিশেষ অন[ঘটকের উপর 
দিয়া বহাইলে হাইড্রোকার্বন ও জলীয় 
বাঞ্প বিক্রিয়া -পান্রে- জন্মে । .এই- 
গ্ীলকে আংশিক পাতন দ্বারা পৃথক 
করা হয়। এইভাবে পেখ্রল ছাড়া 
আরও মূল্যবান হাইড্রোকার্ব'ন পাওয়া 
যায়। সেগুলি হইতে কৃত্রিম মাখন 
তৈয়ারীর পদ্ধতিও গত বিশ্বযুদ্ধের 
সময় জামানীতে উদ্ভাবিত হইয়াছিল । 
ফাঁটাস [9985 বাম ( শারীরবৃত্ত) 

মাতৃগর্ভ হইতে - ভূমিষ্ঠ হইবার 
পুবিদ্থার ভূণ। মান,ষের ক্ষেত্রেতিন . 
মাস বয়সের পর ভূণকে এই আখ্যা 
দেওয়া হয় । 
ফুকো-:চ0108016 Jean Bernard 
Leon ( ৮১৮-১৮৬৮ ) 

ফরাসী পদার্থাবদ । পদার্থাবজ্ঞানে 
তাঁহার গবেষণা বহুমুখী ৷ ১৮৫০ 
সালে তাঁহার বিখ্যাত ঘূ“মান দর্পণ 
পদ্ধতিতে তিনি আলোকরশ্মির গতিবেগ 


বৈজ্ঞানিক অভিধান ৩৪৯ 


নির্ণয় করেন এবং উহার বেগ ষে জলের 
মধ্যে ভিন্ন এবং তাহা যে প্রাতিসরাত্কের 
(Refractive Index ) অনুপাতে 
কমিয়াছে ইহা আবিষ্কার করেন। গর 
বৎসর তানি একটি ১০০ ফুটেরও বেশী 
লম্বা তারের সঙ্গে একটি দোলক 
দুলাইয়া পৃথিবীর আহ্নিক গাতর 
প্রত্যক্ষ প্রমাণ দেন। এইরূপ দোলক 
আজও ফুকোর দোলক নামে পারাচিত। 
তাঁড়ৎ বিজ্ঞানে তিনি দেখান যে তাঁড়ৎ- 
চৌদ্বক ক্ষেত্রে অপস্লিয়মাণ কোন ধাতু- 
দণ্ডের. মধ্যে এক প্রকার বিদুৎ 
প্রবাহের উৎপত্তি হয়! ইহাও তাঁহার 
নামানুসারে ফুকো প্রবাহ নামে খ্যাত৷ 
১৮৫২ সালে তিনি জাইরোস্কোপ 
যন্ত্রটরও উদ্ভাবন করেন 
ফুট ও মাউথ [ডাঁজজ Foot and 
Mouth disease খঢুরাই বন্ধা 
গ্ু্ন্ধা ( পশদচাকৎসা) 

গর; ভেড়া, শুকর প্রভৃতি ক্ষুর 
'বাশষ্ট পশুদের সংক্রামক রোগ বিশেষ । 
ইহার লক্ষণ জবর, মুখে, ক্ষুরের চারি- 
পাশে ও পালানে ঘাঁ। এক শ্রেণীর 
ভাইরাস এই রোগের কারণ এরং এ 
ভাইরাস রুগ্ন পশ্‌র বিষান্ত লালা দ্বারা 
বাহিত হইয়া সংক্কামিত হয়৷ মনদুষ্য- 
দেহেও ইহা সংক্কামিত হইতে পারে। 
কিন্তু মন[ষ্য দেহে ইহার আক্রমণ 
কতকটা শান্তহীীন । এই আক্ৰমণ হইতে 
নির্ভরযোগ্য প্রতিকারের উপায় এখনও 
আবিষ্কৃত হয় নাই । 
ফুড পয়জানং fo০d poisoning ত 


' লনিমাক্যলা ( চিকিৎসা-বিদ্যা ) 


" কোন ধাতব বা. রাসায়নিক বিষ 


মিশ্রিত খাদ্য বা বিষান্ত ফল, ফুল 
খাইলে দেহে যে সব. লক্ষণ প্রকাশ 
পায়। ভেদ বাম ও গা; গলানো 
ইহার লক্ষণ এবং ভোজনের প্রায় তিন 
ঘণ্টা পরে উহা প্রকাশ পায়। এই 
রোগ বেশী সময়ই দুই বিশেষ শ্রেণীর 
ব্যাকৃটিরিয়া সৃষ্ট: অধাবিষের জন্য হয় 
এবং পচা ও বাসি খাদ্যেই এইসব 
ব্যাক্‌টিরিয়া জন্মে । ১৫।২০ মিনিট 
ফুটাইলে এসব ব্যাক্‌টিরিয়া অধিকাংশই 
নষ্ট হয়। ) 
ফুরফুরাল [7091 ( রসায়নবিদ্যা ) 

ভুট্টার শিষ ইত্যাদি পরিত্যক্ত 
উচ্ভিচ্জ পদার্থ হইতে নিৎ্কাশিত জৈব 
রাসায়নিক যৌগ বিশেষ ইহা । ফিউজেল 
অয়েলেও পাওয়া যায়। বর্ণহান তৈল- 
কল্প পদার্থ, আপেক্ষিক গ:রত্ব ১,১৫৯, 
স্ফুটনাঙ্ক ১৬১৭৭ সে. জলে দ্রাব্য । 
*্লাসূটিক শিল্পে, রজন শোধনে ও 
দ্রাবকরুপে ব্যবহৃত । * 
ফুঁরয়ে শ্রেণী Fourier series (গণিত) 
asta, Sin x+ay sin 2X} +৮৮27 
+b, cos x +b, cos 2x4 ee 

এই আকারের এক অসীম শ্রেণী । 
ফুরিয়ে সূত্র অনাযায়ী যে কোন পযবিত্ত 
অপেক্ষক ( periodic function ) কে 
এই: প্রকারে প্রকাশ করা-যায়। ইহা 
কম্পিত তার ( Vibrating strings ), 
ভূমিকম্পের শান্ততরঙ্গ, জোয়ার ভাটার 
গতি ইত্যাদি গণনায় ব্যবহৃত হয়। 
ফেজ ৮৭5৪ (১) কলা [বাং ও হন্দী] 
(২) দশা (১) জ্যোতিষ (২) পদার্থ 
বিদ্যা] 

(১) অমাবস্যার গর হইতে প্মার্ণমা 


৩৫০ ৷. বৈজ্ঞানিক অভিধান 


পযন্ত চন্দ্রের যে আকার পরিবর্তন 
হয়। ইহা পাঁথবাীর দিকে চন্দ্রের যে 
গোলার্ধ থাকে তাহার কতটা অংশে 
সূয্লোক পড়িতেছে তাহার উপর 
নির্ভর করে। চন্দ্র ছাড়া বুধ ও শুক্র 
গ্রহেরও এইরূপ পরিবর্তনশীল কলা 
দেখা যায় একই কারণে । মঙ্গল গ্রহের 
খুব সামান্য পরিবর্তন দেখা যায়। 
(২) দোদন্যল্যমান. কোন, বিন্দু 
(95০11181108 particle )-র যেকোন 
মুহূর্তে তাহার অবস্থিত ও. বেগ 
নির্ণয়ক সংখ্যা । বিদ্যুতের: পারবতীঁ 
প্রবাহকেও যেহেতু দোলনের আকারে 
প্রকাশ করা যায় তাই পাঁরবতাঁ উৎপাদক 
যন্রেও এই কথাটির 'ব্যবহার হয় এই 
অর্থে । 
ফেঞ্গ রুল phase rule সালজ্ঞালিমল 
(রসায়ন-বিদ্যা ) 
অসমসত্ব ( heterogenous ) 
রাসায়নিক বস্তু যদি সাম্যাবস্থায় 
(equilibrium ) থাকে তখন তাহার 
স্থিতির শতগ্ীলর সূত্র । এই সূত্রের 
গাণিতিক আকার F+P=C+2, 
যেখানে ৮ বক্তুগুলৈর অবস্থার (কঠিন, 
তরল বা গ্যাসায় ) সংখ্যা, কত রকম 
পাঁরবর্তন হওয়া সম্ভব, € রাসায়নিক 
উপাদানগড়লির সংখ্যা । ইহা 
আমেরিকান গাণিতিক উইলার্ড গিবুস 
- কতৃক প্রণীত। ইহাতে সাম্যাবস্থায় 
কোন উপাদানের অবস্থায় কত পাঁরমাণ 
থাকিবে তাহা বলা যায় না । 
ফোঁটাসজূম 15619.  কন্তুরাঁত 
সতীন্ষ লিভ্ভা (মনো-বিদ্যা ) . 


যৌন সম্পর্ক বিহীন বস্তু দেখিয়াও 
মনে কাম ভাব জাগে ও উত্তেজনা 
আসে ॥. জনতা, মোজা, টুপি, লাঠি 
প্রভাত জিনিসের প্রতি এইরূপ রাত 
লক্ষ্য করা গিয়াছে । এক শ্রেণীর 
মনোবিদের ধারণা যে শৈশব কালে 
কোন যৌন সংবন্ধন ( Fixation ) 
হইতে এই বিকারের উংপান্ত হয় 
ফোঁডং 90178 মল্ল ( পদার্থ-বিদ্যা ) 

রেডিও প্রাপক যন্ত্রে সংকেতের শান্ত 
হাস পাওয়া। অল্প দৈর্ঘাযযন্ত তরঙ্গে 
( Short waves ) ইহা বিশেষ ভাবে 
দণষ্ট হয়। ভূপষ্ঠের এক স্থান হইতে 
অন্য স্থানে প্রেরিত বেতার তরঙ্গগলৈ 
কেনেলী হেভিসাইড স্তরে প্রাতফালত 
হইয়া বিস্তৃত হয় । এই স্তরের উচ্চতা 
স্থির থাকে না বলিয়াই সংকেতের শান্তর 
তারতম্য হয় । 
ফেদার্স £58195 পালক ন্‌ (প্রাণি- 
বিদ্যা) 

পাখীদের গান্র ও পাখার আবরণ- 
কারী বস্তু বিশেষ। পালকগলির 
মধ্যে একটি ফাঁপা নখের মত শক্ত দণ্ড 
থাকে তাহা হইতে নরম শাখাগ;লি খুব 
কাছাকাছি এমন ভাবে বাহির হয় যে 
তাহাদের অবিচ্ছিন্ন দেখায়। পালক 
পাখীদের দেহের বিশেষ বিশেষ স্থানে 
উৎপন্ন হয় । প্রথম যখন পালক গজায় 
তখন তাহারা তুলার মত সুক্ষ] ও কোমল 
থাকে, পরে উহাদের মধ্য হইতে আসল 
পালক গজায় । পালকগুল বাঁড়িবার 
সময় চামড়ার নীচের রন্তবাহ হইতে 
পুষ্টি সংগ্রহ করে । পূণাঙ্গ হওয়ায় পর 
পালকদের আর পদুষ্টির দরকার হয় না । 


বৈজ্ঞানিক অভিধান 


ফেন্‌টিং fainting মুছণ [বাংলা ও 
হিন্দী ] ( চিকৎসা-বিদ্যা ) 

“ক্ষণস্থায়ী চৈতন্য লোপ ৷ মষ্ভিণ্কে 
হঠাৎ রক্তাল্লতা ঘাঁটলে এইরূপ: হয়। 
হঠাৎ আনন্দ বা শোক, প্রক্ষোভ ঘাটত 
ঘাত, অত্যধিক যন্ত্রণা, খাদ) বা বায়নুর 
অভাব এবং অত্যধিক রন্তমোক্ষণ প্রভৃতি 
কারণে রন্তাল্পতা ঘটে । মুখের 
বিবর্ণ তা, নাড়ীর ক্ষীণ গতি ইত্যাদি 
ইহার লক্ষণ । রোগীকে সোজা করিয়া 
শয়াইয়া মাথা নীচু রাখা এই অবস্থায় 
প্রয়োজন |. ডান্তারী ভাষায় এই 
অবস্থাকে সিনকোপ ( Syncope ) 
বলে । 
ফেমণা Fermat, Pierre de (১৬০১- 
১৬৬৫) 

ফরাসাঁ গণিতাবদ্‌। ইহার নামে 
খ্যাত এর সিদ্ধান্ত এই যে এমন কোন 
পূর্ণ সংখ্যা থাকিতে পারে না যাহাদের 
দ্বারা *"4-}"= 2" এই সমীকরণ 
সিদ্ধ হয় যদি 1-এর মান হ-এর বেশী 
হয়। তিনি যদিও দাবী করিতেন যে 
ইহা তিনি প্রমাণ কারতে সক্ষম হইয়া- 
ছিলেন তব সে প্রমাণ তাঁহার কাগজ- 
পত্র বা রচনার'মধ্যে পাওয়া যায় নাই 
এবং আজ অবাধ কোন গণিতজ্ঞ এই 
সিদ্ধান্তের পূর্ণ প্রমাণ দিতে পারেন 
নাই। অয়লার, . লেজেন্ডার ও 
লেচেসগনুয়ে মাত্র 1=৩, ৫, ৭ এর 
ক্ষেত্রে ইহার প্রমাণ উপস্থাপিত 
করিয়াছেন কিন্তু এই সিদ্ধান্ত 
প্রমাণ করার চেষ্টায় বাঁজগাঁণতে এক 
নূতন অধ্যায় সৃষ্টি হইয়াছে, উহার 
নাম সংখ্যাতত্ব ( Theory of 


৩৫১ 


Numbers) | এই জন্য ফেমাঁ এই 
তত্বের জনক বলিয়া খ্যাতঃ তিনি 
সম্ভবপরতা তত্বেরও ( Theory of 
Probability ) অন্যতম প্রতিষ্ঠাতা ৷ 
ফোর্স Fermi, Enrico (১৯০১- 
১৯৫৪ ) * 1 
ইতালীতে জাত কিন্তু শেষ জীবনে 
আমেরিকার নাগরিক পদার্থ জ্ঞানী । 
ইনিই প্রথম ১৯৩৩ সালে নিউট্রন 
আঘাতে  পারমাণাবিক ' নিউক্লিয়াসে 
ফাটল ধরাইতে সক্ষম হন। ১৯৩৮ 
সালে তান নোবেল পরুচ্কার পান । 
পারমাণবিক বোমা ব্যাপারে আমোরিকা 
ব্রতী ‘হইলে প্ৰথম পথিকৃঃ (Pilot * 
plant ) যন্তের তিনিই উদ্ভাবক৷ ও 
সণ্টালক ছিলেন। পারমাণবিক 
বিভাজনের নানা দিকে তাঁহার গবেষণা 
আছে। ডু 
ফেরেলের ল Ferrel’s Law ( পদার্থ 
বিদ্যা ) ; 
ভুপ্‌ষ্ঠের বায়ুপ্রবাহের গতি-সংক্কান্ত 
বুইসব্যালট: সূত্রের ব্যাখ্যা। এই 
সূত্রে ভূপচ্ের স্থায়ী বায়ৃস্রোতগলেকে 
ভূপৃচ্ঠের আবর্তন, অক্ষাংশ ও. অক্ষাংশ 
অননুসারে কেন্দ্রাভিগ শক্তির তারতম্যের 
‘ভিত্তিতে সুসদ্বদ্ধ করা হইয়াছে । 
ফেরো প্রিন্টিং Ferro Printing 
লীন মৃদর (প্রয়োগ-বিদ্যা)) 
বাস্তুশিজ্পে নক্সাদি অঙ্কনের নকল 
করার প্রণালী, ইহাতে নক্সাটি {বিশেষ 
প্রকারের কাগজের উপর আঁকয়া একাট 
নীল কাগজের উপর রাখা হয়। এই 
নীল কাগজ সাধারণ অঙ্কন কাগজের 
উপর পোটাসিয়াম ফেরিসায়ানাইড :ও 


৩৫২ 


কোন ফেরিক লবণ মিশ্রণ মাখাইয়া 
. শকাইয়া প্রস্তুত হয়। কাগজ দুইটি 
এঁ ভারে পরস্পর সাঁটিয়া রোদ্রে বা 
উচ্জবল আলোকে রাখিলে কাগজে 
যেখানে কালির দাগ নাই সেখানে নীল 
কাগজটি . সূযালোকে ফেরাস 
ফেরিসায়ানাইড বা টার্ণবুলের নশলে 
( Turnbul!’s blue ) পরিণত হয়। 
আর যেখানে কালির দাগ, সেখানে 
কোন বিক্রিয়া হয় না । নক্সা সরাইয়া 
নীল কাগজটি জলে ধূইলে এ স্থানের 
বদ্তুগুলি উঠিয়া শিয়া নক্সার কালির 
_ দাগের জায়গায় সাদা'রেখা দেখা যায় । 


ফেরো ম্যাগনোটজ্‌ম Ferro 
magnetism. তীৰ  স্বমল 
(পদাৰ্থ‘-বিদ্যা ) 


লোহা, কোবাল্‌ট, নিকেল এবং 
তাহাদের কয়েকটি সংকর ধাতুর তার 
চৌম্বক ধর্মকে এই নামে অভিহিত 
করা হয়। এই ধরনের বস্তু বিদ্যুৎ 
_ উৎপাদক যন্ত্র, ট্রান্সফরমার, লাউড 
স্পীকার ইত্যাদি বর্তমান যুগেরঅবশ্য 
প্রয়োজনা় যন্ নির্মাণের অপাঁরহার্ষ 
উপাদান৷ 
_ ফেল্‌সপার Felspar, 
(ভ্বাবদ্যা) 
ভূত্বকের আগ্নেয় শিলার প্রায় ষাট 
. ভাগ উপাদান এই শিলা । ইহাদের 
রং সাদা বা গোলাপী, আকার 
কেলাসিত। রাসায়নিক উপাদান 
সোডিয়াম, পোটাসিয়াম, ক্যালসিয়াম, 
ৰ বেরিয়াম ইত্যাদি ধাতুর আ'যালুমিনো 
_ ীসালকেট । কেলাস kis একনত 
(28009018710) জা নিত 


Feldspar 


( Triclinice) | কাঠিন্য প্রায় ৬, 
আপেক্ষিক গুরুত্ব ২৫-২৯ 
গলনাঙ্ক ১১৩০” সে---১১৯০০ সে. । 
ইহা চীনামাটি শিল্পে ওঁ কলাই করা 
শিল্পে ব্যবহৃত হয় । 
ফোঁসয়াল ত্যাঙ্গল facial angle 
( নৃতত্ব ) 

মানুষের নাকের ভুমি হইতে 
করোটি ভূমি যোগ করিলে যে 
কাল্পনিক রেখা পাওয়া যায়, এবং 
নাকের ভুমির সাঁহত কপালের উচ্চতম 
বিন্দু যোগ করিলে যে কাল্পানক রেখা 
পাওয়া যায় উহাদের অন্তর্গত কোণ। 
নৃতত্ব-বিদ রা ইহার সাহায্যে জাতিগত 
বৈষম্য নির্ধারণ করেন। 


মুখের দৈর্ঘেযর সহিত মুখের প্রন্থের 


অনঢুপাতকে' ফেসিয়াল ইনডেক্স 
( facial index ) বলে | 
ফেহাঁলংস সালিউসান Fehlings 
Solution 
(রসায়ন-বদ্যা ) 
তু'তে (copper sulphate ), 
কস্টিক সোডা ও রোসেল লবণ 
(sodium 70069551810. tartrate) 
দ্রবের মিশ্রণ । ইহা শকরা বা অন্যান্য 
বিজারক দ্রব্য পরাঁক্ষা করার কাজে - $ 
লাগে, বিশেষ করিয়া প্রস্রাবে শকরা : 


আছে কনা তাহা পরাক্ষার কাজে ইহা 


ব্যবহৃত হয়। মানাতিরিন্ত শক'রা 
থাকলে ইহার নীল রং বাদামী হইয়া 
যায় । হার্মান ফন ফেহালিং (Herman 
von Fehling) নামক এক জার্মান 
রসায়নাবদ্‌ ( ১৮১২-১৮৮৫ ) ইহার 
উদ্ভাবন করেন। 


উিঘ  নিলমন 


বৈজ্ঞানিক অভিধান 


ফোকাস £০০5 (পদার্থ-বিদ্যা, গণিত) 
(১) আলোক বিজ্ঞানে বহর 
হইতে আগত সমান্তরাল আলোক 
রশ্মি প্রতিফলন বা প্রাতসরণের ফলে 
যে বিন্দুতে. আভসারী হয় 
( convergent )1 
(২) কোনিক সেকসনে উপবত্ত, 
(ellipse ) পরাবৃত্ত ( Hyperbola ) 
ও অধিবৃত্ত) parabola )-র নাভ, 
অথাৎ উহাদের পরিধিস্থ যে কোন বিন্দ; 
হইতে যাহার দুরত্ব অন্য কোন 
একটি নি্দিণ্ট সরলরেখা হইতে দূরত্বের 
একটি নার্দস্ট অনুপাত ৷ 
ফোটন photon ( পদার্থশীবদযা ) 
: আলোকশান্তর পরমাণুরুপে কল্পিত । 
কোয়ান্টাম তত্ব অননুযায়ী বিকীরত 
শান্ত বিশেষ পরিমাপে শোষিত বা 
বিকীরিত হয়, ওই মাপ আবিভাজ্য ৷ 
উহাকেই কোয়ান্টাম বা ফোটন বলে । 
ফোটো ইলাস্টাপাটি Photo-elasticity 
সন্ধাহাসবলাত্ঞলা (পদার্থ-বিদ্যা) 
কতকগঢ়ুলি স্বচ্ছ বস্তুর যে গুণে 
তাহাদের পাঁড়ন করিলে (stress ) 
তাহাদের: মধ্যগত আলোকরশ্মিকে 
সমবর্তিত ( polari56 ) করিতে পারে | 
বর্তমান যুগে যন্রবিদ্যায় যন্ত্রের কোন্‌ 
অংশে কিরূপ টান (96810) আছে 
তাহা নির্ণয় করার জন্য এই গণের 
সাহায্য লওয়া হয়। 
ফোটো-ইলেক্‌টিক দেল Photo- 
electric cell আলোক তট়িং সেল, 
সন্ধাহা-নিু বত ( পদার্থ-বিদ্যা ) 
রেডিও ভাল্‌ভের আকারের কোন 
বস্তু যাহার উপর আলোকপাত কাঁরলে 


২৩ 


৩৫৩ 


উহা বিদড্ং প্রবাহের সপারবাহাী হয়। 
সেলেনিয়াম ( Selenium ) নামক 
মৌল ধাতুর এই গুণ আছে কিন্তু 
বর্তমানকালে পোটাসিয়াম, সিজিয়াম 
বা অনুরূপ ধাতুর মাহপাত ব্যবহার 
করা হয়, কেননা ইহাদের উপর 
আলোকপাত হইলে ইলেক্ট্রন ক্ষরণ 
হয় এবং বর্তনীর মধ্যে বিদনযৎপ্রবাহ 
চলে। বিদ্যুৎ: প্রবাহের পরিমাণ 
আপতিত আলোকের তীব্রতার 
নির্ভর করে। 
ফোটো কোঁমাস্দ্র Photochemistry 
আলোক রসায়ন. সন্কাহা ব্যামন 
( রসায়নশবদ্যা ) 

রাসায়নিক বিক্রিয়ার উপর আলোক- 
পাতের প্রভাব সম্বন্ধে চ্চ করা 
রসায়নের যে শাখার কার্য । আলোক- 
পাতে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাহার 
সবাপেক্ষা সুপরিচিত উদাহরণ ফোটো" 
গ্রাফ । ইহার ফলক বা ফিল্মের উপর 
আলোক: পাঁড়লে যে বিক্রিয়া ঘটে 
তাহারই স:যোগ লইয়া আলোকিত 
অংশ হইতে পর্ণ বা আংশিক ভাবে 
অনালোকিত অংশের পার্থক্য চিন্তবদ্ধ 
করাই আলোকচিত্র গ্রহণ । জীব জগতের 
পক্ষে অত্যন্ত অপারহার্য আর একটি 
দৃষ্টান্ত উদ্ভিদ জগতের আলোক" 
সংশ্লেষ ( photo-synthesis ) | 
গাছের পাতার ক্লোরোফিলের উপর 
আলোকপাতের ফলে উহা বায়;র কার্বন 
ডাই-অক্সাইড ও জলীয় বাহ হইতে 
কাবোঁহাইড্রেট প্রস্তুত কাঁরতে সক্ষম 
হয়। এই বিজ্ঞানের প্রধান ও প্রথম 
সূত্র এই যে, যে আলোক-তরঙ্গ কোন 


৩৫৪ 


রাসায়নিক বস্তু দ্বারা শোষিত হয়, 
তাহাই রাসায়নিক বিক্রিয়া ঘটাইতে 
পারে । যাহা উহার মধ্য দিয়া নিক্কান্ত 
হয় তাহার কোন রাসায়নিক প্রভাব নাই। 
ফোটোগ্রাঁফি Photography আলোক- 
চিত্ৰণ ( পদার্থ-বিদ্যা) 

বিশেষ রাসায়নিক বস্তু দ্বারা 
লেপিত কোন তলের উপর কোন 
প্রতীবম্ব গঠিত করিয়া তাহাকে স্থায়ী 
করার প্রক্রিয়া । লেপনের জন্য জিলাটি- 
নের মধ্যে সিলভার ব্রোমাইড লবণকে 
মিশ্রিত কাঁরয়া ব্যবহার করা হয়। 
ফলকটি কাচ বা সেলডলয়েডের তৈয়ারণ। 

লেন্সের সাহায্যে ফলকের 

উপর ফেলা হয়। যেখানে. যেখানে 
আলোক পড়ে সেখানে সেখানে 
আলোকের গুচ্জবল্য অনুপাতে রৌপ্য 
প্রমাণ ব্রোমিন পরমাণনূ হইতে বিষাক্ত 
হইয়া যায়। তখন ইহা একটি লবণ 
দ্রবের মধ্যে ফৌললে রোপ্য পরমাণু 
গুলৈ থাকিয়া যায়। তাহার পর যে 
ব্রোমাইডের উপর বিক্রিয়া হয় নাই 
তাহাকে ধুইয়া ফেলিলে প্রাতীবিম্ব ফলক 
গায়ে স্থায়ী হইয়া যায়। ইহাই মোটামুটি 
ফোটোগ্রাফির রাসায়নিক ভিত্তি। 

] Phototropism 
সন্ধাহাসিন্ণন ( উদ্ভিদ-বিদ্যা ) 

জাবের আলোকের দিকে নিজ অঙ্গ 
প্রসারিত করিয়া দেওয়ার প্রবণতা । 
বক্ষদের ক্ষেত্রে এই প্রবণতা সকলেই 
লক্ষ্য করিয়া থাকিবেন। 
ফোটোিটার Photometer দপ্রমাপক 
্দীবিমাতী (পদার্থ-বিদ্যা) 
'. যে যন্ত্র দ্বারা আলোকের তীব্রতা 


বৈজ্ঞানিক অভিধান 


মাপা যায়। আলোকের তীব্রতা কোন 
প্রমাণ (5tandard) আলোক বার্তকার 
সহিত তুলনা করিয়া স্থির করা হয়। 
ফোটো1স্ফয়ার Photosphere 
সন্দাহা মত্ত (জ্যোতষ-বিদ্যা ) 

সূর্যের যে জ্যোতির্ময় বাহর্মডল 
হইতে আলোক ও তাপ বিকীর্ণ হয় । 
সর্ষের এই তলের উপরের তাপ প্রায় 
৬০০০" সে. বলিয়া অনুমিত ৷ 
ফোটো-িন্হোসস Photosynthesis 
আলোক-সংশ্লেষ সন্ধাহা অহা 
(উদ্ভিদ-বিদ্যা ) 

যে জাঁটল রাসায়নিক বিক্রিয়া দ্বারা 
গাছের সবুজ পাতা আলোকের সাহায্যে 
বায়ুর কার্বন ডাই-অকসাইড ও জলীয় 
বাষ্প হইতে কার্বো-হাইড্রেট প্রস্তুত করিতে 
পারে। জীব দেহের অপরিহার্য উপাদান 
এই প্রক্রিয়া দ্বারা সংগৃহীত হয় । 
ফোমালহট Fomalhaut  (জ্যোতিষ- 
বিদ্যা) 

আকাশের দক্ষণ গোলার্ধে 
উজ্জব্লতম তারকাদের অন্যতম ৷ সমগ্র 
তারকাদের মধ্যে ।ওজ্জবল্য-ক্রমে ইহা 
অষ্টাদশ, পরিমাণ ১২৯। দক্ষিণ 
মীন নক্ষত্রপুঞ্জে অবাস্থিত। 
ফোয়েন £০1%॥ ( ভূগোল ) 

একপ্রকার উষ্ণ বায়ন যাহা আল্‌প্‌স 
পর্বতমালার ঢাল: গান বাইয়া নামিয়া 
উচ্চ পশন্চারণ ভূমির তুষাররাশি অল্প 
সময়ে গলাইয়া ফেলে । 
ফোর্থ ডিমেনসান fourth dimension 


বৈজ্ঞানিক অভিধান 


ঘটনার পরিমাপ কারতে হইলে দৈর্ঘ্য, 
প্রন্থ ও উচ্চতার ন্যায় সময়ও একটি 
অত্যাবশ্যক মান্রা। এই জন্য তিনি 
সময়কে চতুর্থ মানা বলিয়া নির্দেশ 
করেন ও তাঁহার আপোঁক্ষকতাবাদে 
তাহার গাণিতিক ব্যবহার দেখান। 
ফোর্স ০০৪ বল ব্রত (পদার্থবিদ্যা ) 

যাহার প্রয়োগে স্থির বল্তু সায়া 
যায় বা গতিশীল বদ্তুর গতির বেগ বা 
দিক পরিবর্তন হয় । ইহার একক ডাইন 
এক গ্রাম ভর বিশিষ্ট স্থির জড় বস্তুর 
উপর প্রয়োগ করিলে উহা ১ সেকেন্ডে 
প্রীতি সৈকেন্ডে ১ সেন্টিমিটার বেগ 
লাভ করে । ভর ও ত্বরণের সহিত ইহার 
সম্পর্ক নিউটনের গতি-বিজ্ঞানের 
দ্বিতীয় সুন্ের প্রতিপাদ্য । 
ফোরামানিফেরা foraminifera (প্রাণ- 
বিদ্যা) 

এক-কোষাী সাম:দ্রিক ক্ষুদ্র জীব 
বিশেষ । ইহাদের একটি খাঁড়মাটির 
শন্ত খোলা থাকে । অগণিত জীবের 
খোলা জলতলে জমিয়া খাঁড়মাটির 
স্তর সৃণ্টি হয়, পরে তাহা শিলীভূত 
হইয়া চুনা পাথরের ভ্তরে পরিণত হয় । 
ফোবিয়া 11019 আতঙ্ক মীলি 
(মনোশীবদ্যা ) 

বিকৃত মনে কোন বিশেষ বস্তু 
সম্বন্ধে তার ভয়, যাঁদও সুস্থ মন্তিচ্কের 
লোক ভয়ের কোন কারণ খুজিয়া 
পাইবেন না। এই প্রকার অযৌন্তিক 
ভাঁতির জন্য রোগা নিজে তো বিপন্ন 
হনই, অনেক সময় অযৌন্তিক কাজ 
দ্বারা অন্যকেও বিপন্ন করেন। কুকুরে 
কামড়াইলে কখনও কখনও রোগীর যে 


“৩৫৫ 


জলাতঙ্ক হয় অথাৎ জল দেখলেই 
রোগী অস্বাভাবিক ভয় পান--_ইহা 
একটি সুপরিচিত দৃষ্টান্ত । ইংরাজাতে 
বলে Hydrophobia. 
ফোল্‌ড Fold 
( ভুাবদ্যা ) 

পালল শিলা ভাঁজ খাইয়া ঢেউ 
খেলানো অবস্থায় পরিণত হইলে এই 
নামে আভহিত হয়। উপর দিকে ভাঁজ 
খাইলে তাহাকে উধ্ব ভঙ্গ (anticline) 
আর নীচের দিকে ভাঁজ খাইলে অবতল 
ভঙ্গ (5yncline) বলে। কখনও 
কখনও পররাপ্যার ভাঁজ না খাইয়া 
একদিকে ঢাল: হইয়া থাকিলে তাহাকে 
একনত (2901790117০ ) বলে। 
ফোঁলক আ্যাসিড 10110 acid (রসায়ন- 
বিদ্যা) 

ভিটামিন বি গোষ্ঠীর জলে দ্রবণায় 
ভিটামিন বিশেষ । ইহা ঈস্ট, পইশাক 
ও যকৃতের মধ্যে নৈসার্গক অবস্থায় 
পাওয়া ষায়। ১৯৪৩ সাল হইতে ইহা 
সংখ্লোষতও হইতেছে । অস্থি ম্জা 
বৃদ্ধির পক্ষে ইহা একান্ত প্রয়োজনীয় । 
রন্তাজ্পতার প্রতিকারের জন্য ব্যবহৃত 
হয়। 
ফোলিয়েশান foliation 
অন্গামাঘন (ভূ-বিদ্যা ) 

কতকগদীল_ শিলা বা খাঁনজের 
পাতার মত স্তরে ভ্ভরে বিভন্ত হওয়া । 
যেমন অন্রকে খুব মাহি পাতে বিভন্ত 
করা যায়। 
ফ্ুগ Frog 
(প্ৰাণ-বিদ্যা ) 

উভচর প্রাণশীবশেষ। 


বাল তন 


পন্নায়ন 


ভেক লন 


আকারে 


৩৫৬ 


দেড় হইতে আট ইণ্টি পর্যন্ত লম্বা 
হয়। ইহাদের চর্ম নরম ও মসৃণ । 
কোন কোন ভেক চর্ম হইতে একপ্রকার 
বিষ নিঃসৃত করিতে সক্ষম হইলেও 
ইহারা সাধারণতঃ পোকা মাকড় 
খাইয়া মানুষের উপকার করে। ইহারা 
জলে ডিম পাড়ে এবং ডিম ফুটিয়া 
ইহাদের শিশুরা (বেঙাচি) জলেই 
থাকে এবং ফুলকার (81115) মধ্য 
দিয়া *বাসপ্রশ্বাস নেয়। পরিণত 
বয়সে ইহাদের ফুলকা ও লেজ খসিয়া 
যায় ও ইহারা স্থলে বিচরণ করে এবং 
ফুসফুস দ্বারা *বাস প্রহণ করিতে 
থাকে। 
ফ্রনট front জীলায় ( পদার্থ-বিদ্যা ) 

আবহ বিদ্যায় একই উষ্ণতায় 
বিশিষ্ট বায়নপুঞ্জের সাঁমা । গরম ও 
ঠাণ্ডা বাপের সাঁমানায় বড়, বট বৃষ্টি 
ইত্যাদি আবহ-অস্থিরতা দেখা যায়। 
ফ্ৰয়েড Freud, Sigmund (১৮৫৬- 
১৯৩৯) 

অস্ট্রিয়ান চিকিৎসক, মনঃসমীক্ষণ 
( psycho-analysis ) প্রথার 
আ'বৎ্কারর । এখন যে দেশ 
চেকোশ্লোভাকিয়া তাহারই এক দ্থানে 
তাঁহার জন্ম কিন্তু চার বৎসর বয়সে 
ভিয়েনাতে যান এবং আমরণ সেখানেই 
থাকেন। চিকিৎসা-বিদ্যা অধায়নকালে 
তান তখনকার বিশিষ্ট বিশেষজ্ঞগ্ণণের 
কাছে শিক্ষা গ্রহণ করেন। তাঁহাদের 


( Jean 
| Martin Charcot, ১৮২৫-১৮১৩) | 


ই হক ফ্ৰয়েড হিস্টিরিয়ার 


বৈজ্ঞানিক অভিধান 


প্রকৃতি সম্বন্ধে বিশেষ জ্ঞানলাভ 
করেন। তিনি শিক্ষা সমাপনান্তে 
ভিয়েনায় ফিরিয়া নার্ভ রোগ বিশেষজ্ঞ 
রূপে চাকৎসকের পেশা গ্রহণ করেন 
তিনি প্রথমে তাঁহার বয়োজ্যেন্ঠ এক 
চিকিৎসক ডাঃ ব্রয়েরের সহযোগিতায় 
সংবেশন (hypnotism ) সাহায্যে 
হিস্টিরিয়ার চিকিৎসা শুরু করেন। 
ক্রমশঃ তান তাঁহার নিজের “সিদ্ধান্ত 
পাকা করেন এবং ব্রয়েরের সঙ্গ ত্যাগ 
করিয়া নিজ প্রথায় মনোবিকারের 
চিকিৎসা শর করেন। সহজাত যৌন 
প্রবৃত্তির অবদমনের ভিত্তিতে স্বগ্নের 
ব্যাখ্যা ও ছোটখাটো মানসিক বিকৃতির 
ব্যাখ্যা তাঁহার মনোবিদ্যার ক্ষেত্রে 
ধপদী অবদান। ইহার বয়োকনিষ্ঠ 
সহকমাঁ ও শিষ্য ইয়ং ও আডলের 
কিছুদিন পরে তাঁহার উদ্ভাবিত 
মনঃসমীক্ষার পদ্ধাত মানিয়া লইয়াও 
যৌন ব্যাখ্যার গুরুত্ব স্বীকার না 
করিয়া অন্য প্রকারের ব্যাখ্যা দেন। 
কিন্তু বর্তমান যুগের সর্ব দেশের 
সাহিত্যে তাঁহার মতবাদের প্রভাব 
বহুব্যাপী |. তিনি মনঃসমক্ষায় যে 
সমস্ত প্রতীক ও যে সম্ভ সংজ্ঞা ব্যবহার. 
করেন আজ তাহা মুখে মুখে সর্বজন 
পরিচিত ও সকল ভাষার অঙ্গ হইয়া 


দাঁড়াইয়াছে। 
তুহিন 


ফ্লস্‌ট Frost 
(ভূগোল) 

শৈত্য হেতু ঘাস ও উদ্ভিদের উপর 
হাল্কা ধরনের বরফ জাময়া যাওয়া ৷ 
শাতপ্রধান দেশে ইহার জন্য ফসলের . 
প্রভূত ক্ষতি হয়। 


থালা 


বৈজ্ঞানিক অভিধান 


ফ্রস্‌ট' বাইট Frost bite (চিকিংসা- 
বিদ্যা ) 

অতিরিক্ত ঠাণ্ডা লাগিয়া দেহের 
অঙ্গ-প্রত্যঙ্গে রন্তু চলাচল বন্ধ হইয়া 
যাওয়া । বেশীক্ষণ এই অবস্থায় থাকিলে 
স্থানটিতে পচন শুরু হয়। উচ্চ পর্বত- 
আঁভযাত্রী বা মেররপ্রদেশ-যাত্রীদের এই 
প্রকার তুষার ক্ষত অত্যন্ত বিভীষিকার 
বিষয়। অনেক দঃঃসাহসাঁ অভিযাত্রী 
হাত পায়ের আঙ্গুল ইহার জন্য 
চিরকালের তরে হারাইয়াছেন। 


ফ্্যাকচার Fracture জীত্তিশন 
( চাকৎসা-বিদ্যা ) 
হাড়ে ফাট ধরা বা ভাঙ্গিয়া যাওয়া । 


হাড় ভাঙ্গিয়া যদি যথাস্থানে থাকে 
তাহাকে সিম্পল ফ্যাক্‌চার বা সরল 
ভাঙ্গা বলে আর যাঁদ হাড়ের টুকরা 
পাশের পেশীকে ক্ষত বা বিদ্ধ করে 
তাহাকে কম্পাউণ্ড ফ্যাক্‌চার বা জটিল 
ভাঙ্গা বলে। অনেক সময় আবার হাড়ে 
শুধু একটু চিড় খায়, তাকে গ্রীনাস্টিক্‌ 
ফ্ল্যাকচার ( Greenstick Fracture ) 
বলে। শিশুদের হাড়ের ফ্লর্যাক্‌চার 
বেশীর ভাগ এই ধরনের হয়। 
ফ্ল্যাক্শান ॥৪০i০৷ ভগ্নাংশ মিল 
( গণিত ) 

- গণিতে যে ভাবে এককের অংশকে 
প্রকাশ করা হয়। সরল ভগ্নাংশে উপরে 
একটি রাশ ও নখচে একটি রাশিরমধ্যে 
কাঁস টানিয়া দেখান হয়। দশমিক 
ভগ্নাংশে বিন্দ; যোগে চিহ্নত করা হয় । 
ফ্রাৎক Franck, James (১৮৮২- 
১৯৬৪) 

-: জামান পদার্থাবগ্জানী। পরমাণ? 


৩৫৭ 


ও ইলেকট্রনের সংঘর্ষে যে শক্তি বিনিময় 
হয় তাহা পরীক্ষা করিয়া যে সমন্ত তথ্য 
আবিষ্কার করেন তাহা বোহ্‌রের 
পারমাণবিক সংযুতির ব্যাখ্যায় খুব 
কাজে লাগে । ১৯২৫ সালে গ্স্‌টেফ 
হেয়ারংসের ( বিশবাবখ্যাত হাইনরিস 
হেয়ারৎসের ভাইপো) সহিত যপ্মভাবে 
নোবেল পুরস্কার পান। 


ফ্রানপয়াম francium  (রসায়ন- 


পাওয়া যায় । উহাদের স্থিতিকাল খুব 
অল্পক্ষণ, যেটি সবপেক্ষা দাঘণগ্থায়ী 
তাহার অর্ধ জীবন মাত্র একুশ মিনিট । 
তাহার পরমাণুভার ২১২ ৷ রাসায়নিক 
ধর্মে সাঁজিয়ামের ন্যায় ৷ 
্িক্‌শান ৮i০i০৷৷ ঘর্ষণ [ বাংলা ও 
হিন্দী] (পদার্থবিদ্যা ) 

একটি পৃষ্ঠ বা তল আর একটি 
পৃষ্ঠ বা তলের (97180) সংদি্লি্ট 
হইয়া চলিবার সময় যে বাধা পায় 
তাহাই ঘর্ষণ জনিত বাধা । কতখানি 


.. চাপে একটি তলের উপর পিষ্ট এবং তল 


দুটি যে বস্তু দ্বারা নার্মত তাহাদের 
নিজগুণের উপর ঘর্যণের পরিমাণ 
নির্ভর করে। একটি ভারী বক্তুকে 
অন[ভূমিক তলের উপর দিয়া সমবেগে 
চালাইতে যে বল প্রয়োগ কাঁরতে হয় 
তাহাকে বস্তুর ওজন দ্বারা ভাগ 
কাঁরলে ঘর্যণাঙ্ক ( Coefficient of 
Friction ) পাওয়া যায় । 


৩৫৮ 


ফ্লিকোয়োন্স £607600  কম্পাঙ্ক 
আ্রান্বপি ( পদার্থ-বিদ্যা ) 

কোন তরঙ্গের প্রতি সেকেন্ডে 
যতবার কম্পন হয় তাহাকে কম্পাঙ্ক 
বলে। ইহা তরঙ্গের বেগকে তরঙ্গ- 
দৈর্ঘয দ্বারা ভাগ করিলে পাওয়া যায়৷ 
' ফ্রিকোয়োন্সি ডাস্টরবিউশান চওণুম- 
ency distribution লাহলাহনা নন 
(পরিসংখ্যান ) 

বিশেষ বিশেষ শ্রেণীর গোচ্ঠগত 
পরিমাণ দেখাইবার পদ্ধতি বিশেষ । 
যেমন টা ১০০০০-১৫০০০, ১৫০০০- 
২০০০০, ২০০০০-২৫০০০ মুল্যের 
গৃহের অধিকারাদের সংখ্যাকে পাঁচ 
হাজার অন্তরের শ্রেণীবিভাগ বলিয়া 
দেখানো বলে। এই অন্তর বজায় 
রাখিয়া সংখ্যাগুলিকে লেখচিত্রে অঙ্কন 
করিলে বার. লেখ ( Frequency 
curve ) পাওয়া যায় । 
ফ্লীজিং Freezing জমা অললা 
( পদাৰ্থ-বিদ্যা ) 

পদার্থ গণের তরল অবস্থা হইতে 
কঠিন অবস্থায় পাঁরবর্তন। প্রত্যেক 
খাঁটি রাসায়নিক যৌগের পক্ষে একটি 
নির্দিষ্ট উপরিদ্থ চাপে এই অবস্থা 
পারিবর্তনের উষ্ণতা অপারবর্তনীয়। এ 
উঞ্চতাকে এ বস্তুর হিমাগক (Freezing 
০10) বলে। সমস্ত তরল বস্তুই 
উপযান্ত উষ্ণতা ও চাপে কাঁঠন আকার 
ধারণ করে। 
ফুট ঘ:ঘ1 ফল [ বাংলা ও হিন্দী ] 
(উাদ্ভদ-বিদ্যা ) 
আধার। ফুলের পরিপক্ক ডিম্বাশয় 


বৈজ্ঞানিক অভিধান 


(০৬৪: )ই ফল৷ ফলাদগকে 
(১) একক ফল (simple fruit ) 
(২) গচ্ছিত ফল ( Aggregate 
fruit) (৩). বহুপুজ্গিক ফল 
( Multiple fruit )S (8) আতিরিন্ত 
বাঁজী ফল ( Accesory Fruit ) এই 
কয় শ্রেণীতে ভাগ করা যায় । 
ফ্রেজার Frazer, Sir James G. 
( ১৮৪৪-১৯৪১ ) 

ব্রিটিশ নতত্বাবদ্‌ ৷  পৃখিবাঁর 
নানা দেশের আদিবাসীদের বিবরণ 
তাঁহার জগৎবিখ্যাত পন্তক্ণীদ গোল্ডেন 
বাও” ( The Golden bough )-তে 
সংকলিত হইয়াছে । 
ফৌনহোফার লাইন্স Fraunhofer 
Lines ( পদার্থ-বিদ্যা ) 

সর্ধরশ্মির বর্ণালীতে কালো রেখার 
শ্রেণী । পরিমাপ করিয়া দেখা যায় 
যে এই রেখাগুলির. অবস্থিত 
কতকগনাল পার্থিব মৌলের উজ্জবল 
বণালীর সহিত অভিন্ন । ইহা হইতে 
এই সিদ্ধান্ত হয় যে সূর্ধরশ্মি সূর্যের 
বায়দুমণ্ডল ভেদ করিয়া আসার সময় 
সূর্যের উপারদ্থ এ সকল মৌলের 
অপেক্ষাকৃত শীতল বাষ্প ভেদ করিয়া 
যখন আসে তখন এ আলোকের 
তরঙ্গগদাল শোষিত হয় বলিয়া এ স্থান 
উজ্জল. বণালীর পশ্চাৎপটে কালো 
দেখায়। ইহা দ্বারা সর্্যালোকে কি 
কি পার্থব মৌল বিদ্যমান তাহা 
আমরা জানিতে পারি। একজন জামনি 
আলোকাবিদ্‌. তাঁহার নিজের হাতে 
তৈয়ারী কাঁচের 'প্রজ্মে এইগুলি প্রথম 
আবিষ্কার করেন বলিয়া তাঁহার নামে 


বৈজ্ঞানিক অভিধান ৩৫৯ 


এই রেখাগুলি_ খ্যাত । তাঁহার 
জীবিতকাল (১৭৮৭-১৮২৩)। 
ছ্্যাকস 18 শন, অতঙী জল 
(উদ্ভিদ-বিদ্যা ) 

উদ্ভিদাবশেষ ৷ ইহার ছাল হইতে 
যে তন্তু বাহির হয় তাহার যেগুল 
মোটা তাহা দিয়া শনের দড়ি তৈয়ারী 
হয় আর মিহিগুলি দিয়া নেন 
(Linen) নামক বিখ্যাত বস্ত্র বোনা 
হয়। ইহার বাঁজ হইতে তিসির তৈল 
নিত্কাশিত হয়। ৷ ইহা পাঁথবার সর্ব 
জন্মায় ও প্রাচীনকাল হইতে ইহার 
তন্তু ব্যবহৃত হইয়া আগতেছে। 
নৈসার্গক তন্তু হিসাবে তুলার পরেই 
ইহার স্থান ৷ ' 
ফ্ল্যাশ পয়েপ্ট Flash point জহলনাঙ্ক 
হুন্কনান্দ ( রনায়ন-বিদ্যা ) 

যে নযানতম উষ্ণতায় কোন দাহা- 
তরল পদার্থ কোন শিখার সংস্পর্শে 
জৰলয়া উঠে। দাহ্য তৈল প্রভৃতির 
ব্যবহারে নিরাপত্তার জন্য এই অঙ্ক 
নির্ধারিত হয়। 


ফ্লাওয়ার্স চ1০দ৩ঃ9 গু্প ( বাংলা ও 
হিন্দ । উদ্ভিদ-বিদ্যা ) 

উদ্ভিদের যৌন প্রজনন অঙগ। 
পঢল্পের প্রয়োজনীয় অংশগুলি_(১) 
পরাগরেণ; যাহা প[ুংকেশরের মধ্যে 
প্রাগস্থলীতে উৎপন্ন হয় । আর (২) 
ডিদ্বক (০v॥le) যাহা এক বা 
ততোধিক গর্ভপন্রে সাঁ্ত থাকে । এই 
দুইয়ের যোগে নিষিন্ত বাজ উৎপন্ন 
হয়। উহারা বায়; বা কট বাহিত 
হইয়া চটচটে গর্ভমুণ্ডে (stigma ) 
লাগিয়া যায় । কোন কোন ফুলে 
আবার গর্ভমণ্ড একটি উঁচু গভ্দি্ডে 
(8৮1০) লাগিয়া থাকে। পরাগ 
রেণ্গনীল তখন একাঁট লম্বা নল 
বাড়াইয়া দেয় তাহাই ডিদ্বকের সাহত 
সংযুক্ত হয় । গুষ্পের অন্যান্য অংশ 
যাহা বিশেষভাবে. নয়নাভিরাম, 


রক্ষণ করার 


থাকেও না । 


oe বৈজ্ঞানিক অভিধান 


ছ্াওয়ারং 'ল্যানটস Flowering 
Plants সপুষ্পক বৃক্ষ ঘুদ্ধী ঘাহ্ 
(উদ্ভদাবদ্যা 

': গরপ্তবীজী পাদপদের  বৃহদংশ, 
যাহাদের বাঁজ বদ্ধ বাজকোষের মধ্যে 
অং্কুরিত ও পরিণত হয়। পৃথিবীর 
গ্থলভাগে জাত বেশীর ভাগ বক্ষই এই 
শ্রেণীর অন্তর্গত । ইহাদের দুই প্রধান 
শ্রেণীতে ভাগ করা: হয়, একব'জপত্রী 
(04909০97159) ও দ্ববশীজপন্রী 
(701০০৮1৩198) ধান, পিয়াজ, 
বাঁশ, আঁকর্ড ইত্যাদি প্রথম শ্রেণীর 
আর বট, অশথ ইত্যাদি বনস্পাতগণ 
দ্বিতীয় শ্রেণীর । দ্বিতীয় শ্রেণীতে 
১৭৫ এরও বেশী, গোর ( Family ) 
আছে, প্রথম শ্রেণীতে উহার  মান্র 
পচ ভাগের এক ভাগ'। 

ফ্লাড গ্লৈন্‌স 7100৫. plains প্লাবন 
ভা নাত-দ্বান (ভূগোল ) 

_ নদীবাহিত পাল নদীর মোহনার 


জরালাইয়া অগ্নি সংগৃহীত হইত। 
এইজন্য চলাতি ভাষায় ইহাকে চক্মাক 
পাথর বলে । দিয়াশলাই আবিচ্কারের 
পুর্বে মানব সভ্যতার অগ্রগতিতে ইহার 
মূল্য যথেষ্ট ছিল। এমন কি 
আগ্নয়াস্রেও বারুদে অগ্নিসংযোগের 
জন্য এক সময় ইহার ব্যবহার বহুল 
প্রচালত ছিল। 
ফ্লুইড Fluid তরল ও বায়ৰ নং 
(পদার্থ-বিদ্যা ) 

জড়বস্তুর অকঠিন অবস্থা অথাৎ 
ইহাদের নিজেদের. আকার নাই। 
আধারের আকারেই ইহাদের দেখা 
যায়। তরল ও গ্যাসীয় বস্তুগলির 
ইহা সমাষ্টগত নাম। ইহাদের সাধারণ 
ভোৌতধর্ম এই যে প্রযুক্ত চাপকে ইহারা 
নিজের মধ্যে সব দিকে সমভাবে বণ্টন 
করে। 
ঈ্ুওরেসেনস Fluorescence প্রাতিগ্রভা 
সবিন্রীমি (রসায়ন-বিদ্যা ) 

কোন কোন বস্তু আলোকিত 
অবস্থায় কতিপয় তরঙ্গদৈঘেযর আলোক- 
রশ্মি শোষণ করিয়া অন্য তরঙ্গদৈর্ঘেযর 


( সাধারণত দীর্ঘতর ) আলোক বিকীরণ 


করে। এই ব্যাপার প্রতিপ্রভা নামে 
পারচিত। বর্তমানে যে নলদীপ (Tube 
light) পাওয়া যায়, তাহাতে একটি 
বায়ুশুন্য কাঁচের নলের মধ্যে আর্গন 
বা নিয়নের ন্যায় কোন বিরল গ্যাস 
ও একটু পারদ বাষ্প থাকে। বিদুৎ 
যান্ত হইলে ভিতরে আঁত বেগুনী রশ্মি 
উৎপন্ন হয়, এইগীল কাঁচের গায়ের 
বিশেষ রাসায়নিক প্রলেপের উপর 
পড়িয়া প্রতিপ্রভ সাদা আলোর সৃষ্টি 


বৈজ্ঞানিক অভিধান 


করে। : প্রাতপ্রভার সাঁহত অনংপ্রভার 
( phosphorescence ) তফাৎ এই 
যে আলোক উৎস অপসারিত হইবার 
পরও অনূপ্রভ বস্তু আলোক 'বিকাঁরণ 
কারতে পারে কিন্তু প্রতিপ্রভ বচ্তুরা 
পারে না। 
ক্লুয়োরিন Fluorine (রসায়ন-বদ্যা) 
অত্যন্ত সক্রিয় গ্যাসীয় মৌল। 
চিহ্ন ঢ, পরমাণু অক ৯, পরমাণু ভার 
১৯। গলনাঙ্ক--২২৩০ সে. স্ফুটনাতক 
--১৮৭০ সে। ফিকা হলদে আভার 
সবুজ রঙের গ্যাস, অত্যন্ত তীব্লগন্ধী 
এবং দেহের যে স্থানে লাগে সেখানে 
ঘা হয় । ফ্লুয়োরোস্পার (51907950981) 
নামক খনিজ ইহার প্রধান উৎস, সংকেত 
08791 ইহার যৌগগাল ভূপ্‌ষ্ঠে 
বহু বিস্তুাত হইলেও ইহার অত্যন্ত 
সক্রিয়তার জন্য বহুদিন পর্যন্ত 
মোৌলাকারে পৃথক করা সম্ভব হয় নাই। 
ইহা কাঁচকে সঙ্গে সঙ্গে আক্রমণ করে । 
কাজেই ইহাকে কাঁচ পান্রে সংগ্রহ করা 
যায় না। 
ক্ুঃয়োরো কার্বন Fluoro carbons 
(রসায়নশীবদ্যা ) ৃ 
আধা জৈব রাসায়নিক যৌগ 
যাহাতে হাইড্রোজেনের  পাঁরবর্তে 
কার্বনের চারদিকে ফ্লুয়োরিন প্রমাণ: 
সাজানো' থাকে। যেমন প্রোপেন 
নামক " হাইড্রোকার্বনের সংকেত 
CH;-CH;-CH 3, এর সদৃশ ফ্লুয়োরো 
কার্বন 0F3-CF2-CF৪. ইহারা তাপ, 
আযাসিড, ক্ষার ইত্যাদি দ্বারা আক্রান্ত 
হইয়া ক্ষয় পায় না। এই জন্য 
আগুন নেভানোর কাজে, ঘর্ষণ নিবারক 


“A 


৩৬১ 


হিসাবে; রঞ্জক শিল্পে ইহাদের : ব্যবহার 
উত্তরোত্তর বৃদ্ধি পাইতেছে। 
দ্ুয়োরোস্কোপ Fluoroscope 
সনিহীঘহহাঁ (চিকিৎসা-বিদ্যা ) 

চিকিৎসায় ব্যবহৃত যন্ত্র বিশেষ৷ 
ইহার একদিকে একটি প্রতিপ্রভ পদার্থের 
প্রলেপ দেওয়া পদাঁ থাকে, অপরদিকে 
একটি পিরামিড আকারের আধারের 
শীর্ষস্থানে কষদ্র ছিদ্রের মধ্য দিয়া 
নিরাঁক্ষণ কারবার ব্যবস্থা থাকে । 
রোগণীর দেহে একাঁদক হইতে এক্স-রে 
প্রয়োগ করিয়া নির্গত রশ্মি এই যন্ত্রের 
পদয়ি ফেলিয়া চিকৎসকগণ দেহা- 
ভ্যন্তরস্থ বস্তুর গতিবিধি নিরাক্ষণ 
করেন। 
ক্লুওরেশিন fluorescein ( রসায়ন- 
বিদ্যা) ! 

অতিবেগ;না আলোর সূচক 
( Indicator’) এক জৈব রাসায়নিক 
যৌগ ৷ সংকেত 050771905 ।চ্ষারাঁয় 
দ্রবণে উজ্জ্বল সবুজ রঙের প্রাতপ্রভা 
দেয় ৷ ইহা রঞ্জক হিসাবে ব্যবহৃত হয় । 
ইহা ইয়োসিন (৩০91) নামক গোলাপণ 
রঞ্জক ও ইউরেনিন ( 51211.) নামক 
পাত রঞ্জক প্রস্তুতের কাজে লাগে । 
ফ্রেবাইটিস Phlebitis হীহালি 
(চিকিৎসাশবদ্যা ) 

শিরা-প্রাচীরের প্রদাহ । প্রদাহ- 
যা্ত স্থানের স্ফীতি ও সমগ্র শিরাটিতে 
যন্ত্রণা ইহার লক্ষণ ৷ আরোগ্যের জন্য 
অচ্বোপচার প্রয়োজন হয় । 
০ এরি; লাকা (রসায়ন- 
বিদ্যা) 

দহনের সময় নোনা 


৩৬২ 


তপ্ত গ্যাস! দহনজাত গ্যাসের মধ্যে 
কাঁঠন পদার্থের যে সব কণা থাকে 
তাহারাই উত্তপ্ত হইয়া ভাস্বর হইয়া 
আলো িকীরণ করে। যাঁদ দহনের 
ব্যবস্থা এমন হয় যে সমস্ত কঠিন কণা 
সমূহ সম্পূর্ণ দগ্ধ হইয়া যায় তাহা 
হইলে শিখা বর্ণহণন হয়। কাজেই 
আলোকোচ্জৰল শিখা অসম্পূর্ণ দহনের 
লক্ষণ । 
ক্লোমং Fleming, Sir Alexandar 
( 3৮৮১-১৯৫৫ ) 

ব্রিটিশ ব্যাকৃটিরয়াবদ্‌। তান 
লাইসোজাইম নামক _ ব্যাক:টিরিয়া 
বিধ্বংসী বস্তু আবিত্কার করেন। তিনি 
নানা পরীক্ষা কাঁরতে কারতে ৯৯২৮ 
‘সালে একটি বিশেষ ছত্রাকের জীবাণন- 
ধ্বংস গুণ লক্ষ্য করেন। ইহাকেই 
সারে. পেনিসিলিন, নাম দেন। 
গোঁনাসালনই. আ্যান্টিবায়োটিক গুষধ 
শ্রেণীর আদি৷ এই আঁবচ্কারের জন্য 
আর্নস্ট চেন ও হাওয়ার্ড. ফ্লোরির 
সহিত একত্রে ১৯৪৫ সালে নোবেল 
পমুরসকার পান। 
ফ্োমংস রুল Flemings rule 
( পদার্থ-বিদ্যা ) 
ভাঁড় জ্ঞানে হাতের তিনটি 
আঙুল ব্যবহার কাঁরয়া_ সহজভাবে 
চৌদ্বক: ক্ষেন্র। বদ প্রবাহের গাঁত ও 
পরিবাহীয় গতি নির্ণয় করার সহজ 
উপায়। বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী ও 
মধ্যমাকে পরস্পরের সঙ্গে সমকোণে 
স্থাপন কারলে তর্জনণীট চৌম্বক ক্ষেত্রের 
[দিক নির্দেশ ও মধ্যমা তাঁড়ৎ প্রবাহের 


বৈজ্ঞানিক অভিধান 


দিক নির্দেশ করিলে, বদ্ধা্গজ্ঠটি 
পাঁরবাহীর গাঁতর দিক নির্দেশ করে। 
যেখানে পাঁরবাহা চৌম্বক ক্ষেত্রে সারবার 
জন্য পরিবাহাতে প্রবাহের আবেশ হয় 
সেখানে ডান: হাতের আঙ্গুলগনুলি 
ব্যবহার করিতে হয়, তখন তাহাকে 


FIELD 


CURRENT 


MOIION 


FIELD ॥ 
RIGHT HAND 
RULE 
CURRENT 


LEFT HAND RULE 


Right hand rule বলে। আর 
যদি পাঁরবাহীতে প্রবাহ বহাল হয় 
তখন উহাকে চৌম্বক ক্ষেত্রে রাখলে 
উহা কোন্‌ দিকে যাইবে তাহা 
নির্ণয়ের জন্য বাঁ হাতের আঙ্গুল 
ব্যবহার কারিতে হয়, তখন উহাকে 
Left hand rule বলে | 
ফ্লোটং আইল্যান্ড floating island 
স্লন্ধীণ ( উদ্ভদ্‌-বিদ্যা ) 

জলস্রোত বাহত উদ্ভিদ গুচ্ছ । 
ইহাদের মৃত্তিকার সাহত কোন যোগ 
থাকে না। সাধারণতঃ বন্যার সময় 
ইহারা. জলে ভাসতে থাকে এবং 
অগভীর স্থানে আটকাইয়া স্রোতে বাধা 
সৃষ্টি করে ।. 


বৈজ্ঞানিক আঁভধান 


ফ্লোটেশান flotation মনল 
(রসায়ন-বিদ্যা ) 

খনিজ আকরগলিকে ঘনীভূত করার 
পদ্ধাত বিশেষ । জল, খাঁনজ তৈল ও 
অন্যান্য বস্তুর মিশ্রণের মধ্যে বায়: 
চালিত করিলে যে ফেনা উৎপন্ন হয় 
তৈলান্ত খনিজগীল তাহাতে. আটকাইয়া 
ভাঁসিতে থাকে, পাথর, বালি ইত্যাদি 
মিশ্রণের তলায় পড়ে । অবশ্য কোন্‌ 
তৈল এবং তাহার সাঁহত ক. কি 
মিশাইতে হইবে তাহা খানজের ঘনত্ব 
ইত্যাদি উপাত্ত পরাঁক্ষা করিয়া স্থির 
করিতে হয়। এই পদ্ধাত ব্যবহারের 
জন্য প্রায়োগিক নৈপুণ্য দরকার, কিন্তু 
ইহার ব্যবহারের আগে যে সকল খাঁন 
আকর. হইতে ধাতু নিভ্কাশন লাভজনক 
নয় বলিয়া পরিত্যন্ত . হইয়াঁছল, 
এখন ইহার জন্য তাহারাও_ কাজে 
আসিতেছে । 
ফ্লোরা ০৮৭ উদ্ভদকুল নানু আন 
( উদ্ভিদ-বিদ্যা ) 

কোন. বিশেষ ভূ-খণ্ডের যাবতীয় 
উদ্ভিদ রাশির সমাণ্টগত নাম । 
ফ্লোর Florey, Baron Howard 
(১৮৯৯-১৯৬৮ ) 

অস্ট্রেলিয়াজাত রোগ মিজি 
অস্ট্রেলিয়ার আডেলাইড বিশ্ববিদ্যালয় 
হইতে চিকিৎসা-বিদ্যায় স্নাতক ।: পরে 
রোডস বৃত্তি লাভ করিয়া ইংলচ্ডের 
অক্সফোর্ড বি*বাঁবদ্যালয়েরও বিজ্ঞানে 
স্নাতক হন ॥. ১৯২৫ সালে রকফেলার 
বাত্বলাভ.. কাঁরয়া লন্ডন. ও 
কোম্ব্িজে গবেষণা করিতে থাকেন: ও 
১৯২৭ সালে কোম্্জে হাডারসফল্ড 


৩৬৩ 


বন্তুতামালা ভাষণ দেন। ১৯২৯ সালে 
লাইসোজোম ( Lys০z0me ) নামক 
বস্তুর ব্যাক্‌টিরিয়া নষ্টকারী শান্ত 
লইয়া গবেষণা . করেন। তিনি 
ফ্লেমিংসকে পোনিসিলিনের ব্যাকৃটিরিয়া 
নাশক গুণ আবিচ্কারে সহায়তা করার 
জন্য ১৯৪৫ সালে ফ্লেমংস :ও চেনের 
সহিত যুক্ত ভাবে নোবেল পুরস্কার 
গান।. ১৯৬৫ সালে ব্রাশ সরকার 
তাঁহাকে ব্যারন উপাধি দেন। 


ৰ 

বক্‌পাইট Bauxite ( রসায়ন-বিদ্যা ) 

আযালদীমনিয়ামের আকারিক বিশেষ৷ 
সংকেত /1905. 37750 বা /1508, 
[7591 আপেক্ষিক গুরুত্ব ২৫-২'৯, 
কাঠিন্য ১-৩। ইহা আযালমিনিয়ামের 
প্রধান উৎস, তাহা ছাড়া - দুর্গল 
( Refractory ) ইট, ঘর্ষক 
(Abrasive ), ফটকির প্রস্তুত ও 
পেট্রোলিয়াম শিল্পে অনুঘটক হিসাবে 
ব্যবহৃত হয়। 
বক্‌্সউড 73০%7000.( উদ্ভিদ-বিদ্যা ) 

এক প্রকার কঠিন, মিহি আঁশ 
(বিশিষ্ট, হালকা হলদে রঙের কাঠ । 
ইহা, খোদাইয়ের কাজে ও বাদ্যযন্ত্র 
তৈয়ারীতে ব্যবহৃত হয় । 
বগ -80৪ জলা ও বিল হাঁনাল্ত-দন্ধ 
(ভূগোল) 

নীচু অথচ অগভীর স্থান যেখান 
হইতে জল নিকাশের উপায় না থাকাতে 
জল দাঁড়াইয়া থাকে এবং শ্যাওলা 
ও জলজ গদুল্মাদি জন্মায় । ইহার 
মৃত্তিকা" নানা পচা উীদ্ভদাদ হইতে 


৩৬৪ বৈজ্ঞানিক অভিধান 


পাঁট নামক অঙ্গারে পরিণত হয়। 
বগের সহিত অন্যান্য ধরনের জলার 
( Marsh ) এই প্রভেদ। 
বয়লার Boiler ( যন্ত-বিদ্যা ) 
জলবাজ্প চালিত যন্সমূহের যে 
অংশে বাষ্প তৈয়ারগ হয়। ইহার 
দুইটি ভাগ, আগ্নকুণ্ড আর আসল 
বয়লার যেখানে উত্তপ্ত জল বাম্পে 
পারণত হয়। আঁ্নকুণ্ডের ভিন্ন ভিন্ন 
অংশের পাঁরমাপের উপর কতখানি 
জ্বালানী হইতে ক পরিমাণ উত্তাপ 
পাওয়া যাইবে তাহা নিরভ'র করে। 
কাঠ, কাঠকয়লা, কয়লা, গণ্ড়া 
কয়লা, খনিজ তৈল, গ্যাস ইত্যাদি 


উৎপাদকটিও দুই: ধরনের হয়। 
প্রথম, যাহাতে উত্তপ্ত গ্যাস জলের মধ্য 
দিয়া নলবাহিত হইয়া .চিমনী দিয়া 
বাহির হয়, দ্বিতীয় যেখানে জলকে 
আগ্নকুণ্ডের শিখার মধ্য দিয়া নলের 
মধ্য দিয়া লইয়া যাওয়া হয় । 

মা Buy (নৌ-বিদ্যা) 


যেখানে কুয়াসার প্রাদ:ভাব রেশী বা 
যেখান: দিয়া রাত্রে _ নৌ চলাচলের 
সম্ভাবনা আছে সেখানে বয়ার উপর 
ঘণ্টা বা বাঁশী আটকানো থাকে, যাহা 
জলের : আন্দোলনে বা বায়দুঘ্রোতে 


বাজিয়া নাবিকদের জানান দেয়। 
বন্দরের নিকট বয়ার উপর আলো 
দেওয়ার ব্যবস্থাও থাকে। 
বয়ে-অর Boyd-orr, J (১৮৮০- 
১৯৭১) 

ব্রিটিশ-বিজ্ঞানী। প্রথম জীবনে 
চিকিৎসক ছিলেন । পরে পঢষ্টিবিদ্যার 
গবেষণায় আত্মনিয়োগ করেন। 
মানব সমাজের খাদ্যাভাব ক ভাবে 
পূরণ হয় তাহার জন্য জগৎব্যাপী 
আন্দোলন সংগঠনের জন্য ১৯৪৯ সালে 
শান্তি সম্বন্ধীয় নোবেল পুরস্কার পান। 
বয়েলের ল Boyle’s Law 
(পদার্থ-বিদ্যা ) 

রবার্ট বয়েল নামক ইংরেজ 
বিজ্ঞানীর: ( ১৬২৭-৯১) আবিচ্কৃত 
সূত্র যাহার মর্ম এই যে উষ্ণতা ্থির 
থাকিলে যে কোন গ্যাসের চাপ ও 
আয়তনের গুণফল স্থির থাকে। 
চাপ «আয়তন- ধ্রুবক । 
বলস্যাম ৪1587 ( উদ্ভিদ-বিদ্যা ) 

উদ্ভিদ গান নিঃসৃত রজন জাতীয় 
পদাথ'। ওষধার্থে ব্যবহৃত টোল; 
বলস্যম, ও আসঞ্জক ( Adhesives ) 
হিসাবে ব্যবহৃত কানাডা বলস্যাম বহু 
পাঁরাচিত। 
বশ প্রণালী Bosch Process 
(রসায়ন-বিদ্যা ) 

শিল্পে ব্যবহারের জন্য হাইড্রোজেন 
প্রস্তুতের প্রণালী বিশেষ । আঁগ্নবর্ণ 
কয়লার মধ্য দিয়া জলীয় বাষ্প 
চালাইলে ওয়াটার গ্যাস পাওয়া যায় । 
এ ওয়াটার গ্যাস আরও জলীয় বাম্পের 
সাহত উপযযুন্ত অনুঘটকের (catalyst) 


বৈজ্ঞানিক অভিধান 


উপর দিয়া 'চালাইলে হাইড্রোজেন 
এঁ গ্যাসে 


অক্সাইড ও সামান্য পাঁরমাণে ছু 
কার্বন মনক্সাইড থাকে। এই 
মিশ্রণকে যথেষ্ট চাপ দিলে কার্বন 
ডাই-অক্‌সাইড ও  মনক্‌্সাইড 
তরলাঁভূত হইয়া যায় এবং যে 
হাইড্রোজেন থাকে তাহা প্রায় শতকরা 
৯৯'৯ ভাগ বিশনুদ্ধ । 
বসু, জগদীশচন্দ্র Bose, Jagadis- 
chandra ( ১৮৫৮-১৯৩৭ ) 

ভারতে বিজ্ঞানীদের পাঁথকৃৎদের 
মধ্যে তিনিই প্রথম, যিনি পরীক্ষামূলক 
বিজ্ঞানে গবেষণা করিয়া আন্তজাতিক 
খ্যাতি লাভ: করেন। ময়মনসিংহে 
(অধদনা বাংলাদেশ ) জন্ম । কলিকাতা 
ও লন্ডন বিশবাবদ্যালয়ের স্নাতক! 
১৮৯৬ সালে তান লন্ডন 
বিশ্বাবদ্যালয়ের 2. ৪০ উপাধি পান। 
প্রথম বৈজ্ঞানিক জীবনে তান ত়ি- 
চ্চোম্বক তরঙ্গ লইয়া উল্লেখযোগ্য 
পরাক্ষাদ করেন। সে সময় যথেষ্ট 
পৃষ্ঠপোষকতা পাইলে তান হয়ত 
মাক্ণীনর আগেই: বেতার টেলিগ্রাম 
পাঠানোর পদ্ধতি: আয়ত্তে আনিতে 
পারতেন । পরে তিনি জীব শারীর 
বৃত্তের 1দকে আকৃষ্ট হন এবং আমরণ 
উদ্ভিদ ও প্রাণীদের দেহকলার তুলনা- 
মুলক গবেষণা এবং জীব ও জড়ের কোন 
উদ্দীপনায় অনুরূপ সাড়া পাওয়ার 
ব্যাপারটি বৈজ্ঞানিক পরাক্ষার ভিত্তিতে 
পদার্থ বিদ্যার যন্ত্রপাতি দিয়া প্রমাণ 
কাঁরতে থাকেন৷ এইজন্য: অপ্‌টিকাল 


৩৬৫ 


লিভার ( optical lever ), 
ক্রেস্কোগ্রাফ ও রেজোনান্ট রেকর্ডার 
(resonant recorder) নামক অত্যন্ত 
সূক্ষ্ম ও সুবেদী যন্সকল উদ্ভাবন 
করেন। ১৯১৭ সালে তিনি 
কলকাতায় এক গবেষণা মন্দির স্থাপন 
করেন। উহা বোস ইন্সটিটিউট 
নামে বিজ্ঞানী সমাজে সুপারচিত । 
বস; দেবেন্দ্রমোহন Bose, D. M. 
( ১৮৮৫-১৯৭৫ ) 

ভারতীয় পদার্থ- বিজ্ঞানী 
কলিকাতায় জন্ম ও শিক্ষা । জগদীশচন্দ্র 
বসুর অধানে গবেষণা করার পর 
ইংলন্ডে যান ও কেদ্রিজে জে. জে; 
টমসনের অধীনে কিছুদিন পদার্থ 
বিদ্যায় গবেষণা করেন। ১৯১৩ 
সালে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের 
পদার্থ-বিদ্যার অধ্যাপক নিয্ন্ত হন । 
১৯১৪ সালে জার্মানীতে গিয়া নানা 
গবেষণা কাঁরয়া বোল'ন বিশ্ববিদ্যালয়ের 
ডক্টরেট উপাধি অর্জন. করেন। 
চৌম্বক শান্ত, মহাজাগতিক রাশ্ম, 
ও পারমাণাবক কণা প্রভৃতি লইয়া 
গবেষণার জন্য তানি বিখ্যাত। ১৯৩৮ 
সাল হইতে বহুদিন পর্যন্ত তান বস; 
বিজ্ঞান মন্দিরের. সঞ্চালকের পদে 
প্রতিষ্ঠিত ছিলেন । 
বস; সত্যেন্দ্রনাথ Bose, Satyendra- 
nath ( ১৮৯৪-১৯৭৪ ) 

ভারতীয়  পদার্থ-বিজ্কানী : ও 
গাণিতিক ॥: কলিকাতায়ই জন্ম ও 
শিক্ষা । হিন্দ? স্কুলে ও প্রোসডেন্সি 
কলেজে পাঠ করেন । অসাধারণ 
প্রতিভাবান ছাত্র ছিলেন৷: ৬মেঘনাদ 


৩৬৬ বৈজ্ঞানিক আভধান 


সাহার মত প্রাতভাবান সতীর্থ থাকা 
সত্বেও তানি বিশ্ববিদ্যালয়ের সমস্ত 
পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন । 
কলেজের পাঠ শেষ' করিয়া কিছুদিন 
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের নবস্থাপিত 
বিজ্ঞান কলেজে অধ্যাপনা ও 
গবেষণা করেন৷। ১৯২১ সালে ঢাকা 
{বশ্বাবদ্যালয়ের পদার্থ বিদ্যার অধ্যাপক 
{যুক্ত হন৷ এই সময়ই কোয়ান্টাম 
তত্বের ‘রভাঁত্ততে গ্যাসের ম্যাক্সওয়েল 
প্রবার্তত  সংখ্যায়নকে _পাঁরশোধিত 
করেন৷ এবং এ বিষয়ে তাঁহার নিবন্ধ 
জার্মান “ৎসাইৎস্‌শ্রিফ্ট ফুইর ফাঁজকে' 
প্রকাশিত হওয়ার পর উহার 'ভাঁত্ততে 
আইনস্টাইন একক পরমাণযু্তগ্যাসের 
এক নূতন সংখ্যাতত্ব প্রকাশ করেন, 
উহা বোস-আইনস্টাইন সংখ্যায়ন 
( Bose-Einstein Statistics ) নামে 
পাঁরাচিত হয় । পরে দেখা যায় যে 
এই সংখ্যায়ন সকল মৌলিক: কণার 
ক্ষেত্রে প্রয়োজ্য নয়। যে সব ক্ষেত্র 
উহা, প্রযোজ্য, বসুর নাম অনুসারে 

তাহাদের “বোসন’” নাম দেওয়া হয়। 
ধা তাঁহার বৈজ্ঞানিক খ্যাতি 
ঁব*্বময় ছড়াইয়া পড়ে । ১৯৪৫ 
সালে তান কাঁলকাতা বিশ্বাবিদ্যালয়ে 
যোগদান করেন। ঢাকায় এবং 
কাঁলকাতায় পদার্থ বিদ্যায় তান উচ্চ 
পর্যায়ের গবেষণা কেন্দ্র স্থাপন করেন। 
তাহাতে পদার্থ বিজ্ঞানের বহন শাখার 
চা হয় । আপোক্ষিকতা বাদ সম্বন্ধেও 
তাঁহার উচ্চ পর্যায়ের অবদান আছে। 
১৯৫৭ সালে কলিকাতা 'বশ্বাবদ্যালয় 
কর্তৃক “ডক্টর অফ সায়েন্স” উপাধিতে 


ভূষিতহন। ১৯৬০ সাল হইতে তানি 
ভারত সরকারের জাতীয় অধ্যাপক ছিলেন। 
ব্যাকৃটারয়া Bacteria জীনাঘু 
(উাদ্ভদ-বিদ্যা ) 

আঁতক্ষ্রু এককোষী জীব । 
ইহ্যাঁদগকে সাধারণতঃ উীদ্ভিদ "শ্রেণীর 
মধ্যে গণ্য করা হয় যাঁদও কোন কোন 
জীবাবজ্ঞানী ইহাদের উদ্ভিদ ও প্রাণী 
কোন শ্রেণীতেই: ফোলতে চান না। 
উদ্ভদদের মত ইহাদের কোধপ্রাচীর 
আছে, মোটামুটি একটা আকারও 
আছে । দৈর্ঘ্যে. ১ সোন্টীমটারের 
তিন লক্ষ ভাগের এক ভাগ হইতে ত্রিশ 
ভাগ । ইহাদের আকার অনুসারে 
নামকরণ করা হয় । যেগুলি ছাঁড়র মত 
দৌঁখতে তাহাদের বলা হয় ব্যাসিলাস, 
গোলাকাতিরা ককাস, আর পণ্যাচালো 
চেহারা যাহাদের তাহারা স্পিরিলিয়াস ৷ 
অনুকূল অবস্থায় ইহারা প্রতি আধ 
ঘন্টা অন্তর নিজেকে : দ্বিধাবিভন্ত 
করিয়া প্রজনন করে ৷ কাজেই প্রাতাঁদন 
একটি ব্যাক্টিরিয়া হইতে ২৪৮ বা 
প্রায় ২৮ কোটি ব্যাকৃটিরিয়ার জন্ম 
সম্ভব ।. আধ কিলো  বর্গমাঁটিতে 
দুইশত কোটি ব্যাকৃটিরিয়া, ৩০ 
কোটি প্রোটোজোয়া ও ১০ কোটি 
আলাজ থাকতে পারে ॥ অবশ্য কোন 
কোন প্রজাতির মধ্যে অন্য ধরনের 
প্রজননপদ্ধাতও দেখা যায়। ইহারা 
সাধারণত প্রাণীদের রোগের কারণ 
বালিয়া কুখ্যাত, কিন্তু জীবরাজ্যে 
ইহাদের এত ‘বিশিষ্ট ভূমিকা আছে যে 
ইহারা না থাকলে জীবজগৎ অচল 
হইয়া পড়ত ৷ মাত্তকায়, হাওয়ায় 


বৈজ্ঞানিক অভিধান ৩৬৭ 


দ্রব্য নিমাণে ইহাদের ব্যবহার 


সহাবস্থান কারতেছে। 
ব্যাকৃটারওফাজ Bacterio-phage 
জীন্নাঘ্‌,-মুন্ধ ( চিকিংসা-বিদ্যা ) 
ভাইরাস বিশেষ যাহা ব্যাক্‌- 
টিরিয়ার দেহ আশ্রয় করিয়া বর্ধিত হয় 
এবং অবশেষে ব্যাকৃটিরিয়াকে ধংস 
করে। এইজন্য এক সময় টাইফয়েড 
আদি রোগের চাঁকৎসায় ব্যবহৃত 
হইত। 
ব্যাটারণ Battery (পদার্থবিদ্যা ) 
এক বা একাধিক বিদ্যুৎ শক্তি 
উৎপাদক সেলের গন্চ্ছকে ব্যাটারী বলা 
হয়। মৌল সেল (Primary) ও 
গ্রাহী সেল (9০০904975 ) দুই রকম 
সেল দ্বারাই ব্যাটারী হইতে পারে । 
সেলগনীলকে পরস্পর সংযুক্ত করার 
সময়ে তাহাদের শ্রেণীবিন্যাস (In 
59199). বা সমান্তরাল বিন্যাসে 
সাজানো যায়৷ প্রথমটিতে একটি 
সেলের নেগেটিভ তাঁড়দ্‌ দ্বারের সাঁহত 
পরব্তাঁ সেলের পাঁজটিভ তাঁড়দ্‌ দ্বার 


যোগ করা হয়। আর দ্বিতীয় 
প্রণালীতে সমস্ত সেলের পাঁজটিভ 
তাঁড়িদ্‌ দ্বার ও নেগেটিভ তাঁড়দ্‌ দ্বার 


le ale) 


পি 


PARALLEL SERIES. 171 


এক সঙ্গে. যোগ করা হয়। শ্রেণী 
বিন্যাসে তাঁড়ৎচালক বল (77. M. ৮) 
বেশী পাওয়া যায়। সমান্তরাল 
বিন্যাসে বিদযযৎপ্রবাহ বেশী পাওয়া 


শিলা ক্ষয়প্রাপ্ত হইয়া নানা উদ্ভট 
আকৃতির শিলা ও. পাহাড়ের সৃষ্টি 


হইয়াছে । কথাটি উত্তর আমেরিকায় 
প্রচালিত। 
ব্যাঁথাস্ষয়ার Bathysphere 


জা ( ভু-বিদযা ) 

গভীর সম:দ্রতল নিরীক্ষণ করার 
জন্য বিশেষভাবে যন্্সমৃদ্ধ ধাতু-নার্মত 
গোলক। ইহাতে এক বা দুই জন 
নিরাঁক্ষকের আসন থাকে ও: তাহাদের 
জন্য প্রয়োজনীয় বায়; বা অকাঁসজেন 
সরবরাহ ও দুষিত বায়; নির্গমনের 
ব্যবস্থা থাকে । শান্তশালী আলোক- 
রশ্মি ফেলার জন্য সার্চলাইট এবং 


৩৬৮ 


নিরণক্ষিত বদ্তুসমূহের আকার স্থায়ী 
ভাবে পাওয়ার জন্য সিনেমা বা 
টেলিভিশনের ক্যামেরা থাকে । 
গোলকটি যে জাহাজ হইতে, নামানো 
হয় তাহার সাঁহত শিকল দ্বারা যুত 
থাকে এবং টেলিফোন যোগাযোগেরও 
ব্যবস্থা থাকে। 
ব্যাণ্টিং Banting, Frederick Grant 
(১৮৯১-১৯৪১ ) 

কানাডার চিকিৎসক, ওই দেশে 
অনট্ারিও প্রদেশে আঁসসউতে জন্ম । 
ওইখানেই শিক্ষা, টোরোন্টো বিশব- 
{বিদ্যালয়ের চাঁকৎসাশীবদ্যায় স্নাতক । 
১৯২৩ সালে এ বিশ্বাবদ্যালয়ে 
চিকিৎসা বিষয়ে গবেষণার অধ্যাপক 
হন । বেস্টের সহযোগিতায় ইনসুলিন 
আবিষ্কার ও পৃথক করার জন্য ১৯২৩ 
সালে যুগ্মভাবে নোবেল পুরস্কার 
পান। 
ব্যান্ডিকট Bandicoot (প্রাণ-বিদ্যা) 

“. একরকম ধেড়ে ই'দুর। ক্ষেত্রের 

শস্যাদির হানিকারক বালয়া কুখ্যাত ৷ 
র্যারেটার Bএrreter (পদার্থবিদ্যা) 

'বিদযযৎ প্রবাহের রোধক ( Resiও- 
tance ) যাহা এমনভাবে 'নার্মত যে 
সঙ্গে রোধ ক্ষমতাও বাঁড়য়া যায়, 
সমান থাকতে পারে । সাধারণ বেতার 
প্রাপক যন্তে একট হাইড্রোজেন-পূর্ণ 
বন্ধ কাচগোলকের মধ্যে একাটি টাংস্‌- 
টেনের তার দিয়া এই যন্র নার্ম'ত হয় ৷ 
ব্যারোঁমটার Barometer  (পদার্থ- 
বিদ্যা) 


বৈজ্ঞানিক অভিধান: 


বায়ুর চাপ মাপিবার যন্ত্র । ইহাতে 
একটি একাদকবদ্ধ মুখ কাচের নলে 
পারদ থাকে এবং নলটি উপদুড় কাঁরয়া 
আর একট পারদপূর্ণ পান্রের মধ্যে 
রাখা হয়। এঁ গান্রের পারদের উপর 
বায়ুর চাপ দীর্ঘ নলাঁটর পারদন্তজ্ভের 
উচ্চতা দ্বারা নির্দস্ট হয়। ইহার 
প্রায়োগিক কিছ; খ্শটনাটিতে উন্নত 
প্রকার ব্যবস্থা থাকলেও ব্যারো মিটারের 
মূল ভিত্তি ইহাই । ভূপৃঙ্ঠ হইতে উধেৰ 
উঠিলে বায়চাপ কাময়া যায়, কাজেই 
ব্যারোমিটারকে স্হুলভাবে ভূতল হইতে 
উচ্চতা মাপিবার যন্ত্র হিসাবে ব্যবহার 
করা যায়। তখন ইহাকে অল:টমিটার 
(Altimeter ) বলে । একটি: মিহি 
ধাতুর চাদর দ্বারা ঢাকা বায়ুশন্য 
বাক্সকেও বায়চাপ মাপিবার কাজে 
ব্যবহার করা: যায় ॥ বাহিরের বায়, 
চাপে ধাতুর চাদরের যে বরুতা হয় তাহা 
পারদ ব্যারোমিটারের 'সাঁহত তুলনা 
কাঁরয়া এক. সূচী ( pointer ) দ্বারা 
মাপিবার ব্যবস্থা কারলে বায়ু চাপ 
নিধারণ করা যার । এই: যন্বকে 
অনার (Aneroid ). ব্যারোিটার 
বলে৷ : উহা যদ স্বয়ংলখ হয় তবে 
তাহাকে ব্যারোগ্রাফ (722081821,) 
বলে। 
ব্যাঁলসাটিকস 
[ক্ষেপণ-বিদ্যা ] 
(পদার্থীবদ্যা ) 

কোন বস্তু বায়ুমণ্ডলে বলপর্র্বক 
নিক্ষিপ্ত হইলে তাহার গতির প্রক্কাত 
সম্বন্ধীয় চর্চা পদার্থাবদ্যার যে শাখার: 
বিষয়। পূর্বে কামান ও বন্দুকের 


Ballistics 


স্াহীদিক্দী 


বৈজ্ঞানিক অভিধান 


গহীলর গাঁতপথের নির্ধারণ ইহার একটি 
বড় অংশ ছিল। বর্তমানে রকেট ও 
ক্ষেপণাস্ত্রের যুগে স্বভাবতই: ইহার 
ক্ষেত্র বপূল ভাবে বাড়য়া গিয়াছে । 
বাইভালভ Bil (প্রা-বিদ্যা) 

দুই ভাঁজ করা কঠিন আবরণ 
বিশিষ্ট প্রাণী, যেমন ক্যাম, শুন্তি 
ইত্যাদি । ভাঁজ করা পাল্লাগুলিকে 
মাংসপেশীর সাহায্যে ইচ্ছামত খোলা 
ও বন্ধ করা যায়। ইহাদের কয়েক 
শ্রেণী মানুষের খাদ্যরূপে ব্যবহৃত হয় । 
বাইল Ble পিত্ত [ বাংলা ও হিন্দী ] 
(শারীরবৃত্ত) 

যকৃৎ নিঃসৃত রস। ইহার প্রধান 
কাষ স্নেহ পদার্থগীলকে (Fats) 
পারপাক করা । পিত্তে কয়েক প্রকার 
এনজাইমও আছে। যকৃতের পিত্তরস 
ছোট ছোট নালা দ্বারা বাহিত হইয়া 
পিন্তনালীতে জমা হয়। পিশ্তনালী 
পিত্তাশয় হইতে নির্গত নালীর সহিত 
মাত হইয়া গ্রহণীতে (Duodenum) 
পড়ে। 'পিত্তাশয়ে (Gall-bladder) 
পত্তরস সঁণ্চিত হইয়া থাকে । 
বাইসন Bison (প্রাণ-বিদ্যা ) 

বন্য মহিষের মত দেখিতে প্রাণী 
বিশেষ ৷ এক সময়ে উত্তর আমেরিকায় 
সৰ্ব্বাধিক বন্য জন্তু বলয়া পরিচিত 


( Mollusc )-দের কয়েক ছড়া 
প্রত্যঙ্গ যাহার দ্বারা তাহারা কোন 
স্থির কঠিন পদার্থের গায়ে নিজেদের 
আটকাইয়া রাখিতে পারে । 


২৪ 


৩৬৯ 
বাক্‌ হুইট Buck wheat তব 
( উদ্ভিদ-বিদ্যা ) 
পাশ্চাত্ত্য দেশে জাত এক প্রকার 
শস্য । সাধারণতঃ মুরগী ও পশুর 
খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। উত্তর 
আমেরিকায় কিন্তু গমের সাঁহত 


মিশাইয়া কেক তৈয়ার হয় । 
বাটারক্লাই Butterfly  প্রজাপাঁত 
নিলন্ঠী (প্রাণিবিদ্যা) 


লেপিডোটেরা বর্গের কাট, তিন 
জোড়া ভাঁজ করা পা, দুই জোড়া 
সক্ষম বিল্লীময় পাখা ও পংঞ্জাক্ষিআছে। 
পাখাগ্্রলর মনোহর বর্ণের জন্য 
ইহারা বিখ্যাত। ইহাদের প্রায় এক 
লক্ষ প্রজাতি আছে, প্রত্যেকের 
পাখার বর্ণাবন্যাস বিভিন্ন । এই বঙ্গের 
মথদের সহিত প্রজাপতির প্রধান 
তফাৎ এই যে প্রজাপাত কোথাও 
বসলে পাখাগলি সোজা ভাঁজ কারয়া 
পিঠের দিকে উঁচু পাতের ন্যায় করে 
আর মথেরা পাখা মেলিয়া বসে। 
বাড ৪৫ মুকুল [বাংলা ও হিন্দী ] 
( উদ্ভিদ-বিদ্যা ) 

উদ্ভিদ গাত্রে পত্র ও পঃচ্পের ভ্রুণ 
অবস্থা ৷ প্রত্যেক পাদপের মুকুল 
উদ্গমের বিশিষ্ট ছক আছে। শীত- 
প্রধান দেশে শীতকালে বাঁদ্ধহীন 
অবস্থায় থাকে, বসন্তের আবিভাঁবে 
আবার বাড়তে শুরু করে । 
বাফার buffer 
(রসায়ন-বিদ্যা ) 

রসায়ন শাস্রে ব্যবহৃত শব্দ যাহাতে 
এমন এক দ্ুব বোঝায়, যাহাতে 
আযাসড বা ক্ষার যোগ করিলে, 


সলিবীঘন্ধ 


৩৭০ 


হাইড্রোজেন আয়নের ঘনত্ব ( Concen- 
tration ) সহজে পরিবর্তিত হয় না । 
বামার শ্রেণী Balmer series 
(রসায়ন-বিদ্যা ) 

হাইড্রোজেনের উচ্জবল রেখা বর্ণালীর 
দৃশ্য. অংশ৷ বামার (Balmer ) 
নামক বিজ্ঞানী দেখান যে রেখাগুল 

1 fale} 
Rl) 

এই সূত্ৰ দ্বারা গ্রথিত ; এখানে ৯ 
তরঙ্গ দৈর্ঘ্য, R='রিড বা্ের ধরনবক 
( Rydberg’s constant ), 
যে কোন অখন্ড সংখ্যা । 
বায়প্‌াঁস biopsy 
( চিকিংসা-বিদ্যা ) 

রোগ বিদ্যায় দেহাংশের জাঁবকোষ 
সমূহের বিশেষ পরাক্ষা যাহাতে 
ক্যানসার রোগের অস্তিত্ব ধরা পড়ে । 
বায়ের, Baeyer, Johann, Frie- 
drich Wilhelm Adolf Von 
( ১৮৩৫-১৯১৭ ) 

জামনি রসায়নবিদ্‌। বেলনে 
জন্ম, কেকুলে ও বুনসেনের কাছে 
রসায়ন শিক্ষা । ১৮৬০ সালে বেলি“নের 
প্রায়োগিক বিদ্যালয়ে জৈব রসায়নের 
অধ্যাপক হন, পরে স্ট্রাসবনর্গ ও মিউ- 
নিখেও অধ্যাপনা. করেন। জৈব 
রসায়নে যৌগদের সংশ্লেষণের জন্য 
খ্যাত। নীলের (7718০) সার্থক 
সংশ্লেষণ করিয়া তিনি ১৯০৫ সালে 


n= 


জীলীনিদহীধ্লা 


বৈজ্ঞানিক অভিধান 


বায়ের, কাল Baer, Karl Ernst 
Von ( ১৭৯২-১৮৭৬ ) 

এন্তোনিয়ায় জাত জাবাবিজ্ঞানী ৷ 
প্রথমে চাঁকৎসা বিদ্যা অধ্যয়ন করেন 
পরে তুলনামূলক শারীর সংস্থানের 
দিকে আকৃষ্ট হন। ১৮১৭ সালে 
কোনিংস্বেয়াগ্গের চিড়িয়াখানার 
অধ্যক্ষ হন, এবং সেইখানেই তাঁহার 
সকল গবেষণা করেন। ডারউইনের 
আগে জীববিদ্যায় তাঁহার ন্যায় 
প্রভাবশালী বিজ্ঞানী খুব কমই ছিল। 
তাঁহার নামে খ্যাত সূত্রের ( Von 
8615 Law ) মর্ম এই যে ভূণদের 
বৃদ্ধিতে প্রাণীরা তাহাদের আঁভব্যান্তর 
ইতিহাসের পঢুনরাবৃত্তি করে । বাঁলতে 
গেলে ইহা দ্বারাই তান বর্তমান ভূণ 
তব্বের প্রতিষ্ঠা করেন৷ ইহার সত্যতা 
বর্তমানে যাঁদও সৰ্বজনস্বীকৃত নয় তবুও 
তাহাতে তাঁহার প্রতিভা দ্লান হয় না। 
তিনিই প্রথম দেখান যে সমস্ত মেরুদণ্ডা 
প্রাণীর নোটোকর্ড ( Notochord ) 
আছে, এবং নারীর ডিদ্বাশয়ে (Ovary) 
গোলাকার ক্ষদু্র ডিম্ব থাকে। 
তুলনামূলক শারাঁর সংস্থান ছাড়া তিনি 
ভূবিদ্যা ও পক্ষীতত্বেও গবেষণা করেন । 
বাওয়েল 7০৩] অন্ন আঁ 
(শারীরবৃত্ত) 

উদরের মধ্যে অবস্থিত নাড়ীভুশড় 
যাহার মধ্য দিয়া ভুন্ত খাদ্য জীণ“ হইয়া 
মলদ্বারের দিকে যায়। ইহার মধ্যে 
দুইভাগ, ক্ষ;দ্রান্দ্র প্রায় ২৩ ফুট লদ্বা 
আর বৃহদন্ত, প্রায় পাঁচ ছয় ফুট লম্বা । 
নুদ্রান্তের তিন ভাগ, গ্রহণ ( Duode- 
num ) জেজ্‌নাম ও ইলিয়াম ৷ বৃহদন্ত্ 


বৈজ্ঞানিক অভিধান 


শঁসকম হইয়া মলাশয় ( Colon) ও 
মলদ্বার (405) পর্যন্ত গিয়াছে । 
ব্বায়োকোঁমাঁস্ট্র biochemistry জীব 
রসায়ন [ বাংলা ও হিন্দী ] (রসায়ন- 


ভিটামিন ইত্যাদির ক্রিয়া এই বিজ্ঞানের 
অন্যতম চার 'বষয় । কেহ কেহ ইহাকে 
প্রাণ-রসায়নও -বলেন। ইহা জৈব 
রসায়নের ( Organic chemistry ) 
সহিত আভন্ন নয়। 
বায়োজেনোঁপস 11050706515 জীব জান 
জীন-জঅলল (জীব-বিদ্যা ) 

জীব বিদ্যায় যে সিদ্ধান্তের মর্ম 
এই যে জীব ছাড়া জীবের উৎপত্তি 


সম্ভব নয়। 
Biophysics 


বায়োঁফাঁজক্‌স 
আীন-মীৱিন্দী ( জীব-বদ্যা ) 

পদার্থাবদ্যায় ব্যবহৃত তত্ব ও 
প্রণালীর সাহায্যে জীব জগতের ঘটনা 
পরীক্ষা নিরীক্ষা করা যে বিজ্ঞান 
শাখার চচার বিষয় । 
বায়োমোঁটট 731076%5 আীনাঁনিল্দী 
(পরিসংখ্যান ) 

পারসংখ্যানের যে শাখায় জীব 
সংক্লান্ত উপাত্ত (7১88 ), যথা সংখ্যা, 
পাঁরমাপ, রোগ-বিদ্তৃত, আয়দকাল 
ইত্যাদির চা হয়। 
বায়োলাঁজ 81010£5 জীব বিজ্ঞান 
(বাংলা ও হিন্দী ) 

সমস্ত সজীব প্রাণীর গঠন, উপাদান, 


৩৭১ 


ও আচরণ সম্বন্ধে চর্চা বিজ্ঞানের যে 
শাখার বিষয় । প্রাণাবিজ্ঞান বা. বিদ্যা 
(Z০০1০৪y) ও উদ্ভিদ বিজ্ঞান বা বিদ্যা 
(Botany ) ইহার প্রধান শাখাদ্বয় । 


বায়োলউাঁমনেসেন'স Biolumi- 
nescence সীন-হীপ্ন (জীব- 
‘বিদ্যা ) 


ক্রিয়াদ্বার আলোকের শান্তি উদ্ভূত 
হয়। এই সকল জীব বেশীর ভাগই 
জলে থাকে এবং ন্ট জলে ইহাদের 
্মিতি খুব বিরল। যে আলোকর্মি 
ইহারা িকীরণ করে তাহা প্রায়ই দৃশ্য 
আলোকের অন্তর্গত, প্রধানতঃ নীল ও 
সবুজ রঙের অনেক, এককোষী 
ব্যাক্টারয়ার এই প্রকার আলোক 
িকীরণের ক্ষমতা আছে। 
বার 23৪৮ চর খীল্িন্ধা, সিলি 
(ভূগোল) 

নদীর মোহানায় বাল? বা মাটি 
থিতাইয়া নদীতলে যে উচ্চ ভূঁমর 


সৃষ্টি হয়। 
বার্চ ০1 ভূর্জবক্ষ মীঅনুধ 
( উদ্ভিদ-বিদ্যা ) 

শীতপ্রধান দেশের এক গণের 
পর্ণমোচী বক্ষ । ইহাদের ছাল বেশ 
মস্‌ণ হয় এবং প্রাচীনকালে এই 
গাছের ছালের উপর লেখা হইত ৷ 
এই গণের এক শ্রেণীর গাছের ছাল 
হইতে এক প্রকার তৈল নিষ্কাশিত হয় 
কোথাও কোথাও এই গণের এক শ্রেণীর 


৩৭২ 


গাছের রসকে গাঁজাইয়া তাড়ির ন্যায় 
পানীয় প্রচ্তুত হয় । 
রাডাঁন Bardeen, John (১৯০৮) 


ট্রায়োড ভালভের মত কাজ করে। 
এইজন্য তাঁহারা তিন সহযোগী শকলি, 
{টেন ও বাডাঁন একৱ্েে ১৯৫৬ সালে 
নোবেল পঢরচ্কার পান । 
বার্নাক্‌ল Barnacle 
(প্রাণাবদ্যা ) 
সামুদ্রিক কবচাী : প্রাণীদিগের 
একবর্গ। ইহারা জাহাজের জল- 
নিমাজ্জত অংশে ও  জল-নিমাজ্জত 
{নার্ম'ত পাটাতনে এমন কি তাম মাছ 
ও বড় বড় মাছের গায়ে নিজেদের 


ন্কভ্ভী 


আটকাইয়া বাড়িতে থাকে । 
বারাবিটিউরেট:স! Barbiturates 
(রসায়ন-বিদ্যা ) 


বেদনা ও নার্ভের . উত্তেজনা 
প্রশমনকারী রাসায়ানক যৌগের এক 
শ্ৰেণী ৷ বারাবিটিউারক . আ্যাসিডের 
(সংকেত C,H,O;N2 ) একটি 
হাইড্রোজেনের স্থলে অনা কোন 
'হাইড্রোকার্বন মুলক (Radical ) 
বসাইয়া এগুলি প্রস্তুত হয়। অনিদ্রা 
দুরশকরণের... জন্য বহুপারাঁচত 
ভেরোনাল, লিউমিনাল,  নেম্ব?টাল 
ইত্যাদি ইহাদের ব্যবসায়িক নাম ৷ 
বা ৮৪55 জব জী (উদ্ভিদ- 
117১, 


বৈজ্ঞানিক অভিধান 


গমের মত দেখিতে বহ ব্যবহৃত 
তুণ শ্রেণীর শস্য । তিব্বত প্রভীত দেশে 
ইহা ধান ও গমের দ্ছলাভিষিন্ত প্রধান 
খাদ্য । :শিশ ও রোগীর পথ্য হিসাবে 
ব্যবহৃত হয়। ইহাকে গাঁজাইয়া সাঁরা 
(Malt ) তৈয়ারী হয় । উহা বিয়ার 
শ্রেণীর পানীয় প্রস্তুতে একান্ত 
প্রয়োজনীয় উপাদান। 
বালুব bulb কন্দ [ বাংলা ও হিন্দ ] 
( উদ্ভিদ-বিদ্যা ) 

(১) কতকগ;লে উদ্ভিদের মাটির 
নীচে পুষ্ট মুকুলের সৃষ্টি হয়। 
পিয়াজ ইহার প্রকৃষ্ট উদাহরণ । কতক- 
গয়ল ফুলগাছেরও বীজ এই ভাবে 
নিহিত থাকে । সুযোগ পাইলে বালব 
হইতে নুতন তরুর সৃষ্টি হয়। 

(২) পদার্থ বিদ্যায় যে কোন 
গোলাকার বা গোলাভাষাকার বস্তুকে 
বলে, যেমন বৈদদ্যাতক বালব ৷ 

(৩) শারীর সংস্থানে অঙ্গপ্রত্যঙ্গের 
গোলাকার শীর্ষকে এইভাবে উল্লেখ 
করা হয় যথা, সুষম্না শীর্ষক । 
বাসবার busbar নমলাং (পদার্থ- 
বিদ্যা) 

বিদ্যুৎ শান্তি উৎপাদন কেন্দ্রে 
বিভিন্ন ডায়নামো জাত বিদত্য 
প্রবাহকে সংগ্রহ কারয়া বিতরণকারা 
প্রধান. পারবাহীদের. মধ্যে চালিত 
করার যন্ত্রাংশ । 
1বউটাডীন butadiene (রসায়ন-বিদ্যা) 

হাইড্রোকার্বন বিশেষ ৷ সংকেত 
CH,=CH—CH=CH, . খানজ 
গ্যাস হইতে ইহা তৈয়ারা হয়। কৃত্রিম 


বৈজ্ঞানিক অভিধান ৩৭৩. 


বিউনা রাবার প্রস্তুতের মুল/উপাদান। 
{বউটোঁসন 108651 (রসায়ন-িদ্যা ) 

জৈব রাসায়নিক: যৌগ. বিশেষ । 
সংকেত 6 His 0; ম. অন্ব্োপচারে 
অঙ্গপ্রত্যঙ্গের স্থানবিশেষ অসাড় করার 
জন্য প্রয়োগ করা হয়! 
ধবউরেট burette (রসায়ন-বদ্যা ) 

বাঁক্ষণাগারে সচরাচর ব্যবহৃত তরল 
পদার্থের মাপক যন্ত্র । একাট সোজা 
ফাঁপা কাঁচের নলের গায়ে পারমাপ 
জ্ঞাপক দাগ কাটা আছে। নলের 
নীচের দিকে হয় একাট কাঁচ নির্মিত 
কল থাকে অথবা রাবারের নল দিয়া 
আর: একটি ছ'চম্‌খো কাঁচের নলের 
সঙ্গে যুক্ত করা থাকে। একটি ধাতব 
ক্লিপ দিয়া রাবার নলের টুকরাটকে 
ইচ্ছামত টাপয়া ছু’চলো কাঁচ নলের 
মুখ দিয়া বিউরেটের তরল পদার্থের 
নির্গমন নিয়ান্ত করা যায় । 
1, টি. ইউ B. T. U. (British 
Thermal Unit ) নিঙ্হা ভচ্লা 
হৃল্রক্র (পদাৰ্থ-বিদ্যা ) 

আমোঁরকা ও ব্রিটেনে ব্যবহৃত 
তাপশান্ত মাপক একক ॥ এক পাউন্ড 
জলকে এক ফারেনহাইট ডিগ্রী উষ্ণতায় 
উত্তপ্ত কারতে যে পাঁরমাণ তাপশন্তি 
লাগে তাহাই এই একক, ২৫২ 
ক্যালারর সমান৷ 
শবনে Binet, Alfred (S৮৫৭- 


কাঁরবার উপায় মনের ( Simon ) 


সহযোগিতায় উদ্ভাবন করেন । ইহার 
ভাত্ততেই 7. Q সংখ্যা জনাপ্রয় হইয়া 
দাঁড়াইয়াছে। 
বিস্‌মাথ Bismuth ( রসায়নবদ্যা ) 
লালচে সাদা রঙের ভঙ্গুর মৌল 
ধাতু। চিহ্ন Bi, পরমাণ ন অঙ্ক ৮৩, 
পরমাণু ভার ২০৯, গলনাগক ২৭১, 
স্ফুটনাঙ্ক ১৪২০" সে, আপেক্ষিক 
গুরুত্ব ৯৮০। অতি সহজেই গায় 
যায় বাঁলয়া বিদ্যুৎ বর্তনীতে ফিউজ, 
ধাতু পাত্রের. ফুটা মেরামত করার 
রাংঝাল ইত্যাঁদ তৈয়ারীর কাজে অন্য 
ধাতুর সংকর হিসাবে ইহা বহ; ব্যবহৃত! 
ইহার গড়া শক'রা দ্রবের সহিত 
মিশাইয়া সুচীবদ্ধ করিয়া উপদংশ 
রোগের উপশমের জন্য ব্যবহৃত হয়। 


ইহার যৌগগন্ীল পারপাক যন্ত্রের রোগে 
ব্যবহৃত হয় । 
ঠবহোভিয়ারজ্‌ম Behaviourism 


চোঁণ্টতবাদ ল্যনন্থাংলাহ (মনোবিদ্যা ) 

এই শতাব্দীর প্রথম ভাগে 
আমোরকান মনোবিদ জন ওয়াটসন 
এক সিদ্ধান্ত উপস্থাপিত করেন যাহার 
মর্ম এই যে মানসিক ক্রিয়া, 
প্রা্তাক্রয়া, সংবেদন, চিন্তা সমস্তই 
বাহিরের উদ্দীপনার প্বভিজ্ঞতা 
প্রসূত সাড়া বা  প্রাতবেদন 
( Response) | ইহার মতে 
বংশগাঁত, চিন্তা, সংকল্প এসব কিছুই 
কার্যকরী নয়। ইহা এক সময় খুব 
জনপ্রিয় হইলেও এখন মনোঁবদরা 


কেননা ইহার. দ্বারা সজনমূলক 
ক্ষমতার (creative ability) বা 


৩৭৪ 
স্বজ্ঞার (intuition ) কোন ব্যাখ্যা 
পাওয়া যায় না। 
বট Beet 
( উদ্ভিদ-বিদ্য ) 
কৃষিজাত লাল রঙের মূল। 
আখের রস হইতে যে চান পাওয়া 
যায়, বাঁটের রস হইতে একই 
রাসায়নিক গুণসম্পন্ন চান পাওয়া 
যায়। এই তথ্য আবিভ্কারের পর 
ইউরোপে ইহার ব্যাপক চাষ হয় এবং 
সেখানে বেশীর ভাগ 'চানই বাঁট জাত। 
{চান নিভ্কাশন করার পর পারত্যন্ত 
অংশ পশ্খাদ্যরুপে ব্যবহৃত হয় । 
বাঁট্‌ল Beetle ( প্রাণাবদ্যা ) 
. কোলিওপটেরা ( কোষাবৃতপক্ষ ) 
বর্গের এক শ্রেণীর কাঁট । ইহাদের 
বাহরের আবরণ কঠিন ও মস্‌ণ। 
অঙ্গ-প্রত্যঙ্গ মোটা বর্মাবৃত, ওষ্ঠ কাঠন। 
গুঞজাক্ষি ও তাঁৱ ঘ্রাণ শান্ত বিশিষ্ট। 
ইহারা সাধারণতঃ গালত প্রাণীদেহ 
খাইয়া থাকে বাঁলয়া মৃত পশংপক্ষী 
'ীবনষ্ট করিয়া মানুষের উপকার করে। 
কিন্তু এক প্রকারের বাঁট্ল কাঠ 
'কুরয়া করিয়া খায় এবং কাঠের 
তৈয়ারী আসবাবপন্ন ও ' জানালা 
দরজার প্রভূত ক্ষতি করে । 
‘বটাট্টরন Betatron (পদার্থাবদ্যা 
' ইলেকট্রনগর্ীলকে দ্রুততর ও 
শান্তশালী করার জন্য উদ্ভাবিত যন্ত্র । 
এই যন্ত্ট কার্সট (0975) নামক 
বিজ্ঞানী উদ্ভাবন করেন। ইহার গঠন 
'ট্রান্সফর্মারের অনুরুপ, কেবল 
: গোণকুষ্ডলীর ( Secondary coil) 
হানে একটি কাঁচের বা পোর্সলেনের 


বাঁট পালং লুনীহ্ 


বৈজ্ঞানিক আঁভধান 


ফাঁপা নল. ্র্যান্সফর্মারের গৌণ- 
কুপ্ডলীর মধ্য দিয়াও ইলেকট্রন স্রোত 
প্রবাহিত হয় তামার তার অবলদ্বন 
কাঁরয়া এখানে তাহারা শনন্যে প্রবাহিত 
হয় কাজেই কোন বাধাই থাকে না» 
আরও শক্তিশালী হয়। ইহাতে 
কয়েক সেকেন্ডের মধ্যেই ইলেকট্রন- 
দগ্রকে বহু কোটি ইলেকট্রন ভোল্ট 
শীল্তিসম্পন্ন করা যায়। ইহাদের 
সাহায্যে খুব উচ্চ শান্তসম্পন্ন একস: 
রাশ্ম সৃষ্টি করা হয় এবং পারমাণাবক 
'নিউক্রিয়াসেও পাঁরবর্তন আনার জন্য 


ব্যবহার হয়। 
বাটা রাঁণ্ম Beta Rays 
নীতা ন্মিহঘা ( পদাৰ্থ বিদ্যা) 


তেজস্কিয় মৌল হইতে নির্গত 
রশ্মিসমূহের অন্যতম । ইহারা আসলে 
আঁতদ্রুত ইলেকট্রন স্রোতমান্র ৷ 
বিদযৎ আহত বলিয়া এই রশ্মি 
চৌম্বক ক্ষেত্রে চক্রাকার ধারণ করে ? 
অনেক অনচ্ছ বস্তুর বাধা ভেদ করিয়া 
যাইতে পারে । 
বীড্ল Beadle, Wells 
(১৯০৩- 


০৯৯৯০ AOE জীন 


(Gene ) ও এন্জাইমদের সম্বন্ধ. 


নির্ণয় কারবার জন্য নিউরোস্পোরা, 
(Neurospora, পাঁউরুঁটির উপর যে 
গোলাপী ছাতা পড়ে) নামক 'সরল, 
অঙ্গযুন্ত জীব লইয়া গবেষণা করিয়া 
এই সিদ্ধান্তে উপনীত হন যে প্রত্যেক 
জীন একাট মান্র এনজাইমের উৎপাত্ত 
নিয়প্লিত করে৷ জীন রসায়ন সম্বন্ধে 
'পাঁথকৃৎ এই বিজ্ঞানী তাঁহার সহযোগা 


বৈজ্ঞানিক আভধান 


টাটুম (aU) এর সহিত যুগ্মভাবে 
১৯৫৮ সালে নোবেল পুরস্কার পান । 
বীন 36৪9৮ শঁুটি ভীল নমামি 
( উদ্ভিদ-বিদ্যা ) 

পর্যায়ক্রমে সাঁচ্জত বাঁজযুক্ত ফলের 
প্রচালত নাম ৷ উদাহরণ মটরশহাট, 
বরবটি, সীম, সয়াবীন ইত্যাদি । 
ধাভাত্রন Bevatr০৷ ( পদার্থবিদ্যা ) 
বাঁটাট্রনের তত্ত্বীয় ভিত্তিতে নামত 
‘কন্তু অনেক অধিক শান্তশালী যল্ত। 
ইহাতে সকল প্রকার তাঁড়তাহত 
কাঁণকাতে শান্তশালী ত্বরণ আনা যায় । 
বীম Beam (১) কাঁড় (২) রাশ্ম 
(১) ঘা (২) অহ (পদার্থ 
বিদ্যা ) 

(১) বাচ্তু বিদ্যায় যে কোন কাঠ, 
পাথর, ধাতু বা সিমেন্টের প্রস্থচ্ছেদের 
(‘Cross section) তুলনায় দ'র্থ 
কাঁড় বা দণ্ড । যাহা খাড়া স্তম্ভের 
উপর থাকিয়া উপরের চাপ বহন কাঁরতে 
পারে এমন গৃহাংশকে বাঁম বলে । 

(২) আলোক বিদ্যায় ( Optics ) 
ও বেতার বিজ্ঞানে তীঁড়চ্টৌম্বক 
তরঙ্গের সমান্তরাল প্রবাহকে রশ্মি 
বলে। 
বুইব্যালটস ল Buys-ballot's law 
(আবহ-বিদ্যা ) 

আবহ বিদ্যায় এই সূত্র অন:যায়ী 
কেহ যদ হাওয়ার দিকে পিছন ফিরিয়া 
দাঁড়ায়, তাহা হইলে উত্তর গোলার্ধে 
তাহার বাম দিকের বায়ুচাপ ডান 


দিকের বায়চাপের অপেক্ষা কম হইবে । 
অবশ্য : দক্ষিণ: গোলার্ধে ইহার 
[বিপরীত 


৩৭৫ 


বুগেন ভিলা bougain 
( উদ্ভিদ-বিদ্যা ) 

অতি চমৎকার ফুল বিশিষ্ট লতানে 
গাছের গণ। দক্ষিণ আমেরিকায় 
আদি নিবাস। এখন সমস্ত গ্রীষ্ম 
মণ্ডলের দেশে উদ্যানে ইহাদের 
বিদ্যমান দেখা যায়। উদ্যান-শৌখীন 
লোকেদের অতিপ্রিয় ৷ 
বুনসেন Bunsen, Robert Wilhelm 
(১৮১১-১৮৯৯ ) 

জামনি রসায়নাবদ:। গোয়েটিঙ্গেন 
শহরে জন্ম ও প্রথম শিক্ষ। ৷ পরে 
বোর্লন, প্যারিস ও 'ভিয়েনায় উচ্চ 
শিক্ষা লাভ ৷ নানা দ্থানে অধ্যাপনা 
করার পর ১৮৫২ সালে হাইডেলবেয়ার্গ 
বিশ্ববিদ্যালয়ে রসায়নের অধ্যাপক 
হন। কিসফের সহিত সহযোগিতায় 
বর্ণালী বাক্ষণ যন্রকে ( Spectros- 
০০2৪) খানজ বিশ্লেষণে প্রয়োগ 
করিয়া সাঁজয়াম ও র;বিডিয়াম 
(Caesium and Rubidium) 
মৌল ধাতুদ্বয় আবিষ্কার করেন। ইহা 
ছাড়া জৈব রসায়নে দ্রুত পারত 
করার প্রণালীবিশেষ, বরফ ও গ্যাস 
ক্যালোরমিটার ইত্যাদি তাঁহার 
উদ্ভাবনা। বৈজ্ঞানিক  বীক্ষণাগারে 
সবচেয়ে বেশী প্রচালত দীপ (Burner) 
তাঁহার উদ্ভাবিত ও তাঁহার নামে 
খ্যাত । 
বুনসেন বার্নার Bunsen burner 
বুনসেন দীপ জলাকতক্ক (রসায়ন- 
বিদ্যা) 

বীক্ষণাগারে সব চেয়ে বেশী 
প্রচালত তাপের উৎস। একাঁট সোজা 


villea 


৩৫৬ বৈজ্ঞানিক অভিধান 


লোহার ফাঁপা নল গ্যাসবাহী নলের 
সাঁহত রাবার নল দ্বারা যুজন্ত করা 
থাকে । লোহার নলটির নীচের দিকে 
কয়েকটি ছিদ্র থাকে। তাহাকে রিয়া 
একটি সমসংখ্যক  ছিদ্রযুক্ত ঘূ্ণমান 
আবরক থাকে । এইটিকে ঘুরাইয়া ছিদ্র- 
গ্রলিকে আংশিক বা পূর্ণভাবে খোলা 
ও বন্ধ করা যায় । (এই ছিদ্রগাল দিয়া 
হাওয়া ঢোকে. বলিয়া দীপের শিখা 
সম্পূর্ণ ধোঁয়াহীন ও নল হয় ৷ কিন্তু 
ছদ্রগ্ীল পূর্ণ বা আংশিক বন্ধ 
থাকিলে সধূম শিখাও পাওয়া যায় 
গ্যাস একটি ক্ষুদ্র ছিদ্র দ্বারা ঠিক ছিদ্র- 
গলির, সহিত এক উচ্চতায় চোঙার 
মধ্যে ঢোকে ও বায়ুর সহিত মিশিয়া 
চোঙার ডগায় গিয়া জবলিতে থাকে । 
বেকম্যান Beckmann, Ernst 
( ১৮৫১-১৯২৩ ) 

জামনি রসায়নবিদ ৷ প্রথম জীবনে 
চিকিৎসক. ছিলেন; ১৮৭৫ সালে 
লাইপঙ্সকে. কল্‌বের নিকট রসায়ন 
শিক্ষা করেন, পরে ভিসালসেনাস ও 
অসটভালডের কাছেও শিক্ষা করেন। 
১৮৯৭ সালে  লাইপংসিক্‌ 
বি*্ববিদ্যালয়ে ফলিত রসায়নের 
অধ্যাপক হন। কোন লবণ কোন 
দ্রাবকে দ্রবণ  কারিলে  দ্রাবকের 
চ্ফুটনাঙ্ক আঁত সামান্য বাড়িয়া যায়, 
এই পাঁরবর্তন দ্রাবের আণবিক ভারের 
উপর নির্ভার করে। ইহা সঠিকভাবে 
নির্ণয় করার জন্য তান একটি যন্ত্র ও 
একাট থা্মমটারের উদ্ভাবনা করেন । 
ইহা ছাড়া একাঁট জৈব রাসায়নিক 
- 174] ৪ তাঁহার নামে খ্যাত । 


বেকরেল Becquerel, Antoine 
Henri ( ১৮৫২-১১৯০৮ ) 

ফরাসী পদার্থাবদ । প্যারিসে 
জন্ম, একোল পালটেক্নিকে শিক্ষা । 
পরে তানি ইঞ্জীনয়ারিং পড়েন । ১৮৯৫ 
সালে পলিটেক্‌নিকে অধ্যাপক পদ 
লাভ করেন। ইনিই প্রথম তেজক্তিয়া 
আবিষ্কার করেন । তিনি লক্ষ্য, করেন 
যে ভাল ভাবে কালো কাগজ ও কাপড়ে 
মোড়া ফটোর ফলক ইউরেনিয়াম লবণ 
সন্নিধানে নষ্ট হইয়া গিয়াছে । পরে 
তিনি পরাক্ষা-নিরপক্ষা দ্বারা এই 
ব্যাপারের স্বরূপ উদঘাটন করেন এবং 
১৯০৩ সালে কুরি দম্পাঁতর সাহত 
একত্রে নোবেল পুরস্কার পান। 
বেক্ল্যাড Baekeland, Leo 
Hendrik ( ১৮৬৩-১৯৪৪ ) 

আমেরিকান র সায় নবিদ। 
বেলজিয়ামে জন্ম ও শিক্ষা। ১৮৮৯ 
সালে আমেরিকায় গিয়া সেখানে 
ফটোগ্রাফর সরঞ্জাম প্র-স্তু তে র 
কারখানা করেন। ১৯০৬ সালে 
“ব্যাকেলাইট” নামক বস্তুটি আবিচ্কার 
করিয়া বর্তমান প্ল্যাস্‌:টিক শিল্পের 
ভিত্তি হ্থাপন করেন। 
বেগোনিয়া Begonia 
(উদ্ভিদ-বিদ্যা ) 

কয়েক প্রকারের পাতাবাহারের 
গ্রাছ। বাগান সাজানোতে ব্যবহৃত ৷ 
বেটা Bethe, Hans Albrecht 
(১৯০৬-) 

আমেরিকা প্রবাসী জা মাঁ ন 
পদার্থীবদ। স্ট্রাসবূর্গে জন্ম, ফ্লাঙ্কফুর্ট 
ও মদ্যনিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ৷ 


| 


বৈজ্ঞানিক অভিধান ৩৭৭ 


অভ্যুথানে জামনী ত্যাগ করতে বাধ্য 
হন এবং কিছুদিন ইংলন্ডে অধ্যাপনা 
'কারয়া আমোরকায় পাকাপাঁক ভাবে 
বসবাস করেন। ভৌতজ্যোতিষে (45৮০ 
Physics ) কার্বন হাইড্রোজেন চক্র 
হইতে ?কভাবে তারাদের শান্ত আহৃত 
হয় তাহার এইরূপ ব্যাখ্যা দেন 
C+ H:2N**—positron 
C28 +H’SN“*+H: 20 
.—positronoN™® +H: C+ 
He* এই গবেষণার জন্য তান 
জগাদ্বখ্যাত হন ও ১৯৬৭ সালে 
নোবেল পুরস্কার পান ৷ 
বেটেলগয়েজ Betel৪eus$€e আলা 
(জ্যোতিষ) 

কালপন্রুষ তারকাপদঞ্জের বৃহত্তম 
তারা ৷ গুচ্জবল্যে প্রথম শ্রেণীর কুঁড়িটি 
তারকার অন্যতম । 
বেনজোলাঁডহাইড  Benzal-dehyde 
(রসায়নশবদ্যা ) 

বর্ণহীন জৈব রাসায়নিক যৌগ । 
সংকেত 05170500701. গলনাঙ্ক__ 
১৩৫ সে। স্ফুটনাঙ্ক ১৮০০ সে। 
আপোক্ষিক গুরুত্ব ১.০৫৭, জলে 
অদ্রাব্য । বাদাম, বেরা, পাঁচ ও 
লরেল পাতায় ইহা নৈপার্গক ভাবে 
অন্য যৌগের সহিত যাস্ত অবস্থায় 
পাওয়া যায়। রঞ্জন শিল্পে ও সুগন্ধি 
বশল্পে বহু ব্যবহৃত । 


বেনজীন Benzene (রসায়ন বিদ্যা): 

জৈব রাসায়নিক যৌগ সংকেত 
CH, গলনাঙ্ক ৫৪৯৭ সে, স্ফুটনাঙ্ক 
৮০:২০ সে, আপোক্ষিক গুরুত্ব "৮৮৪ । 
ইহার বাঞ্প বেশনক্ষণ নিঃশ্বাসের সহিত 
লইলে বিষবৎ ক্রিয়া হয়। ইহা; 
আযারোম্যাঁটক হাইড্রো-কার্ব নগরীর 
উৎস ৷ আলকাতরার আধাশক পাতন 
দ্বারা শিল্পে প্রস্তুত হয় । ইহার 
সংযুতি সংকেত নির্ণয় জৈব রসায়নে 
একাঁট এঁতহাসিক ঘটনা ৷ উহা অঙ্গ7রী 


০] 
YN 
৩. ৩ 
[781 
Cc ৩ 
NL 

C 


আকারে গ্রাথত বহযীবধ: জৈব যোগ 
প্রদ্তুত শিল্পে লাগে ও ল্যাকারঃ 
বানিশ প্রভাত তৈয়ারীর ইহা একান্ত 
প্রয়োজনীয় উপাদান ৷ 

পেট্রোলয়ামের আংশিক পাতন 
দ্বারা যে সব তরল পদার্থ পাওয়া যায় 
তাহার একাঁটর নামও. বেনাজন্‌ 
(Benzine ), ইংরাজী বানানে তফাৎ 
আছে৷ উহা সম্পূর্ণ ভিন্ন পদার্থ ও 
ড্রাই-ক্লানং এ ব্যবহৃত হয়৷ 
বেনৃজৌদ্রন 73070261000 (রসারন- 
বিদ্যা) 

উধধার্থে ব্যবহৃত এক সংশ্লোষত 
জৈব যৌগের ব্যবহারিক নাম। 
রাসায়নিক নাম _ আ্যাচ্ফেটামন 
( Amphetamine ) সংকেত 
C9HN । বর্ণহীন তরল, জলে প্রায় 


৩৭৮ 


অদ্রাব্য । সেবনে আ্যাদ্রিনালিনের মত 
রক্তবাহকে সংকুচিত করে। *বাসের 
সঙ্গে গ্রহণ করিলে জমাট শ্লেম্মা সরল 
হয়৷ ইহার সালফেট লবণ সেবনে মনে 
স্ফুর্তি হয় ও মানসিক প্রক্রিয়া দুততর 
হয়। 
বেনজোইন Benzoin 
(রসায়ন-বিদ্যা ) 
সংশ্লেষিত জৈব রাসায়নিক যৌগ । 
সংকেত 0541715051 ফুটন্ত জলে 
সামান্য দ্রাব্য। নৈসা্গিক: অবস্থায় 
ইহা এক শ্রেণীর বৃক্ষের আঠায় অন্য 
যৌগের সঙ্গে মিশ্রিত অবস্থায় পাওয়া 
যায়। ইহার আলকোহলে দ্রব টিংচার 
বেনজোইন ( tincture benzoin ) 
নামে পরিচিত এবং নিবর্ঁজক হিসাবে 
বহুল ব্যবহৃত। ইহাতে টিংচার 
আয়োডিনের অপেক্ষা কম জ্বালা করে 
বলিয়া জনপ্রিয় ॥ ইহা সেবনে হজম 
ভাল হয় ও শ্লেম্মা সরল হয়। 
৷ বেন্টোনাইট Bentonite 
(রসায়ন-বিদ্যা') 


লাগে। দ্বিতীয়, প্রকার ফাঁপে না, 
উহা ধর্ষক ও শোষক হিসাবে ব্যবহৃত 
হয়। 
বেনাসেরফ  Benacerraf  Baruj 
(১৯২১) ২ 
দক্ষিণ আমেরিকার ভোনিজুয়েলা 
দেশে কারাকাস শহরে জন্ম । প্যারিসে 
নিম্ন প্যয়ের শিক্ষা ৷. নিউ ইয়কের 


বৈজ্ঞানিক অভিধান 


শিক্ষা । অনাক্রম্যতা (Immunity ) 
সম্বন্ধে কোষ প্রাচীরের সাংগঠনিক 
তত্ব সম্বন্ধে গবেষণা করার জন্য 
১৯৮০ সালে যগ্মভাবে চিকিৎসা 
বিদ্যায় নোবেল পুরস্কার পান। 
বেবুন Baboon ( প্রাণি-বিদ্যা ) 

এক শ্রেণীর বানর। আফ্রিকা ও 
আরব দেশে পাওয়া যায়। খুব 
শান্তমান *বদন্ত থাকাতে ও কুকুরের 
মত ছু'চলো মুখের জন্য ইহাদের কুকুর 
মুখো বানরও বলে । 
বেরকোলিয়াম 
(রসায়ন-বিদ্যা ) 

মানুষের সৃষ্ট ইউরোনিয়ামোত্তর 
মোৌলদের অন্যতম | চিহ্ন BK, প্রমাণ: 
অঙ্ক ৯৭, ইহার সমস্ত আইসোটোপই: 
তেজক্রিয়। কালি ফো শিয়া 
‘বিশ্ববিদ্যালয়ে আবিষ্কৃত বলিয়া উহার 
অবস্থানের নামানুসারে এই নাম রাখা 
হইয়াছে । 
বর্গ, Berg, Paul (১৯২৬ ) 
আমেরিকা যযুন্তরাম্ট্রে জন্ম ও শিক্ষা । 
প্রজনন বিদ্যায় জনন কোষের অন্তর্গত 
জীনগনুলিকে কিভাবে রদবদল করা 
যায়, সেই বিষয়ে মৌলিক গবেষণার 
জন্য ১৯৮০ সালে যুগ্মভাবে রসায়ন 
বিদ্যায় নোবেল পঢ়রুকার পান। 
বোঁগউিস  Bergius, Friedrich 
(১৮৮৪-১১৪১৯ ) 

জামনি রসায়ন বিজ্ঞানী ; ব্রেসলাউ- 
এর নিকট জন্ম । _ ব্রেসলাউ, লাইপং- 
িক ও বোর্লন ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষা । 


Berkelium 


বৈজ্ঞানিক অভিধান 


শিক্ষাসমাপনান্তে হানোভারেই নিজস্ব 
রাসায়নিক গবেষণাগার স্থাপন করিয়া 
শিল্পে রাসায়নিক প্রয়োগকে উন্নততর 
করার জন্য গবেষণা করেন। কয়লার 
গুড়া হইতে পেপ্রলের মত তরল 
জৰালানী ও কাঠ হইতে চান 
সংশ্লেষণ তাঁহার অমর কীর্ত। উভয় 
বিক্রিয়াই_ উচ্চ চাপে সংঘাটত হয় । 
১৯৩১. সালে বসের (905০) 
সহিত যুগ্ম ভাবে নোবেল পঢুরুকার 
পান। 
বেজেলউস Berzelius. Jons Jacob 
(১৭৭৯-১৮৪৮ ) 
সুইডেনের রসায়ন বিজ্ঞানী ৷ পূর্ব 


{বিশ্লেষণে অত্যন্ত নিপণ ছিলেন এবং 
বহ মৌলের তুল্যাঙ্ক অপেক্ষাকৃত দ্হ্‌ল 
যন্ত্রপাতি লইয়া তিনি যাহা নির্ণয় 
করেন, তাহা পরেও আঁত সামান্যই 
সংশোধন কাঁরতে হইয়াছে । সেরিয়াম 
(Cerium), সেলোনয়াম (Selenium) 
ও থোরিয়াম নামক মৌলগঢ়ুল তান 


আবিষ্কার করেন ও সিলিকন 
( Silicon ), জাকেঁনিয়াম 
(Zirconium) ও  ট্যান্টেলস 
( Tantalum ) তিনি নিচ্কাশত 
করেনা অনুঘটক _ সম্বন্ধেও তিনি 
গবেষণা করেন। শিক্ষক হিসাবে 
তাঁহার খুব খ্যাতি .._ ছিল, 
শমশেরলিখ; (Mistscherlich ), 
ভোয়েলার (Whler) | প্রভাত 


খ্যাতনামা রসায়নবিদ: তাঁহার শিষ্য 
ছলেন। | 


৩৭৯ 


বের্থেলো Berthelot,  Marcelin 
Pierre Eugene ( ১৮২৭-১৯০৭ ) 

ফরাসী রসায়নবিদ্‌। প্যারিসে: 
জন্ম, কৃতী বিদ্যা পুরা চিকিৎসা- 
বিদ্যা অধ্যয়ন করার পর, রসায়ন পড়া 
শুরু করেন। পরে জৈব রসায়নের 
অধ্যাপক হন । : তৎকালীন রসায়ন- 
িদ্‌দের মধ্যে তাঁহার স্থান সকলের 
পদুরোভাগে বলিলে কিছুই অত্যান্ত 
করা হয় না। জৈব রসায়ন, ভৌত 
রসায়ন, রসায়নের ইতিহাস সম্বন্ধে 
তাঁহার প্রভূত রচনা আছে। সাম্প্রতিক 
যুগের জৈব রসায়নের প্রাতিষ্ঠাতাদের 
অন্যতম৷ 
বৈর্ণার Bernard, Claude ( ১৮১৩-- 
১৮৭৮) 

ফরাসী শার'রবৃত্তাবদ্‌। ভিল; 
ফাঁসের নিকট জন্ম, লিয়*তে শিক্ষা ৷ 
ছান্তাবস্থায় সাহিত্যে অন[রাগ ছিল, 
দুএকখান নাটক লিখয়া লিয়'তে 
কিছ; খ্যাতি অর্জন করার পর একখানি- 
নাটক াখয়া প্যারিসে লইয়া যান । 
সেখানে যাঁহাকে তান নাটকখানি 
দেখিতে দেন তিনি নিচ্করূণ ভাবে 
তাঁহাকে বলেন যে তিনি চাকৎসা-বিদ্যা 
অধ্যয়ন কাঁরলে ভাল করিতেন। 
প্রতিভাবান তরুণ সেই উপদেশ 
আক্ষারক ভাবে গ্রহণ করেন এবং 
বিজ্ঞান জগৎ ইহার জন্য সমালোচক 
মহাশয়ের কাছে কৃতজ্ঞ । ১৮৫৫ সালে 
তান কলেজ-ল-ফ্সে অধ্যাপক হন৷ 
ইতিমধ্যে তাঁন অন্ন্যাশয়ের রসের 
পাচন ক্রিয়া আঁবিজ্কার করিয়াছেন। 
পরে তান যকৃৎ-নিঃসৃত রসেরও পাচন- 


0৮০ 


করিয়া সম্বন্ধে গবেষণা করেন । তিনি 
শারারবাত্তকে: ভৌত ও রাসায়ানক 
সকল দিক দিয়া চর্চা করিয়া আধ্দনিক 
শারারবৃত্ত চার ভিত্তি শ্থাপন করেন। 
আভিজ্ঞ ব্যক্তিদের মতে তিনি, শারীর- 
বৃত্ত চচকে : অন্ততঃ পঞ্চাশ বৎসর 
অগ্রসর করিয়া দিয়াছেন। 
বেগুগল তত্ত্ব Bernouili principle 
(পদার্থ-বিদ্যা ) 

জলগা্তাবদ্যায় ( Hydro- 
dynamics )  দানিয়েল. বেণ্দীল 
আবিষ্কৃত তত্ব । ইহার সারমর্ম এই 
যে কোন গতিশীল তরলপদার্থ 
যাঁদ যাইতে যাইতে সঙকার্ণতর. স্থানে 
গোঁছায় তাহা হইলে তাহার ত্বরণ 
বাড়িয়া যায়, ইহার জন্য সঙ্কীণণতর 
নলে ঢুকিবার মুখে জলের চাপ 
অঙ্কীর্ণতর 'ছ্থানের জলের চাপের 
অপেক্ষা বেশী হইবে । বর্তমান 
বায়;গাঁতাবদ্যায় এই তত্বের গঢরঢুত্ব খুব 
বেশী ।. বিমানের পাখাগদাীলর 
উপরকার চক্লাকার তলের উপর বায়মচাপ 


৫, 


বৈজ্ঞানিক: অভিধান 


তলই'সমান দুরত্ব অতিক্রম করে; কিন্তু 
বক্ধতল 'সমতলের অপেক্ষা দীর্ঘতর 
হওয়ায় তাহার উপরের -বায়ূকে বেশী 
বেগে চালতে হয় অতএব তার চাপ 
কমিয়া যায় এবং বিমানের মুখ উ“চুই 
থাকে। 
বেণ্াল' পরিবার, Bernouli, John 
(১৬৬৭-১৭৪৮ ), Jacob (১৬৫৪7 
১৭০৫ ), Daniel (১৭০০-১৭৮২)- 
তিনজনেই বিখ্যাত গাণিতিক । 
সুইংজারল্যান্ডের : আঁধবাসী। জন 
কলন গাঁণতে (০৪1০18৪) পারদ 
ছিলেন। তাঁহার ভ্রাতা: জেকবের 
সচ্ভবপ্রতা সিদ্ধান্তে ( Theory of 
Probability ) প্রচর।অবদান আছে । 
তাঁহার নামে বেণ্নল সংখ্যার নাম 
রাখা : হইয়াছে । দানিয়েল জনের 
পাত্র । গ্যাস ও তরল পদার্থের গতায় 
সিদ্ধান্তে (Kinetic theory) 
অনেক  আবিচকার আছে । জলগাঁত 
বিদ্যার এক বিখ্যাত তত্ব তাঁহার নামে 
খ্যাত৷ 


রেখাচিত্র বেণ্যল তত্তুৰ। 
P তে 3 অপেক্ষা চাপ বেশী। 


এই তত্বের ব্যাখ্যায় নীচের সমতল 
‘অংশের উপর. বায়দ্চাপের অপেক্ষা 
বশী । একই সময় পাখাটির উভয় 


বোর বোর Beri Beri ( চিকৎসা- 
বিদ্যা) 
খাদ্যে ভিটামিন বি-এর অপ্রাচুর্য- 


বৈজ্ঞানিক আভধান 


জাত একপ্রকার রোগ । হাত পা 
ফোলা, হৃদযন্তের দূর্বলতা; চক্ষুরোগ 
ইত্যাদি ইহার. লক্ষণ ।. প্রাচ্যেই 
প্রাদুর্ভাব বেশী । আমোরকায় যাহারা 
বেশী মদ্যপান করে তাহাদের মধ্যেও 
এই রোগের  প্রাদঃভবি লক্ষ্য করা 
গিয়াছে । 
বোঁরালয়াম Beryllium 
( Glucinium ) (রসায়ন-বিদ্যা ) 
ধাতব মৌল ৷ চিহ্ন Be, পরমাগ্ 
অগ্ক ৪, পরমাণডুভার ৯'০১৩, গলনাগক 
১২৮০০ সে, স্ফুটনা্ক ২৫০৭ সে, 
আপোক্ষিক গুরুত্ব ৯৮৬। আযালদ- 
মিনিয়াম ও ম্যাগনোশয়ামের মত গ্ণ- 
বিশিষ্ট হালকা ধাতু ৷ পারমাণাবক 
দক্রিয়কে শমতার : উপাদান হিসাবে 
বর্তমানে ইহার আদর বাঁড়য়াছে। 
ইহার প্রধান আকারক উৎস বেরিল 
(39:51) নামক খাঁনজ ৷ বেরিলের 
সংকেত 7397415916018 1. বিখ্যাত 
মণি পান্না বৌরলেরই একরূপ। 


{বষান্ত বক্ষ বিশেষ ৷ ইহার শিকড় 
শযকাইয়া : তাহার : তরল নির্যাস 
দেহের বাহিরে ব্যবহার করা হয় আর 
পাতা ও মুকুলের নিযাস সেবনের জন্য 
ব্যবহার হয়৷ ইহার বধের গণ 
হায়োঁসিয়ামন ( Hyoscyamine ) 
নামক উপক্ষারজানত। : উহা বক্ষটির 
সবাঙ্গেই_ গাওয়া বায়। বাহিরে 
বেদনাহররঃপে লাগানো হয়, ভিতরে 
সেবন আকুণ্ন: গ্রাতরোধে 'ও আঁতরিন্ত 
ক্ষরণ বন্ধ কারবার জন্য করা হয়। 


৩৮৯ 


বেসট Best, Charles Herbert 
(১৮৯৯-১৯৭৮ ) 

কানাডার শারীরবৃত্তাবদ।. ব্যানাড়িং- 
এর সাঁহত ইনসুলিন আবিভ্কারে 
সহায়তা করার জন্য তাঁহার সাঁহত 


য্যপ্মভাবে. নোবেল পুরদকার পান ॥ 
তানি কোলিনও (০h০line) স্বতন্ত্ব 
করিতে সমর্থ হন। 
বেসমার পদ্ধাত Bessemer Process. 
(রসায়নাবদ্যা ) 


# LINING 


AIRPIPE 


ঢালাই লৌহ হইতে ইস্পাত প্রস্তুত 
করার অন্যতম বহ; প্রচালত পদ্ধৃতি। 
একটি নাসপাতি: আকারের পান্রকে 
গালত ঢালাই লৌহ দ্বারা পর্ণ কাঁরয়া 
তাহার মধ্যে উচ্চ চাপে বায়ু চালাইলে 
কার্বন, সিলিকন, ম্যাঙ্গানীজ, ফসফরাস 
প্রভাত কতক. পড়িয়া যায় কতক 
[পালকন_ ক্যালসিয়ামের: সাহত. যন্ত 
হইয়া ভাসিয়া উঠে। পান্রের মধ্যে 
দুল (refractive) ই'টের যে 


bd 


ANDSTONE: 


৩৮২ 


অন্তর (11017 ) থাকে তাহা যদ 
আযাসিডপ্রধান হয় তাহা হইলে তাহাকে 
আযাসিড প্রণালী বলে আর ক্ষারীয় 
হইলে তাহাকে বেসিক প্রণালী বলে। 
অশুদ্ধিগচলি দগ্ধ হইয়া গেলে 
প্রয়োজন মত অন্যান্য ধাতু ও নাঁদ্ট 
পরিমাণ কার্বন যোগ করা হয়। 
প্রণালী সম্পূর্ণ হইতে আন্দাজ বিণ 
মিনিট সময় লাগে । 
বেস লেভেল 73456 Lev! ক্ষয় সীমা 
লম লহ (ভূবদ্যা) 

যে স্তর পর্যন্ত জলস্রোত জনিত 
ক্ষয় পৌঁছাইতে পারে তাহাকে এই 
‘নামে আভাহত করা হয়। নদী যদ 
সমদদ্রে পড়ে ত সমদদ্রতলই ক্ষয় সীমা 
কিন্তু ভূমধ্যহ্থ হদে যে সব নদী 
পড়ে সেখানে ক্ষয় সামা হুদের 
জলপঞ্ঠের উচ্চতার উপর নির্ভর 
করে। 
বেল্ট basalt (ভূবিদ্যা) 

অঞ্য্যংপাত জাত শিলার এক 
শ্রেণী । ইহা মিহি দানা বিশিষ্ট কেলা- 
সিত আকৃতির । ফেল্‌সপার ও কোয়া- 
জের মিশ্রণ। অম্লাত্মক ( Acidic ) 
ও ক্ষারাত্মক (3881০) দুই রকমই 


বৈজ্ঞানিক অভিধান 


বেসেল Bessel, Friedrich Wilhelm 
( ১৭৭৪-১৮৪৬ ) 

জামনি জ্যোতির্বদ ও গাণিতিক । 
তিনিই প্রথম জ্যোতিষী, যান লম্বন 
পদ্ধাত (Parallax method) প্রয়োগ 
করিয়া একাট তারকার (৬০ সিগ্‌নি ) 
দুরত্ব নিধারণ কারতে সমর্থ হন । ইহা 
ছাড়া যুগ্ম তারার ব্যাপারও তিনি 
প্রথম লক্ষ্য করেন। তাঁহার উদ্ভাবিত 
অপেক্ষক ( Function ) তাঁহার নামে 
গণিতে পরিচিত । 


বেহাঁরং Behring, Emil Von 
(১৮৫৪-১৯১১৭ ) 
জামনি চিকিৎসক । প্রচুসিয়ার 


লান্‌সডফে জন্ম, বোলনে শিক্ষা । 
তিনি কখের বাঁক্ষণাগারে তাঁহার সহিত 
সহযোগিতা করিতেন ৷ মানুষের দেহে 
লঘ্‌কৃত রোগ বাঁজ প্রবেশ করাইয়া 
অনক্রম্যতা' (11010010165 ) আনয়- 
নের প্রণালী তখন চাল; হইয়াছে । 
তিনিই প্রথম চিন্তা করেন যে এ 
অনাক্রম্যতা যদি আ্যান্টিবডিজাত : হয় 
তাহা হইলে রোগের বাঁজ মানুষের 
দেহে না ঢোকাইয়া পশ্দ দেহে উহা 
প্রয়োগ করিয়া তাহার দেহ: হইতে 
আ্যান্টিবাড লইয়া মনষ্যদেহে প্রয়োগ 
কাঁরলেও কাজ চলিতে পারে । এই 
ভাবে তানি ডিপথিরিয়া ও ধন[ষ্টগকারের 
প্রাতিবষ আঁবিকার করিয়া মানুষের 
অশেষ উপকার করিয়া গিয়াছেন ৷ তিনি 
১৯০১ সালে নোবেল পুরস্কার পান । 
বৈদূর্য 08৮9 Eye (খনিজবিদ্যা) 


অনেক সময় মহাসাগরের বেসিন জনপ্রিয় মণি । উপাদান বোরািয়াম, 


বলা হয়। 


আযালদামনিয়াম ও আক্সিজেন । আপে- 


বৈজ্ঞানিক অভিধান 


ক্ষিক গুরুত্ব 3:7, আলোক প্রাতসরণ 
175, কাঠিন্য 8.5 
বোন 1১০7৪ আঁ্ছি [ ৰাঃ ও হিঃ ] 
( শারীর বৃত্ত) 

গ্তন্যপায়ী, পক্ষী, সরীসৃপ ও উভচর 
প্রাণীদের দেহের কাঠামো যে কঠিন 
বস্তু দ্বারা তৈয়ারী হয়, তাহাকে অস্থি 
বা হাড় বলে। অস্থিসকল দেহকে 
ধারণ করে, দেহাভ্যন্তরের সুক্ষ্ম, নরম 
প্রত্যঙ্গগদীলকে বাহিরের ধাক্কা হইতে 
রক্ষা করে এবং রক্তের লোহিত কণা 
সৃষ্টি করে। মনয্যদেহে প্রায় দুই 
শত ভিন্ন ভিন্ন অস্থি আছে। সাধারণতঃ 
হাড়ে শতকরা ৩০-৩৫ ভাগ জৈব 
পদার্থ” ৪0-৪৫ ভাগ অজৈব পদার্থ 
ও ২৫ ভাগ জল আছে। 
বোন র্যাক bone black আঁদ্থ অঙ্গার 
[ বাংলা ও হিন্দী ] (রসায়ন-বিদ্যা ) 

অস্থিকে চাবমুন্ত করিয়া লোহার 
বকষন্তে অন্তধূম পাতন করিলে যন্বে 
যে অঙ্গারবৎ বদ্তু অবাঁশিষ্ট থাকে । ইহা 
দিরঞ্জক হিসাবে ও উত্তম শোষক হিসাবে 
ব্যবহৃত হয় । 
বোফোর স্কেল Beaufort scale 
( আবহবিদ্যা ) 

আবহ পর্যবেক্ষণে বায়ুর গতি 
জ্ঞাপক পযয়ি । ০ হইতে ১২ পর্যন্ত 
প্রচালত পর্যায় । ঘণ্টায় ১ মাইলের 
কম বায়ুর বেগ বুঝাইতে ০ দেখানো 
হয়। আর ঘণ্টায় ৭৫ মাইলের বেশী 
বেগ হইলে বায়নকে ১২ গতি বিশিষ্ট 
বলা হয়। অবশ্য সঠিক বৈজ্ঞানিকভাবে 
বায়ুর গতি বুঝাইতে ঘণ্টায় এত মাইল 
বা কিলোমিটার এই ভাবে বলা হয়। 


৩৮৩ 


যদিও সংক্ষেপে বোফোর স্কেল বহু 
প্রচলিত। J ] 
বোভে Bovet, Daniel (১১০৭-) 
-সুইংজারল্যাণ্ড জাত ইতালীয় 
শারাঁরবৃত্তবদ ৷ আ্যালার্জ. সম্বন্ধে 
গবেষণা কারয়া : দেখেন যে রক্তে 
হিসটোমন নামক . এক প্রকার বস্তু 
থাকাতে আ্যালার্জ'র. লক্ষণ প্রকাশ 
পায়। উহাকে প্রশমিত: করার প্রথম 
ওষধ প্যারিসে পাস্তুর ইনস্টিটিউটে 
গবেষণা করার সময় তান আঁবঙকার 
করেন। এই ওষধ এবং শরীরের 
উপর অন্যান্য রাসায়নিক যৌগের 
ক্রিয়া লইয়া গবেষণা করার জন্য ১৯৫৭ 
সালে নোবেল পুরস্কার পান। 
বোয়া ০৭ (প্রাণি-বিদ্যা ) 
'শনর্ধিষ সর্প বিশেষ । ইহারা 
শিকারকে সম্পূর্ণ গিয়া ফোলিয়া 
ধাঁরে ধারে. 'দেহাভ্যন্তরে : পাঁরপাক 
করে। দক্ষিণ আমেরিকায় মৌক্সিকোতে 
সবচেয়ে বৃহদাকার বোয়া দেখা: যায় ॥ 
পাইথন নামক সর্প অননরূপ ভাবে 
শিকার করে৷ এই দই শ্রেণীর সাপকেই 
আমাদের দেশে অজগর বলা হয়। 
বোরন Boron (রসায়ন-বিদ্যা ) 
অধাতব মৌল বিশেষ | চিহ্ন 3, 
পরমাণ অঙ্ক €, পরমাণুভার ১০৮২ 
গলনাঙ্ক ২৩০০“সে, চ্ফুটনাঙক ২৫৫০০ 
সে।. আপেক্ষিক, গারুত্ব :২:৪৫। 
ভূপষ্ঠে ইহা বহু স্থানে পাওয়া যায়। 
উদ্ভিদ কোষের ইহা অপরিহার্য 
উপাদান। কাঠিন্যে ইহা  হণরকের 
নীচেই।. ইহার, সবচেয়ে পাঁরাঁচিত 
যোগ সোহাগ অনেক স্থলে নৈসা্'ক 


৩৮৪ 


অবস্থায় পাওয়া যায়। উহার সংকেত 
Na,B.0;. 10 90. 
বোরক ' এ্যাঁসিড boric 
(রসায়ন-বিদ্যা ) 

সাদা রঙের কেলাসিত যৌগ । 
সংকেত 75805 । অতি ক্ষীণ অম্ল । 
জলে: দ্রাব্য ৷ দুর্বল বীজ বারক 
হিসাবে চিকিৎসায় ব্যবহৃত হয় । কাঁচ 
শল্পেও ব্যবহৃত হয় । ইহাকে কখনও 
কখনও বোরাসিক  ( Boracic ) 
আযাসিডও বলা হয়। 
বোল উইভিল boll weevil (প্রাণি- 
গবদ্যা_) 

কাপসি গাছের শত্রু কীট বিশেষ । 
সাধারণতঃ আমেরিকায় ও মোক্সিকোতে 
ইহার প্রাদভবি ৷ 
বোলৎসম্যান Boltzmam Ludvig 
( ১৮৪৪-১৯০৬ ) 

অস্ট্রীয়া দেশের পদার্থ-বিজ্ঞানী । 
তাপগতি বিদ্যার দ্বিতীয় সূত্র (Second 
law of Thermo dynamics) ও 
গ্র্যাসেদের গতীয় তত্ত্ব ( kinetic 
‘theory of 845e5 ) সম্বন্ধে তাঁহার 
গবেষণা মোৌলিক। ৷ ম্যাক্সওয়েলের 
সাঁহত যঢগ্ম ভাবে তিনি শেষোক্ত তত্বের 
প্রতিষ্ঠাতা বলিলেও অত্যান্ত হয় না। 
গ্যাস বক কে আভোগাদ্রোর 
সংখ্যা দ্বারা ভাগ কারলে যে সংখ্যা 
পাওয়া যায় তাহা পাঁরসাংখ্যনীয় বল 
‘বিদ্যার ( Statistical mechanics ) 
একটি মূল ধুবক। ইহা তাঁহার সম্মানে 
বোলৎসমান ধ্রবক নামে পাঁরচিত। 
উহার পারমাণ = ১৩৮১ % ১০-১৬ 
অ্গ“ প্রত শ্রী প্রাতি অণু । 


acid 


বৈজ্ঞানিক আভধান 


বোলোঁসিটার bolometer [ পদার্থ- 


ভন্ন অংশে বিকাঁরণের তীব্রতা পাঁর- 
মাপক যন্ত্রকে বর্ণালী বোলোমিটার 
বলে। 
বোহর Bohr, Niels (১৮৮৫-১৯৬২) 

'দিনেমার পদার্থবিজ্ঞানী । কোপেন- 
হাগেনে জন্ম, সেখানে শিক্ষা সমাপ- 
নান্তে কেম্ব্িজে সার জে. জে. টমসনের 
কাছে গবেষণা কারতে যান। পরে, 
ম্যাঞ্চে্টারে রাদারফোর্ডের সহিত 
যোগ দেন। ১৯১৬ সালে কোপেন- 
হাগেন বিশ্বাবদ্যালয়ে তত্বীয় পদার্থ 
বিদ্যার অধ্যাপক হন। বর্তমান 
পারমাণাঁবক সংযাতি বিজ্ঞানের অন্য- 
তম জনক। কোয়ান্টাম : তত্বকে 
পারমাণবিক সংগঠনের ক্ষেত্রে প্রয়োগ 
করিয়া হাইড্রোজেনের বণণলীর উজ্জল 
রেখাগর্নীলর সম্পূর্ণ ব্যাখ্যা দিয়া 
১৯২২ সালে নোবেল পুরস্কার পান । 
বোহ্‌র Bobr. A, (১৯২২ ) 

ডেনমাক রাজ্যের কোপেনহাগেনে 
জন্ম ও শিক্ষা । তিনি উপরোক্ত নীলস্‌ 
বোহরের পত্র । পারমাণাধক নিউীক্ি- 
য়াসের গঠন ও ক্রিয়া পদ্ধাত সম্বন্ধে 
পিতার গবেষণা আরও অগ্রসর করার 
জন্য ১৯৭৫ সালে পদার্থ বিদ্যায় 
নোবেল পুরস্কার পান । 
্রগাঁল Broglie, Louis Victor De 
(১৮৯২-) 

ফরাসী পদার্থবিজ্ঞানী । জড়" 
কণার মধ্যে তরঙ্গ ধর্ম আবিক্কার কাঁরয়া 


বৈজ্ঞানিক অভিধান ৩৮৬ 


১৯২৯ সালে নোবেল পুরস্কার পান। 
তাঁহার গবেষণা সম্পূর্ণ তত্ত্বীয়, কাজেই 
সহজ কথায় বোঝানো শন্ততবে বর্তমান 
যুগে ভৌত ব্যাপার সম্বন্ধে চিন্তা 
করিতে হইলে যে শাচ্তের উপর বেশী 
নিভ'র করিতে হয় সেই তরঙ্গ বলবিদ্যার 
( wave mechanics) তিনি অন্য- 
তম জনক। 1 
কনকাই bronchi রোম শাখা ভমলী 
(শারীর-বৃত্ত ) 

*বাসনালী (windpipe ) বক্ষ- 
গহররে প্রবেশ করিয়া দুই শাখায় 
বিভন্ত হইয়া বহ; শাখাপ্রশাখায় সক্ষ্য 
নলে পাঁরণত হইয়া দুই দিকের ফুসফুসে 
যায়। *বাসনালীর এই সকল সঙ্গম 
প্রশাখাগালকে ক্লোম শাখা বলে। 
ঠাণ্ডা লাগিয়া এই নলগনুলি শ্লেম্মায় 
ভতি হইলে যে রোগ হয় তাহাকে ক্লোম 
শাখা প্রদাহ ( Bronchitis ) বলে। 
এই রোগ পুরাতন হইয়া গেলে অনেক 
সময় সংক্ষানলগদুলি প্রসারিত হইয়া 
থাকিলে ব্রঙ্ক-একটেসিস ( Bronchi- 
5০18815 ) রোগের উৎপাত্ত হয় । 
ন্টসরাস Brontosaurus ( প্রতন- 
প্রাণিবিদ্যা) 


পৃথিবীর শৈশবের অতিকায় প্রাণী 
বিশেষ । ইহারা নিরামিষাশী ছিল। 
ইহাদের বহু জীবাশ্ম নানা স্থানে 
পাওয়া যায় । তাহা হইতে অনুমান 
হয় যে ইহারা দৈর্ঘে প্রায় সত্তর ফুট 
এবং ওজনে ত্রিশ টন ছিল । 
্ঙ্চারী  Brahmachari, | Upen- 
dranath (১০৭৫-১৯৪৬) 

ভারতীয় চিকিৎসক ৷ জামালপুরে 
জন্ম, হুগলী ও কলিকাতায় শিক্ষা ৷ 
তিনি একাধারে রসায়ন শাস্বে ও 
চাকৎসা শাচ্তে বিশ্ববিদ্যালয়ের 
সব্বেচ্চি পরাক্ষা লব্ধ উপাধি পান। 
চিকিৎসা শাস্ত্রে গবেষণা লব্ধ সব্বে্চি 
উপাধিও অর্জন করেন৷ তান কালাজৰর 
রোগে বিশেষজ্ঞ ছিলেন ও এ রোগের 
চিকিৎসার জন্য ইউরিয়া স্টিবামিন 
(urea stibamine) নামক ওষধ 
আবিষ্কার করিয়া জগাদ্বখ্যাত হন । 
ন্ত্যা'কাপফালিক brachycephalic 
ভু হিং (নৃতত্ব ) 

মন:ষ্য করোটির (90811) দৈর্ঘ্য "ও 
প্রন্থের অনুপাত কাঁরয়া নৃতত্বাবদগণ 
মনুষাজাতির শ্রেণীবিভাগ করেন। এই 
অনুপাত অন্ততঃ চার-পণ্মাংশ হইলে 
সেই মানূষ এই শ্রেণীর মধ্যে পড়ে । 
্র্যাগ Bragg, Sir William Henry 
(১৮৬২-১৯৪২ ) 

ইংরাজ পদার্থ-বিজ্ঞানী । কাম্বার- 
ল্যান্ডের উইগটনে জন্ম, ম্যানদ্বীপে ও 
ও কেম্বিজে শিক্ষা । অধ্যাপনার কাজ 
করেন, পরে লীড্‌সে ও লন্ডনে 
অধ্যাপনা কারবার পর ১৯৩৩ সালে 


৩৮৬ 


রয়্যাল ইন্সৃটিটিউশনে ফুলারিয়ান 
অধ্যাপক ও তন্রত্য গবেষণাগারের 
সঞ্চালক হন। এক্স রাশমকে কেলাস 
দ্বারা বিচ্ছযারত করিয়া যে বর্ণালী 
গাওয়া যায় তাহার পরাক্ষা করিয়া 
কেলাসের মধ্যে পরমাণুদের বিন্যাস 
নিধরিণ করা তাঁহার স্মরণীয় কীর্ত। 
ইহাতে কঠিন পদার্থের আভ্যন্তরীণ 
গারমাণাঁবক 'বন্যাসের বহু সমস্যার 
'সমাধান হয় এবং ইহা এখন কেলাস 
বিজ্ঞানের মামূলী . পরীক্ষায় 
দাঁড়াইয়াছে। এই প্রণালীর উন্নত 
ব্যবহারের জন্য তাঁহার সহযোগী 
তাঁহার পুত্র উইলিয়াম লরেন্সের সহিত 
যুগ্ম ভাবে ১৯১৫ সালে নোবেল 
পুরস্কার লাভ করেন। 
ন্াইটের রোগ Bright's disease 
(চাকৎসাশীবদ্যা ) 
৷ .বৃক্ধের রোগ বিশেষ। ইহাতে 
প্রস্রাবের সঙ্গে আযালাবউামন পাওয়া 
যায়, হাত পা ফোলে এবং আনুষাঙ্গিক 
অন্যান্য লক্ষণও থাকে । বৈজ্ঞানিক 
নাম নেফ্ুাসস ( Nephrosis ) 
ঘাউন Braun, Karl Ferdinand 
(১৮৫০-১৯১৮ ) 

জাম পদার্থাবদ ৷ বেতারবার্তা 
প্রেরণ ব্যাপারে উন্নত প্রণালী উদ্ভাবনের 
জন্য মার্কানর সহিত যুগ্মভাবে ১৯০৯ 
‘সালে নোবেল পুরস্কার পান। 
শ্লাউনিয়ান মুভমেপ্ট Brownian 
Movement ক্লাউনীয় . সঞ্চরণ 
আর্তলীন বালি ( পদার্থবিদ্যা.) 
২২ আঁত সুক্ষ বদ্তুকণকা জল বা 
অন্য তরল. পদার্থে হুড়াইয়া দিলে, যাঁদ 


বৈজ্ঞানিক আঁভধান 


উহারা দ্ববীভূত না হয়, তবে. অণ.বীক্ষণ 
যোগে দেখিলে দেখা যায় যে তাহারা 
নিয়ত এলোমেলো ভাবে নাঁড়তেছে । 
ব্রিটিশ উদ্ভিদবিজ্ঞানী রবার্ট ব্রাউন 
১৮২৭ সালে ইহা প্রথম লক্ষ্য করেন 
বলিয়া তাঁহার সম্মানার্থে ইহা ব্রাউ- 
নিয়ান সণ্রণ নামে পাঁরচিত। পরে 
কোলোয়েড দ্রবেও এই ব্যাপার লক্ষ্য 
করা যায় দ্রুবের ভিতরে দ্রাব্যের কণাগনুলি 
সম্বন্ধে এবং ইহার সম্ভাব্য ব্যাখ্যাও 
বোঝা যায়। উহার মর্ম এই যে 
কাণিকাগহল তরল পদার্থের অণ্গনুলির 
ধাক্কায় এইরূপ ভাবে ইতন্ভতঃ সায়া 
যাইতেছে । এই কল্পনার 'ভাঁত্ততে 
আইনস্টাইন গাণিতিক বিশ্লেষণ 
করিয়া দেখান যে এই সপ্ঘরণ দ্রাবকের 
অণুদের আয়তনের উপর নির্ভর করে। 
ফরাসী পদার্থাবদ জশ্যা পেরণ্যা 
পরীক্ষামূলক ভাবে উপয্স্ত উপাত্ত 
(Data) সংগ্রহ কারয়া আইনস্‌টাইনের 
সূত্রের সাহায্যে আভোগাদ্রোর সংখ্যা 
গণনা করিয়া যে সংখ্যা পান তাহা 
অন্য প্রণালী দ্বারা গণিত সংখ্যার 
সহিত হুবহু মিলিয়া যায়। ইহার 
দ্বারা তরল পদার্থের গতীয় তত্ব 
( Kinetic Theory ) অণুদের যে 
চিত্র কল্পনা করা হয় তাহাও সঠিক 
ভাবে মিলিয়া যায় । ইহার জন্য পের'্যা 
১৯২৬ সালে নোবেল পুরস্কার পান । 
পরে লক্ষ্য করিয়া দেখা যায় যে কণিকার 
আয়তন ৩-৪ ॥ এর বেশী হইলে এই 
সপ্ঘরণ আর লক্ষ্য করা যায় না। 
ন্রায়োজোয়া 8:59208 (প্রাণ-বিদ্যা ) 
সমন্দ্রুর - কষপ্রাণীর.. পর্ব 


বৈজ্ঞানিক অভিধান 


(phylum) বিশেষ | ইহারা 
অভিব্যান্তর পর্যায়ে শামুক শ্ঢুন্তর 
অপেক্ষাও সরলতর। জনকের গায়ে 
অঞ্কারত হওয়া ইহাদের প্রজনন 
পদ্ধতি । ইহাদের অপর নাম পাঁলজোয়া 
এবং ইহাদের দুই পর্বে শ্রেণীবিভাগ 
করা হয়। 
ব্ায়োফাইটা Bryophyta (উদ্ভিদ- 
বিদ্যা) 

নালিকা বিহীন উদ্ভিদ্‌দের দ্বিতীয় 
মহাবিভাগ ।  আভিব্যন্তি পর্যায়ে 
আলাজ, - ফাংগাসদের অপেক্ষা 
জাঁটলতর কিন্তু ফার্ণ বা বাঁজী 
গাদপদের অপেক্ষা সরলতর ৷ সণ্যাত- 
স'যাতে জায়গায় চাপ বাঁধিয়া জন্মাইতে 
দেখা যায়, উহারা মস (21085) নামে 
গাঁরচিত এবং এই শ্রেণীর একটি 
দৃষ্টান্ত । কয়েকটি ব্রায়োফাইটা জলেও 
জন্মায়। 
স্াহে Brahe, Tycho (১6৫৪৬-১৬০১) 
দিনে মার জ্যোতি বিদ। 
নভোমণ্ডলের জ্যোতিত্কদের গতিবিধি 
সঠিক নিরূপণ উদ্দেশ্যে যন্ত্রপাতি 
নিমণি করার জন্য বিখ্যাত। নিজ 
উদ্ভাবিত যন্ দ্বারা গ্রহদের বিশেষ 
কাঁরয়া মঙ্গল গ্রহের অবস্থান সম্বন্ধে যে 
সব পর্যবেক্ষণ করেন তাহারই ভিত্তিতে 
কেপলার তাঁহার বিখ্যাত সমত্রগ;লি 
আবঙ্কার কাঁরতে সমর্থ হন ব্লাহেই 
প্রথম লক্ষ্য করেন যে এখনও নূতন 
তারকা জন্মলাভ কাঁরতেছে। নূতন 
তারকা সম্বন্ধে পাশ্চাত্তয জ্যোতিষে যে 
নামাট বসানো হয় “ব০%৪” ইহা 
তানই প্রথম ব্যবহার করেন। 


৩৮৪ 


'ব্রিজম্যান Perey. 
Williams ( ৮৮২-১৯৬১). 
আমেরিকান _ পদার্থ-বিজ্ঞানী ।, 
চাপ প্রয়োগের ব্যবস্থার উন্নতি করিয়া 
তান প্রায় দশ লক্ষ বায়ুমণ্ডলের চাপ; 
প্রস্তুত করিতে সক্ষম 'হন। তিনি, 
দেখান যে ইহাতে বদ্তুসমনুহের 
অভ্যন্তরে স্থায়ী পরিবর্তন আনা যায় ।. 
সাধারণত হলদে ফসফরাস বিদন্যতের 
অপাঁরবাহণ কিন্তু ব্রিজম্যান চাপ: দিয়া 
এক কৃষ্ণবৰ্ণ ফসফরাস প্রস্তুত করেন 
যাহা বিদ্যৎ-পাঁরবাহী। সাধারণ ররফ 
জলের অপেক্ষা হালকা, কিন্তু তিনি 
চাপ দিয়া বরফের এমন রূপান্তর প্রস্তুত 
করেন যাহা জলের অপেক্ষা ভারী তো 
বটেই, উপরন্তু তাহাদের গলনাঙ্ক ০? 
সের অনেক উপরে । তাঁহার নামত 
সাত নম্বরের বরফ (1০০ 1)) জলের 
স্ফুটনাঙ্কেরও উপর কঠিন অবস্থায় 
থাকে । তাঁহারই প্রদর্শিত পথে 
১৯৫৫ সালে জেনারেল ইলেক্‌ট্রক 
কোম্পানীর বীক্ষণাগারে :গ্রাফাইটকে 
হাঁরকে পাঁরণত করা সম্ভব হয়। 
ব্রিজম্যান ১৯৪৬ সালে নোবেল 
পুরস্কার পান। 
সন Brucine ( রসায়ন-বিদ্যা ) 
নাক্‌স ভাঁমকা ও অনুরুপ উদ্ভিদ 
হইতে নিৎ্কাশিত উপক্ষার বিশেষ । 
প্রজ্ম আকারের বর্ণ হীন কেলাস। 
গলনাগক ১০৫০ সে, জলে অন্রাব্য । 
সংকেত, ০531395091৪. নাক্‌স- 
ভাঁমকা জাত অন্য উপক্ষার '্ট্রকীননের 
সত ইহার প্রভেদ এই যে নাইীট্রিক 


Bridgman, 


-আযাসিডের যোগে গাঢ় লাল রঙ হয় । 


৩৮৮ 


ইহা দিষ বটে তবে স্ট্রিকাননের মত 
অত তীব্র নয়৷ 
অুসাইট Brucite ( ভূঁবদ্যা ) 

সাদা, ছাই বা সবুজ রঙের খাঁনজ 
বিশেষ ।: কাঠিন্য ২'৩, আপেক্ষিক 
গুরুত্ব : ২৪, প্রধান উপাদান 
ম্যাগনেসিয়াম হাইড্রল্সাইড Mg(OH): 
ব্রসেল্স সপ্রাউটস Brussels sprouts 
( উদ্ভিদ-বিদ্যা ) 
বাঁধাকপি জাতীয় এক প্রকার 
সবজী । সাধারণতঃ ইউরোপে হয়। 
ইহার কাণ্ডের উপর বাঁধাকাঁপর 
আকারের একাধিক মাথা হয়। 
অজ 77019০ থে'তলান নুতলা 
(চাকৎসা-বিদ্যা ) 

হঠাৎ কোন জঙ্গ-প্রত্যঙ্গে আঘাত 
লাগিলে সেখানকার চামড়া ফাটিয়া 
যাঁদ রন্ত' না বাঁহর হয় অথচ আঘাত- 
প্রাপ্ত চ্থান ফুলিয়া কালাশরা পড়ে, 
তাহা হইলে এঁ স্থান থে*তলাইয়া 
গিয়াছে এই বলা হয়। চিকিৎসকগণ 
ইহাকে কন্‌টিউসান ( Contusion ) 


MOVEMENT AREA 


(SMELL AREA) 


FONS VAROLI 


বৈজ্ঞানিক অভিধান 


বলেন ৷ শৈত্য প্রয়োগে ইহার উপশম 
হয়। 
ব্রেন brain মান্তন্ক [বাঃ ও হিঃ] 
(শারীরবৃত্ত) 

মন্ভিৎক আসলে সুবদদনাকাণ্ডের 
(Spinal Cord) পুরোভাগ । 
ইহা বারোটি (91811) গহ্বরে 
অবাচ্থিত। আকার ও জীবন ক্রিয়ার 
জাঁটলতায় সঙ্গে সঙ্গে প্রাণী দেহে ইহার 
ঘন পরিমাণ বাড়ে। মাছেদের ক্ষেন্রে 
সুষুদ্নাকাণ্ডের আয়তনের সঙ্গে মান্ভিত্কের 
আয়তনের তুলনা লাঠির ডগার সামান্য 
মোটা মাথার ন্যায় । আবার সবোন্নিত 
প্রাণী মানুষের ক্ষেত্রে ইহা দুইটি 
গোলার্ধে বিভন্ত হইয়া সমস্ত করোটি 
জুড়িয়া থাকে । এই দুই গ্োলার্ধ 
মীন্ভচ্কের কাণ্ডকে ঢাকিয়া আছে । 
ইহার নীচের অংশ করোঁটির নীচের 
ছিদ্র দিয়া সুষন্নাকাণ্ডের সহিত মালিত 
হইয়াছে । এ অংশকে মেডুলা বা 
সুষ,দ্না শীর্ষবলে (Medulla Oblon- 
৪৭৫৭ )। উহার ঠিক উপরে আবার 


CONVOLUTIONS 
VISUAL 
CENTRE 


CEREBELLUM 
MEDULLA 
OBLONGATA 


ব্রেনের রেখাচিত্র । 


বৈজ্ঞানিক অভিধান ৩৮৯. 


দুইটি চ্যাপটা গোলার্ধ আছে তাহাকে 
লঘু মান্ভিৎক ( Cerebellum ) বলে। 
বড় গোলার্ধগীলকে গুরু মান্ভিত্ক 
( Cerebrum ) বলে মান্তঙ্কের গুরু 
গোলার্ধের উপরের  খোসাতেই 
(00705% ) হীন্দ্রয়-বাহিত বাহর্জগতের 
জ্ঞানের ছাপ পড়ে ও তদন,যায়ী কাজ- 
কর্মের প্রেরণা আসে। সুষুদ্নাশীর্ষে 
হৃদ্‌যন্তের স্পন্দন ও শবাসপ্রশ্বাস 
গ্রহণের মত স্বয়ংক্রিয় কার্ধগ্ীল নিয়- 
ল্লণের ব্যবস্থা আছে । আর লঘ মন্তিৎ্ক 
দিয়া পেশীসমুহের জটিল ক্রিয়াগঃুলি 
নিয়ান্্িত হয় । 
কনো এজ bronze age ৰোধ যুগ, 
লাজ ঘা (নৃতত্ব ) 

পঢরাতত্বে প্রাগৈতিহাসিক কালের 
চারভাগের অন্যতম | আনুমানিক কাল 
খ্রীষ্ট পূর্ব ৩০০০ হইতে ১০০০ 
পর্যন্ত । এই সময়কার মান: অস্ব্রশদ্দ 
ও যন্ত্রপাতি তামা ও টিনের সংকর ধাতু 
ব্রোঞ্জ দ্বারা নিমণি করিত । সেকালে 
পশুপালন ও চক্রষান-ব্যবহার মানব- 
সভ্যতার অঙ্গ হইয়াছে । 
ক্ো?সন bromine (রসায়নবিদ্যা ) 

অধাতব মৌল ৷ চিহ্ন Bঃ. প্রমাণ, 
অগক ৩৫, পরমাণু ভার ৭৯৯২ 
গলনাগ্ক--৭৩" সে, স্ফুটনাঙ্ক ৫৮৮? 
আপেক্ষিক গুরুত্ব ৩"১৮৮। তরল 
অবস্থায় গভীর. লাল, বাম্পাবন্থায় 
লাল । ইহা অত্যন্ত তীব্র গন্ধযন্ত ও 
নাক মুখের বিল্লীকে আক্রমণ করে। 
তরল ব্রোমিন গান্চমে“লাগিলে পড়ুয়া 
ফোদ্কা হয়। রাসায়ানক ধর্মে ইহা 
ক্লোরিন ও আয়োডিনের সমগোত্রীয় ও 


উহাদের মাঝামাঝি। ইহার ধাতব 
যৌগগুলি প্রশমক হিসাবে ও ঘুমের 
ওষধ হিসাবে বহু প্রচলিত । 
র্যাক বাঁড black body কৃষ্ণ বস্তু 
[ বাংলা ও হিন্দী ] (পদার্থ-বিদ্যা) 
এক রকম কঞ্পিত বস্তু যাহা 
আপাতত সকল প্রকার বিকীর্ণ রমকে 
শোষণ করিতে পারে, কিছুই প্রাতফালিত 
হইতে দেয় না। কোনরূপ আলোক- 
রশ্মি যে বস্তু হইতে প্রাতফালিত হয় না 
তাহা স্বতঃই কালো দেখায় বলিয়া, 
কাঁল্পত ব্তুটির এই নাম । একাঁট 
সম্পূর্ণ বন্ধ বাক্সের ভিতরকার তল" 
গুলিকে কালো রং করিয়া এবং 
একাঁদকে সুক্ষ] ছিদ্র রাখিয়া পদার্থ” 
বিজ্ঞানীরা কাঁজপিত বস্তুর. নিকটতম 
নমুনা নিমা্ণ করিয়া পরীক্ষা-নিরীক্ষা 
করেন । আসলে এরূপ কোন বস্তু নাই। 
ব্যাকেট Blackett, Patrick 
Maynard Stuart ( ১৮৯৭-১৯৭৪ ) 
ইংরাজ পদার্থ-বিজ্ঞানী ৷ রাদার- 
ফোর্ডের সাঁহত সহযোগিতায় বস্তু" 
কণিকা লইয়া গবেষণা করেন। 
রাদারফোর্ড উইলসনের মেঘপ্রকোন্ঠের 
মারফৎ দেখেন যে তেজস্বিয় পদার্থ 
হইতে নির্গত আলফা কাঁণকা হঠাৎ 
ধাক্কা খাইয়া এক দিকে চালয়া যায়, 
সেখানটা দ্বিশুলের মাথার মত 
দেখায় । উহার একটি প্রোটন, অপরটি 
নাইট্রোজেন নিউক্লিয়স। কিন্তু আলফা 
রশ্মাট গেল কোথায় ইহার মীমাংসা 
কাঁরতে র্ল্যাকেট প্রায় বিশ হাজার ফটো 
সংগ্রহ করিয়া এইরূপ আটা: সংঘর্ষের 
লক্ষণ পান ও স্থির করেন যে আলফা 


৩৯০. 


রশ্মিটি নাইট্রোজেন নিউক্লিয়স দ্বারা 
শোষিত হইয়া একটি প্রোটন রূপে 
নির্গত হইতেছে । এই অধ্যবসায় ও 
পারশ্রমসাধ্য গবেষণার জন্য ১৯৪৪ 
সালে তান নোবেল: পুরস্কার লাভ 
করেন। 

রাডার 7018৫৫6 বান্তি [বাংলা ও 
হিন্দী] (শারীরবৃত্ত) 

' মনৃষ্য ও অন্যান্য উচ্চ শ্রেণীর 
প্রাণীদের শ্রোণীচক্রের ( pelvis ) 
মধ্যে অবস্থিত পেশী গঠিত স্থিতিদ্থাপক 
পান । বৃক (Kidney) হইতে 
নিঃসৃত মাত্র এই পারে জমা হয়। এবং 
স্বেচ্ছা নিয়ন্তিত নালা দিয়ে শরীরের 
বাহিরে নিক্কান্ত হয় । 
রাইট blight আঁযালাহী 
বিদ্যা) 

৷ উদ্ভিদ সমূহের রোগের সামান্য 
( general )... নাম। সময়, সময় 
সংক্কামক মড়কের আকার ধারণ করে। 
রাড প্রেসার blood pressure 
হন্জ লা ( চিকিৎসা-বিদ্যা ) 

_ ধমনীর মধ্যে রন্তম্রোতের যে চাপ 
সৃষ্টি হয়। কিন্তু ইহা কোন কোন 
কারণে নৈসা্গ'ক মানা ছাড়াইলে উহা 
রোগ বলিয়া গণ্য করা হয়। বর্তমান 
যুগে এই রোগের প্রাদ[ভবি বাড়িয়াছে। 
রিজাড' 11152. {হমবঞ্জা (বাংলা 
ও হিন্দী) (আবহবিদ্যা ) 

সুক্ষ! তুষারপাত সমেত প্রচণ্ড ঝড়। 
ইহা যখন চলে তখন বেশী দূর নজর 
চলে না. এবং সুক্ষ - তুষারকণায় 


( উদ্ভিদ" 


বৈজ্ঞানিক অভিধান 


নিশ্বাস বন্ধ হইয়া যাওয়ার আশঙকা 
থাকে। 


{রাঁচং পাউডার bleaching powder 
{িরঞ্জক চূর্ণ (বাংলা ও হিন্দী) 
(রসায়নবিদ্যা ) 

ভিজা চুনের উপর দিয়া ক্লোরিন 
গ্যাস প্রবাহিত করিতে থাকিলে যে 
পদার্থ প্রস্তুত হয়। ইহা হইতে 
বিয়োজনের ফলে ক্লোরিন গ্যাস পাওয়া 
যায়। এই জন্য কাগজ ও বন্ত্র শিল্পে 
বিরঞ্জক রুপে বহু ব্যবহ্ৃত। পয়ঃ- 
প্রণালীর দগ্ধ. বিনাশের কাজেও 
ব্যবহৃত হয়। 
রদ বোঁব blue baby ( চাকংসা- 


দুবীভূত হয় না, সেই জন্য উহাদের 
শরীর নীল দেখায় । মাত্র অস্ব্রোপচার 
দ্বারাই এই রোগ দুর হয়। 
র্‌ ভিষ্রিয়ল blue vitriol তু'তে 
নবিঘা ( রসায়ন-বিদ্যা ) 

কপার সালফেট (০8904570) 
নামক. অজৈব রাসায়নিক. যৌগের 
ব্যবসায়িক. নাম । ময়দার লেই 
তৈয়ারীতে,কাপড় ছাপার ও বৈদদ্যাতক 
মৌল সেল নিমাঁণে বহু ব্যবহৃত ৷ ইহা 
তপ্ত করিলে সাদা গ:'ড়ায় পরিণত হয় 
আবার জল সংস্পর্শে আসলেই নীল 
হয়, এই জন্য ইহার নিরুদক সাদা 
গ$ড়া জলের অবস্থিত পরাক্ষার উত্তম 
'বাক্রয়ক। 


বৈজ্ঞানিক অভিধান 


, ভ 

ভটনাগর Bhatnagar, Shanti- 
swarup ( ৯৫-১৯৫৫ ) 

পাঞ্জাবের শাপ্‌ুর জেলার এক গ্রামে 
জন্ম। লাহোরে শিক্ষা । ১৯২১ 
সালে লণ্ডন বিশ্ববিদ্যালয় হইতে 
ডক্টরেট উপাধি পান৷ কোলয়েড 
রসায়নের উপর গবেষণা দ্বারা এই 
উপাধি লাভ করেন৷ - পরে তান 
চৌদ্বক রসায়ন সম্বন্ধে গবেষণা-কারয়া 
খ্যাত হন এবং এ সম্বন্ধে একখানি 
প্রামাণিক প্তক রচনা  করেন। 
১৯২১-১৯২৪ সালে তান বারানসী 
'হন্দ; বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও 
পরে ১৯২৪-১৯৪০ সাল পর্যন্ত তান 
লাহোর বি*বাবদ্যালয়ের ভৌত রসায়নের 
অধ্যাপক ছিলেন । পরে ‘তান বৈজ্ঞানিক 
গবেষণার প্রশাসানক: ব্যবস্থায় লিগ 
থাকিয়া ভারতে বৈজ্ঞানিক গবেষণা- 
গারগণীল সাপ্রাতাষ্ঠত করেন। বৈজ্ঞানিক 
গবেষণা ছাড়া তান সাহিত্যেও উৎসাহী 
{ছলেন। উদর্টতে কবিতা ও একখানি 
নাটকও রচনা করেন। 
ভলকানো আগ্নয়াঁগাঁর 
জনবা্তাঘুজী ( ভূঁবদ্যা ) 
‘যে রন্প্র দিয়া ভূত্বকের তলা হইতে 
গলিত "শলা, ছাই ও গাঁলত শিলার 
সাঁহত জলীয় বালপ ও গ্যাস বাহির 
হইয়া আসে । সাধারণতঃ ইহা মাথা- 
কাটা শঙ্কু আকারের পর্ব'তশ্‌ঙ্গ হয়, 
শঙ্কুর মাথাটা যেখানে কাটা, সেখানে 
আন্দেয়াগারর মুখ (০৮৭e£ ) । মুখ- 
নিঃসৃত শিলা ও ছাই জামিয়া এরূপ 
আকার হয়৷ আগ্নেয়াগরি জীবন্ত 


* 
volcano 


৩৯১ 


( Active ), সন্ত (Dormant ) 3 
মৃত ( Extinct ) তিন প্রকারের হইতে 
পারে৷ এঁতিহাসিক সময়ে যে আগ্নেয়- 
গার "হইতে নিরবাচ্ছন্ন বা. সামান্য 
'বাচ্ছন্নভাবে অল্পবিস্তর অগ্নদ্যৎপাত 
ঘটিয়া আসিতেছে তাহাদের জীবিত 
আপ্েয়াার_ বলে৷  ইতালাঁতে 
ভস্মাভয়াস ও সিসিলি দ্বীপের এটনা 
ইহার প্রকৃষ্ট উদাহরণ যাহা হইতে 
এীতহাসিক কালে কোন অগ্নদ্যৎপাত 
হয় নাই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, 
অর্থাৎ রন্ত্র একেবারে : ব্াাঁজয়া যায় 
নাই তাহাকে সপ্ত আগ্নেয়াগার বলে, 
জাপানের.ফুঁজয়ামা ইহার উদাহরণ ৷ 
যে সকল আগ্নেয়াগার বহু প্রাচীনকাল 
হইতে উৎপাতে বিরত আছে এবং 
উৎপাতের কোন লক্ষণ দেখায় না, 
তাহাদের মৃত আগ্নেয়াগার বলে। 
বেলচিন্তানের কোঁহ সুলতান ইহার 
উদাহরণ ৷ সর্বাপেক্ষা উচ্চ জীবন্ত 
আপ্নেয়াগার হওয়াই দ্বাপে মনা লোয়া 
(Mauna loa), ইহা সমদুদ্রপচ্ঠ 
হইতে প্রায় ১৪ হাজার ফুট উচু এবং 
সমুদ্রের তলদেশ হইতে গণনা কাঁরলে 
প্রায় ৩০ হাজার ফুট উ“চু। 
ভাঁলউমোদ্টিক আ্যানালাগস. volume- 
tric Analysis আয়তন রশ্লেষণ, 
জামবন দিনীঞ। নিহউন্ব. (রসায়ন- 
বিদ্যা) 

দ্রবীভূত রাসায়ানক যৌগকে প্রমাণ 
তীররতার (standard strength ) 
{বকারকের সাঁহত টাইীট্রেট কারয়া দ্ববে 
যৌগের পারমাণ নির্ধারণ করার 
পদ্ধাত। ওঁ পাঁরমাণ দ্রব্যের আয়তন 


৩১৯২ বৈজ্ঞানিক অভিধান 


অনুপাতে প্রকাশ করা হয় বলিয়া এই 
আখ্যা । সাধারণতঃ ইহাতে কোন 
সূচক (Indicator ) এর সাহায্য 
লওয়া হয়। দুই বা ততোধিক গ্যাসীয় 
উপাদান দ্বারা নির্মিত বস্তুর রাসায়ানক 
বিশ্লেষণ দ্বারা এ উপাদানগযুলির 
আয়তন নির্ধারণ করাকেও এই আখ্যা 
দেওয়া হয়। 

ভ্যাকাঁসনেশান vaccination টিকা 
(বাঃ ও হি) (চিকিৎসাশীবদ্যা ) 
".রোগবাঁজাণন হইতে আত্মরক্ষার 
জন্য শরীরে এ রোগের বাঁজ সামান্য 
পারমাণে ৰা রোগের প্রাতিবিষ ( Anti 
toxin) সূচীবিদ্ধ: কারয়া প্রবেশ 
করানো । কোন কোন ব্যাক্‌টরিয়া 
দেহকলাকে বিনষ্ট কারয়া রোগীর 
মৃত্যুর কারণ হয়, আবার কোন কোন 
ব্যাক্‌:টিরিয়া দেহে বিষ (7081) 
ছাড়িয়া রোগীর বিপদ ঘটায় ৷ রোগ- 
বীজ কোন প্রাণীদেহে প্রবেশ করিলে 
উহার দেহে নৈসার্গক : ভাবে 
উহার বিরুদ্ধে : প্রাতিবিষ (Anti- 
toxin ) তৈয়ারী হয়। এ প্রাতীবষ 
'প্রাণীদেহ হইতে সংগ্রহ করিয়া সামান্য 
মান্তায় সুস্থ প্রাণীর গায়ে প্রবেশ 
করাইলে এ রোগ হইতে শেষোস্ত 
প্রাণীর অনাক্লম্যতা (Immunity ) 
'আসে। বসন্ত, কলেরা, ডিপাঁথারয়া, 
ধনুটগকার প্রভৃতি রোগের : এইরূপ 
প্রচলিত। আদিতে গোসবন্ত হইতে 
বসন্তের টিকা সংগৃহীত হইত বলিয়া 
ইহার এই নাম (%৪০০০৩-গো- 
সম্বন্ধীয়) 8:১৯, | 


ভ্যাকুয়াম ॥৪০u৷৷॥ শুন্য হৃন্সক্ 
(পদার্থ-বিদ্যা ) 

জড় পদার্থ হীন স্থান । সাধারণতঃ 
বায়ু সর্বত্র বিরাজমান, কাজেই কোন 
স্থানকে শুন্য কারতে হইলে পাম্প 
করিয়া যতটুকু সম্ভব বায়ু নিচ্কাশিত 
করা হয়, পরে যেটুকু অবশিষ্ট থাকে 
সেটুকুকে কোন রাসায়নিক যৌগ দ্বারা 
শোষণ করিয়া লওয়া হয়। রেডিও 
ভাল্ভ প্রচ্তুতের জন্য যে নল ব্যবহৃত 
হয় তাহাকে শুন্য নল ( Vacuum 
Tube ) বলে। ব্যারোমিটারের পারদ 
ভ্তচ্ভের উপরে যে স্থান সেখানে আঁত 
সামান্য পারদ বাধ্প ছাড়া আর কিছু 
থাকে না বলিয়া উহাকে টারিচোলর 
শুন্য (Toricelli’s Vacuum ) 
বলে। 
ভ্যাকুয়োল V৪০u০le হযালী' (জীব- 
বিদ্যা) 

জীবকোষের (Living cell) 
প্রোটোস্লাস্মের মধ্যে মধ্যে যে ফাঁপা 
জায়গা থাকে। উহারা তরল পদার্থ 
বা গ্যাস দ্বারা পূর্ণ হয়। 
ভ্যাজাইনা ৮88119 ঘোঁন [বাংলা ও 
হিন্দী ] (শারার স্থানবিদ্যা ) 

স্তী প্রাণীর জননোন্দ্িয়ে নির্গমন 
পথের প্রান্ত, ভগ (৮1৫) হইতে 
জরায়; গ্রীবা পর্যন্ত বিস্তৃত পেশী 
গঠিত স্থিতিস্থাপক নল ৷ নারার ক্ষেত্রে 
ইহা প্রায় তিন, সাড়ে তিন ই লম্বা 
হয়৷ জীব-বিদ্যায় অন্যান্য নলাকার 
আবরক কলা ( covering tissue )- 
কে এই নামে নির্দেশ করা হয়, যেমন 
গাছের কাণ্ডের পন্নাবরণ ৷ 


বৈজ্ঞানিক অভিধান ৩৯৩ 


ভ্যান আযলেন। Van Allen 
James A (১৯১৪- ) 
আমোরকান পদার্থ-বিজ্ঞানী ৷ ইনি 
বায়ুমণ্ডলের উচ্চন্তরের ভৌত : ধর্ম 
পরীক্ষা করিয়া দুইটি বিকাঁরক ষ্তর 
( Radiation . belt)  আবিচ্কার 
করেন। ইহারা তাঁহার নামে খ্যাত। 
ইহাদের নিম্নভ্তরটি ভূপ্ম্ঠ হইতে প্রায় 
২ হাজার মাইল উপরে এবং অত্যন্ত 
তেজক্লিয় কণা পুর্ণ । উহার উপরের 
ভ্তরাটর বিকীরণ অপেক্ষাকৃত দুর্বল ৷ 
ভ্যান ডি গ্রাফ জেনারেটার Van de 
graaff generator (পদাৰ্থবিদ্যা ) 
স্থির বিদয্যৎ দ্বারা কয়েক লক্ষ্য 
ভোলটের 'বভবান্তর (Potential 


HIGH VOLTAGE 


CHARGE 


| AccELERATOR 
| TUBE 


BOMBARDING 
STRAM 


TARGET 


ভ্যান ডি গ্রাফ জেনারেটর রেখাচিত্র 


Difference )- সৃষ্ট করার জন্য 
উদ্ভাবত যন্ত্র । ইহা পারমাণবিক 
গবেষণাকেন্দ্রে ব্যবহৃত: হয় ॥.. ইহাতে 


ফিতা দুইটি দ্রুত ঘূর্ণমান কপিকলের 
উপর দিয়া চালানো থাকে। একটি কাঁগ- 
কল আরেকটি হইতে ৪ হইতে ৪০ ফুট 
উঁচুতে থাকে । তলায় আয়নিত বায় 
সরবরাহ করা হয় বাহির হইতে । উহা 
হইতে ফিতার তলার অংশে বিদয্যতের 
আবেশ হয়। উহা উপরে কাঁপকলের 
কাছে যন্ত্রটর উপরের শীর্ধাবরককে এ 
আধান দান করে । এই পদ্ধাত অবিরাম 
চালতে থাকায় উপরের আবরক এতখ্যান 
আহত হয় যে উহা হইতে বিদযৎ- 
স্ফুলিঙ্গ নির্গত হয় ।.. ১৫ ফুট লদ্বা 
বিদযযৎ-্ফুলিঙ্গ এই ভাবে সৃষ্টি করা 
সম্ভব হইয়ায়ে । উন্নত প্রকারের যন্দে 
ভিতরটা কোন উচ্চ চাগয্যন্ত উদাসীন 
গ্যাস দ্বারা পূর্ণ করা থাকে, ইহাতে 
অভ্যন্তরীণ ক্ষয় (leak ) কম হয় । 


ভ্যানাডিয়াম Vanadium (রসায়ন- 
বিদ্যা) 

ধাতব মৌল । চিহ্ন V, প্রমাণ; 
সংখ্যা ২৩, প্রমাণ; ভার ৫০৯৫, 
গলনাঙক ১৭২০” সে, স্ফুটনাঙক ৩৫৩০ 
সে, কাঠিন্য ৭'৫। পাঁরঙ্কার অবস্থায় 
রূপার মত দোঁখতে ৷ রাসায়নিক ধর্মে 
কতকটা.. ট্যান্টেলামের . অনুরূপ । 
নাহীট্রক আ্যাসিডে দ্রাব্য, তপ্ত কালে 
অক্সিজেনের সাঁহত যু্ত হয় । [বিশেষ 
গ্ুণস্পন্ন ইস্পাত নির্মাণে ইহা 
ব্যবহৃত হয়। সালাফউরিক আ্যাসিড 
প্রস্তুত শিল্পে ইহার যৌগ. অন[ুঘটক- 
রুপে ব্যব্ত ৷ হয়। ইহার. এক 
অক্সাইড ফোটেগ্রাফিতেও__ ব্যরহৃত 
হয়। 1 


৩৯৪ 


ভ্যাঁরকোজ ভেন. Varicose vein 
জনজ্জীব হাহা (চিকিৎসাশীবদ্যা ) 


রোগ বিশেষ যাহাতে কোন কোন 
শিরা ফুলিয়া কঠিন হইয়া যায়। 
বেশীর ভাগ ক্ষেত্রে পায়ে হয়। মল 
নালীতে হইলে তাহাকে অর্শ বলে। 
ভ্যাসকুলার .. সিস্টেম. vascular 
৪9601 সংবহন. তন্ন নান্িন্দা 
বল্গ (শারীর-বৃত্ত) 
"দেহে যে যন্ত্রগযীলর সমাঞ্টগত 
ক্রিয়ায় অক্ঠীসজেন ও পুষ্টি দেহের 
সকল স্থানে পেশছায় এবং বর্জ্য অংশ 
দেহ হইতে নির্গত কাঁরয়া দেয় । ধমনী, 
শিরা, কোশকাঃ ইহার ভিন্ন ভিন্ন 
অংশ । খাদ্য পাঁরপাক হইলে তাহার 
অংশ বিশেষ যকৃতে পেশছান একাঁট 
শিরার. কাজ, আবার 'ব্‌ক্কে আবর্জনা 
যুক্ত তরল পদার্থ পেছান আর একটি 


ধমনীর কাজ ইত্যাদ। 

ভ্যাপোমোটর িস্‌টেম vasomotor 
SJstem. নান্ধিন্ধা : সংন্ধ  ঁগ্ 
(শারীর-বৃত্ত) 


- “যে নাভগনীল রন্তবাহগনীলতে 

সক্কুচন বা প্রসারণ করিতে পারে। এই 
ক্রিয়া অনোচ্ছিক ( Involuntary )। 
কোন বিভীষিকা দৌখলে মুখ যে রন্ত 
শল্য হয় তাহা এই তত্র ক্রিয়া । 
উদরের কাছে র্তস্রোত ধাবিত হয়। 
হয়ত এই জন্য অন্য পেশীতে রন্তাঞ্পতা 
জন্য ভ্ীরভোজনের পর ভোক্তা নিদ্রাল্‌ 
হইয়া পড়েন। 


বৈজ্ঞানিক অভিধান 


ভ্যালি %21165 উপত্যকা মালী 
(ভুগোল ) 

ভূপ্‌ষ্ঠে স্থলভাগে কোন অবনমিত 
স্থান । ইহা দুই প্রকারের হয়, "এক 
সাংগঠনিক (structural) অর্থাৎ 
ভৃত্বকের কোন ভাঁজদ্বারা সম্ট, দ্বিতীয় 
ক্ষয় জনিত (6:05107081) অর্থাৎ 
স্রোতের দুই উপকূলে ক্ষয় জানত 
অবনাতি, যেমন নদীর উপত্যকা । 
ভাইজ্‌মান Weismann, August 
( ১৮৩৪-১৯১৪ ) 

জার্মান জীববিজ্ঞানী ॥ বংশগতিতে 
যে আরব্ধ গুণগযীল_ ( Acquired 
qualities ) উত্তর পুরুষে সগ্যারত 
হইতে পারে না ইহা তিনিই পরীক্ষা 
দ্বারা সপ্রমাণ করিতে সক্ষম হন। 
বর্তমান প্রজনন বিদ্যার ( genetics ) 
ইহাই গোড়ার কথা । 
ভাইভিপ্যারাস %1%1087089 জঅহামূজ 
(প্রাণাবদ্যা ) 

যে সব প্রাণী পর্ণাঙ্গ শিশুর জন্ম 
দেয়, যেমন মানুষ, গরুত ঘোড়া, 
ইত্যাদি । যাহারা ডিম পাড়ে ইহা 
তাহাদের বিপরীত । 
ভাইরাস ৮17ঘ5 ( চাকৎসা-বিদ্য্য ) 

আতক্ষদ্রে রোগবীজ। সংগঠনে 
ইহারা সরলতম জীব | বর্তমান ধারণা 
যে জড় ও জীবের সংযোগস্থলে ইহাদের 
স্থান । কতকগ:লি ভাইরাসকে কেলাসিত 
আকারে স্বতন্ত্র করা গিয়াছে এবং 
পরাক্ষায় দেখা গিয়াছে তাহারা প্রোটিন 
ছাড়া আর কিছুই 'নয়। ক্ষুদ্রতম 
ব্যাকটিরিয়ার অপেক্ষাও ইহারা ক্ষুদ্র 
এবং -সক্ষততম ছাকনির ছিদ্র দিয়াও 


বৈজ্ঞানিক অভিধান 


ইহাদের ধরা :যায়- না । ইলেক্ট্রন 
অণুবীক্ষণ আবিষ্কারের পর ইহাদের 
গতাবাঁধ গোচর করা সম্ভব হইয়াছে। 
ইনফ্রুয়েঞ্জা, সাদ হাম, পোলিও, পীত 
জরর, প্রভৃতি ভাইরাস সংক্রমণের ফল। 
তামাক পাতার কয়েকটি রোগ ভাইরাস 
ঘটটিত। আবার ব্যাকটিরিওফাজ নামক 
কয়েকাট ভাইরাস অন্য রোগের ব্যাকৃটি- 
রিয়াকে ধ্বংস করে। 

ভাবা, Bhaba, Homi  Jehangir 
(১৯০৯-১৯৬৬ ) 


ভারতাঁয় পদার্থ বিজ্ঞানী । 
বোদ্বাইতে ধনী পরিবারে জন্ম। 
বোদ্বাইতে রয়াল ইনস্‌টিটিউট অফ 
সায়েনসে শিক্ষা সমাপনের পর ইঞ্জিনি- 
য়ারংএ উচ্চতর শিক্ষালাভের উদ্দেশ্যে 
কোদ্বিজে গমন করেন ও ১৯৩০ সালে 
সেখানকার ইঞ্জিনিয়ারিং .. ট্রাইপস 
প্রাক্ষায় উত্তীর্ণ হন।. কিন্তু তিনি 
কেমান্রজে থাকাকালীন তত্ত্বীয় পদাথথ- 
বিদ্যার দিকে আকৃষ্ট হন ও বিশববিশ্রুত 
পদার্থ বিজ্ঞানী নীল্‌স বোহর, ম্যাক্স 
বোর্ণ, ফোর্ম ও ডিরাকের ঘনিষ্ঠ 
সংস্পর্শে আসেন । ফোঁ্মর অধীনে 
রোমে 'তাঁন দ্রুতগামী পজিট্রনের 
বিনাশ সম্বন্ধে গবেষণা করেন। পরে 
কোপেনহাগেনের বোহ্‌র ইনস্টিটিউটে 
হাইটলারের সহযোগে _ মহাজাগতিক 
রশ্মির (০০১1০ 7895 ) বর্ষণ সম্বন্ধে 
প্রপাত-তত্বের (cascade theory ) 
সূত্রপাত করেন। এ বর্ষণে প্রাপ্ত 
নুতন ভারা পদার্থ কণার তিনিই মেসন 
(Meson ) আখ্যা দেন । ১৯৪১ 
সালে ভারতে আসিয়া তিনি বাঙ্গালোরে 


৩৯৫ 


ইন্‌স্‌টিটিউট অফ সায়েন্সে অধ্যাপক 
হন ও পরে ১৯৪৫ সালে বোদ্বাইতে 


পারমাণাবক শান্তি উৎপাদন সংক্রান্ত 
সরকারী প্রতিষ্ঠান সমূহের ভার 
ভারত সরকার তাঁহার উপর সম্পূর্ণভাবে 
সমর্পণ করেন । ইহার গরু ও শ্রমসাধ্য 
দায়িত্ব সম্পূর্ণরূপে পালন কারয়াও 
জীবনের শেষ দিন পর্যন্ত তত্ত্বীয় পদার্থ- 
বিদ্যার নানা সমস্যা সম্বন্ধে গবেষণা 
কারয়া গিয়াছেন। ১৯৬৬ সালের 
২৪শে জানুয়ারী এক বিমান দুর্ঘটনায় 
তাঁহার শোচনীয় মৃত্যু ঘটে । 
ভাগে‘ 5178০ কন্যা [ বাংলা ওহিন্দী ] 
(জ্যোতিষ ) 

রাশিচক্রের অন্তর্গত তারকা পঃঞ্জ- 
বিশেষ । ইহার অন্তগ্গত উচ্জবলতম 
নক্ষত্র চিত্রা (8108), পৃথিবী হইতে 
প্রায় ৯১'২ আলোকবর্ষ দরে অবাস্থিত। 
ভারটি'গো ॥eri৪০ সিসি: (চাকৎসা- 
বিদ্যা ) 

মাথাঘোরা । ইহাতে মান্ভ্ক, 
পাঁরপাক যন্ত্র, চক্ষু, কর্ণ ইত্যাঁদর 
কোন রোগে দশ্যবস্তুদিগকে ঘূ্ণমান 
দেখা যায়, সঙ্গে সঙ্গে দুর্বলতা, মাথা 
হাল্কা বোধ, অল্প অল্প ঘাম ইত্যাদি 
লক্ষণ দেখা যায়। ইহা কোন রোগ 
নয়, অন্য রোগের লক্ষণ মান্র। 
ভার্টেক্লা vertebra কশেরুকা [বাংলা 
ও হিন্দী ] (শারাঁরসংস্থান বিদ্যা ) 

মেরদণ্ডী প্রাণীর মেরুদণ্ড যে 
ফাঁপা অস্থিগণের সমাম্টি। জন্তু, পক্ষী, 
সরীসৃপ, মাছেদের: কশেরুকার সংখ্যা 


৩৯৬ 


বাভিন্ন, কিন্তু সকল স্তন্যপায়ীজীবেরই 
গলায় ৭টি কশেরুকা আছে দুইটি 
কশেরূকার মধ্যে তরুণাচ্ছির ( carti- 
198০.) একটি করিয়া চকু থাকে আর 
এগুলি বন্ধনী দিয়া এমন ভাবে বাঁধা 
থাকে যে মেরুদণ্ডের. খানিকটা 
নমনীয়তা থাকে । : ইহারা সবীবন্যন্ত 
থাকিলে ইহাদের মধ্য দিয়া একটি 
রন্ধ্র: মন্তকের: নিম্নভাগ : পর্যন্ত 
বরাবর বস্তুত. থাকে উহার মধ্যেই 
সুষুম্নাকাণ্ডের (spinal cord ) 
অবা্থিতি ৷ মানুষের ৩৩টি কশেরুকা 
আছে, তাহার মধ্য নীচের বারটি এক 
সঙ্গে গাঁথা; উহাকে : অন্যান্রকান্থি 
(০০০০১%) বলে ।: তাহার উপরের 
পাঁচাটও জমাট বাঁধয়া ্রিকাস্ছি 
(88০10 ) নামে পারাচিত ৷ ইহাদের 
উপর. পাঁচাট নিতম্বের, চারটি বক্ষের 
আর সাতাঁট গলার কশের[ুকা ৷: গলায় 
কশের;কার সবেচ্চি দুইাট এমনভাবে 
পরস্পর বিন্যস্ত যে উহার উপর স্থাপিত 
করোটি সর্বাদকে ঘ্যারতে পারে। 
যে সকল প্রাণীদের কশেরুকা আছে, 
তাহাদের সমষ্টিগত নাম ভাটিব্রাটা 
( vertebrata ) 1 

ভাঁন'রার ॥৷৫৮ ( পদার্থ-বিদ্যা ) 
দৈর্ঘ্য মাপিবার যন্াবশেষ ৷ 
ইহাতে একট দাগ কাটা পাঁরমাপক 


THIMBLE SCALE 
j ON MICRO METER 
1s 086 5 ৩ 


| রা ] | | [ | 0 Vennier 5০৯৮, 


লৈজ্ঞানিক অভিধান 


এমন আর একটি দাগ কাটা  পাঁরমাপক 
থাকে! "দ্বিতীয় পাঁরমাপকাটর দশ দাগ 
প্রথমটির নয় দাগের সাঁহত সমান । 
যে বস্তির দৈর্ঘ্য মাপা হইতেছে তাহার 
এক দিক দ্বিতীয় পাঁরমাপকের এক 
দিকের সাহত লাগাইয়া কোনখানে 
দুইটি পারমাপকের দাগ “মিলিয়া 
গিয়াছে তাহা নির্ণয় করিয়া প্রথম 
গাঁরমাপকের এক একটি দাগের দশমাংশ 


পর্যন্ত দৈর্ঘ্য মাপা সম্ভব হয় । 
ভালকা?নজেশান vulcanisation 
(রসায়ন বিদ্যা ) 


কাঁচা রাবারের সাঁহত গন্ধক 
িশাইয়া উহাকে কঠিন, স্থাতদ্থাপক, 
অনমনীয় ও অদ্রাব্য পাকা রাবারে 
পাঁরণত করার পদ্ধাত। গন্ধক মিশাইয়া 
দেড়শ ডিগ্রী সোন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত 
করলে কাঁচা রাবারের এই পরিবর্তন 
হয়। : আজকাল এই প্রক্রিয়া আরও 
উন্নততর উপায়ে করার নানা পদ্ধাত 
বাহির হইয়াছে । 
ভাল্‌ভ 5819 নৃঘাতিন্ধা (ষন্নীবদ্যা) 

যন্ত্রাংশ বিশেষ । ইহা একাঁদকে 
মাত্র খঁলতে পারে এইরূপ বপাট। 
যল্লচালক বস্তু এক দিকেই ইহার মধ্য 
কপাট আপানই বণ্ধ হইয়া যায় । প্রাণী 
দেহেরও নানাম্থানে এইর[প স্বয়ংক্রিয় 
নৈসার্গক ভালভ আছে, যেমন হাদষন্ত্ 
প্রসারণের সময় যে দ্বার খোলে, 
সং্কুচনের সময় তাহা বন্ধ হইয়া যায়, 
অর্থাৎ প্রসারণের সময় যে রন্ত উহার 
প্রকোচ্ঠে ঢোকে তাহা সঙ্কুচনের সময় 
সেই পথ দিয়া ফিরিতে পারে না। 
পাম্পও ভাল্ভ থাকে বাঁলয়াই কোন 


বৈজ্ঞানিক আভধান 


পান জল বা বায়নশুন্য কাঁরতে পারে, 
যাহা বাহির হইয়া যায়, তাহা আর 
ভিতরে আসিতে পারে না । রেডিওতে 
যে শুন্য নল ব্যবহৃত হয় তাহাকেও 
ভাল্‌ভ বলা হয় এই কারণে যে উহাদের 
মধ্য: দিয়া তাঁড়ং প্রবাহ একমুখী 
হইয়াই প্রবাহিত হইতে পারে । 

ভাল্‌ভা 817৪ কা (শারীরসংস্থান 


আবরক অংশ, যাহা দেহের বাহিরে 
দৃশ্য ৷ ইহা দুইটি উরুর মধ্যে চাবিযুত্ত 
চর্মের ভাজ দ্বারা গঠিত৷ 
ভালাখ্‌ Wallach Otto (১৮৪৭- 
১৯৩১) 

জার্মান রসায়নাবদ । কোয়েনিগ্‌স- 
বেয়ার্গে জম্ম, গোয়েটিঙ্গেনে ও বার্লিনে 
শিক্ষা। বনে অধ্যাপনা করেন। 
১৮৮৯ সালে তিনি গোয়েটিঙ্গেনে 
রসায়নের অধ্যাপক হন ও সেইখানেই 
১৯১৫ সালে অবসর গ্রহণ পর্যন্ত 
থাকেন । উদ্বায়ী তৈল ওটার্পিন লইয়া 
মূল্যবান: গবেষণা করিয়া বর্তমান 
সংশ্লেষণ মূলক সুগন্ধি শিল্পের ভিত্তি 
স্থাপনা করেন । ১৯১০ সালে নোবেল 
পঢর্কার পান । 
ভাসারমান Wasserman, August 
von (১৮৬৬-১৯২৫) জার্মান 
চিকিৎসক । তিনি রক্তে উপদংশ রোগ 
আছে কিনা তাহা পরাক্ষা করিবার 
এক পদ্ধতি উদ্ভাবন করিয়া খ্যাত হন । 
এ পরীক্ষা আজ পর্যন্ত তাঁহার নামের 
সহিত যুক্ত হইয়া আছে (Wasserman 
Test)। এ পদ্ধতি বেলজিয়ামের ব্যাক্‌- 


৩৯৭ 


টিরিয়াবিদ: জুল বোর্দের উদ্ভাবিত 
প্রয়োগবিদ্যার: উপর ভিত্তি করিয়া 
গঠিত হয়। :বোদে ১৯১৯ -সালে 
নোবেল পুরস্কার পান । 


ভিটামিন vitamin (রসায়ন-বিদ্যা ) 


কতকগুলি জৈব রাসায়নিক যৌগ, 
খাদ্যে যাহাদের স্বল্পরিমাণে অবাস্থিতি 
পুষ্টির পক্ষে অপরিহার্য । প্রায় বার 
রকমের ভিটামিনের কথা জানা গিয়াছে 
এবং উহার কয়েকটি সংশ্লোষত করাও 
সম্ভব হইয়াছে। ভিটামিন A 
(ক্যারোটিন 08:০7.) শাক শাঁব্জ, 
দুধ, ডিম, কডলিভার তেল ও মাছে 
থাকে। ইহা না খাইলে রোগ সহজে 
আক্রমণ করিতে পারে ও রাতকানা 
হয়। ভিটামিন B, মটর, সম, চাল 
গম, আটা ও ঈস্টে থাকে । ইহা খাদ্যে 
না থাকিলে বেরিবের রোগ হয়। 
ভিটামিন B, রিবোক্লাবিন ( Ribofla 
Vin) অক্সিজেন শোষণে সহায়তা 
করে। ভিটামিন ০. (আ্যাসকর্বিক 
আ্যাসিড Ascorbic Acid ) সবুজ 
শাব্জ, আল; ও লেবজাতাঁয় ফলে 
থাকে, ইহা খাদ্যে না থাকিলে স্কাভিঃ 
রোগ হয়। ভিটামিন D মাখন, ডিম, 
মাছ, দুধ ও কডাঁলভার তেলে আছে, 
খাদ্যে না. থাকিলে রিকেট্‌স .রোগ 
জন্মায়। তাছাড়া - ভিটামিন 78 
জনন-ক্রিয়ায় সহায়তা করে, ভিটামিন K 
আর T' আঁতারিন্ত রক্তস্রাব বন্ধ করিতে 
সহায়তা করে। 
য়ল 71101 কামী (রসারন- . 
বিদ্যা) 


৩৯৮ 


সালঁফউারিক আ্যাঁসড বা তাহার 
লবণদের সমান্টগত নাম |. 
ভিনাস এও শুক্র [বাংলা ও হিন্দি ] 
(জ্যোতিষ) 


৭৫৭৫ মাইল । 
পাররুমা করিতে পৃথিবীর দিন হিসাবে 
২২৫ দিন লাগে । চন্দ্ুকে-বাদ দলে 
ইহা প্‌থবাঁর নিকটতম জ্যোতিচ্ক তাই 
ইহা আমাদের গগনে স্র্য, চন্দ্রের 
নীচেই উচ্জবলতম জ্যোতিষ । ইহা 
যখন পাঁশ্চমাকাশে - দৃশ্য: হয় তখন 
ইহাকে চলাত ভাষায় সন্ধ্যাতারা আর 
উষাকালে পূর্ব গগনে দ্য হইলে 
শকতারা বলে। ইহার কোন উপগ্রহ 
নাই। ইহার উপারভাগ সর্বদা 
মেঘাচ্ছন্ন থাকে। % 

[ভাঁনারয়াল জজ: Venereal 
101869৪6 হবিহীযা (চাকৎসা-বদা ) 


যে সকল রোগ যৌন সংযোগ দ্বারা 
সংক্লামত হয়: সাধারণত উপদংশ 
(5১৮5) ও প্রমেহকেই 
(8০০:15068 ) এই নামে নিদ্চ্ট 
করা হয়। দুইই এককালে দুরারোগ্য 
ব্যাধ ছল । বর্তমানে আযাণ্ট- 
বায়োটিক ওষধ প্রয়োগে ভাল ফল হয় 
বাঁলয়া চাকৎস্কগণ দাবী করেন তবে 
ইহা রোগীরা প্রায়ই গোপন করার চেষ্টা 
করে বাঁলয়া আরোগ্যলাভ কঠিন্‌ হয় 


বৈজ্ঞানিক অভিধান 


ভি. পার্টকলুস ৮ particles 
(পদার্থবিদ্যা) 

মহাজাগতিক বিকীরণে ( cosmic 
1955) প্রাপ্ত আঁত সুক্ষ কণা । ইহারা 
{বভাজিত হইয়া এমন ভাবে দুই দিকে 
যায় যে গাঁতরেখা দুটি ইংরাজী 
অক্ষর দ্বারা প্রকাশ করা. যায় বাঁলয়া 
এই নাম ।. ইহাদের বিশেষ কোন 
তাঁড়তাধান থাকে না। সম্প্রতি ইহার 


1ভাঁভসেক্শান Vivisection 
(প্রাণ-বদ্যা ) 

জীবিত প্রাণীর উপর অস্ত্রোপচার 
কাঁরয়া রোগের বীজাণুর ক্রিয়া ও. ওষধ 
প্রয়োগের প্রভাব পরাঁক্ষা করা । কোন 
কোন দার্শীনক ইহা আপাঁন্তজনক মনে 
করেন। 
1ভর্তানেন : Virtanen, 
(১৮৯৫-১৯৭৩ ) 

ফনল্যান্ড দেশীয় জাবরসায়নাবদ 
ও হেলসনাঁক বিষ্বাবদ্যালয়ের জীব 
রসায়নের অধ্যাপক ৷ পশ খাদ্যসংরক্ষণ 
সংক্রান্ত গবেষণার জন্য ১৯৪৫- সালে 
নোবেল পুরস্কার পান । 
{ভলস্ট্রেটার Willstratters Richard 
(১৮৭২-১৯৪২ ) 

জামান রসায়ন-বিজ্ঞানী। মিউনিক 
ও বোর্লন বি*বাবদ্যালয়ের :অধ্যাপক। 
ক্লোমাটোগ্রাফ (Chromatography) 
নামক জৈব রসায়নের বিশ্লেষণ -পদ্ধাত 
তানি: পুনরাবত্কার করিয়া: উহাকে 
বর্তমান. বাক্ষণাগারে :_ মামনলীরুপে 
স্থাপনা করেন । _কোকেনকে সংশ্লোঁষ্ত 


Arthur 


বৈজ্ঞানিক আঁভধান 


করেন । ক্লোরোফিলের সংষুতি (০০2$- 
titution) অতান্ত অধ্যবসায় ও 
পরিশ্রম করিয়া নিধারণ করেন! - ফুলের 
রঙ্গক আ্যান্হোসায়ানিনগ্ীল সম্বন্ধেও 
তাঁহার উল্লেখযোগ্য গবেষণা আছে। 
১৯১৫ সালে নোবেল পুরস্কার পান । 
[িস্‌কাসাট.. ॥iscocity -- সান্দুতা 
জানলা (পদার্থবিদ্যা ) 

বহমান (Fluid ) বন্তুর যে ধর্ম 
উহার আকার পাঁরবর্তনের বা প্রবাহের 
বিরোধিতা করে, তাহাই সান্দ্রতা।.. ইহা 
আভ্যন্তরীণ ঘর্ষণের (Internal 
Friction) জন্য হয়। সব বহমান 
বদ্তুতেই কম বেশী এই ধর্ম আছে। 
যাহাদের ইহা খুব বেশী মান্রায় আছে 
তাহাদের কঠিন -পদার্থ বলিয়া মনে 
হয়।--.রান্তায় যে আসফালটাস দেওয়া 
হয় তাহা স্পর্শ করিলে পাথরের মত 
মনে হয়। কিন্তু উহার পিপা কাত 
করিয়া কিছুক্ষণ রাখিলে দেখা যায় যে 
উহা তরল পদার্থের মত. গড়াইয়া 
পড়িয়াছে অথচ স্পর্শ কাঁরলে তখনও 
কঠিনই মনে হইবে । 
ভাঁগা %88৪. আঁভাঁজৎ [বাংলা ও 
হিন্দী ] (জ্যোতিষ) 

আকাশের চতুর্থ উজ্জবলতম তারা । 
মার উত্তর গোলাধে দৃশ্য । পৃথিবী 
হইতে ২৭ আলোকবর্ষ দুরে অবস্থিত । 
সূর্য, অপেক্ষা পঞ্চাশগুণ বেশী 
উজ্জ্বল । 
ভখলান্ড Wieland, Heinrich Otto 
( ১৮৭৭-১৯৫৭ ) 

জামান. জীবরসায়নাবদ ৷ বাডেন 
প্রদেশে জন্ম । মিউনিক, বেলিন ও 


৩৯৯ 


স্টুটগার্টে শিক্ষা সমাপনান্তে মিউনিকে 
১৯০৯ সালে জৈব রসায়নের অধ্যাপনা 
করিতে আসেন । ১৯২১ হইতে ১৯২৫ 
সাল পর্যন্ত ফ্রাইবুর্গে অধ্যাপনা করেন 
পরে ১৯২৫ সালে মিউনিকে ফিরিয়া 
ভিলস্ট্েটারের শূন্যপদ আঁধকার 
করেন। নাইট্রোজেন ঘটিত জৈব 
রাসায়ানিক যৌগ, দেহে জারন বিজারন 
ক্রিয়া ইত্যাদি তাঁহার গবেষণার ক্ষেত্র 
ছিল। পিত্তরসে যে সমস্ত আযাসিড 
বর্তমান তাহা লইয়া গবেষণার জন্য 
১৯২৭ সালে নোবেল প.রস্কার পান । 
ভেক্টর ₹৩৫৫০. জাবিহা ( গতিবিদ্যা) 
এমন রাশি যাহা দ্বারা মাত্রা ও দিক 
দুই বুঝানো. যায়। সাধারণতঃ ইহা 
একটি রেখা দ্বারা প্রকাশ করা যায়। 
গতিবিদ্যা ও পদার্থীবজ্ঞানে প্রায়ই 
এই ধরনের রাশি লইয়া চচা করার 
প্রয়োজন হয় । 
ভেটোরিনারী মোঁডাসন veterinary 
medicine পশানীচাকংসার ওষধ (বাংলা 
ও হিন্দী) 

পশুদের রোগ উপশম বা রোগের 
প্রতিরোধ. করার... জন্য _ ব্যবহৃত 
ওষধাবলী। ওষধের প্রভাব মানুষের 
ক্ষেত্রে যাহা হয় পশুর ক্ষেত্রে অনেক 
সময় তাহা হয় না। বিশেষ করিয়া 
মানুষের ক্ষেত্রে বিষ এমন কয়েকটি 
উষধের প্রয়োগে ঘোড়া, গর; ইত্যাদি: 
পশুর কোন : ক্ষতিই হয় -না। 
পশদাঁচাকৎসা ক্ষেত্রে গবেষণা অনেক 
সময়. মানুষের. চিকিংসাক্ষেত্র 
প্রয়োজনীয় ওষধ বা চিকিৎসা পদ্ধাত 
নির্দেশ করিতে সক্ষম হইয়াছে । 


800 


ভেন্রিক্‌ল ০01০৩ নিলয় [ বাংলা 
ও হিন্দী ] (শারাীর-বৃত্ত) 
দেহাভ্যন্তরে ছোট গহহর বা থাঁল। 
মান্তচ্ষে ও হৃংাপণ্ডে এইর্‌প গহ্বর 
আছে। হাংাঁপণ্ডের সরুপ্রান্তে নীচের 
দিকের দুইটি গহৰর বিশেষভাবে এই 
নামে আখ্যাত। 
ভেন ॥৫i৷ {শিরা [বাংলা ও হিন্দী ] 
(শারীর-বৃত্ত) 

(১) প্রাণীদেহের রন্তবাহ যাহা 
অঙ্গ হইতে রন্তু হৃত্যন্মের দিকে লইয়া 
যায়। ফুসফুস হইতে যে শিরা হৃদযন্ত 
আঁভমদুখে যায় তাহা উদ্জবল লোহিত- 
বর্ণের রন্ত দ্বারা পূর্ণ থাকে আর অন্য 
গ্থান হইতে যে রক্ত হৃদযন্তের দিকে 
যায় তাহা কালচে রঙের হয়, কেননা 
উহাতে অনেক বর্জ অংশ থাকে যাহা 
ফুসফুসে অক্সিজেন সংস্পর্শে দগ্ধ 
হইয়া যায় । ইহা একদিকে কৈশিকায় 
িভন্ত, অন্যাদকে মহাশিরার ( vena 
০8%৪.) দিকে বৃহত্তর শিরায় যুক্ত । 

(২) ভূপ্‌ষ্ঠের শিলার ফাটলে 
অন্য রকম রাসায়ানক বস্তু অবক্ষিপ্ত 
হইয়া জাঁময়া থাকিলে তাহাকেও এই 
আখ্যা দেওয়া হয়। 
ভেপার ॥৪১০U বাঙ্প [বাংলা ও হিন্দী] 
পদার্থ-বিদ্যা ) 

যে উষ্ণতার উপরে থাকিলে কোন 
গ্যাসকে তরলীভূত করা যায় না 
তাহাকে সাঁন্ধ উষ্ণতা ( Critical 
Temperature) বলে । উহার নীচের 
উষ্ণতায় অবান্থিত গ্যাসকে বাম্প বলে । 
বাঙ্পকে উপ্যনুন্ত চাপ বা শৈত্য 
প্রয়োগে তরল: অবস্থায় পাঁরণত করা 


বৈজ্ঞানিক আভধান 


যায়। জলীয় বাষ্প স্টীম নামে 
সুপরিচিত ৷ 
ভেরডাগ্রস 
(রসায়ন-বিদ্যা ) 

তামার উপর নীলাভ সবুজ কলঙক। 
ইহা বায়ুস্থিত আযাসিডের সাহত তামার 
উপারপৃজ্ঠের বিক্রিয়ায় জন্মে। ইহা 
অত্যন্ত বযান্ত । ইহা শিল্পে তামার 
উপর আ্যাসোঁটক আ্যাসিডের ক্রিয়া দ্বারা 
তৈয়ারী করা হয় ও রঙ্গক হিসাবে 
ব্যবহৃত হয় । 
ভের্নের Werner, Alfred ( ১৬৬৬" 
১৯১৯) 

সুইস রসায়নাবদ। মূলহাউসে 
জন্ম, জ:রিখ ও প্যারিসে শিক্ষা । 
১৮৯৫ সাল হইতে রসায়নের অধ্যাপনা 
করেন। জৈব রাসায়নিক যৌগগণের 
জ্যামিতক সংস্থান লইয়া গবেষণা 
করেন। কিন্তু তাঁহার সবাপেক্ষা 
মহৎকাত যোজ্যতা সম্বন্ধে সহযোগিতা 
ধিসদ্ধান্ত (coordination theory of 
valency ) যাহার দ্বারা অনেক 
ধাতব জাঁটল যৌগের বিশেষ 'বাকয়ার 
সমাধান করা সম্ভব হয়। তিনি 
১৯১৩ সালে নোবেল পুরস্কার পান । 
ভোঁরয়েবল ছ918919 চল ন্লহ 
(গাঁণত ) 

এমন মান যাহা অপর একট মানের 
পারবর্তনের সঙ্গে সঙ্গে পারবার্তত হয় 
শেষোন্তটিকে স্বাধীন চল (Indepen- 
dent variable ), প্রথমাঁটকে অধীন 
চল ( Dependent variadle) বলে | 
ভৌোঁরয়েব্ল স্টার variable star 
ব্ংক্কাল্নি জাহা (জ্যোতিষ ) 


verdigris 


বৈজ্ঞানিক অভিধান 


যে সকল তারার ওজ্জবল্য দশ্যতঃ 
নিয়ামত ভাবে কমে ও বাড়ে। ইহা 
হয় উহাকে আচ্ছন্ন করিয়া কোন 
অন্ধকার তারার পাঁরক্রমণের ফলে 
অথবা আভ্যন্তরীণ শান্তিতে প্রসারণ 
সঙ্কুচনের জন্য হয়। ইহাদের 
সবপেক্ষা পারচিত শ্রেণীকে সেফিড 
(০০০1৫) বলে। এইরূপ দেড় 
হাজার তারার কথা এখনও পযন্ত জানা 
আছে। 
ভেরোনাল ॥e০৷৭! (চাকৎসা-বিদ্যা ) 

ঘুমের ওষধ বিশেষ ।. ইহার 
রাসায়ানক নাম ডাই-ইথাইল 
ম্যালোনাইল ইউরিয়া ( Diethyl 
Malonyl urea, সংকেত 
CsH,05N, )। সাদা কেলাস, 
গলনাঙক ১৯১ সে, জলে অন্রাব্য ৷ 
ইহাতে ঘুম আসে কিন্তু বেদনা যায় 
না। 
ভেলাগাটি  %610016/ বেগ [ বাংলা 
ও হিন্দী ] (গতি-বিদ্যা } 

কোন সচল বস্তু প্রতি একক সময়ে 
যতখানি স্থান কোন দিকে সরিয়া যায়। 
বেগ অতিক্রান্ত দূরত্ব-সময় । দ্রুতির 
(59০৫.): সাঁহত: ইহার তফাৎ এই 
যে দ্রদাততে কোন দিকের নির্দেশ" নাই, 
ইহাতে আছে। 
ভেলেনাঁস valency 
অীঅন্ধবা (রসায়ন-বিদ্যা ) 

মৌলের রাসায়নিক যোজন ক্ষমতা । 
কোন্‌ মৌল পরমাণু কয়টি হাইড্রোজেন 
পরমাণুর সাহত যুক্ত হইতে পারে বা 
অপর যোগ হইতে কয়টি হাইড্রোজেন 
প্রমাণুকে স্থানচ্যুত কারতে পারে তাহা 


২৬ 


যোজ্যতা 


80৯ 


দ্বারা যোজ্যতা নিরুপিত হয় 1. যেমন 
এক পরমাণু অক্সিজেন দুই পরমাণু 
হাইড্রোজেন যোগে জল উৎপন্ন করে 
অতএব অক্সিজেনের: যোজ্যতা দুই ! 
সাম্প্রাতক কালে পরমাণ;দের 
আভ্যন্তরীণ সংগঠন সম্বন্ধে সক্ষমতর 
জ্ঞান অর্জন করা সম্ভব হইয়াছে বলয়া 
যোজ্যতার-উৎসের গাণিতিক: ব্যাখ্যা 
করা চলে। 
ভেলস্‌বাখ্‌ Welsbach. Auer Von 
( ১৮৫৮-১৯২৯) 

অস্্রীয় _ রসায়ন-বিজ্ঞানী । জন্ম 
ও শিক্ষা ভিয়েনায় । হাইডেলবেয়ার্গে 
রসায়ন অধ্যয়ন করেন | বুনসেনের 
বাক্ষণাগারে বিরল মৃত্তিক শ্রেণীর ধাতু 
লইয়া যে গবেষণা করেন, তাহাতে, 
গ্যাস দীপের ভাস্কর আবরক উদ্ভাবন 
করা সম্ভব হয় ।:-এ আবরক তাঁহার 
নামে খ্যাত৷ তিনি নিওডিমিয়াম ও 
প্রোসওডাময়াম নামক মৌল দুইটিও 
এ সময়ে আবিষ্কার করেন । 
ভেসূটা (জ্যোতিষ ) 

একমাত্র যে গ্রহাণ? খালি: চোখে 
দেখা যায়। ইহার ব্যাস. প্রায় ২৪০ 
মাইল এবং. সূর্যকে .:৩'৬৩  বংসরে 
পরিক্রমা করে । 
ভেসযটাজয়াল_ অর্গান 
08৪৮... আনহাঘ_আঅঁম 
সংস্থানাবদ্যা ) 

যে সব হীন্দ্রিয় ভ্রণাবস্থায় অথবা 
আভিব্যান্তর আদি স্তরে প্রয়োজনীয় ছিল 
কিন্তু এখন প্রয়োজন... ফুরাইয়া 
যাওয়াতেও- হস্বাকারে,  থাঁকল্লা 
গিরাছে। মানুষের. ।অনাক্তকাান্ি 


vestigial 


(শারীর- 


৪০২ বৈজ্ঞানিক অভিধান 


(0০০০৯ একটি প্রকৃষ্ট দক্টান্ত ইহা 
লেজের অবাঁশম্টাংশ ৷ 
ভেপ্ালিয়াস Vesalius, 
{ ১৫১৪-১৫৬৪ ) 

বেলজিয়ামে জাত চিকিৎসক । ই'হার 
কর্মজীবন অধিকাংশই  ইতালীতে 
কাটে । তিনি পাড়া বশ্বাবদ্যালয়ে 
অধ্যাপনা করিতেন ৷ তান বর্তমান 
শারীর সংস্থান বিদ্যার ( Anatomy ) 
জনক। 'তাঁন শবব্যবচ্ছেদ করিয়া প্রত্যক্ষ 
প্রমাণে শরীর সংস্থান স্থির করেন। 
তাঁহার সময় পর্যন্ত গ্রীকবৈদ্য গালেনের 
কথাই প্রামাণ্য বলিয়া বিবেচিত 
হইত । তাঁহাকে শবব্যবচ্ছেদের জন্য 
প্রাণদণ্ডে দশ্ডিত আসামীদের শব 
সংগ্রহ কারতে হইত ৷ প্রচলিত শারীর 
সংস্থান সিদ্ধান্তগঢুলির সাহত তাঁহার 
সদ্ধান্ত অনেক ক্ষেত্রেই ভিন্ন হওয়াতে 
তান সেখানকার 'চাকৎসকগণের এমন 
'িরাগভাজন হন যে তাঁহাকে ১৫৪৪ 
সালে ইতালী হইতে পলায়ন করিতে 
হয়। 
ভোকাল কর্ড 0৫8] ০০৫ ন্রান্সনল্তু 
( শারীর-সং্ছানবিদ্যা ) 

স্বর যন্তের (1787508) দুই 
পাশে সামনের দিক হইতে পিছনের 
শদকে বস্তুত চলক্ষম ভাঁজ করা কলা 
(15546) । ইহাদের কম্পনে বাগ্‌ যন্ত্র 


Andreas 


‘দয়া ভিন্ন ভিন্ন পদয়ি আওয়াজ বাহির 
হয়। । 

ভোয়েলার Wohler, Friedrich 
(১৮০০-১৮৮২ ) 


নিকট জন্ম । চাকংসাশীবদ্যা আয়ত্ত 


করার পর রসায়নে আকৃষ্ট হন। ১৮২৫ 
হইতে ১৮৩১ সাল পর্যন্ত বোর্লনে 
টেকানশে হখ্‌ স্কুলে রসায়নের 
অধ্যাপনা করেন। পরে গোঁয়োটঙ্গেন 
{বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন । তান 
ইউরিয়া (768) অজৈব পদার্থ হইতে 
সংশ্লেষণ করিয়া জৈব ও অজৈব উৎস 
হইতে উৎপন্ন বস্তুদের মধ্যে পার্থক্য 
চিরকালের মত বিদিতি করিয়া 
রসায়নে যুগান্তর আনয়ন করেন। 
রাসায়ানকদের মধ্যে তাঁনই প্রথম 
আযালুমনিয়ামের ধর্ম লইয়া গবেষণা 
করেন। 


ভোলউ ০!৪ (পদার্থবিদ্যা ) 
তাঁড়ংচালক বল বা বিভবান্তর 
(8, M. F..or P. D.) মাপের 
একক । যে বলবা অন্তর এক ওহ 
রোধকে আঁতক্রম করিয়া বর্তনীতে 
এক আ'যামৃপিয়ার বিদযযুৎপ্রবাহ চালত 
রাখতে সক্ষম হয় তাহাই এক ভোল্ট ৷ 
ইহা চলবিদঢ্াতের ব্যাটারী আবিষ্কারক 
টার সম্মানার্থে তাঁহার নামে খ্যাত। 
উ'হার জীবনকাল ১৭৪৫-১৮২৭ । 
ভোল্‌উ মিটার... ০1 
(পদার্থবিদ্যা) 
তাঁড়ৎচালক বল বা বিভবান্তর 
(8, উপ. চ বাড.) মাপ কারবার 
যন্ম। ইহা স্থির বিদ্যুৎ ঘটিত হইতে 
পারে আবার চলমান কুণ্ডল (Moving 
0০1) সংযুন্তহইতে পারে । শেষোক্তটির 
সাহত: একটি উচ্চ পর্যায়ের রোধ 


meter 


ক্ষেত্রে উহার ঘূর্ণন বল বা অন্তরের 
সমানুপাতিক হয় । 


‘PERMANENT MAGNET 


MOVING COIL 


ভোল্ট-মটাবে মূল অংশগ্চুলির রেখা । 
ভোলাটাইল volatile  উদ্বায়ী 
নাল্মহীল্ত ( রসায়ন-বিদ্যা ) 


যাহা সাধারণ উষ্ণতায় সহজেই 

বা্পাঁভূত হয় যেমন, ইথার, পেট্রল, 
আযলকোহল ইত্যাদি । 
ম 


'মাডউলাস Modulus লাঘাঁক (গণিত) 

যে বাষ্তব পজিটিভ রাশিটি কোন 
অপেক্ষকের বা লব্ধির মাপের সুচনা 
দেয়। বাস্তব ও অবাস্তব মিশ্ৰিত 
সংখ্যাদ্বয়ের বান্তব অংশ ও অবাস্তব 
অংশ স্বতন্ত্র ভাবে বর্গ করিয়া যোগ 
কাঁরলে, সেই যোগফলের পঁজাটভ 
বর্গমনূলকে মডিউলাস বলে । 
'মাঁডউলেশন Modulation অদরিনিগসগা 
€পদার্থ-বিদ্যা ) 

একাট. পরিবাহী তরঙ্গ প্রবাহের 
উপর অন্য প্রকার তরঙ্গ ক্ষেপণ। 
তরঙ্গের “তিনটি বৈশিষ্ট্য থাকে (১) 
বিস্তার ( Amplitude ). (২) কম্পাঙ্ক 
( Frequency ) (৩) দশা (phase) 
ইহার যে কোনটি পারবার্তিত করিয়া 
বাতপ্রিরক তরঙ্গের ভেদ সূচনা করা 


- B08 


যায় ৷ সাধারণতঃ: বিস্তার: ও: দশায় 
পারবর্তন_-করা হয় ॥: বেতারবার্তা 
প্রেরণ মাত্রেই ইহার ব্যবহার হয়। 
মথ Moth হাল (প্রাণিবিদ্যা ) 

প্রজাপতির মত দেখিতে পতঙ্গ 
বিশেষ । ইহারা প্রধানতঃ নিশাচর 
এবং ইহাদের শংড়গডলৈতে প্রজা- 
পতিদের মত মুগদ্ুরের ভাব থাকে না। 
বাঁসবার সময় ইহারা পাখা মেলিয়া 
বসে। প্রজাপাতদের মতই ইহাদের নানা 
আকার ও নানা রঙ থাকে । 
মনথ Month মাস (বাঃ ও হিঃ) 
(জ্যোতিষ) 

কালের বিভাগ বিশেষ । দুই 
প্রকারের মাস চলিত আছে, সৌর মাস 
ও চান্দ্র মাস ৷ বিষুব রেখার উপরিষ্থ 
স্থানে সৌর বর্ষের যে স্থিতি তাহাকে 
দ্বাদশ ভাগ: করিলে, তাহাকে সৌর 
মাস বলে] ইহার স্থিতিকাল ৩০ দিন 
১০ ঘণ্টা ২৯ মিনিট ৩৮ সেকেন্ড 
এক অমাবস্যা হইতে আর এক অমাবস্যা 
পর্যন্ত যে কালাবিভাগ তাহাকে চান্দু 
মাস'বলে ৷ ইহার গড় বিস্তৃতি ২৯ 
দিন ১২ঘন্টা ৪৪ মিনিট ২৭ সেকেন্ড। 
চান্দ্র মাসের অবশ্য দযই'তিন.রকম ভেদ 
আছে। 
মনসুন Mons00n মৌসুমী বায়ু 
মালমুল (ভূগোল ) 

উত্তর গোলার্ধের দক্ষিণতম. অংশে 
আয়নবায়র- বেগ পারবর্তিত হইয়া 
বিষুব রেখা আঁতক্রম. করিলে যে 
প্রবাহের সৃষ্টি - হয় গ্রীত্মকালে 
শীতকালে: উত্তর-পূর্ব দিক হইতে) 


808 . t ৪ 


ভারতবর্ষের মত যে সব: দেশে এই 
বায়মপ্রবাহ: পেশছিবার আগে: সমদ্্ 
আঁতক্ৰম করিয়া আসে, সে সব স্থানে 
ইহারা বর্ষণের কারণ হয়৷  গ্রীক্ম- 
কালীন দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুই 
{বিশেষভাবে মেঘের : বাহন, যদিও 
উত্তরপাশ্চম মৌস্মমী বায়ও কোন কোন 
অঞ্চলে বার্ষিক বর্ষণের প্রধান উৎস ৷ 
মনিটর: স্রীন 71970169ঘ Screen 
(পদার্থবিদ্যা) 

টোলাভজনে: প্রদার্শত অনুম্ঠানে 
প্রয়োজকের সম্মদুখ্থ পদাঁ বিশেষ । 
ইহাতে যে চিত্র প্রোরত হইতেছে এবং 
ক্যামেরার সামনে যে ঘটনা উপস্থাপিত 
হইতেছে তাহার  চিন্রদ্বয় যুগপৎ 
প্রযোজকের চোখের সামনে: ফুটিয়া 
উঠে। 
মনোদ্রিম Monotreme ( প্রাণিবিদ্যা ) 
শ্রেণীর সরলতম প্রাণীকুল। ইহাদের 
মাত দুটি বর্গ (০:৫6) জানা আছে, 
গ্ল্যাটপাস (918570$) ও এঁকিডনা 
(echidna) । ইহাদের জনন, প্রস্রাব 
ত্যাগ ও: পাকনালীর- নির্গমন পথ 
একাট দ্বারের মধ্য দিয়া ঘটে। ভ্তন 
গ্রানহু আছে কিন্তু চুচুক নাই । ইহারা 
ডিম পাড়ে এবং দন্তহাঁন ৷ 
মৰ্গান Morgan, Thomas Hunt 
(১৮৬৬-১৯৪৫ ) 
ib রে রঃ 
কেনটাকি দেশের লেকাঁসংটন শহরে 
জন্ম ৷ কেনটাকি কলেজ হইতে স্নাতক 


১৮৯০ সালে ডক্টরেট পান। ইহার 
কাজ করিয়া ১৯০৪ সালে কলম্বিয়া, 
বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলক প্রাণি- 
বিদ্যার অধ্যাপক হন ৷ ১৯২৮ সালে' 
তনি কালিফোন‘য়া ইনস্‌টিটিউট অফ 
টেক্নলাঁজতে : জাঁববিদ্যা বিভাগ 
সংগঠনের কাজ লইয়া যান এবং 
আমরণ সেখানেই থাকেন। ড্রসাফলা। 
নামক মাছর: প্রজনন: পদ্ধাত 
বৈজ্ঞানিক দৃষ্টি দিয়া পরীক্ষা কাঁরয়া 
ব্যাখ্যাই যে. দেন তাই নয় প্রজননের 
ভৌত ভাত্ত ক্রোমোসোম. ও জীনদের 
আকৃতিপ্রকৃতি সমস্তই স্পষ্ট প্রকট 
কাঁরয়া আধুনিক প্রজননতত্বের মুল 
সত্রগুলি নির্ণয় করেন। হান ১৯৩৩ 
সালে নোবেল পুরস্কার পান৷ 
মর্ডান্ট Mordant হ্বাত্যানন, 
(রসায়ন-বিদ্যা ) 

রঞ্জন শিল্পে তন্তুর মধ্যে রং 
পাকাভাবে ধরাইবার জন্য যে সকল 
রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় । 
কোঁসন, 'জিলাটিন, ট্যানন,আযলুমিনা' 
ও কয়েক প্রকারের রঞ্জন ইহাদের! 
উদাহরণ । তন্তুগ:লি এসব: বস্তুর" 
মধ্যে থাকিয়া যায়! তারপর রঞ্জক' 
দ্রবে ডুবাইলে রঞ্জকগ:লি"উহাদের' 
সাহত যয্ত হইয়া অদ্যব্য রঞ্জক যৌগ 
উৎপাদন করে, কাজেই এই রং ধুইয়া 
ফিকা হয় না। 
মফৰলাজ. ০৮৮০০৪৮ অঙগসংদ্থান। 


আান্ধাহ্ন্ধী (জীবাবদ্যা) 3. 


বৈজ্ঞানিক আভধান 


জীবদেহের গঠন. যে বিজ্ঞানের 
চি বিষয় ৷ বাহির ও “ভিতর উভয় 
প্রকারের ইন্দ্রিয়াদিই ইহার বিষয় ৷ 
মাঁফ'ন Morphine (রসায়ন-বিদ্যা ) 
আফিম জাত উপক্ষার বিশেষ । 
সংকেত: :05দ50এা । ইহার 
কেলাসগুলি বর্ণহীন, _গন্ধহীন, 
উজ্জল ও তিত্ত স্বাদ ৷ ইহা জলে প্রায় 
অদ্রাব্য । সেবনে চোখের তারা-রন্প্ 
সঙ্কুচিত হয়, বেদনাবোধ হাস পায়, 
ক্রমসণ্কোচ ( peristalsis ) বন্ধ-হয়, 
* "ঘাম হয় ও নিদ্রা আসে৷ ৷ ইহা বার 
বার. সেবনে : অভ্যাসে দাঁড়াইয়া 
যায়, ক্রমাগত বেশী - মাত্রায় খাইতে 
ইচ্ছা যায়৷ মান্রাতিরিন্ত সেবনে 
মৃত্যু ঘটে, কেননা ইহা বিষ । 
মল Mt সরা নঙ্ঘ (উদ্ভিদ-বিদ্যা। 
- বকে স'যাতসেতে স্থানে রাখিয়া 
অঙ্কুরোদ্‌গমের কিছ; পরে শ:কাইয়া 
অল্প আঁচে কয়েক দিন গরম করিলে 
ইহা পাওয়া যায়৷ এক প্রকার সুরা, 
(11509) প্রস্তুতে ও রোগীর পথ্য 
প্রস্তুতে ব্যবহৃত হয় । ) 
সাঁলকিউল Molecule অণু (বাঃ ও 
হিঃ) (রসায়ন-বিদ্যা ) =: 
জড় বস্তুর যে ক্ষুদ্রতম অংশে উহার 
রাসায়নিক ধর্ম অক্ষুপ্ন থাকে । অণচুদের 
সন্লিবেশের ঘনত্ব ও গতির তীরতা 
অনুযায়ী জড় পদার্থ কিন, তরল ও 
গ্যাসীয় এই তিন অবস্থায় বিরাজ 
করে। কঠিন পদার্থের মধ্যে অণুগুলে 
সবপেক্ষা ঘন সাল্মীবিষ্ট থাকে এবং 
উহার আয়তন ও আকার দুই-ই স্থির 


৪9 


থাকে । তরল পদার্থের মধ্যে গতির 
বিস্তার ও স্বাধীনতা -বাড়ে-ও সন্নি- 
বেশের ঘনত্ব কমিয়া যায় কাজেই উহার 
অভ্যন্তরস্থ তলগুলি একট আর একটির 
উপর দিয়া স্বচ্ছন্দে পিছলাইয়া: যাইতে 
থাকলেও: আকারের স্থিরতা নাই, যে 
আধারে থাকে তাহারই' আকার ধারণ 
করে । গ্যাসের মধ্যে অণুরা অপেক্ষাকৃত 
দুরে দূরে থাকে এবং তাহারা স্বাধীন 
ভাবে সরল রেখায় ছ্‌টিতে পারে । 
অতএব গ্যাসের নির্দিষ্ট আয়তনও নাই, 
আকারও নাই, যে. আধারে থাকে, 
সেই আধারের আয়তন ও আকার 
দুই-ই ধারণ করে'। অণুদের বিভাজন 
ঘাটলে পরমাণঢুগুলে মন্ত হয় । 
মাঁলবাঁডনাম Molybdenam ( রসায়ন- 
বিদ্যা) 

ধাতর মৌল । চিহ 1০, পরমাণু 
অঙ্ক ৪২, : পরমাণুভার  ৯৬"৯৩ 
গলনাঙ্ক ২৬২০০ সে, স্ফুটনাঙ্ক ৪৮০০? 
সে. গ্ল্যাটনামের মত দেখিতে, নরম 
কিন্তু মজবূত ও প্রসার্য (Ductile )। 
প্রধান আকরিক (079) মালবিনাইট, 
সংকেত 1198, দোঁখতে.. গ্রানাইটের 
মত । রাসায়নিক ধর্মে খুব সক্রিয় নয়, 
যৌগদের মধ্যে ইহার যোজ্যতা ২ হইতে 
৬ পর্যন্ত হয় । ইস্পাতের সাঁহত মিশ্রণ 
ইহার: প্রধান ব্যবহার... রেডিও 
ভালভে তন্তু (filaments )-কে 
ধারণ করার জন্য ইহার তার ব্যবহার 
হয় । বীক্ষণাগারে রাসায়নিক বিশ্লেষ- 
হারা 
ব্যবহার আছে। রী y 


7৪০৬ বৈজ্ঞানিক অভিধান 


মস 11055 ( উদ্ভিদ-বিদ্যা ) 
7. মুস্কি শ্রেণীর ক্ষ:দ্র হারৎ উদ্ভিদ । 
ইহারা ব্রায়োফাইটা পর্বের অন্তর্গত । 
সবন্্র পাওয়া যায়। সাধারণত ভিজা 
জায়গায় জন্মায় ৷. লতানে বা খজু 
কাণ্ড দুই রকমেরই হয়। খুব ছোটও 
হয় আবার এক ফুট দীর্ঘও হয়। 
'পাতাগযীলি কাণ্ডের খুব কাছাকাছি 
সাজান থাকে । 
ম্যাথ Mach, Ernst ( ১৮৩৮-১১১৬ ) 
অষ্ট্ৰীয় পদার্থাবজ্ঞানী ৷ ক্ষেপকের 
(Missile) ক্ষেত্ৰে নানা গবেষণার জন্য 
বিখ্যাত ৷ গ্যাসের মধ্য দিয়া কোন 
বস্তুর বেগের সহিত এ গ্যাসের মধ্য 
দিয়া শব্দের বেগের অন:পাতকে ম্যাথ 
সংখ্যা বলা হয়। সম্প্রাত শব্দোত্তর 
(supersonic ) বেগ বিশিষ্ট বিমানের 
উদ্ভাবনার পর এই সংখ্যাগুলি বহু 
ব্যবহৃত ও সাধারণে পরিচিত হইয়াছে । 
অতি দ্রুতগতি বিমান বা রকেটের বেগ 
এখন ম্যাথ সংখ্যা দ্বারা প্রকাশ করা 
হয়। ম্যাথ সংখ্যা ২ অর্থে বায়ুমাধ্যমে 
শব্দের বেগের দ্বিগুণ বেগ বিশিষ্ট 
বিমান। 
ম্যাক্‌ক্লিন্টক্‌ Mec Clitnoch, 
Barbara  (১৯০২-) 
আমেরিকান যান্তরাম্টের বাসিন্দা ও 
“উদ্ভিদ বিজ্ঞানী । প্রজনন বিজ্ঞানের 
একাট মূল তত্ব ছিল যে. প্রত্যেক 
প্রজাতির জননকোষে যে ক্লোমোজোম- 
গনি থাকে তাহার মধ্যে জানগুলি যে 
ভাবে সাজানো থাকে তাহা জন্ম- 
জন্মান্তরে অপাঁরবর্তনীয় | কিন্তু এই 


সাবধানে গবেষর্ণা করিয়া আবিশকার: 
করেন যে জীনেরা ক্লোমোজমের মধ্যে 
স্থান পরিবর্তন করে অর্থাৎ তারা 
নু 80510058515 elements ( TE ), 
এই আবিষ্কারের জন্য ১৯৮৩ সালে 
শারীর বিদ্যায় নোবেল পুরস্কার পান । 
ম্যাকামলান Macmillan, Edwin 
Mallison ( ১৯০৭- ) 

আমেরিকান পদার্থ-বিজ্ঞানী। 
ইউরেনিয়ামের উপর নিউট্রন আঘাত 
কারয়া দুইটি ইউরেনিয়ামোত্তর: 
( Transuranic ) মৌল সৃষ্টি করেন, 
নাম দেন নেপচুনিয়াম ( Neptunium) 
ও গ্লুটোনিয়ামা (Plutonium), 
পরমাণু সংখ্যা যথাক্রমে ৯৩ ও ৯৪। 
পরে উহাদের অতি সামান্য পরিমাণে 
ইউরেনিয়াম আকারকে পাওয়া গিয়াছে, 
কাজেই উহাদের নৈসার্গক সমিতির, 
পরিচয় পাওয়া গিয়াছে, অতএব! 
নৈসার্গক মৌলদের মধ্যে ইউরেনিয়াম 


পরমাণুকে আর সর্বাপেক্ষা ভারী বলা 


চলে না। সাইক্রোট্রন যন্তে যখন 
কণাগুলির বেগ আলোকবেগের ক্ষ 
ভগ্নাংশে পাঁরণত হইল তখন বেগের. 
সাহত ভরের বৃদ্ধিতে  যন্দটির 
ব্যবহারকে নির্দিষ্ট গন্ডীর মধ্যে আবদ্ধ, 
রাখতে : হইল। ম্যাকামলান সেই. 
সময় কণাদের ভর বৃদ্ধির সহিত একই. 
সময়ে সাইক্লোট্টনের বৈদঢ্াতিক ক্ষেত্রের 
পরিবর্তন সাধন করিয়া এ সমস্যার 
সমাধান করেন |. ১৯৪৫ সালে, 
ম্যাকমিলান ও রুশ বিজ্ঞানী ভেক্‌- 
সলার- একই: সঙ্গে এই উন্নত যন্ত্রটি 
উদ্ভাবন করেন, - ইহার নাম: হয় 


) 


বৈজ্ঞানিক অভিধান 1৪০ 


সিন্‌ক্লোসাইক্লো্রন (synchro 
cyclotron ) বা সংক্ষেপে সিন্‌ক্লোটন 
( Synchroton) | ১৯৫৯ সালে তিনি 
সাঁবগে'র সহিত ফুগ্মভাবে নোবেল 
পুরস্কার পান । 

ম্যাকৃলাউড Me Leod, John James 
Rickard ( ৮৭৬-১৯৩৫ ) 


স্কটল্যান্ড জাত শারীরবত্ত-বিজ্ঞানী | - 


কাবেহাইড্রেট বিপাক ও. মধুমেহ 
সম্বন্ধে গবেষণার জন্য খ্যাত ! কানাডায় 
থাকাকালীন ব্যাণ্টিংকে -ইনসলেন 
আঁবিচ্কারের সুযোগ সুবিধা দেওয়ার 
জন্য ১৯২৩ সালে তাঁহার সহিত একত্রে 
নোবেল পুরস্কার পান। 
ম্যাক্সওয়েল Maxwell, James 
Clerk (১৮৩১-১৮৭৯ ) 

স্কটল্যান্ডে জাত পদার্থ-বিজ্ঞানী । 
এডনবরায় জন্ম,এডিনবরায় ও কোম্ব্রিজে 
শিক্ষা । ১৮৫৬ হইতে ১৮৬০ পর্যন্ত 
আযাবার্ডন শহরে বিজ্ঞানের অধ্যাপক 
লেন ও ১৮৬০ হইতে ১৮৬৮ পর্যন্ত 
লন্ডনের কিংস কলেজে পদার্থাবদ্যা ও 
জ্যোতার্বদ্যার অধ্যাপক ছিলেন । তিন 
বৎসর অবসর গ্রহণের পরে ১৮৭১ সালে 
কেদ্বিজে পরীক্ষামূলক পদার্থাবদ্যার 
প্রথম অধ্যাপক নিষু্ত হন৷ তাঁড়ৎ- 
চৌম্বক সম্বন্ধ ব্যাপারে ফ্যারাডে 
পরীক্ষা দ্বারা যে সব ধারণা করেন 
তত্বীয় বিচারে তাহারই গাণিতিক রূপ 
দেওয়ার জন্য খ্যাত৷ গ্যাসের গতীয় 
তত্বও ( kinetic theory of gases ) 
তান গাঁণাতক আকার দিয়া স্নাবন্যন্ত 
করেন। ইহা ছাড়া তাপ গতি বিদ্যার 
(thermodynamics) প্রয়োগেও তিন 


একজন পথিকৃৎ । তত্ত্বীয় পদার্থ বিদ্যায় 


ধুপদী যুগের তিনি একজন দিক্পাল। 
ম্যাগনেট 1718279% চুদ্বক (বাংলা 
ও হিন্দী) (পদার্থ-বিদ্যা ) 


যে লৌহ খণ্ড অন্য লৌহ খণ্ডকে 
আকর্ষণ করে ও শুন্যে মস্ত ভাবে 
ঝুলাইয়া দিলে সর্বদা উত্তর দক্ষিণ 
রেখায় অবস্থান করে। একটি দণ্ড 
চুম্বক ঝূলাইয়া দিলে তাহার একটি 
দিক সর্বদাই উত্তরাঁদকে মুখ করিয়া 
থাকে। এই গুণের জন্য চুম্বকের একটি 
সূচি নাবকদের দিগদর্শন যন্ত্রে 
(০০109855 ) ব্যবহৃত হইত। চুদ্বকের 
যে দিকটি উত্তরমন্খী. অবস্হান করে 
তাহাকে উত্তর মের; অপর দকাঁটকে 
দক্ষিণ মেরু বলে। একাঁট চুদ্বকের 
উত্তর মেরু মন্তভাবে দোদুল্যমান অপর 
একটি চুম্বকের উত্তর মেরুর নিকটে 
আনিলে কর্ষণ দেখা যায় আর দক্ষিণ 
মেরুর কাছে আনিলে আকর্ষণ দেখা 
যায়। চুম্বক নৈসার্গক ও মনযূষ্য দ্বারা 
প্রস্তুত দুই প্রকারেই পাওয়া যায়। 
ম্যাগনেটন Magnet০n (পদার্থ-বিদ্যা) 

পারমাণাবক বিজ্ঞানে বিদ্যুৎ 
আহত কণাগযুলর চৌম্বক ভ্রামক 
(magnetic moment ) মান প্রকাশ 
করিবার একক ৷ ইলেকট্রনের ম্যাগ- 
নেটন হিসাব কারবার সূত্র 


40000 


এখানে ০- ইলেকট্রনের বিদ্যুৎ 
আধান। 
= প্লাক ধ্রবক। 


০= আলোকের দ্যুতি 
ম্যাগনেটাইট "এgnetite (রসায়ন-বিদ্যা) 

লৌহের খনিজ আকরিক। ইহা 
প্রধানত লৌহের এক অক্সাইড | 
সংকেত 76591 এই  আকারক 
হইতেই আমাদের দেশের ইস্পাত 
কারখানাগনীলতে লৌহ নিজ্কাশন করা 
ইয়। ইহার টুকরাগ্ীল চুম্বক। এই 
জন্য ইংরাজীতে পুরাকালে ইহাকে 
লোডস্টোন ( Lodestone ) আখ্যা 
দেওয়া হইত। আপেক্ষিক গুরুত্ব 
8.৯৫.২, কাঠিন্য ৫-৬ । 
ম্যাগনেটিক. ডিপ magnetic dip 
চৌম্বক বনত স্বম্বন্ীয়নমল 
(পদার্থ-বিদ্যা ) 

কোন স্থানে একটি সূচি চুম্বককে 
যদি এমনভাবে. ঝডলাইয়া দেওয়া যায় 
যাহাতে সে উল্লম্ব তলে ( vertical 
plane) মুক্ত ভাবে ঘুরিতে পারে 
তাহা হইলে দেখা: যাইবে যে উহার 
একটি মের মাটির দিকে ঝুকয়া 
আছে। সুচিটির ঝৃলনাধারাটিকে 
অনুভূমিক ভাবে. ঘরাইয়া উহার 
আবর্তন তলকে- পৃথিবীর - চৌম্বক 
ক্ষেত্রের বলরেখার সাহত সমান্তরাল 
করিতে পারিলে, নাতি সবপেক্ষা বেশী 
হয়। অন;ভূমিকের সাহত তখন 
স:চিট যে কোণ উৎপন্ন করে তাহাকে 
চৌম্বক বিনতি বলে । ইহা পৃথিবীর 
স্থানে স্থানে ভিন্ন ভিন্ন হয়। যে 
__ কাল্পনিক রেখার উপর অবস্থান 


পৃথিবীর চৌম্বক বিষুব 
( Magnetic Equator ) বলে | 
ম্যাগ্‌নেটক ফাঁলড্‌ magnetic field 
চোঁদ্বক ক্ষেত্ৰ ভুলন্দীঘ (পদাৰ্থবিদ্যা) । 
কোন চুম্বক বা তঁড়ংপ্রবাহী 
তারের চতুর্দকে যে বলক্ষেত্র থাকে । 
এইর্প স্থানে যাঁদ একটি ছোট সঁচি- 
চুম্বক আনা যায় তো উহা একটি বিশেষ 
দিকে স্থির হইবে । উহার দুই মেরুর 
স্থানে দুইটি বিন্দ; দিয়া উহাকে অল্প 
অল্প কাঁরয়া সরাইয়া এরুপ 'িন্দঃগুলি 
যদি লওয়া যায়, তাহা হইলে উহাদের 
যন্ত করলে কয়েকটি বক্র রেখা পাওয়া 
যাইবে । এই রেখাগলকে বলরেখা 
( Lines of Force ) বলে ৷ বলরেখা- 
গুলে চৌম্বক ক্ষেত্রের পরিচায়ক । 
একাঁট কাঁচের উপর . একটি কাগজ 
আঁটিয়া উহা একাঁট চৌম্বক দণ্ডের 
উপর রাখিয়া কাগজের উপর কিছু 
লৌহচূু ছিটাইয়া দিয়া উহার উপর 
আস্তে আন্ভে টোকা দিলে লৌহচূ্ণ- 
গুলি কাগজের উপর যে ভাবে 'নান্ত 
হইবে, তাহার দ্বারাও চৌম্বক ক্ষেত্রের 
চিত্র পাওয়া যায়। ' 
ম্যাগনেটিজ্‌ম megnetisn চুম্বকত্ব 
[ বাংলা ও হিন্দী ] (পদার্থবিদ্যা ) 
চুম্বকের ধর্ম, যাহাতে অন্য লৌহ- 
দণ্ডকে আকর্ষণ করে ও মু.স্তভাবে 
ঝুলাইলে উত্তর দক্ষিণ মুখে অবস্থান 
করে। চৌম্বক ধর্ম বহু প্রাচীনকাল 
হইতে মানুষের জানা আছে। লৌহের 
এক অক্সাইড (সংকেত Fe,0, ) 


শপারিচিত ছিল। পরে দেখা যায় যে 
ইস্পাতের ন্যায় চৌম্বক ধর্ম বিশিষ্ট যে 
কোন ধাতুকে চুম্বকে  পাঁরণত করা 
যায়। আবার কোন. কাঁচা লোহাকে 
ফুম্বকের কাছে আনিলে বা বিদ্যুৎ 
বাহন’ কুণ্ডলীর মধ্যে রাখলে উহা 
চুম্বকে পারণত হয়। শেষোন্ত 
ব্যবস্থাকে তাঁড়ৎ চুম্বক ( Electro 
7088৩; ) বলে৷ এবং উহা আমাদের 
বহ: নিত্যব্যবহার্য যন্নের প্রধান অঙ্গ | 
ম্যাগনেট্রন এgnetr০৷ (পদার্থ-বিদ্যা) 

খুব উচ্চ কম্পাঙ্কের দোলন যন্ত 
তাঁড়চ্চৌম্বক তরঙ্গ ( High Frequ- 
ency oscillations) উৎপাদনের জন্য 
যে ভালভ বা টিউব ব্যবহৃত হয় । 
ইহার তন্তুর ( Filament ) চতুর্দকে 
অর্ধ চন্দ্রাকারে সজ্জিত আনোড থাকে 
আর গ্রড থাকে না। বাহিরে একটি 
তঁড়ংপ্রবাহী কুণ্ডলী রাখিয়া ভিতরে 
চৌম্বক ক্ষেত প্রস্তুত করা হয়। এই- 
‘ভাবে ইহার সহিত যযুন্ত বর্তনীতে 
দোলনের উৎপাদন. ও নিয়ন্ণ করা 
হয়। 


'্যাগনেপিয়াম Magnesium (রসায়ন 


বিদ্যা) 

ধাতব মৌল, চিহ্ন M৪; রা 
অঙ্ক ১২, পরমাণু ভার ২৪৩২; গল- 
নাৎক ৬৫১০ সে, স্ফুটনাক ১৯০৭? সে, 
আপোক্ষক গুরুত্ব: ১:৭৭। বর্ণে 
রুপালী সাদা, আ্যালযামানয়ামের 
অপেক্ষাও হালকা | ইহার যৌগ খনিজ 


পাওয়া যায় না। 'সমদুদ্র জলেও 


ম্যাগনেসিয়াম লবণ প্রচুর আছে। 
সামঢদ্রিক লবণ হইতে ম্যাগনেসিয়াম 
ধাতু পাইবার প্রায়োগিক ব্যবস্থা এখন 
সম্পূর্ণ হইয়াছে । ইহার সংকর ধাতু- 
গড়ল অত্যন্ত হাল্‌কা অথচ টান সহন 
ক্ষমতা উচ্চ কোটির ৷ এই জন্য {বিমানের 
অধিকাংশ অংশ ইহার সংকর ধাতুদ্বারা 
'নার্মত হয়। পারবহনক্ষম যন্তপাতও 
ইহার দ্বারা নির্মিত হয়। ইহা 
বায়নতে জৰলিতে থাকলে অত্যন্ত 
উজ্জ্বল সাদা আলো বিকীরণ . করে 
তাই ফোটোগ্রাফতে ও ইলেক্‌ষ্টিক 
তুবাঁড় তৈয়ারীতে ইহার গণড়া ব্যবহার 
হয়। 
ম্যাটার Matter জড় (পদার্থ-বিদ্যা) 
-. আমাদের হীন্দ্রর-গ্রাহ্য জগতের 
বস্তুর অংশ । জাড্য (inertia ), 
{বিস্তৃত ( Extension ) ও মহাকর্ষ‘ 
( gravitation ). ইহার। পারচায়ক 
ধর্ম । ইহাকে কঠিন তরল ও গ্যাসায় 
এই তিন অবস্থায় পাওয়া যায়। পর্বে 
ইহাকে শান্তর (78878) বিপরীত 
ধম বলিয়া মনে করা হইত কিন্তু 
আইনস্টাইন তাঁহার বিখ্যাত সমীকরণ 
৮7105 (78 শান্তি, 14-ভর ও ০- 
আলোকের বেগ ) দ্বারা ইহার সমন্বয়: 
কারয়াছেন। 
ম্যাডার Madder মজিচ্চা (বাঃ ও হিঃ ) 
( উদ্ভিদ-বিদ্যা-) 

লতা বিশেষ । ইহার শিকড় হইতে 
বহ; প্রাচীন কাল হইতে লোহিত বর্ণের 
এক প্রকার রঞ্জক নিঙ্কাশত হইয়া 


৪১০ 
আসিতেছে । এই রঞ্জক সূতী বল্তে 
বিশেষভাবে ব্যবহৃত হয় । 


ম্যাথম্যাটকস Mathematics গণিত 
(বাঃ ও হিঃ) 

যে শাস্বে সংখ্যা ও তংপ্রতীক 
রাশি সমূহের সম্বন্ধ বিচার হয়৷ ইহা 
সমন্ত প্রাকীতিক বিজ্ঞান-চচরি ভীত্বি। 
পাটিগাণত (Arithmetic ), বাঁজ- 


গণিত (Algebra), জ্যামিতি, 
( Geometry ), ত্ৰিকোণমাত 
( Trigonometry ), বলবিদ্যা 


(Mechanics) ও কলন ( Calculus ) 
এই শাস্তের সুপরিচিত মূল শাখা 
সমুহ । 


ম্যান Mn মনুষা (বাঃ ও হিঃ) 
(প্রাণিবিদ্যা ) 


প্রাইমেট বর্গের প্রাণী বিশেষ । এই 
বর্গের অন্য প্রাণীদের সহিত মনষ্য 
প্রজাতির বৈশিষ্ট্য তাহার মান্তচ্কের 
বৃহদায়তনে |  প্রাইমেট বর্গের বৃহত্তম 
প্রাণী গরিলার মাস্ক অপেক্ষা 
মানুষের মান্ভত্ক প্রায় তিনগুণ বড়। 
তাহা ছাড়া ইহাদের আর একটি বৈশিষ্ট্য 
এই যে ইহাদের হাড়ের বন্ধাঙ্গুজ্ঠ অন্য 
চারটি অঙ্গুীলর সামনে আনিতে পারে ৷ 
. এই জন্য ইহার যন্ত্রপাতি দৃঢ়ভাবে 
ধাঁরতে পারে ও ব্যবহার করতে পারে ৷ 
এই সকল বৈশিষ্ট্যের জন্য মনুষ্য 
প্রজাতি নৈসার্গক বস্তুর নিয়ন্ত্রণে এত 
দুর সমর্থ হইয়াছে যে অনেক সময় 
পাপা ইহারাও উষরন্ত 
রঃ i 


বৈজ্ঞানিক অভিধান 


ম্যানগ্রোভ Mangrove 
নরনলি ( উদ্ভিদ-বদ্যা ) 

গ্রীক্প্রধান অণ্চলের সমুদ্র-তাঁরবর্তাঁ 
স্থানে জাত বক্ষশ্রেণী বিশেষ । ইহারা 
কেহ কেহ উচ্চতায় প্রায় ১০০ ফুট হয় 
এবং গর্নাড়র ব্যাস ১০ ফুট পর্যন্ত হয়। 
ইহারা শিকড় বিস্তার করিয়া সমর 
উপকূলে বহু স্দ্থান ব্যাপিয়া প্রায় 
দুভেদ্য জঙ্গলের সৃষ্টি করে। এই 
শ্রেণীর গাছের কাঠ ও ছাল মানুষের 
বহ ব্যবহারে লাগে । 
ম্যানোমটার Manometer ভানলাঘী 
(পদার্থ-বিদ্যা ) 

গ্যাসের চাপ মাপিবার.যন্ত্র বিশেষ । 
ইহা দই প্রকারের হয় । এক প্রকারে 
একটি মুখ বন্ধ থাকে, অন্যটিতে দুইটি 
মূখই খোলা থাকে। 


2D 


গরান নন্তু 


ম্যাপল Maple 
(উদ্ভিদ-বিদ্যা ) 

এক শ্রেণীর বক্ষ বিশেষ । এই 
শ্রেণীর. এক বিশেষ প্রজাতির গান্র 
হইতে মিষ্ট রস পাওয়া যায় । উহাকে 
ঘন কারয়া রস বা শর্করা রূপে ব্যবহৃত 
হয়। উত্তর আমেরিকার কানাডায় এই 
বিশেষ বৃক্ষ নৈসার্গক ভাবে প্রচুর 
পাওয়া যায় এবং ইহা এ দেশের 


বৈজ্ঞানিক অভিধান ৪১১ 


ম্যামথ Mammoth 
(প্রতন প্রাণিবিদ্যা ) 

অধুনা-লুপ্ত হন্ভীর এক প্রজাতি 
বিশেষ |. ইহারা দেখিতে আমাদের 
দেশী হন্তীর মত ছিল কিন্তু আকারে 
আরও বড়। প্রাচীন যুগের আদিম 
অধিবাসীদের গুহা-চিত্র হইতে এবং 
সাইবেরিয়ার বরফ ক্ষেত্রের মধ্যে প্রোথিত 
শবদেহ হইতে ইহাদের ৷ অষ্তিত্ব ও 
শারীরিক সংস্থান ইত্যাদি ভাল ভাবে 
জানা গিয়াছে । 
ম্যামাল্‌স Mam স্তন্যপায়ী ( বাঃ 
ও হিঃ) (প্রাণাবদ্যা ) 

প্রাণীদের বর্গ বিশেষ । ইহাদের 
সামান্য বৈশিষ্ট্য এই যে ইহাদের 
শিশুরা মাতার গ্তন্যপান কারয়া জীবন 
ধারণ আরুভ করে । ইহারা সকলেই 
উষ্ণ রন্ত বিশিষ্ট ও মেরুদণ্ডী । ইহাদের 
দুইটি প্রধান উপাবভাগ ; যাহারা ডিম 
পাড়ে ও যাহাদের শিশুরা পূণঙ্গি 
অবস্থায় প্রসূত হয়। বর্তমান যুগে 
এই উভয় শ্রেণীর প্রায় চার হাজার 
প্রজাতি জানা আছে । হয়ত অনেকের 
জানা নাই যে এখনও বর্তমান বৃহত্তম 
ভ্তন্যপায়ী জীব তাঁম। ইহাদের ওজন 
১৫০ টন ও দৈর্ঘ্য ১১৫ ফুট পর্যন্ত হয়। 
ম্যারো [৪2০ মজ্জা (বাঃ ও হিঃ) 
(শারীর বৃত্ত) 

প্রাণীদের হাড়ের মধ্যস্থিত এ'টেল 
বদ্তু বিশেষ। ইহা হলদে ও লাল 
দুই রঙের হয়'। ইহা হইতে রন্তের 
লোহিত কণিকার সৃষ্টি: হয় এবং ইহা 
সম্পূর্ণ সুস্থ না থাকলে রন্তাল্পতা 
(Anaemia ) রোগ জন্মে |" 


ম্যালিনোভাস্কি Malinowski B. K. 
(১৮৮৪-১৯৪২) 

tet গজাতাধারাবখাতী? নতত্ত্ব 
শবদ । মানুষের সংস্কীতর বিজ্ঞান- 
সম্মত বিশ্লেষণ দ্বারা তানি নৃতত্বকে 
বর্তমান যুগের সমস্যা সমাধানের' 
সহায় করার চেষ্টা করেন। 
ম্যালোরয়া "0912754 (চিকিৎসা বিদ্যা) 

মানুষের ব্যাধি বিশেষ । ইহার 
প্রধান লক্ষণ কম্পজবর।: পুরাতন 
হইলে প্লীহার বৃদ্ধি ও রন্তা্পতা দেখা 
দেয় এবং জবর পর্যায়ক্রমে কিছুদিন, 
অন্তর অন্তর আসতে থাকে 
(পালাজবর )। অনেক দেশে এক সময়, 
ইহা সংক্রামক ভাবে দেখা দিত। 
দ্বিতীয় মহাযুদ্ধের আগে বাংলাদেশে 
ইহার ব্যাপক প্রাদুর্ভাব ছিল। এই 
খানের এক বীক্ষণাগারে ইহা আঁবচ্কৃত 
হয় যে এই রোগের বীজাণুর বাহক এক 
শ্রেণীর মশা ৷ এই শ্রেণীর মশাকে ধ্বংস 
করার বিজ্ঞানসম্মত প্রণালী অবলম্বন, 
করায় আমাদের দেশ ও অন্যান্য দেশ 


ইহার প্রভাবমনন্ত হইয়াছে । 
ম্যাস্টোডন mastodon  (প্রতন- 
প্রাণাবদ্যা ) 

অধ,নালপপ্ত শ্তন্যপায়ী প্রাণী বিশেষ । 


আকারে হন্ভীর অনুরূপ । ইহাদের 
জীবাশ্ম পাঁথবার প্রায় স্বত্ত পাওয়া 
যায়। আমেরিকায় প্রাপ্ত প্রায় পুণঙ্গি 
একটি জীবা*ম হইতে অননমান করা. 
যায় যে ইহারা লক্বায় প্রায় কুড়ি ফুট, 
উচ্চতায় সাড়ে নয় ফুট ও প্রায় সাত ফুট, 
লম্বা দন্ত বিশিষ্ট ছিল। 


মাইওাঁসস 7১০৪৪: - ( জীবাবদ্যা) 


ূ 


৪৯৯ 


জীবকোয়.বিভাগের যে বিশেষ 
পর্যায়ে জনন কোষের: (gamete ) 
সৃষ্টি হয়। এই অবস্থায় নিউক্লিয়াসে 
‘ক্লোমোসোমের ' সংখ্যা অর্ধেক হইয়া 
যায়। পরে যখন পঢুং 'ও স্ত্রী জনন 
কোষ ৷ মিলিয়া: যায় তখন উহাতে 
ক্লোমোসোমের ৷ সংখ্যা আবার পর্ণ 
হয়, এবং উহার মধ্যে মাতার ও পিতার 
"গুণ বিশিষ্ট ক্লোমোসোম ঠিক অর্ধেক 
অর্ধেকথাকে।. এ পূর্ণাঙ্গ জীবকোষ 
তখন পুনঃ পুনঃ বিভাজিত হইয়া 
জীবের সৃষ্টি করে। 


0৩৫৭ Glos sal 


ANAPHASE 


'মাইকা "০ অভ্র অন্ধ (রসায়ন- 
বিদ্যা), 80554 

খাঁন পদার্থ বিশেষ ৷ ইহা আঁত 
মাহজ্তরে ভাঁজে ভাঁজে খোলা যায়ি। 
এই মাহ খণ্ডগরীল স্বচ্ছ এবং তাপ ও 
বাতের কুপারবাহণ বলিয়া জন্তরক 


বৈজ্ঞানিক আভধান 


রূপে মানুষের ব্যবহৃত "বহ: জিনিসে 
থাকে। রাসায়নিক সংযু্তিতে ইহারা 
ধাতব সালকেট ৷ আমাদের" দেশে 
উচ্চ শ্রেণীর অল্রের খান আছে এবং 
ইহা আমাদের এক প্রধান রঞ্ানীর 
বন্তু। 
মাইক্ন "i৫৮০ ( পদার্থবিদ্যা ) 

এক মিটারের দশ লক্ষ ভাগের এক 
ভাগ দৈৰ্ঘ্য । - বস্তুকাঁণকা, তরঙ্গ দৈর্ঘ্য 
ইত্যাদি মাপিবার একক । 
মাইক্লোকোঁমাস্ট্র microchemistry 
কণরসায়ন জুহ্বলহআাজল (রসায়ন ) 


METAPHASE 


moo 
A Ka 


TELOPHASE 


রসায়নের যে শাখায় অতি অল্প 
পরিমাণ বস্তু লইয়া পরাক্ষা করা হয়।। 
বিংশ শতাব্দীর শুর; হইতে এই শাখা 
পরিণতি প্রাপ্ত হইয়াছে ৷ ইহার: জন্য 
ঠ্রডারশ এঁমল.ও ফ্লান্‌ৎস. প্রেগুল 
নামক দুইজন জার্মান: বিজ্ঞানী 


বৈজ্ঞানিক অভিধান 


দায়ী । প্রেগল এইজন্য ১৯২৩ সালে 
নোবেল প:রস্কার পান৷ বর্তমানে 
ইহা তেজাস্রিয়। বিস্ফোরক; খাদ্য, শষধ 
ও অপরাধ বিজ্ঞানে বিশ্লেষণ প্রভীততে 
অপরিহার্য পদ্ধাত হইয়া দাঁড়াইয়াছে। 
মাইক্রোস্কোপ microscope 
অণুবাক্ষণ মুলা (পদাৰ্থবিদ্যা ) 

দ্‌গযন্ব্ব বিশেষ ৷ যে সকল বস্তু 
খালি চোখে দেখা যায় না তাহারা ইহার 
সাহায্যে গোচর হয়। একাট উত্তল 
(০০৮৫২ ) লেন্স ইহার সরলতম 
রুপ ৷ কিন্তু সচরাচর ইহাতে অন্ততঃ 
দুইটি লেন্স থাকে । একটির দ্বারা 
বাহিরে নারদ্টি দ্থানে রক্ষিত বস্তুর 
প্রীতীবদ্ব একটি বেলনাকার চোঙার 
মধ্যে ফেলা হয় ।: 'চোঙার অপর দিকে 
আর একটি লেন্সের সাহায্য এ 


OBJECT 


OBJECTIVE 


৪৯৩, 


বেশী করার যান্ত্রিক ব্যবস্থা থাকে । 
মাইটনের, Meitner,  Lise- 
(3৮৭৮-১৯৬৮ ) 

অস্ট্রীয়া জাত মহিলা পদার্থ- 
বিজ্ঞানী । তিনি বিখ্যাত ;পারমাণাঁবক 
বিজ্ঞানী অটো হানের সহকর্মিণী, 
ছিলেন৷. তিনিই ১৯৩৪ সালে প্রথম 
অনুমান করেন যে ইউরেনিয়ামের' 
'নিউক্রিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত 
কাঁরলে উহা দুই ভাগে ' ভাঙ্গিয়া 
যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই 
বিভাজন পথযয়িকমে অন্য পরমাণনুতে 
সংক্রমিত হইবে ৷ তাঁহার এই' কল্পনারই: 
পারণত ফল পারমাণবিক বোমা ৷ ইীতি- 
পূর্বে (তান হানের সহযোগিতায় 
প্রোটো-আযক্টিনিয়াম নামক তেজাক্রিয় 
ধাতু স্বতন্ত্র করেন । 
মাইয়েলাইটিস 
(চিকংসা-বদ্যা ) 

সষদ্নাকান্ডের বা আঁ্ছিমজ্জায় 
প্রদাহ জানত রোগ ৷ ইহাতে আক্রান্ত 


myelitis. 


1৪৯৪ 


নার্ভ'গুলি ন্ট হইয়া. যায়৷৷ পায়ের 
দরুর্বলতা ইহার একটি লক্ষণ ৷ তরুণ 
রোগ সারে, কিন্তু পুরানো. হইয়া 
গেলে এ রোগের  চাকৎসা এখনও 
আবিক্কৃত হয় নাই ৷ “পোলিও” ইহারই 
সম্বন্ধিত রোগ ৷ : 
সাউথ mouth মুখ (বাঃ ও হিঃ) 
(শারীর-বৃত্ত ) 

প্রাণীদের খাদ্য গ্রহণ করিবার রল্পর। 
বেশীর ভাগ প্রাণীরই ইহা মাথার দিকে 
থাকে । মুখে খাদ্য গ্রহণ করা, চিবানো, 
গ:'ড়ানো ইত্যাদির ব্যবস্থা থাকে। 
বেশীর ভাগ ক্ষেত্রে শব্দ করাও মুখ 
দিয়াই হয়। দুইটি চোয়াল ইহার 
অংশ ৷ উহাদের মধো ঠোঁট ও জিভ 
থাকে । অনেক প্রাণীর চোয়ালে দাঁত 
থাকে। 
মাম্‌পৃস mumps 
(চিকৎসা-বদ্যা ) 

সংক্লামক রোগ বিশেষ । গলা ও 
কানের কাছে অবাস্থিত প্যারটিড গ্রাচ্ছির 
স্ফীত ইহার প্রধান লক্ষণ । বেদনা 
“ও জবর ইহার সঙ্গে সঙ্গেই হয়। 
সাধারণতঃ শিশুদেরই বেশ! হয়। এক 
প্রকার ভাইরাস এই রোগের কারণ এবং 
উহা সংক্রমণের প্রায় দুই-তিন সপ্তাহ 
পরে রোগের বাহ্য লক্ষণ প্রকাশ পায়। 
ইহা অত্যন্ত ছোঁয়াচে রোগ । 
মায়ার Mayer, Maria 
‘Goeppert (Ssoy-১১৭৩) 

জামনিগতে জাত পরে আমেরিকার 
অধিবাসী । পদার্থ-বিজ্ঞানী । পার- 
_ মাণাবক নউকনয়াস কিভাবে নিউট্রন 
“শোষণ করে তাহার এক আঁভনব 


< 


জলণভ 


বৈজ্ঞানিক অভিধান 


ব্যাখ্যা দিয়া জেনসেন ও ভিগ্‌ নারের 
সঙ্গে যুন্তভাবে ১৯৬৩ সালে নোবেল 
পুরস্কার পান । পদার্থবিজ্ঞানে নোবেল 
প্রাইজ লাভে তান দ্বিতীয়া মাহলা 
বিজ্ঞানী, প্রথম অবশ্য বিশববিশ্রুতা 
মাদাম কুরি | 
মায়োটিক 75০6০ (চাকৎসা-বিদ্যা ) 

যে ওষধ প্রয়োগে চক্ষুর তারা রন্ধ 
(pupil )তে দীর্ঘস্থায়ী সৎ্কুচন হয়। 
এসোেরিন (95০:179) ইহার একটি 
সঃপারচিত দ্টান্ত । 'গলকোমা রোগে 
এই সব ওষধের ব্যবহার হয়। চক্ষু 
পরীক্ষার সময় চিকৎসকগণ আ্যার্রীপন, 
হোমাট্রীপন, কোকেন প্রীতি ওষধ 
প্রয়োগে তারা. রল্ধ্ুকে . পরাক্ষার 
সুবিধার জন্য বিস্ফারিত করিয়া লন, 
পরাক্ষান্তে উহার. স্বাভাঁবক অবস্থা 
ফিরাইয়া আনার জন্য এই ওধধ প্রয়োগ 
করেন। 
মায়োপিন এপক miocene epoch 
অল্যনুন্ল জনি ( ভূবিদ্যা ) 

কা ই নো জো রি ক অধিকল্পের 
চতুর্থ কল্প । ইহার প্রারম্ভ প্রায় আড়াই 
কোট বংসর আগে এবং স্থিতিকাল 
প্রায় দেড় কোটি বৎসর । এই সময়ই 
হিমালয়, আল্পস্‌ ও আন্ডিস পর্বত- 
মালার উৎপত্তি হয় ও ভূপূষ্ঠে গরু 
শ্রেণীর রোমন্হক প্রাণী ও অন্যান্য 
উচ্চতর স্তন্যপায়ী প্রাণীদের আবিভাব 
হয়। 
মার্কান marconi, Guglielmo 
(১৮৭৪-১৯৩৯ ) 

ইতালীয় বিজ্ঞানী ও উদ্ভাবক। 
বোলোনা শহরে জন্ম! বোলোনা 


বৈজ্ঞানিক অভিধান 


বিশ্ববিদ্যালয়ে শিক্ষা । হেয়ার্ঘস 
(Hertz) দ্বারা ব্যাখ্যাত তড়িচ্চৌম্বক 
তরঙ্গকে ব্যবহারে লাগাইয়া ইনিই 
প্রথমে বিনা তারে একস্থান হইতে 
অন্যস্হানে সংকেত বা বার্তা পাঠানোর 
প্রায়োগিক খটনাঁটি সমস্যার সমাধান 
করিয়া বর্তমান যুগের বেতার শিল্পের 
প্রাতষ্ঠা করেন। তিনি ১৮৯৬ সালে 
ইংলন্ডে বেতার টেলিগ্রাফ যন্দের 
পেটেন্ট স্বীকৃতি পান ও দুই বংসর 
পরে: ইংলন্ড হইতে ফ্রান্সে বেতার 
সংকেত পাঠাইতে সক্ষম হন ১৯০১ 
সালে অধিকতর শান্তণালী প্রেরক যন্ত্র 
বসাইয়া_ আটলান্টিক মহাসাগরের 
এগার হইতে ওপারে সংকেত পাঠান 
জাহাজে বেতার যন্ত্রের ব্যবহারের 
ব্যাপক প্রচলন করায় তাঁহার প্রচেষ্টা 
অনেকখানি দায়ী ৷ ১৯০৯ সালে তান 
ব্রাউনের সাঁহত য্গ্মভাবে নোবেল 
পঢরচ্কার পান । 
মারাকউাঁর ঘঃ০০ঘএ পারদ (বাঃ ও 
হিঃ) (রসায়নশীবদ্যা ) 

ধাতব মৌল। চিহ্ন 77, পরমাণু 
অঙ্ক ৮০, পরমাণ ভার ২০০ ৬, 
গলনাঙ্ক ৩৮"৯* সে, স্ফুটনাঙক ৩৫৬৯? 
সে, আপোক্ষক গুরুত্ব ১৩৬ । ইহা 
.একমান্ন ধাতু যাহা সাধারণ উষ্ণতায় 
তরল অবস্থায় থাকে । তরল রুপার 
মত দেখিতে রাসায়নিক ভাবে খুব 
-সারুয় নয় । ইহার তারল্য ও অনচ্ছতার 
জন্য থার্মোমিটার, ব্যারোমিটার প্রভৃতি 
বৈজ্ঞানিক বন্তাদিতে বহু ব্য ব হৃ ত। 
বক্ষণাগারে এ ক'টি ' অপরিহার্য 
‘উপাদান৷: যদিও পারদ ও উহার 


8১৫ 


যৌগেরা তীর বিষ, তবু উপযুক্ত মান্রায় 
উহারা ওধধার্থে ব্যবহৃত হয় । 
মারাকউার মগ বুধ (বাঃ ও হিঃ) 
(জ্যোতিষ) 

সৌর জগতের মূল গ্রহগযীলর মধ্যে 
ক্ষুদ্রতম ও সূর্যের নিকটতম । ব্যাস 
প্রায় তিনহাজার মাইল অর্থৎ প্‌থিবাঁর 
এক-তৃতীয়াংশ ৷ ইহা. ৮৮. দিনে সূর্যের 
চতুর্দকে একবার পরিক্রমা করে । কিন্তু 
নিজ কক্ষের উপর আবর্তন করে কিনা 
সে সম্বন্ধে জ্যোতীবদরা একমত নন। 
সূর্য হইতে গড় দুরত্ব তন কোটি ষাট 
লক্ষ মাইল । ইহা কখনও কখনও ক্ষীণ 
তারকা রূপে খাঁল চোখে দেখা 
যায়, তবে সূর্যের আত নিকট বাঁলয়া 
অনেক সময়ই দেখার চেষ্টা ব্যর্থ হয়। 
মার্কিউরোকোম mercuro- 
chrome ( রসায়ন-বিদ্যা ) 

ওুষধ বিশেষের ব্যবহারিক নাম। 
রাসায়নক ভাবে ইহা ডাইব্রোমো 
ফ্লুয়োরোসনের সোডিয়াম মারাকউরি 
যৌগ, সংকেত C,০H;0,Br,. 
HgOH Nas জলে দ্রাব্য, ইহার 
দ্রবণ আলতা রঙের ও অত্যন্ত প্রতিপ্রভ 
( Fluorescent )| ইহার শতকরা 
দুই বা চার ভাগ দ্রবণ বাঁজনাশকের 
কাজ করে, সুবিধার মধ্যে ইহা লেপনে 


জবালা-যন্্রণা নাই । 
মার্টিন Martin, Arthur John 
Porter (১৯০০- 1) 


ইত্রাজ জীবরসায়নাবদ। সহযোগণী 
সিঞ্জের সহিত আমিনো আ্যাঁসিড 
বিশ্লেষণে ক্লোমোটোগ্রাফি পদ্ধাত 
প্রয়োগ করিয়া প্রোটিন সম্বন্ধে জ্ঞানকে 


৪৯৬ 


বহুদূর অগ্রসর করিয়া -দেন। ইনি 
ব্যবহার চালু করেন৷ উহাদের পরীক্ষা 
পদ্ধতিতে জীবাবিদ্যায় ও জাঁবরসায়নে 
প্রভূত প্রগাত সম্ভব হয় বালয়া ১৯৫২ 
সালে তাঁহারা যুগমভাবে নোবেল 
পুরস্কার পান । 
মাফ Murphy, William Parry 
(১৮৯২- ) 

আমেরিকান 'চাঁকৎসক ৷ প্রথম 
মহাযুদ্ধের পর হনইপ্‌ল নামে একজন 
আমোঁরকান রোগ-নিদানাবদ: (Path০- 
10856) আ'কচ্কার করেন যে কুকুরদের 
যকৃৎ খাইতে দিলে উহাদের রক্তে 
লোহতকণার সংখ্যা বাড়ে । ১৯২৬ 
সালে মাও তাঁহার সহযোগী মিনো 
এই ব্যবস্থা দুষ্ট রন্তাজ্পতা ( Perni- 
cious Anaem a ) দ্বারা আকান্ত 
রোগীদের উপর প্রয়োগ করায় আশান; 
রূপ ফল লাভ করেন। এতাবৎ উহা 
অনারোগ্য রোগ বাঁলয়া বিবোঁচত 
হইত। এখন দেখা গেল, রোগীদের 
খাদ্যের সঙ্গে যকৃৎ নিয়ামত খাইতে 
দিলে এ রোগ আর থাকে না। 
হ:ইপ্‌ল, মিনো ও মার্ফ একত্রে ১৯৩৪ 
সালে নোবেল পুরস্কার পান। 
মাৰ্বল . হা) & £ 7916. মর্ম প্রস্তর 
অানহমহ (রসায়নীবদ্যা) 

চুনাপাথরের এক বিশেষ আকার । 
সংকেত ০০951. ইহা মাজিলে 
মসৃণ ও উদ্জবল হয় বলিয়া এই প্রস্তর 
গৃহ নির্মাণে অলম্করণে ব্যবহৃত, হয়। 
রাসায়ানক সংযতিতে ইহা খাঁড়মাটির 


বৈজ্ঞানিক অভিধান 


সহিত অভিন্ন, পোড়াইলে চুন পাওয়া 
যায়। 
মার্মোসেট "৪:০5 (প্রাণাবদ্যা ) 

দক্ষিণ আমেরিকার অধিবাসী বানর 
[বিশেষ ৷ দেখিতে কাঠাবিড়ালির মত। 
লম্বায় কখনও এক ফুটের বেশ? হয় না, 
লম্বা লেজ, গায়ে নরম রেশমের মত 
লোম ৷. ইহাদের বৈশিষ্ট্য এই যে, 
ইহাদের কষের দাঁত সবসমদ্ধ আটাটর 
বেশী থাকে না ও আঙ্গুলে বিড়ালদের' 
মত নখর থাকে৷ বনে থাকে ও কাঁট- 
পতঙ্গ ধরিয়া খায় । 
মার্ল 20] ( ভূঁবদ্যা ) 

চুনের সহিত মিশ্রিত কাদার এক 
প্রকার নুড়ি । ইহার জমাট অনেক 
সময়ে দোখতে পাথরের মত হইলেও 
সহজেই গড়া হইয়া যায়। জাঁমকে 
উর্বরা করার জন্য এটেল মাটির সাহত 
মেশানো হয় ৷ 
মার্স 70809 মঙ্গল (বাঃ ও হিঃ) 
(জ্যোতিষ-বিদ্যা ) 

সৌর-জগতে সূর্য হইতে চতুর্থ গ্রহ 
অবস্থিত পৃথিরীর পরেই ৷ পৃথিবীর 
অপেক্ষাও ছোট, ব্যাস ৪২০০ মাইল, 
পাঁথবার ব্যাসের প্রায় অর্ধেক, ওজনে 
আরও কম, পৃথিবীর এক নবমাংশ ; 
কাজেই ইহার মহাকর্ষ শান্ত পৃথবীর 
মহাকর্ষ শাপ্তর এক-তৃতীয়াংশ ৷ নিজ, 


. অক্ষের উপর ইহার ঘূর্ণনকাল: ২৪ 


ঘণ্টা ৩৭ মিনিট ২৩ সেকেন্ড ও সূর্যের 
চারিদিক একবার পরিক্রমা করতে ইহার 
পৃথিবীর. ৬৬০. দিন লাগে ।. ইহার 
ফোবস (১০১০৪): ডেমস। নামে 
দুইটি উপগ্রহ আছে ॥ এক. দিকে 


বৈজ্ঞানিক অভিধান 


পৃথিবীর নিকটতম প্রতিবেশী বলিয়া 
মহাকাশ অভিযানে ইহা একটি বিশেষ 
লক্ষ্য । ইহা খালি চোখে দেখা যায়, 
ঈষৎ লালচে রঙের জ্যোতি বিকীরণ 
করে। 
মাসূদীপয়াল  77979819] : অঙ্কগরভ' 
লালী সাজ (প্রাণাবদ্যা ) 

স্তন্যপায়ী প্রাণীদের এক উপাবভাগ। 
ইহাদের স্বজাতির স্তনের কাছে একাঁট 
থণলর মত থাকে॥ শিশু জুমিষ্ঠ না 
হইয়া জরায়: হইতে নিচ্কান্ত হইয়া এই 
থাঁলর মধো চলিয়া যায় এবং মাতৃষ্তন্য 
পান করিয়া বাড়িতে থাকে। ইহাদের 
গর্ভবাসের সমর খুব কম এবং জরায়ু 
হইতে নিক্কান্ত হওয়ার সময়ে অনেকটা 
অপরিণত থাকে। ইহাদের বেশীর 
ভাগ অস্ট্রেলয়া মহাদেশ নিবাসী ॥ 
কাঙ্গার; ইহাদের সব চেয়ে পারচিত 
নিদর্শন। ইহারা মাতৃবক্ষে থালর মধ্যে 
তিন মাস সাড়ে তিন মাস: পর্যন্ত 
থাকে। 
মালাপাঁঝ Malpighi, 
(১৬২৮-১৬৯৪) 

ইতালীয় শা রীর বৃত্ত বি দ্‌.ও 
চিকিৎসক ৷ বোলোনা শহরে জন্ম। 
২১ বৎসর বয়সে এখানেই চিকিৎসা 
{বিদ্যা শিক্ষা আরম্ভ করেন ও চার 
বৎসর পরে ওখানকার ডক্টরেট পান। 
ইহার পর তিনি নানা বিশ্ববিদ্যালয়ে 
অধ্যাপনা করিতে থাকেন। মৃত্যুর 
তন বৎসর আগে তান তৎকালীন পোপ 
ইনোসেন্টের (চার নদ্বর) নিজস্ব 
চিকিৎসক নিযুন্ত হন। তিনিই প্রথম 
অণঢুবাক্ষণের সাহায্যে শারীরিক গঠনের 


২৭ 


Marcello 


৪১৭ 


চর্চা করেন ও প্রাণীদেহে শিরা ও 
ধমনীর সংযোগকারী, কৈশিক নালা- 
গদীল আবিচ্কার করেন। ফুসফুসের 
গঠনও তিনি সঠিক বর্ণনা করেন । 
বৃকে উপরের অংশের কুণ্ডলী পাকানো 
নালিকাগুলি তিনিই প্রথমে বর্ণনা 
করেন, উহা আজও তাঁহার নামে 
পারচিত। তিনি জীবনের শেষ তিন 
বৎসরে তাঁহার জীবনে যত গবেষণা 
তাহার লব্ধ লিপিবদ্ধ করেন ও সেগুলি 
লন্ডনের রয়াল সোসাইটিতে পাঠান । 
গাল তাঁহার মৃত্যুর দই বৎসর পরে 
১৬৯৬ সালে প্রকাশিত হয় । 
মাশরুম Mushroom ছত্রাক ল্তলন্ধ 
(উদ্ভিদ বিদ্যা ) 

ফাঞ্জাই শ্রেণীর উদ্ভিদ বিশেষ । 
আমরা যাহাকে ব্যাঙের ছাতা বল 
তাহাই ইহাদের উত্তম উদাহরণ । এগ:ল 
অনেকে খাদ্য হিসাবে ব্যবহার করেন, 
তবে ইহাদের কয়েকাঁটর মধ্যে বযাস্ত 
উপক্ষার মাসকোরন্‌ ( Muscarine, 
সংকেত C9 3 05 N) থাকে। 
এগ খাইলে মৃত্যুর সম্ভাবনা । 
মান 71১৪ ভর নল্সলাল ( পদার্থ- 
বিদ্যা ) 

একই বল (£০০6) যদি যুগপৎ 
কয়েকটি বস্তুর উপর প্রযুন্ত হয় ত দেখা 
যায় যে এ বস্তুগ:টলর ত্বরণ (Acclera- 
0০০) ভিন্ন ভিন্ন হইতেছে। জড় 
পদার্থের যে গুণের জন্য ত্বরণের এই 


 প্রভেদ হয় তাহাকে ভর বলে। অর্থাৎ 


“বল 

OY 
ভরলস্টুরন ইহা iin ওজন হইতে 
পৃথক এইজন্য যে. বস্তুর ভর 


8১৮ 


পৃথিবীর সব স্থানে অভিন্ন কিন্তু 
ওজন ভিন্ন, কেননা ওজন বস্তুটির 
উপর পৃথিবীর আভিকর্ষ ( Gravity ) 
শান্তির দ্যোতক। বন্তুর 
21778 BN RENE 87 
পৃথিবীর অভিকর্ষ জানত ত্বরণ । 
ভূপ্‌ষ্ঠের সকল স্থান ভূ-কেন্দ্র হইতে 
সমান দূর নয় বলিয়া আঁভকর্ষ-শান্তও 
সব জায়গায় সমান নয়, তাই ওজনও 
সব জায়গায় সমান নয় ৷ 
মাস নাম্বার ass number লল্সলাল 
অভসা (পদার্থ-বিদ্যা ) 

কোন পরমাণুর নিউক্রিয়াসে 
প্রোটন ও নিউট্রনের সংখ্যার সমগ্টি। 
মাসুল 1785019 পেশী [বাংলা ও 
হিন্দী] (শারর-বৃত্ত) ' 

প্রাণীদেহের এক শ্রেণীর কলা । 
ইহাদের প্রধান কাধ অবস্থা বিশেষে 
সঙ্কোচন। ইহাদের দ্বারা দেহের 
আঁগ্বময় অংশগনুলি আন্দোলিত করা 
' সম্ভব হয়। পেশী দই প্রকারের, 
এঁচ্ছিক ( Voluntary ) ও অনৈচচ্ছিক 
( Involuntary ) | এীচ্ছক পেশী- 
গুলিকে প্রাণীরা ইচ্ছামত সক্কুচিত ও 
প্রসারিত কারতে পারে। বেশীর ভাগ 
পেশীই এই শ্রেণীতে পড়ে। কিন্তু 
কতকগুলি দেহাঁর ইচ্ছার অপেক্ষা না 
কাঁরয়াই সংকুচিত ও প্রসারত হয়, 
হৃংপিণ্ডের পেশীগনীল ইহার প্রকৃষ্ট 
উদাহরণ । বাহির হইতে বিদাপ্রবাহ 


প্রয়োগেওপেশীর সঙ্কোচনঘটানোায় |: 


মাহেশ্বরী Maheswari, Panchanan 
( ১৯০৪-১৯৬৬ ) t 
ভারতীয় উদ্ভিদ-বিজ্ঞানী । রাজ- 


বৈজ্ঞানিক অভিধান 


স্থানে জন্ম, জয়পুর ও এলাহাবাদ বিশব- 
বিদ্যালয়ে শিক্ষা ৷ শিক্ষাসমাপনের পর 
আগ্রা কলেজ, এলাহাবাদ বিশবাবদ্যালয় 
ও ঢাকা বিশ্বাবদ্যালয়ে অধ্যাপনা 
করেন। ঢাকায় তিনি গমের অঙ্কুর 
সম্পার্কত গবেষণা করেন । পরে বৃক্ষের 
অঙ্গ সংস্থানের ( Anatomy ) দিকে 
আকৃষ্ট হ'ন। তানি উদ্ভিদের ভ্রুণতত্ব 
সচ্বন্ধেও মূল্যবান গবেষণা করিয়া 
বিশ্বের বিজ্ঞানীমহলে খ্যাত হন। 
১৯৫০ সালে তিনি দিল্লী বিশবাবদ্যালয়ে 
যোগদান করেন। 
{মউকাস | মেমন্লেন্‌ mucous 
membrane শ্লেম্মাবিল্লী (বাংলা ও 
হিন্দী) ( শারার-বৃত্ত ) 

মেরুদণ্ডা প্রাণীদের দেহের গহৰর- 
গযীলর উপর যে ভিজা সুক্ষ্ম চামড়ার 
মত আবরণ থাকে । ইহার তলায় যে 
তন্তুময় কলা থাকে, তাহার মধ্যে 
রন্তবাহ ( blood vessels ), নার্ভ ও 
গ্রন্হগুল প্রোথিত থাকে । এই বিল্পার 
মধ্যে যে সকল সংক্ষয গ্রন্ছি থাকে তাহা 
হইতে নিঃসৃত শ্লেত্মা দ্বারা ইহারা 
নিয়ত পিচ্ছিল হইয়া থাকে । 
মিউটেশন mutation 
ভজ্বিবীল ( জাঁববিদ্যা ) 

যে অবস্থায় সন্তানের মধ্যে 
পিতামাতা উভয়ের মধ্যে অনপৃদ্থিত 
কোন গুণ হঠাৎ প্রকাশ পায় তাহাই 
এই শব্দের দ্যোতক। জননকোষের 
নিউক্রিয়াসে যে ক্লোমোসোম থাকে 
তাহাদের কোনাঁটর মধ্যে নূতন জীনের 
উৎপাত্ত হইলে এইরূপ হয়। এক্স 
রশ্মি বা তেজাস্রিয় রশ্মি দ্বারা কৃত্রিম 


পাঁরব্যান্তি 


বৈজ্ঞানিক অভিধান ৪১৯ 


উপায়ে এইরূপ পারব্যন্তি ঘটানো যায় 
বলিয়া জানা গিয়াছে । নূতন গুণ 
বিশিষ্ট প্রা্তস্বিকের আবিভণবই 
আঁভব্যন্তিবাদের ভিত্তি এবং উহা এই 
প্রকার পারব্যন্তি জনিত ইহাই জীব- 
বিজ্ঞানীদের সিদ্ধান্ত । 
মিউল mule অশ্বতর, খচ্চর ক্ব 
(প্রাণিবিদ্যা ) 

গর্দভি ও অশ্বের সংকর জাত পশু 
বিশেষ ৷ সাধারণতঃ পৃং গর্ভের 


'গুঁরসে অন্বীর গর্ভে ইহারা জন্মায় । 


অবশ্য. বিপরাঁতও আছে । ইহাদের 
দেহের সামনের দিকটা গর্দ'ভের ন্যায় 
হইলেও আকারে, সোঁষ্ঠবে ও শান্তিতে 
ইহারা গর্দভ অপেক্ষা প্রকৃষ্ট । ইহারা 
দগর্ঘজীবা, পরিশ্রমী ও অত্যন্ত কষ্ট 
সাঁহফ; ও প্রায়ই নীরোগ হয় ॥ তবে 
ইহাদের প্রজনন ক্ষমতা থাকে না। 


[িকসিডেমা 7050919018 (চিকিৎসা- 
বিদ্যা) 
রোগ িশেষ। সবাঙ্গ ফুলিয়া 


যাওয়া ইহার লক্ষণ। থাইরয়েড গ্রন্ছির 
ক্ষরণ যথেচ্ট না হইলে এই. রোগের 
উৎপাত্ত হয়। বেশী দিন আক্রমণ 
চলিলে শ্রবণণান্ত ও স্মৃতিশক্তি উভয়ই 
কমিয়া যায়। থাইরয়েড গ্রীন্হুর 
হর্মোন খাওয়াইলে এই রোগের উপশম 
হয়। 
{মকেলসন Michelson. 
Abraham ( ১৮৫২-১৯৩১.) 
জার্মানীতে জাত পদার্থবিজ্ঞানী । 
জাম্নীর অন্তর্গত স্টেল্‌নও শহরে 
জম্ম, জামানীতেই শিক্ষা । বোল'নে 
অধ্যাপনা করার সময় তিন ইথারের মধ্য 


Albert 


দিয়া পাথবীর পরমগাঁত ( Absolute 
motion ) মাপিবার জন্য নানা সক্ষা 
প্রণালী ও যন্ত্রপাতি উদ্ভাবন করেন । 
কিন্তু কোন ফল পান না। পরে তিনি 
“িনটারাফয়ারোমিটার+) ( Interfero- 
meter ) নামে একটি সক্ষম যল্প 
উদ্ভাবন, করেন যাহার দ্বারা আলোক- 
তরঙ্গের দৈর্ঘ্য এক সেন্টমিটারে দশ লক্ষ 
ভাগের ১ ভাগ পর্যন্ত সঠিক ভাবে 
মাপাষায়। পরে তিনি আমেরিকায় 
অধ্যাপনা করিতে যান এবং সেখানেই 
স্থায়ীভাবে থাকিয়া যান। সেখানে 
ক্লীভল্যাণ্ড নামক ্থানে অধ্যাপক 
মলির সমযোগিতায় তিনি আলোকের 
গাঁত মাপিবার নানা উপায় উদ্ভাবন 
করেন। তিনি একধরণের বর্ণালী বাঁক্ষণ 
( Spectroscope ) আঁবগ্কার করেন 
যাহা আলোক বিচ্ছরণ গুণে সকল 
প্রকার বর্ণালী বাঁক্ষণ হইতে শ্রেষ্ঠ। 
উহার নাম একেলন চ্পেক্টেনাস্কোপ। 
তিনি পৃথিবীর আভ্যন্তরীণ সংগঠন 
সম্বন্ধে অনেক নূতন তথ্য আবিৎকার 
করেন। ১৯০৭ সালে তান নোবেল 
পুরস্কার পান। এ সময় তিনি 
আমেরিকায় বসবাস শুর; করিয়া ছিলেন 
বলিয়া আমেরিকাবাসাঁগণ তাঁহাকে 
নিজেদের মধো ধাঁরয়া দাবী করেন যে 
তিনিই প্রথম আমোরকান যিনি নোবেল 
পুুরঙকার পান । 
মিটার metre ( পদার্থ-বিদ্যা ) 

দৈর্ঘ্য মাপার বৈজ্ঞানিক একক। 
পূর্বে প্যারিসে ওজন ও মাপের 
আন্তর্জাতিক. সংস্থার বীক্ষণাগারে 
রক্ষিত. একটি প্লাটিনাম সংকর ধাতু 


৪২০ 


ইহার পরিমাপ ছিল। ১৯৬০ সালে 
উহার সংজ্ঞার্থ বদলাইয়া ক্রিপ্‌টন ৮৬ 
প্রমাণ; দ্বারা: যে আলোক রশ্মি 
বিকীরিত হয় তাহার তরঙ্গ দৈর্ঘ্যের ১৬, 
&০, ৭৬৩৭৩ গুণ দৈর্ঘ্য এক মিটারের 
পরিমাণ বলিয়া ধার্য হইয়াছে । 
1মটিয়র £166০0৮ উল্কা ( বাঃ ও হিঃ) 
(জ্যোতিষাবদ্যা ) 

নমল আকাশে মধ্যে মধ্যে যে 
তারার মত ভাস্বর বদ্তু খাঁসয়া পাঁড়তে 
দেখা যায় । মহাকাশের কোন বস্তু- 
খণ্ড প্‌াঁথবার বায়মণ্ডলে আসিয়া 
পাঁড়লে বায়ুর সাহত ঘর্ষণ জানত তাপে 
জবালয়া ভাস্বর হইয়া উঠে, উহাকেই 
উদ্কাপাত বলে । পুরাকালে ইহাকে 
দূলক্ষণ বলিয়া মনে করা হইত, এখন 
জানা গিয়াছে যে ইহা নিতান্তই মামূলী 
ব্যাপার, প্রায় নিত্যকার ঘটনা ৷ 
অধিকাংশ 'উদ্কা বায়ুুতেই ভস্মীভূত 
হইয়া যায়, 'িন্তু কখনও কখনও দু 
একটি ভ্‌প্ঙ্ঠ অবাধ আসিয়া পাঁড়য়া 
{নিজ বেগে প্রোথিত হইয়া যায়। 
আমোরকায় আরিজোনা প্রদেশে এইরূপ 
একাটি উল্কা পড়িয়া এক মাইল ব্যাসের 
৬০০ ফুট গভীর একাট গহবর উৎপন্ন 
করিয়াছিল । : একটি বড় উল্কার ওজন 
৬০ টন পর্যন্ত পাওয়া গিয়াছে । 
1মাটয়রলাঁজ 71865001085 : আবহ- 
বিদ্যা, মীন নিন্নাল 
'_ পৃথিবীর বায়ুমণ্ডলে যে সমস্ত 
ঘটনা ঘটে, তাহার চর্চা যে শাস্ত্রের 
বিষয়। আমরা ইহাদের জলহাওয়া 
বাঁল। মেঘ, বৃষ্টি, ঝড়, শাশিরপাত, 


বৈজ্ঞানিক আভধান 


বায়ুর গতি ও প্রকৃতি, দৈনিক তাপমান, 
বায়ূচাপ ইত্যাদি এই শাস্ত্রের অধীতব্য 
বিষয়। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার 
উন্নতির জন্য এই শাস্ত্রের নিপুণতা 
লাভ সহজ হইয়াছে এবং কৃ'ত্রম উপ- 
গ্রহের সাহায্যে আবহবার্তা সংগ্রহের 
প্রথা আরও চাল: হইলে যে কোন 
স্হানের যে কোন সময়ে জলহাওয়ার 
অবস্হা সম্বন্ধে সার্থক ভাবষ্যতবাণী 
করা যাইবে বলিয়া আবহ-বিজ্ঞানীরা 
মনে করেন। 


মটোিস mitosis লঘু 
(জীবাবদ্যা ) 

জীবকোষের যে 'বিভাজনে 
ক্লোমোসোম সংখ্যা অপারবর্তিত থাকে । 


ইহাতে প্রাত কোষ (০০11) বিভাজনের 
দ্বারা দুইটি পূর্ণাঙ্গ কোষে পাঁরণত 
হয়।: জীবদেহের বৃদ্ধি এই বিভাজন 
পদ্ধাতর দ্বারাই সংঘাঁটত হয় । 
{মিটোকন'ড্রিয়া mitochondria 
(শারীর-ব্ত) . 

জীবকোষের অন্তর্গত সন্রাকার 
সুক্ষ বস্তু । ইহার মধ্যে জীবধর্ম 
নিয়ন্ত্রণকারী এনজাইমগযল সাঁজ্জত 
থাকে। 
[িডারয়াটিকৃ্স mydriatics লাহা 
নিংজ্কাহক্ (চাকৎসা-বিদ্যা) 

যে সকল রাসায়নিক যৌগ প্রয়োগে 
চক্ষুর তারারন্্র অস্বাভাবিক বিস্ফারিত 
হয়। এই সকল ওুষধ চক্ষু পরীক্ষায় 
সুবিধার জন্য ব্যবহৃত হয়। হোমার্রীপন 
ও কোকেন এই শ্রেণীতে পড়ে। ইহার 
[িপরাতার্থক শব্দ মাইয়োটক্‌স 
(Miotics-) 1 


বৈজ্ঞানিক আভধান ৪২১ 
॥ কোষ বিভাজন ৷ 


PARENT CELL 


4, 


6৮৮5 FORM 


৮34 


780 


2155 DAUGHTER C 


ED 
মাঁডয়ান "॥৷ediএ৷৷ মধ্যমা লগিন (২) পারসংখ্যান বিদ্যায় (Statis- 
(জ্যামিতি, পারসংখ্যান-বিদ্যা ) 6০) পর্যায়ক্রমে সচ্জিত সংখ্যায় 

(৯) জ্যামাততে তিভুজের শীর্ষ- মধ্যসংখ্যা, যেমন বিজোড় সংখ্যায় ৪, 


বিন্দু হইতে বিপরীত বাহুর মধ্যান্দুর. ৬,৯১২, ৩৪, পর্যায়ে ৯ সংখ্যাটি 
সংযোজক রেখা । মধ্যমা, আর জোড় সংখ্যায় ৪, ৭, ১০, 


৪২২ 


১২, ১৭, ৪৪ পর্যায়ে ১১ সংখ্যাটি 
মধ্যমা অর্থাৎ পর্যায়ক্রমে সাঁজ্জত 
সংখ্যায় যে সংখ্যার ছোট ও বড় সংখ্যায় 
অবস্থিত সমান৷ 
মনত, শিশিরকুমার Mitra, Sisir 
kumar ( ১৮৯০-১৯৬৩ ) 

ভারতীয় পদার্থাবজ্ঞানী। জন্ম 
কলিকাতায়, শিক্ষা ভাগলপুরে ও 
কাঁলকাতায়। ১৯১২ সালে প্রেসিডেন্সি 
কলেজ হইতে এম. এসসি উপাধি 
পাইয়া তান, কিছু্দন বিহার ও 
বাংলায় কয়েকাট কলেজে পদার্থাবদ্যার 
অধ্যাপনা করেন, পরে কলিকাতা ব*ব- 
বিদ্যালয়ের বিজ্ঞান. কলেজ স্থাপিত 
হইলে তান গবেষণার কার্যে নিজেকে 
নিযুক্ত করেন এবং অধ্যাপক রমনের 
প্রেরণায় সক্ষম বাধা দ্বারা আলোকের 
িচ্ছুরণ (9০88:51109) সম্বন্ধে মুূল্য- 
বান গবেষণা করিয়া ১৯১৯ সালে 
কলিকাতা বিশ্ববিদ্যালয় হইতে “ড্র 
অফ সায়েন্স” উপাধি পান । ইহার পর 
তিনি ফ্রান্সে গিয়া অধ্যাপক ফাব্রির 
নিকট বর্ণালি বাঁক্ষণের উপর গবেষণা 
করিয়া প্যারিসের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় 
হইতেও ডক্টরেট পান। এই সময় 
তিনি ফ্রান্সের নানা বাঁক্ষণাগারে 
গবেষণার সুযোগ পান, এমন কি 
মাদাম কুরর অধানেও কিছ কাজ 
করেন। ওখানেই তিনি থাময়িনক 
ভালভ. ও বেতার তরঙ্গ প্রেরণের দিকে 
আকৃষ্ট হন। পরে কালিকাতায় ফিরিয়া 
তান বেতার তরঙ্গ সম্বন্ধে গবেষণা 
চালাইয়া যান। বিশেষ করিয়া বায়ু 
মণ্ডলের উচ্চভাগে যে আয়নিত গ্যাসের 


বৈজ্ঞানিক অভিধান 


স্তর আছে তাহার প্রীত ও বিস্তার 
সম্বন্ধে গভীর নিষ্ঠার সাহত গবেষণা 
করিয়া যে সমন্ত মূল্যবান তথ্য সংগ্রহ 
করেন এবং তাহার সম্বন্ধে “উচ্চ বায়ু- 
মণ্ডল” (Upper Atmosphere) নামক 
যে প্‌দ্ভক প্রকাশ করেন তাহা সমগ্র 
‘বিশ্বের বিজ্ঞানী মহলে সমাদৃত হয় । এই 
প্তকটি পৃথিবীর বহু ভাষায় অননাদত 
হইয়াছে । ১৯৬২ সালে তান ভারত 
সরকারের জাতীয় অধ্যাপক নিষুস্ত হন। 
[মিথেন methane (রসায়নীবদ্যা ) 
কাবহাইড্রে্ট শ্রেণীর রাসায়নিক 
যৌগের একটি সরলতম দ্টান্ত। 
সংকেত 0৮4 । ইহা খনিজ গ্যাসে 
এবং কয়লার অন্তর্চম পাতনজাত 
গ্যাসের মধ্যে পাওয়া যায়। ইহা জৈব 
রসায়নের একটি যৌগ পর্যায়ের 
প্রারম্ভিক যৌগ, এই পযয়িটির সামান্য 
সংকেত 0,0০%+5 ইহার একটি 
হাইড্রোজেন পরমাণু বাদ দিলে যে 
অবাশষ্টাংশ থাকে তাহাকে মিথাইল 
মূলক (Methyl radical) বলা হয়। 
ইহার যৌগগনাল মিথাইল ক্লোরাইড 
(সংকেত 0 মH, 01), 'িথাইল 
আযালকোহল (সংকেত CH; OH ) 
ইত্যাদি । শেষোক্ত বস্তুটি কাণ্ঠের 
অন্তর্ধূম পাতন দ্বারা পাওয়া যায় । 
মনক 51৮ (প্রাণি-বিদ্যা ) : 
নকুল শ্রেণীর জীব বিশেষ ৷ ইহারা 
জলে সাঁতার কাটতে পারে বালয়া 
জলাশয় নদী ইত্যাদির ধারে বসতি 
করে। ইহাদের লোম য্ত চর্ম শাঁত- 
প্রধান দেশের সৌখীন মহিলাদের খুব 
আদরের _ বচ্তু, সেইজন্য অত্যন্ত 


বৈজ্ঞানিক অভিধান 


মূল্যবান এবং সেই জন্য এই প্রাণী- 
গ্যীলকে শিকার করা উত্তর আমেরিকার 
এক শিল্প । 
1সনারেলাঁজ mineralogy মাণক-বিদ্যা 
ব্রিজ নিস্নাল (ভূ-বিদ্যা) 
ভূ-বিদ্যার যে শাখাতে খনিজ বা 
মণিকদের সংগঠন, উপাত্ত ও পরি- 
বর্তনের চচণ করা হয়। ইহার তিনটি 
উপশাখা আছে। 

(১) বর্ণনা কাণ্ড (Descriptive), 
ইহাতে খাঁনজের নমনার রাসায়ানক ও 
ভৌত ধর্মের বর্ণনা থাকে। 

(২) নির্ধারণ কাণ্ড (Determina- 
tive ), ইহাতে পূর্ব-বার্ণত ধর্মের 
সাহায্যে কোন নূতন নমুুনাকে শ্রেণী- 
ভুক্ত করা হয়। 

(৩) ভৌত কাণ্ড ( Physical ), 
ইহাতে খাঁনজের তাপ, জ্যোতি, বিদন্যৎ 
ইত্যাদি ভৌত শান্তর সহিত সম্বন্ধ 
নির্ণয় করা হয়। কেলাসের চচাঁও এই 
শাদ্বের একটি বিশেষ শাখা ( Crysta- 
lography ) 
1মনারেল উল mineral ০০1 ভ্রলিস 
হু ( পদাৰ্থ-বিদ্যা ) 

কাদা, চুনা পাথর, ফ্রুয়োরস্পার 
প্রভৃতি খানজকে আঁততাপিত জলীয় 
বাচ্পের সাহায্যে গলাইয়া পশমের মত 
যে বগ্তু প্রচ্তৃত হয়। ইহা অগ্নি-নিবারক, 
তাপের ও শব্দের কুপারবাহী ৷ 
[মান minute 
( পদাৰ্থ-বিদ্যা ) 

সময় ও কোণ পরিমাপের একক 
বিশেষ । সময়ের পারমাপে ইহা এক 
ঘণ্টার ষাট ভাগের এক ভাগ ও কোণের 


৪২৩ 


মাপে ইহা এক ডিগ্রীর বাট ভাগের 
একভাগ ৷ 
মনো Minot, George Richards 
( ১৮৮৫-১৯৫০ ) 

আমোরকার বোস্টন শহরের 
চাকৎসক ৷ যকৃৎ খাইলে যে দ:্ট 
রন্তাল্পতা ( pernicious anaemia ) 
সায়া যায়, এই চিকৎসাপদ্ধাত 
আঁবচ্কারে সহযোগিতা করার জন্য 
হূইপূল ও মাঁ্ফর সাঁহত একত্রে 
১৯৩৪ সালে নোবেল প:ঃরস্কার পান৷ 
[রর ঘ))০৮ দর্পণ (বাঃ ও হিঃ) 
(পদার্থবিদ্যা ) 

কাচ বা অন্যান্য মার্জিত বস্তু 
যাহাতে বক্ত্তর প্রাতাবদ্ব দেখা যায়। 
ইহা সমতল (79179) ও গোলায় 
(spherical ) সাধারণতঃ এই দুই 
প্রকারের হয় ৷ গোলায় দর্পণ আবার 
অবতল (০০2০8৮০) ও উত্তল 
(০০nvex ) এই দই প্রকারের হয় । 
এই. সকল দর্পণে দৃষ্ট প্রাতাবম্বের 
প্রকতি ও আকার “বাভিন্ন । কাচের 
দর্পণে অপর পৃষ্ঠে পারদের লেপন 
দিয়া প্রাতাবদ্ব স্পষ্ট করা হয়। 
মিরাঝ "728 মরীচিকা (বাঃ ও হিঃ) 
(পদার্থ-বিদ্যা ) 

মরুভামি ও ' অন্যান্য উঞ্চস্থানে 
প্রতীয়মান দ্‌চ্টাবপ্রম ৷ ইহাতে যেখানে 
জল নাই, সেখানে দূর হইতে জল 
আছে বালয়া মনে হয়। উত্তপ্ত স্থানের 
সংশ্লিষ্ট বায়ন্তর হইতে উপরের 
বায়নষ্ভর ঘন হওয়াতে আলোকরশ্মির 
যে প্রাতসরণ ঘটে তাহা হইতেই এই 
ধরনের দুষ্টাবিভ্রমের উৎপত্তি হয় । 


৪২৪ বৈজ্ঞানিক আভধান 


{মলক 1111. দুগ্ধ (প্রাণি-বিদ্যা ) 
স্তন্যপায়ী প্রাণীদের স্ত্রীজাতির স্তন 
গ্রন্থ হইতে নিঃসৃত.শিশুখাদ্য । ইহা 
একটি কোলয়েড শ্রেণীর মিশ্রণ এবং 
মিশ্রণের উপাদান প্রায় সব. শ্রেণীর 
জীবেরই একরংপ, যাঁদও উপাদানগু'লর 
পরিমাণ শুধু যে প্রজাতি ভেদেই ভিন্ন 
তাহাই নয় একই প্রজাতির মধ্যেও 
প্রাতিস্বক ভেদে তফাৎ হয় । উপাদান- 
গুলির প্রধান জল, ইহা শতকরা ৮০ 
হইতে ৯০, অবশিষ্ট অংশে কোঁপন 
(Casein), স্নেহপদার্থ (Fats ), 
শর্করা ও কয়েক প্রকার অট্জৈৰ লবণ 
থাকে । পঢ়চ্টি-বিজ্ঞানীরা ইহাকে 
সুষম খাদ্যদের মধ্যে শ্রেষ্ঠ স্থান দেন । 
মিলসূটাইন্‌ Milstein, cesar 
৷ আ্জে“ন্টনীয় ৷ কিন্তু ব্রিটেনের 
নাগাঁরকত্ব গ্রহণকারণ : রসায়নাবদ্‌। 
কেম্রজ 1ব*ববিদ্যালয়ের) মেডিক্যাল 
"রিসার্চ -.কাউান্সিলের: - আণবিক 
'জীবাবদ্যা গবেষণাগারের : প্রোটন: ও 
নিউর্লীক আস বিভাগের প্রধান । 
[AIDS নামক অধুনা আবিষ্কৃত 
ভয়ানক রোগের লক্ষণগনুলি- বিশ্লেষণ 
করার উপায় উদ্ভাবন করার জন্য 
১৯৮৪ সালে পশ্চিম জামা্নীয় G.J.F 
‘Kochler ডেনমাকের টি. K. 
J৫rne-এর সাহত যুক্ত ভাবে 'নোবেল 
।গুরস্কার লাভ করেন ।; 
িলকান millikan, 
Andrews (১৮৬৮-১৯৫৩ )... 
আমোরকান _.. পদার্থবিজ্ঞানী । 
ইলিনোয়া প্রদেশে মারসান শহরে জন্ম ৷ 
ওবোর্লন কলেজ হইতে ১৮৯১ সালে 


Robert 


. 


স্নাতক, পরে এ কলেজেই শিক্ষক । 
১৮৯৩ সালে: কোলাম্বিয়া | বিশ্ব- 
বিদ্যালয়ে গবেষণা শুরু করেন ৷ ১৮৯৫ 
সালে ডক্টরেট পান । ইহার পর 
বোলন ও গোয়োটঙ্গেনে গবেষণা 
করেন ৷ ১৯০১ সালে ওবোর্লন কংলজে 
সহকারী অধ্যাপক নিয়োজিত হন। 
পরবর্তী কয়েক বংসর তান আয়নের 
বিদনৃতাধানের পরিমাপ লইয়া গবেষণা 
করেন ৷ ১৯১০ সালে শিকাগো বি*ব- 
বিদ্যালয়ে মিকেলসনের  সাঁহত 
সহযোগিতা কাঁরতে আহত হন। 
১৯১১ সালে ইলেক্‌ষ্টনের আধান সঠিক 
ভাবে নির্ণয় করিয়া জগাদ্বখ্যাত হন। 
১৯২১ সালে কালফোনিগ্না ইনস্‌- 
টিটিউট অফ টেকনলাজতে যোগ দেন । 
১৯২৩ সালে তিনি নোবেল পুরস্কার 
লাভ করেন। একস রশ্মি ও আলোক- 
তড়িৎ লইয়াও তাঁহার মূল্যবান গবেষণা 
আছে। 
িসদ্রল 71159] ( ভূগোল ) 

ফ্রান্সের দক্ষিণ দিকে ভূমধ্যসাগরের 
উপকূলের কাছে এক শীতল ও শুক 
বায়ুপ্রবাহ । ইহা আনিষ্টকারা বাঁলয়া 
ওঁ প্রদেশের অধিবাসীদের আত:ঙ্কর 
কারণ। 
মণজূলজ measles 
( চিকিংসা-বিদ্যা) 

সংক্রামক রোগ ীবশেষ ৷. জবর» 
চক্ষু রন্তবর্ণ হওয়া ও সারা দেহে চমে'র 
উপর ছোট ছোট ঘামাচির মত গা 
বাহির হওয়া ইহার প্রধান লক্ষণ । ইহা 
সাধারণতঃ  অজ্পবয়সীদের হয়, এবং 
কোন স্থায়ী ক্ষতি করে না। ইহা 


হাম ক্যা 


বৈজ্ঞানিক অভিধান 


অত্যন্ত ছোঁয়াচে এবং ছোঁয়াচ লাগার 
বারো দিনের মধ্যে পাঁড়ার লক্ষণগনুল 
প্রকাশ পায়, তবে তিন-চার দিনের 
মধোই বম্টকর লক্ষণগুুলিরউপশম হয় । 
ইহার কোন বিশেষ গুষধ আবিষ্কৃত 
হয় নাই তবে সম্প্রাত এক প্রতষেধক 
টিকা আঁবৎকার_ হইয়াছে । জামা্ণ 
মীজ্‌ল্জ ওরফে রুবেলা ( Rubella) 
ইহার এক মৃদ আকার । তবে গর্ভবতী 
স্তীলোকদের এই রোগ হইলে গভ্থ 
ভু ক্ষতিগ্রস্ত হয় বলিয়া চাকৎসকগণ 
মনে করেন। 
মুক্তা 0০2] (খানজ দ্যা) 
সামুদ্রিক ঝিনুকের  অভান্তরে 
দেহ নিঃসৃত রসে প্রস্তৃত বহুাবশ্রত 
মণি। প্রধান. উপাদান খণ্ড়মাটি। 


আপোক্ষক: গুরুত্ব 2.7, আলোক 
প্রতিসরণ 16, কাঠিন্য 4. 
মুখোপাধ্যায়, জ্ঞানেন্দ্রনাথ 


Mukhopadhaya, Gnanendranath 
( ১৮৯৩-১৯৮৩ ) 

ভারতীয়. রসায়নাবদ্‌ |... জন্ম 
রাজসাহা জেলায় (অধুনা বাংলাদেশে) 
মহাদেব গ্রামে, শিক্ষা কলিকাতায় । 
১৯১৫ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের 
পরীক্ষা দ্বারা লব্ধ উপাধিগীলর মধ্যে 
উচ্চতম এম. এসসি উপাধি লাভের 
পর কিছুদিন গবেষণা করিয়া বিলাতে 
যান এবং লন্ডন বিশ্ববিদ্যালয় হইতে 
গবেষণালব্ধ “ডক্টর অফ সায়েন্স” 
উপাধি লাভ করেন । কোলোয়েড দ্রবণে 
অতিকায় কণাগ;লি দ্বারা যে সকল 
আয়ন অধিশোষিত হয় ( Adsorbed ) 
তাহার দ্বারা এ কণাগলির যে 


৪২৫ 


বৈদ্যুতিক ধর্ম দেখা যায়, তাহাই 
তাঁহার গবেষণার বিষয় ছিল। 
কলিকাতায় ফিরিয়া তিনি বিশ্ব" 
বিদ্যালয়ে ভৌত রসায়নের (Physical 
Chemistry ) অধ্যাপক নিষ্যন্ত হন 
এবং কোলোয়েড দ্রবণের ধর্ম সম্বন্ধে 
নানা মূল্যবান গবেষণা পারচালনা 
করেন । বিশেষ ভাবে মৃত্তিকায় যেসমন্ত 
কোলোয়েড-ধম বস্তু আছে তাহাদের 
মধ্যে যে আয়ন বিনিময় হয় সে. সম্বন্ধে 
তিন অনেক মূল্যবান তথ্য আবিৎ্কার 
করেন এবং ১৯৪৫ সালে তিনি ভারতীয় 
কৃষগবেষণা কেন্দ্রের সঞ্চালক নিষ্যস্ত 
হন।. পরে তি'ন নানা প্রণাসানক 
পদে অধিষ্ঠিত থাকেন। 
ম.ন 71908 চন্দ্র ( বাঃ ও হিঃ) 
(জ্যোতষ-বদ্যা) ; 
পৃথিবীর. একমাত্র নৈসার্গক 
উপগ্রহ ॥.. পৃথিবী হইতে ইহার গড় 
দূরত্ব ২৩৮, ৯০০ মাইল, ব্যাস ২১৬০ 
মাইল, ভর পাঁথবীর ভরের একাশি 
ভাগের এক ভাগ ।॥ ইহা পৃথবার 
চতুর্দকে ঘন্টায় প্রায় তেইশ শত মাইল 
বেগে ভ্রমণ করিয়া ২৯ দিন ১২ ঘণ্টা 
88 মিনিট ২.৭. সেকেণ্ডে একবার 
প্রদক্ষিণ করে ৷ যতক্ষণে চন্দ্র পৃথিবীকে 
একবার প্রদক্ষিণ করে প্রায় সেই সময়েই 
উহা নিজের অক্ষের উপর আবর্তন করে 
বলিয়া, পাঁথবী-পচ্ঠে হইতে উহার 
একাংশ মাত্র দৃষ্টিগোচর হয়, ইহা 
সচরাচর শতকরা ৪১ ভাগের বেশী 
নয়। ১৬৫৯ সালে রুশ দেশ কর্তৃক 
প্রোরত যন্ত্র দ্বারা পৃথিবী হইতে 
এযাবৎ চন্দ্রে অদৃশ্য অংশের ছাঁব 


৪২৬ বৈজ্ঞানিক অভিধান 


তোলা সম্ভব হইয়াছে ৷ চাঁদের আলো 
বা জ্যোৎস্না আসলে চন্দ্রপৃষ্ঠ হইতে 
প্রাতফালিত সূর্ধরশ্মি। চন্দ্রের নিজস্ব 
কোন জ্যোতি নাই । তবু বিজ্ঞানীদের 
হিসাবে চন্দ্রপৃঙ্ঠে আপতিত সূ্রযরশ্মির 
মানৰ শতকরা সাতভাগ প্রাতিফালত হয় । 
কৃত্রিম উপগ্রহের সাহায্যে চন্দরপচ্ঠে 
সম্বন্ধে আরও তথ্য সংগ্রহ করা হইতেছে 
এবং চন্দ্রপৃম্ঠে মানুষ অবতরণ করিয়া 
চন্দ্রপৃজ্ঠ সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞানলাভ 
কারয়াছে। 
মুল "7০০5 (প্রাণি-বিদ্যা ) 

উত্তর আমোরকার উত্তরতম ভাগের 
অধিবাস এক বৃহদাকার শঙ্গী প্রাণী । 
ইহাদের পুরুষদের কাঁধের কাছে দৈর্ঘ্য 
প্রায় সাত ফুট পর্যন্ত হয় এবং ওজন 
হাজার পাউন্ডেরও বেশী ৷ স্ত্রী মুসদের 
শৃঙ্গ থাকে না । ইহাদের ক্ষুর চওড়া, 
লেজ ছোট ও গলার কাছে থাঁলর মত 
একটি বস্তু থাকে । রং বাদামী । 
মেকানিক্স mechanics বলবিদ্যা 
স্াল্লিল্দী ( পদার্থ-বিদ্যা ) 

পদার্থ বিজ্ঞানের যে শাখায় বল- 


(Statics) ও দীন (Dynamics) 

কয়েকটি বলের প্রভাবে যাঁদ কোন বিন্দু 

বা বস্তু সাম্যাবন্থা লাভ করে তাহা 

প্রথমটির বিষয় আর চলমান বিন্দ7় বা 

বস্তু 1দ্বতীয়াটর বিষয় । 

মেচানকফ : 70600715060 11159 
Tllyich ( ১৮৪৫-১৯১৬ ) 


রুশ ব্যাকটিরিয়া বিশারদ । রক্তের 
শ্বেতকণিকাগুলি কিভাবে আগন্তুক 
ব্যাকৃটিরিয়াদের আক্রমণ করিয়া বিনাশ 
করে তাহা আবিচ্কারের জন্য খ্যাত। 
মানুষের পরমায়; সংক্রান্ত চাও তাঁহার 
একটি বিশেষ অবদান। তান 
ভাঁবষাদ্বাণী করেন যে মানুষের পরমায়; 
একসময় দেড়শো বছর হইবে। ইনি 
পাস্তুর ইনসটিটিউটের  অধ্যক্ষপদে 
পাস্তুরের পর নিযাস্ত হন। ১৯০৮ 
সালে এহ্‌র্‌লিখের সহিত যুগ্মভাবে 
নোবেল পুরস্কার পান। 
মেটাজোয়া metazoa 
(প্রাণিবিদ্যা ) 

প্রাণীদের মধ্যে অভিব্যান্তির স্তরে 
প্রোটোজোয়ার উপরেই যাহাদের স্থান । 
ইহারা বহুকোষা ও সকলেরই পৌন্টিক- 
নালী (Alimentary Canal) 
আছে। স্পঞ্জই ইহাদের সর্বানদ্ন 
শ্রেণীর একটি দজ্টান্ত। 
মেটাবাঁলজূম metabolism বিপাক 
উানলঘল (জীব-বিদ্যা ) 

জীবদেহে যে সমস্ত রাসায়নিক 
বিক্রিয়া ঘটে তাহার সমন্টিগত নাম। 
ইহা প্রধানতঃ দুই ধরনের । একদিকে 
জাঁটল পদার্থ হইতে সরল যৌগ্ের 
উৎপাদন, অন্যাদকে সরল পদার্থ হইতে 
জাঁটল দেহকলার সংগঠন। নিশ্চল 
অবস্থায় জীবদেহে যতখানি অক্‌সিজেন 
ব্যবহৃত হয় তাহাকে সমগ্রভাবে 
'িপাকের সুস্থতার পরিচায়ক বলিয়া 
মনে করা হয়। ইহার নাম দেওয়া 
হইয়াছে বেসাল মেটাবলিক রেট 
( Basal Metabolic Rate or B. 


বৈজ্ঞানিক অভিধান 


M. RB.) এবং ইহা দেহপচ্ঠের প্রতি 
বর্গামটারে প্রতি ঘণ্টায় যত ক্যালার 
তাপ উৎপন্ন হয় তাহা দিয়া মাপা হয়। 
এই হার একটি বিশেষ সংখ্যার অপেক্ষা 
কম হইলে দেহ সুস্থ নয় বাঁলয়া ধরা 
হয়। 
মেটামরফাঁপন metamorphosis 
রুপান্তর ন্কাণাল্লংঘা (প্রাণ-বিদ্যা ) 

অনেক নিম্নশ্রেণীর প্রাণী যে 
আকারে জন্মগ্রহণ করে পরিণত বয়সে 
তাহা অপেক্ষা সম্পূর্ণ ভিন্ন আকার 
ধারণ করে। কখনও কখনও পর্ণাঙ্গ 
হইবার আগে একাধিক প্রকারের রূপ 
পারিগ্রহ করে৷ প্রথম প্রকারের 
রূপান্তরের প্রকৃষ্ট দক্টান্ত বেঙাচির 
ব্যাঙ হওয়া । দ্বিতীয় প্রকারের 
রুপান্তর ঘটে প্রজাপাঁতিদের ক্ষেত্রে । 
ডিম্ব, শুয়াপোকা ও পিউপা এই তিন 
অবস্থা পার হইয়া তবে প্রজাপতি 
আকারে পেশছায়। 
মেটাল 77861 ধাতু (বাঃ ও হিঃ) 

(রসায়ন-বিদ্যা ) 

মৌলের শ্রেণী বিশেষ। ইহারা 
অধিকাংশই দেখতে চকচকে ও তাঁড়ং 
বিশ্লেষণে পাঁজটিভ বিদযতাহিত। 
অধিকাংশই আমাদের অতিপারচিত, 
যেমন সোনা, রুপা, তামা, লোহা, 
দস্তা, পারদ, সাঁসা ইত্যাদি। ভূ-ত্বকে 
যে সকল ধাতুর যৌগ সব চেয়ে বেশী 
পাওয়া যায় তাহাদের নাম আল্‌ 
মিনিয়াম। লৌহ, ক্যালসিয়াম, 
সোডিয়াম, পোটাসিয়াম ও ম্যাগনে- 
সিয়াম । দুই বা ততোধিক ধাতু 
মিলাইয়া সংকর ধাতুর (11০5) সৃষ্টি 


৪২৭ 


হয়। ব্রোঞ্জ এইরূপ একটি সংকর ধাত; 
যাহা বহু প্রাচীন কাল হইতে প্রচলিত । 
মেটালার্জ metallurgy  ধাতুবদ্যা 
লানু নিয়াল (রসায়ন-বিদ্যা ) 

+ 

প্রায়োগিক রসায়নের যে শাখায় 
খনিজ আকর হইতে ধাতু নিচকাশন 
পদ্ধতির চর্চা ও উদ্ভাবন করা হয় । এই 
বিদ্যা আত আদিম কাল হইতে মানুষ 
আয়ত্ব করিয়াছে। ধাতু (নিঙ্কাশন 
বিদ্যা আয়ন্ত হওয়া মানব সভ্যতার এক 
বিশেষ অগ্রগতির পরিচয় । এই শাখার 
মোটামুটি দুইটি উপশাখা | প্রথম, 
আকাঁরক (০1) হইতে ধাতু নিভ্কাশন 
করা। তাহার কয়েকটি , সোপান, 
চণাঁকরণ, (0110178 ), ভাঁজতকরণ 
(Roasting), িগলন ( Smelting ) 
ও শোধন ( Refining )। দদ্বতীয়, 
শোধিত ৷ ধাতুকে মানুষের নানা 
ব্যবহারের উপযোগী করিয়া প্রস্তুত 
করা। 
মেডুলা অবলংগাটা medulla oblong- 
819 সযম্নাশীর্ষক ঈহ্হীঘ (শারীর- 
ব্ত্ত) 

ম্ভিজ্কের গোড়ার দিকে সযম্না- 
কাণ্ডের (Spinal ০০rd) ঠিক উপরের 
দিকে সামান্য একটু স্ফীত অংশ । এই- 
স্থানে *বাসপ্রণ্বাস, রপ্ত-চলাচল, হাদংযন্্ 
ইত্যাদির নিয়ামক অংশের স্থান বলয়া 
শারীর-বিজ্ঞানীদের ধারণা । 
মোঁথলেটেড : স্পারট Methylated 
106 (রসায়ন-বিদ্যা ) 

সাধারণ সুরাসারের (18051 
Alcohol ) সহিত মোথলেটেড আযাল- 
কোহল বা অন্যান্য বিষান্ত পদার্থ 


1৪২৮ বৈজ্ঞানিক অভিধান 


মিশ্রিত বস্তু যাহা মদ্যপায়ঈদের সেবনের 
অনংপযডুক্ত । ইহা মাত্র শিল্পে ব্যবহার 
যোগ্য । স্পিরিট দীপ বা. কাঠের 
পালিশ তৈয়ারীতে কাজে লাগে । 
মেন্ডেন, Mendel, Gregor Johann 
(১৮২২-১৮৮৪ ) 
অস্ট্রীয় সন্ন্যাসী, অবসরকালে 
উদ্ভিদশীবজ্ঞানের চর্চা করেন । পুরাতন 
অস্ট্রীয়-হাঙ্গারী সাম্রাজ্যের অন্তর্গত 
সাইলেশিয়া প্রদেশের এক গ্রামে দারিদ্র 
কৃষক পাঁরবারে জন্ম ।  শৈশবেই. ফলের 
বাগানের খধাটনাটির সঙ্গে ভালো- 
ভাবেই পাঁরচিত  হন। প্রাথমিক 
বিদ্যালয়েই ধাঁশান্তর পরিচয় দেওয়ায় 
স্কুলের শিক্ষা গ্রহণ কাঁরতে থাকেন । 
কিন্তু চার বৎসর পরে তাঁহার পিতা 
আঁর্থককৃচ্ছুতার জন্য তাঁহার খরচা বন্ধ 
করিতে বাধ্য হন। মাত্র ষোল বৎসর 
বয়সে পড়াশুনার খরচ চালাইবার জন্য 
তাঁহাকে অন্য ছান্র পড়াইতে হয় । উচ্চ 
বিদ্যালয়ের শিক্ষা কোনরকমে সমাপ্ত 
করিয়া তান অসুস্থতা ও অর্থ কৃচ্ছুতার 
জন্য গৃহে বিশ্রাম করেন। কিছ: সমস্থ 
হইয়া একটি দার্শীনক বিদ্যালয়ে শিক্ষা- 
গ্রহণ করেন। দারিদ্যু ও অর্থ কৃচ্ছ-তায় 
উত্ত্ন্ত হইয়া ১৮৪৩ সালে বুইনে মঠে 
“প্রবেশ করেন ও ১৮৪৭ সালে পুরোহিত 
হন। ধর্মণান্রীয় শিক্ষা সমাপন করিয়া 
তিনি অগক ও গ্রীক পড়াইতে আরম্ভ 
করেন। ১৮৫১: সালে তাঁহাকে তাঁহার 
মঠ হইতে ভিয়েনা বিশবাবিদ্যালয়ে বিজ্ঞান 
শিক্ষা কারতে পাঠানো হয়-। সেখান 
হইতে 'ফাঁরয্লা তিনি এবার বিজ্ঞানের 
শিক্ষক হন, কিন্তু বার বার চেষ্টা 


করিয়াও শিক্ষকতার যোগ্যতা পরাক্ষায় 
কৃতকার্য হইতে পারেন না। তান 
অস্থায়ী ?শক্ষকের পদেই থাকিয়া যান 
এবং এই. সময়েই তিনি মটর গাছের 
সংকরায়ন ( Hybridisation ) লইয়া 
পরীক্ষা-নিরীক্ষা শুর করেন এবং 
১৮৬৬ সালে তাহার লাব্ধ এক বিজ্ঞান 
পারায় প্রকাশ করেন । ডারউইনের 
অরিজিন অফ স্পীসিসের মতই ইহা 
যুগান্তকারী রচনা কিন্ত আশ্চর্য যে 
তখনকার কোন বিজ্ঞান ইহার যথাযথ 
মূল্য বুঝিতে পারেন না। তাঁহাদের 
দৃষ্টি তখন ডারউইনের পদুভ্তকে এমন 
ভাবে নিবদ্ধ ছিল যে অন্য দিকে নজর 
ছিলনা । মেন্ডেলের পরাক্ষার লাব্ধ 
যে ডারউইনের সিদ্ধান্তের পাঁরপোষক 
ইহা মেন্ডেল নিজে বুঝিতে পারিয়া- 
ছিলেন, কিন্ত; তখনকার এক প্রখ্যাত 
উদ্ভদবিদ- কাল“ নেগোলিকে বার বার 
পন্রযোগে জানানো সত্বেও নেগেলি 
তাহা অগ্রাহ্য করেন। ১৮৬৮ সালে 
মেন্ডেল মঠাধাক্ষ নিযনুক্ত হওয়ায় তাঁহার 
পরীক্ষা-নিরীক্ষা শেষ কারতে হয়, 
তাঁহারও শরীর খারাপ হয়। যখন 
তান মারা যান তখন তাঁহার জন্য 
যাহারা শোক করেন তাঁহারা একজন 
শিক্ষক ও সুহৃদ হারানোর জন্য শোক 
করেন। তিনি যে জীবাঁবজ্কানের একজন 
দিক্‌পাল সে কথা কাহারও জানা ছিল 
না। 

মেন্ডেলের 1সদ্ধান্ত এই যে জাতকের 
প্রত্যেক বংশগত গণ ( Inherited 
trait ) নিয়ান্ত্িত করে একজোড়া ভিন্ন 
কারণ, তাহার একাটি আ.:স জনক হইতে 


. বৈজ্ঞানিক অভিধান 


আর একট জননী হইতে । বর্তমানকালে 
ইহাদের আমরা জীন (5০0০) বলি। 
এবং. বংশানুক্ষমে এ কারণগুলি 
গাঁণাতক নিয়মানুপারে_ সমন্বিত ও 
স্বতন্ন হয় ৷ এই গাণিতিক বিশ্লেষণে 
মেন্ডেল  জীব-বিদ্যায়.. পাঁথকৃং। 
দ্বিতীয়তঃ তান আবিকার করেন যে 
একটি মাত বণ (Pollen ) দ্বারাই 
উীদ্ভদংবীঁজকে নি'ষন্ত করা যায়। 
তিনি তখনকার বিজ্ঞান পন্রিকাগীলর 
সাহত পাঁরচিত ছিলেন এবং তাঁহার 
নিজের রচনাগৃলি অত্যন্ত সাবধানে 
লাখিত। তিনি বিজ্ঞানে আঁশীক্ষিত 
ও... তাঁহার, মূলাবান_- আঁবিচকার 
আকাঁস্মিক এইরূপ একটা প্রচলত 
ধারণা ভুল । ১৯০০ সালে তাঁহার 
সিদ্ধান্ত পৃনরাবিচ্কার করেন তিনজন 
বিজ্ঞানী দ্য 'ভ্রস্‌, করেনস: ও শোর্মাক 
স্বতন্ ভাবে । আজ মেন্ডেল প্রজন- 
বিদ্যার জনক ও একজন মহৎ বিজ্ঞানী 
বলিয়া স্বীকাত পাইয়াছেন। 


মেন্ডে লয়ে ক... 11070161161, 
[0101171 Ivanovitch ( ১৮৩৪- 
১৯০৭) 


রুশ রসায়নাবদ:। সাইবরিয়ার 
টোবলস্কে জন্ম, লেনিনগ্রাডে শিক্ষা ৷ 
প্যারিস ও হাইডেলবেয়ার্গে উচ্চাশক্ষা। 
লোননগ্রাডে রসায়নের অধ্যাপক হন, 
পরে ১৮৯৩ সালে ওজন ও পরিমাপের 
ইন্‌সটাটিউটের সণ্ালক নিযুক্ত হন। 
মৌলগযীলকে পরমাণু ভারের ভিত্তিতে 
পর্যায়ক্রমে সাজাইয়া যে পর্যায়-সারণী 
‘তান প্রস্তুত করেন তাহাতে দেখা যায় 
যে একই পর্যায়ের মৌলের ধর্ম প্রায় 


৪২৯ 


একই রকমের ৷ এই সারণীর জনাই 
তিন বিশ্বাবখাত । এবং ওঁ পর্যায় 
সারণী ( Periodic Table) অভজৈব 
রসায়ন-চর্চার ভিন্ত বলিয়া বিবেচিত 
হয়। মেন্ডেলিয়েফের সময় উহার যে 
দু-একটি ভাট ছিল তাহা পরমাণু 
সংখ্যার ভিত্তিতে মৌলগ;লিকে সাজাইয়া 
দুর হয়। সাম্প্রতিক যুগে ইহার 
সম্পূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব 
হইয়াছে । কিন্তু ইলেকট্রন, প্রোটন 
আঁবচ্কারের আগে তিনি যে সত্যের 
সন্ধান এত স্পষ্টভাবে পাইয়াছিলেন, 
ইহা তাঁহার বিস্ময়কর প্রতিভার নিদর্শন । 
মেনসষ্টুয়েশান menstruation রজঃ- 
স্রাব (বাঃ ও হিঃ) ( শারীর-বৃত্ত ) 
স্রশজাতীয় উচ্চশ্রেণীর প্রাণীদের 
জরায়ুর আবরক বিল্লীর পর্যাবৃত্ত 
নবীনায়ন। যোনিপথে রক্তস্রাব ইহার 
বাহ্য লক্ষণ। নারার ক্ষেত্রে ইহা প্রায় 
১২ বৎসর বয়স হইতে ৫০ বৎসর পর্যন্ত 
হয়। উহা সাধারণতঃ সাত-আট দিন 
পর্যন্ত স্থায়ী হয় । পঁচিশ হইতে বন্তরিশ 
দিন অন্তর অন্তর হইতে থাকে । 
গর্ভধান হইলেই বন্ধ হইয়া যায় এবং 
যতাঁদন না ভুণ ভূমিষ্ঠ হয় ততদিন বন্ধ 
থাকে। 
মেন্‌সুরে শান 
ঈঙ্গদিবি (গণিত) 
রেখার দৈর্ঘা, তলের ক্ষেত্রফল ও 
কঠিন পদার্থের আয়তন হিসাব করার 
প্রায়োগিক পদ্ধাতর গণিত। 
মেনাহির menhir ভাতম্ঘহ (নৃতত্ব ) 
প্রাগোঁতহাসিক যুগের স্মৃতিষ্তম্ভ 
বিশেষ | লম্বা-চওড়া পাথরের স্তম্ভ-- 


mensuratlon 


8৩০ 


গলে মাটির উপর বা মাটিতে প্রোথিত 
করিয়া সোজা করিয়া রাখা হইত, 
কখনও কখনও ইহাদের এক গুচ্ছে 
সম্জিত ভাবে দেখা যায়। 
মোননজাইটস meningitis (চাকৎসা 
বিদ্যা ) 

মান্তি্ক ও সুযডুচ্নাকাণ্ডের আবরক 
বিল্লার প্রদাহ । অধিকাংশ সময় ইহা 
[বিশেষ রোগবাজের আক্রমণ হইতে হয়, 
কখনও কখনও মান্ভন্ক বা মেরুদণ্ডে 
আঘাত হইতেও জন্মায় । জবর ও ভীষণ 
মাথাব্যথা বিশেষ লক্ষণ ৷ গলা ও পিঠ 
অনমনীয় হইয়া যাওয়া একটি বাহ্য 
লক্ষণ। আগে ইহা প্রায়ই মারাত্মক 
হইত কিন্তু এখন আ্যান্টিবায়োটিক 
ওষধের কল্যাণে বিপদাশঙ্কা অনেক 
কম। 
মেমার 716710/5 স্মৃতি (বাঃ ও হিঃ) 
(মনোবদ্যা ) 

যে মানসিক প্রক্রিয়াতে পূর্বাজতি 
অভিজ্ঞতা পুনরায় মানসপটে আনা 
যায়। ইহার মান তিনাঁট বিষয়ের 
উপর নির্ভর করে। প্রত্যভিজ্ঞা 
( Recognition ), স্মরণ ( Recall ) 
ও পুনরধিগম ( Relearning )। 
_ পর্বআভজ্ঞতার কতখানি মনে থাকে 
ইহারই দ্বারা স্মৃতিশক্তির পরিমাপ হয়। 
অবশ্য মস্তিষ্কের আঘাতে বা বিষাল্ত 
বস্তু সেবনে ও অন্যান্য কারণে স্থায়ী 
বা অস্থায়ী ভাবে স্মৃতিভ্রংশ হইতে 
পারে। মনোব্জ্কানীদের মতে কোন 
আঁভন্রতা ভুলিয়া যাওয়ায় মনে হয় উহা 
ভালভাবে অধিগত হয় নাই, নয় ওই 
অভিজ্ঞতা বাঞ্থনীয় বোধ হয় নাই ৷ 


বৈজ্ঞানিক অভিধান 


মেকেটর mercator, G (১৫১২- 
১৫৯৪) 

বৈলাজয়মের গাণিতিক ও ভূগোল- 
বিজ্ঞানী । ভুগোলের উপরকার স্থান- 
গ:লিকে সমতলের উপর অভিক্ষেপণের 
( projection ) এক পদ্ধাঁত উদ্ভাবন 
করেন এবং এখনও এঁ ভাবে মানচিত্র 
আঁকা প্রচলিত এবং উহা মেকেটরের 
আভক্ষেপণ ( Mercator’s Projec- 
tion ) নামে পরিচিত হয়। 
মোরডিয়ান meridian 
মান্দীল্নং (ভুগোল ) 

গোলকের উপর অঙ্কিত মের্ডুদ্যয়ের 
মধ্য দিয়া যে গুরুবৃত্ত (great circle) 
থাকে। ভুগোলে ইহা ভূ-প্‌ষ্ঠের উপর 
কঞ্পিত এবং জ্যোতিষশাস্ত্রে ইহা 
খগোলকের উপর কল্পিত। সর্য 
মধ্যাহে এই রেখায় অবস্থান করে। 
মেস £)৪০৪ জয়া জনিনি ( উদ্ভিদ- 

বিদ্যা ) 

জায়ফলের বাঁজের উপরকার দ্বিতীয় 
খোসাকে শুকাইয়া প্রস্তুত মশলা 
বিশেষ ৷ জায়ফলের সাঁহত ইহা রন্ধনে 
ব্যবহৃত হয় । 

মেস্‌মের Mesmer, 
Anton (১৭৩৪-১৮১৬ ) 

জার্মান চিকিৎসক । সংবেশন 
( Hypnotism) দ্বারা রোগীর 
চিকিৎসা পদ্ধাতি উদ্ভাবনে অগ্রণী । 
তাঁহার সম্মানাথে* সংবেশন-কে কখনও 
কখনও মেসমোরজ্ম বলে । 
মেসন [10508 ( পদার্থ-বিদ্যা ) 

পারমাণবিক নিউক্লিয়াসজাত 
কণিকা । আকারে ইহারা প্রোটন ও 


মধ্যরেখা 


Franz 


বৈজ্ঞানিক আভধান 


ইলেকট্রনের মাঝামাঝি । বিদন্যৎ আধান 
পাঁজাটভ বা নেগেঁটভ দুই রকমই 
পাওয়া যায়, আবার কখনও সম্পূর্ণ 
উদাসীন কাঁণকাও পাওয়া যায়। 
ইহাদের অষ্তিত্বের সম্ভাবনা জাপানী 
পদার্থাবদ্‌ ইউকাওয়া ( Yukawa ) 
১৯৩৫ সালে তত্ত্বীয় আলোচনা দ্বারা 
ব্যাখ্যা করেন। পরে উহাদের অস্তিত্ব 
নভোরশ্মিতে (০0970107189 ) ধরা 
পড়ে। ইহা তিন আকারে পাওয়া যায় 
কে-মেসন (16507), পাই মেসন 
(গ-মেসন) ও মিউ মেসন (4-Meson ) 
মোপন machine. যন্ত্র, কল লহীল 
(পদাৰ্থ বিদ্যা ) 

গাঁত পরিবর্তন করার জন্য যে 
কোন ব্যবস্থার সমণ্টিগত নাম । লিভার 
(Lever), কাপকল, ক্রু, প্রভৃতি সরল 
যন্মের উদাহরণ ৷ অপর দিকে বাষ্প যন্ব, 
(steam engine ) বিদদ্যৎ-উৎপাদক 
যন্ত্র (Electric Generator ) 
প্রভূতিও এই সংজ্ঞায় পড়ে । সম্প্রতি 
ইলেক্‌ট্রানক্‌সের সাহায্যে নানা বিচিত্র 
যন্বের উদ্ভাবনা দেখা যাইতেছে । 
মোঁরাফল্ড, . Merrifield, Robert 
Bruce ( ১৯১৫- ) 

আমেরিকান রসায়নাবদ। নিউ- 
ইয়কের রকফেলার বিশ্ববিদ্যালয় জীব 
রসায়নাবিদ্যার. অধ্যাপক ৷ যথোপযযন্ত 
পেপটাইড সংযোজন দ্বারা তাড়াতাড়ি 
ও কম খরচে প্রতিষেধক তৈয়ার করার 
সহজ ও আঁভনব প্রণালী উদ্ভাবনের 
জন্য ১৯৮৪ সালে নোবেল প্ঢুরুকার 
পান। 
মেসোজোয়ক এরা mesozoic Era 


8৩১ 


মধ্যজীবায়. আধকল্প অচ্দসীনন্কত্য 
( ভু-বিদ্যা ) 
পাঁথবীতে প্রায় উনিশ কোটি 
বংসর আগে ভূ-বিদ্যার এই আঁধকনেপর 
আরম্ভ এবং প্রায় সাড়ে চার কোটি 
বৎসর ইহার স্থিতি । এই যুগেই প্রথম 
ভন্যপায়ী প্রাণীর ও পুষ্পিত উদ্ভিদের 
আবির্ভাব হয়। ইহা তিনটি কল্পে 
বিভন্ত, _ক্রিটেসাস . (cretaceous ), 
জুরাসিক (18185510) ও ট্রিয়াসক 
( triassic ). 
মেহগাঁন "০৪৭ ( উাঁদ্ভদ-ীবদ্যা) 
বনস্পাত বিশেষ | পাঁরণত বয়সে 
প্রায় একশত ফুট উচ্চ হয়। স্থুলতম 
স্থানের ব্যাস প্রায় ছয় ফুট হয় । ইহার 
গাঢ় বাদামী রঙের কাঠ পরিষ্কার ও 
সোজাসোজা দানা বিশিষ্ট এবং পালিশ 
করিলে খুব স্যন্দর দেখায় বলিয়া 
ইহার আসবাবপত্র সৌখীন সমাজে খুব 
আদৃত। j 
মোটেলসন motelson (১৯২৬- ) 
আমেরিকার যাযন্তরাষ্ট্রে জন্ম ও শিক্ষা। 
বর্তমানে ডেনমার্কের নাগারক । তাত্বিক 
পদার্থ-বিদ্যার উপর গবেষণা ও 
বিশ্লেষণ করার জন্য ১৯৭৫ সালে যযন্ত- 
ভাবে নোবেল পুরস্কার লাভ করেন । 
মোড mode লনুভন্ (পাঁরসংখ্যান ) 
পরিসংখ্যানে এক সংখ্যা গোষ্ঠীর 
মধ্যে যে সংখ্যাটি সব চেয়ে বেশশী বার 
পাওয়া যায়, যেমন ২, ৬, ৭, ৭, ৮,৮, 
৯, ৮, ১২, ১২, ১২, ১২ এই সংখ্যা 
গোষ্ঠীর মধ্যে ১২ সংখ্যাঁট মোড । 
মোনাজাইট monazite (রসায়ন-বিদ্যা) 
এক প্রকারের খনিজ - উপল খণ্ড। 


৪৩২ 


ভারতের শ্রিবাঙ্কুরঅগ্চলে_ সমুদ্র 
উপকূলে প্রাপ্ত। ইহার বালরাশি 
তেজাস্কিয়. থোরিয়াম নামক ধাতুর 
আকরিক বালিয়া খ্যাত ৷ 
মোমেন[টাম momentum ভরবেগ 
অনিযা (ভ্‌গোল) 
কোন বস্তুর ভর ও বেগের গুণফল 
নিউটনের দ্বিতীয় গতঁয় সূত্রে ইহাকে 
বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক 
বলিয়া ব্যাখ্যাত হইয়াছে । 
মোরেন 71078016 গ্রাবরেখা ভ্রিমীহু 
(ভূগোল ) 

হিমবাহের পাশে বা প্রান্তে যে 
সকল পাথর ও নয় জমিয়া থাকে। 
তুষারের ভারে পাথর বা ন;ড়িগুলি 
গলিয়া বরফের মধ্যে পড়ে ও তাহার 
মধ্যে জমিয়া বাহিত হইয়া চলিতে 
থাকে। বরফ গলিয়া গেলে নিজভারে 
পড়িয়া থাকে । এই ভাবেই ইহারা 
স্থানে স্থানে জমে ৷ 
মোলউ 71981 নির্মোচন (বাংলা ও 
হিন্দী) (প্রাণি-বিদ্যা) 
৷ প্রাণীদের পালক, চুল, চর্ম, নখ, 
শিং, খোলা ইত্যাদি নিদিষ্ট ‘সময় 
অন্তর বদলানো । কোন কোন ক্ষেত্রে 
ইহা নিরবচ্ছিন্ন: ভাবে ঘটে, যেমন 
মানুষের চুল ওঠা । সাপের ও আরসূলা 
ইত্যাদির খোলস ছাড়া ইহার সপারচিত 
দৃম্টান্ত। 
মোলড 79010 ছাতা, চাঁত দাদু হী 
(ভীদ্ভদ-বিদ্যা ) 

ফানজাই শ্রেণীর সরল উদ্ভিদ । 
কোন ভিজা বস্তু ফেলিয়া রাখিলে সাদা 
বা নীলাভ গশ্ড়া বা আঁতস্ক্ষা রোম- 


বৈজ্ঞানিক অভিধান 


রাজির মত তাহার উপর জন্মাইতে দেখা 
যায়। পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন 
নামক সাম্প্রতিক কালের বিখাত ওষধ 
প্রস্তুতের উৎস বলিয়া অধুনা ইহাদের 
জীব-বিজ্ঞানী মহলে আদর ও গর্ব 
বাড়য়াছে। 
মোলাস্কা 100118508 (প্রাণ-বিদ্যা ) 

অমেরুদণ্ডী প্রাণীদের বৃহৎ পর্ব 
বিশেষ । বিনুক, শামুক, গুগাঁল, 
কাঁড় হইতে অক্টোপাস, অতিকায় 
গ্কুইড প্রভূত জলচর প্রাণী এই পর্বের 
অন্তগণ্ত। 
মোসলে Moseley, Henry Gwyn 
Jeffreys ( ১৮৮৭-১৯১৫ ) 

ইংরাজ পদার্থবিজ্ঞানী । ওয়েমাউথে 
জন্ম, এটন ও অক্‌সফোর্ডে শিক্ষা । 
স্নাতক হবার পর ম্যাঞ্চেস্টার বিশ্ব- 
বিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানের শিক্ষক. 
নিযুন্ত হন। সেখানে তিনি রাদার- 
ফোর্ডের সংস্পর্শে আসেন। তিনি 
মৌলদের এক্সরশ্মি বর্ণালী পরাক্ষা 
করিয়া দেখেন যে একই ধরনের রেখা- 
গুলি মৌল ভেদে একটু একটু করিয়া 
সরিয়া যায়। এবং যতখানি সরে সেটা 
গাণিতিক ভাবে প্রকাশ করিলে এই সর 


পাওয়া যায় ১-০(-৮)এখানে 


॥ তরঙ্গ দৈর্ঘ্য ৫ এবং & ধ্রুব সংখ্যা 
এবং হ একটি ক্র'মক সংখ্যা । ইহাকে 
পরমা সংখ্যা ( Atomic number ) 
আখ্যা দেওয়া হয়। পরে দেখা যায় 
যে রাসায়নিক ধর্ম নিয়ন্লণে এই 
সংখ্যারই প্রভাব পরমাণু ভারের অপেক্ষা 
বেশী এবং পর্যায় সারণী ( Periodic 


বৈজ্ঞানিক অভিধান 


0৪৮1০) এই সংখ্যার ভিত্তিতে সাজাইলে 
দেখা যায় যে পূর্বে উহাতে যে সমস্ত 
টি ছিল, তাহা আর থাকে না। পরে 
জানা গিয়াছে যে পরমাণ সংখ্যা 
পরমাণুর  নিউক্রিয়াসে  প্রোটনের 
সংখ্যার সমান। মোসলের এই আবিহ্কার 
রসায়ন শাস্ত্রে যুগান্তকারী, অথচ 
ইহার আবিৎ্কারক মাত্র আটাশ বংসর 
বয়সে প্রথম বিশ্বযুদ্ধে রণক্ষেত্রে মারা 
যান। যুদ্ধের অপচয়ের ইহার অপেক্ষা 
ভাল দৃষ্টান্ত বোধ হয় আর নাই ৷ 


রর 


রকেট Rocket ( পদার্থ-বিদ্যা ) 
পিছন. হইতে পিচকারা নিঃসৃত 
ফোয়ারার মত গ্যাস: নির্গমনের 
প্রাতাক্য়ায় চালত ক্ষেপণযন্ত্র। 
আমাদের আবাল্য পাঁরচিত হাউইয়ের 
পাঁরবার্ধত ও উন্নত সংস্করণ ৷ হাউই 
তৈয়ারীতে বিস্ফোরক হিসাবে বারুদ 
ব্যবহার হয়. কিন্তু রকেটে বিশেষ 
INSTRUMENTS RECORDING 


CONDITIONS 
DOOR 


GYROSCOPES 


BATTERIES 


HYDRAULIC MICHANISM 
AND PUMPS 


২৮ 


৪৩১ 


বিশেষ তরল বা কঠিন জ্বালানী 
ব্যবহার হয় এবং উহাতে প্রচুর গ্যাস 
উৎপন্ন: হয়. এবং গ্যাস উৎপাদন 
অনেকক্ষণ ধরিয়া চলে । দ্বিতীয় 
মহাযুদ্ধের শেষভাগে জার্মানী রকেট 
যোগে ক্ষেপণাস্ত্র পাঠাইতে শুর; 'করে, 
উহা.-V2 নামে কুখ্যাত ৷ পরে শান্তি 
ফারিয়া আসিলে মহাকাশে উপগ্রহ 
স্থাপনের জন্য ইহা ব্যাপক ভাবে 
বাবহৃত হইতেছে । গোপনে গোপনে 
পাঁথবীরশান্তশালী জাতিসমূহ এখন 
রকেটবাহিত...ক্ষেপণাস্তে নিজেদের 
সাচ্জত কারতেছে |. তত্ত্বীয় ভাবে ইহা 
হাউই ও. উড়্নতুবড়ীর সমগোত্রীয় 
কিন্তু উহা এখন যে মানে ব্যবহার 
হইতেছে তাহার জন্য অসাধারণ 
প্রয়োগনৈপ,ণা প্রয়োজন এবং উহার 
জন্য এখন পৃথিবীর সর্বত্র গবেষণা 
চলতেছে । আমাদের দেশেও খন্দবা 
নামক স্থানে একটি রকেট. গবেষণা 
কেন্দ্র স্থাপিত হইয়াছে ৷ অন্যান্য স্থানে 


OXYGEN TANK 


ALCOHOL TANK ; 
ROCKET THRUST 


TURBING DRIVEN 


৪৩৪ বৈজ্ঞানিক আভধান 


তাহার শাখাপ্রণাখা স্থাপিত হইতেছে । 
রাবনসন Robinson, Sir Robert 
1 (১৮৮৬-১৯৭৫ ) 
ইংরাজ জাবরসায়নবিদ্‌ ৷ 
ম্যানচেস্টার বিশ্ববিদালয়ের স্নাতক । 
অস্ট্রে লয়ায় ও ইংলন্ডে বিভিন্ন বিশ্ব- 
বিদ্যালধে অধ্যাপনা কারবার পর ১৯৩০ 
সালে অফ্‌সফোর্ডে রসায়নের অধ্যাপক 
নিষান্ত হন। জৈবরসায়নে তাঁহার 
গবেষণার ক্ষেত্র বহ বিস্তৃত উদ্ভিদের 
রঙ্গক (Pi৪gments) উপক্ষার ও অন্যান্য 
' নৈসার্গকি বস্তুর রাসায়'নক সংযুতি 
নির্ণয় ও সংশ্লেষণ করার জন্য বিশ্ব 
বিখ্যাত। ১৯৪৭ সালে নোবেল 
পদুর্কার পান। 
রস Ross, Sir Ronald (১৮৫৭- 
১৯৩২) 
ভারতে জাত এই ইংরাজ চিকিৎসক 
ভারতে গবেষণা করিয়াই ম্যালোরয়ার 
কারণ এক প্রোটোজোয়া কিভাবে 
তাহার জীবনচক্রের এক অংশ 
আযনোফিলিস গণের মশকের দেহের 
মধ্যে যাপন করে তাহা আবিষ্কার 
করেন। এই প্রথম রোগ বিস্তারে 
কাঁটপতঙ্গদের ভূমিকা বোঝা যায়। 
রোগবাঁজকে সোজাসুজি কাবু করিতে 
না পারিলে এই বাহক কাঁটগুলিকে 
. নষ্ট কারয়া রোগের ব্যাপক সংক্রমণ যে 
বন্ধ করা যায় রসের আবিচ্কার হইতেই 
তাহা স্পষ্ট হয়। ফলে উপযুক্ত কাঁট- 
নাশক বাবহার করিয়া বর্তমানে জগৎ 
হইতে ম্যালেরিয়ার বাপক আক্রমণ 
প্রায় বন্ধই হইয়া গিয়াছে । ১৯০২ 
সালে তিনি নোবেল পুরস্কার পান । 


ব্যাটল স্নেক Rattle snake 
(প্রাণিবিদ্যা) 
আমেরিকার বিষধর সর্প বিশেষ । 
ইহাদের লেজের কাছে এক গচ্ছ 
কঠিন নখ জাতীয় বস্তুর আঁশ থাকে । 
লেজ নাড়িলে উহা হইতে, ঝূমঝুমির 
মত আওয়াজ হয় বলিয়া এই নাম৷ 
বড় ছোট নানা দৈর্ঘোর পাওয়া যায়, 
দার্ঘতমগীল ৫৬ ফুট হয় । চামড়া 
ডোরাকাটা। শুকর প্রভাত জন্তু 
ইহাদের ধরিয়া খায় । 
র্যাডিক্যাল 7২৪৫1091 মূলক ' বাংলা ও 
হিন্দী) (রসায়ন-বিদ্যা ) 
যে সকল পরমাণু গুচ্ছ অনেকগুলি 
যৌগের মধ্যে সর্বদাই একসঙ্গে পাওয়া 
যায় এবং ক্রমিক রাদায়ণনক বিক্রিয়ায় 
অপারিবর্তিত অবস্থায় অংশগ্রহণ করে। 
প্রত্যেক মুলকের নির্দিল্ট যোজ্যতা 
(valency) আছে এবং তুল্য 
যোজাতার অনা মূলক বা পরমাণু 
উহার স্থলাভিষিন্ত হইতে পারে । অজৈব 
রসায়নে আমোনিয়াম (N H, ) ও 
হাইড্রোক্‌সিল (017) ও হৈব রসায়নে 
কার্বাক্সল (C00H ) ইহার উৎ্রুষ্ট 
উদাহরণ । প্রথমটি নানা লবণে পাওয়া 
যায় NH, Cl, (NH, ), SO, 
NH, NOs ইত্যাদি । ইহারা Nacl, 
Na, S0,, Na NOs র সাহত 
তুলনায় । আবার NaC! +AgOH 
—>AgCl+ NaOH এই ‘বক্ৰিয়ায় 
(0H) ক্লোরনের সমপর্যায়ে। 
কার্বকাসিল (00077) সমস্ত জৈব 
রাসায়নক আযাঁসডের অপরিহার্য 
অঙ্গ। 


বৈজ্ঞানিক অভিধান 


র্যাবিজ : 54199 আত্টী হী 
(চাকৎসা-বিদ্যা ) 
প্রাণীদের, বিশেষভাবে কুকুরদের 
এক ভাইরাস ঘটিত রোগ প্রায়ই 
মারাত্মক হয় । রোগাক্রান্ত জন্তু কোন 
মানুষকে কামড়াইলে রোগ জন্তুটির 
লালা হইতে মানুষে সংকামিত হয় ॥ 
তখন ইহাকে জলাতগ্ক-( Hydropho- 
bia) বলে। গলনালীর আক্ষেপের 
জন্য রোগী জলপানে অক্ষম হয় বলিয়া 
কিছ্যাদনের মধ্যে শ্রান্তি ও জলাভাবে 
মৃত্যু হয়। ফরাপী বিজ্ঞানী পাস্তুর 
লোকের প্রাণরক্ষার কারণ হইয়াছেন। 
রোগ দেহে পরিণাঁত লাভ করার আগেই 
এই টাঁকা প্রয়োগ করা প্রয়োজন । 
র্যুশানালিজেশান  Rationalisation 
য্তাভ্যাস,  জীল্পিংস_ আন - (১) 
মনোবিদ্যা (২) গণিত 

১) নিজের. কোন আচরণের 
অবাঞ্ছিত উদ্দেশ্যকে ঢাকিয়া তাহার 
জন্য নিজের কাছে বা অপরের কাছে 
য্যন্তিসহ কারণ খাড়া করা । 

(২) গাঁণতে ইহাকে করণ নিরসন 
(ববি কতো ) বলে, অর্থাৎ কোন 
অমূলদ রাশিকে (irrational 
number ) যথাযোগ্য প্রাক্য়া দ্বারা 
মুলদ রাশিতে (rational num- 
ber ) পরিণত করা । 
রাই Rye (উদ্ভিদ-বিদ্যা) 

শসা বিশেষ । ইউরোপের উত্তর 
ভাগে ইহা খাদ্য হিসাবে ব্যবহৃত হয় । 
যে সব আ'যাসিডপ্রধান জমতে গম ভাল 
জন্মায় না, সেখানে রাইয়ের ফসল 


8৩৫ 


হিসাবে ও এক প্রকার হুইস্কি নামক 
মদ্য প্রস্তৃতে ব্যবহৃত হয়। 
রাইক্‌সটাইন Reichstein Tadeus 
(১৮৯৭-) 

পোলান্ডে জাত, সুইৎসারল্যান্ড 
নিবাসী জৈব রসায়নবিদ। ১৯৩৩ 
সালে ভিটামিন-স বা. আাস্কার্বক 
আযাসিড সংশ্লোষত করিয়া খ্যাত হয়। 
পরে তান কাট'সোন জাতীয় হর্মোন 
লইয়া গবেষণা করেন। উহাদের মধ্যে 
সর্বাপেক্ষা সক্রিয় হরমোন 
“আলডোস্টেরন” ( Aldosterone ) 
তিনি ১৯৫৩ সালে স্বতন্ল কাঁরতে 
সমর্থ হন৷. আ্যাদ্রনাল: কর্টে'ক্সেয় 
হরমোন সম্বন্ধে গবেষণার জন্য ১৯৫০ 
সালে নোবেল পুরগকার পান । 
রাইট আ্যাসেনসান Right Ascention 
ধিষুবাংশ (বাংলা ও হিন্দী) 
(জ্যোতিষাবদ্যা) 

ভূগোলের ' মানচিত্রে ' দ্রাঘিমায় 
অনুরূপ খগোলকের_ উপরকার 
কাল্পানক রেখা ৷ কোন জ্যোতিচ্কের 
হোরা বলয় (Hour Circle ) যেখানে 
খ-বিষুবরেখাকে ছেদ করে সেই: বিন্দু 
হইতে মহাবিষুব : বিন্দুর :কৌণিক 
দুরত্ব ৷ ইহাকে কোণের মাপে প্রকাশ 
করা উচিত হইলেও ব্যবহারিক ক্ষেত্রে 
ঘণ্টা, মিনিট, সেকেন্ডে প্রকাশ করা 
হয়। j 
রাইনসেরস Rhinoceros 
(প্রাণ-বিদ্যা ) 

স্তন্যপায়ী প্রাণী বিশেষ ৷ ইহাদের 
চর্ম এত স্থুল যে. মোটা বর্মের মত 


গণ্ডার 


৪৩৬ 


দেখায় । নাসাগ্রে একটি বা দুইটি 
শিং থাকে, চারটি পা খর্ব, লেজও 
হুস্ব। ইহাদের প্রাচীন কালে আরও 
প্রজাতি ছিল, এখন তাহাদের জীবাশ্ম 
মান্ত পাওয়া যায়। ভারতবর্ষের 
গণ্ডারদের একটি মাত্র শৃঙ্গ আছে। 
ইহারা প্রায় বিলীপ্তর পথে বালরা 
ভারত সরকার বিশেষ সংরক্ষণ ব্যবস্থা 
গ্রহণ কারয়াছেন। 
রাউলসূল 
(পদার্থ বিদ্য। ) 

এই সিদ্ধান্তের মর্ম এই যে, কোন 
শদ্ধে দ্রাবকে কোন: বস্তু দ্রবীভূত 
করিলে দ্রাবকের গলনাঙ্ক কিয়া যায় 
ও-জ্ফুটনাওক বাড়িয়া যায়, এই অবনতি 
ও উন্নাতর মান যতখানি ওজনের 
দ্রাবকে যতখা'ন ওজনের দ্রাব আছে 
তাহার: সাঁহত সমানুপাতিক এবং 
দ্রাোবের আণাঁবক  ভারের_ সাঁহত 
ব্যন্তানূপাতিক । এই সিদ্ধান্ত প্রণয়ন 
করার সময় ধরিয়া লওয়া হইয়াছে যে 
দ্রাবক ও দ্রাবের মধ্যে কোন রাসায়নিক 
সম্পর্ক থাকে না কিন্তু ইহা এত বিরল 
যে এই সূত্র কোন দ্রবই সম্পূর্ণ ভাবে 
মান্য করে না। ফরাসী রসায়নাবদ্‌ 
বাউল Raoult, Francois Marie; 
১৮৩০-১৯০১) প্রায় পঁচিশ বৎসর 
গবেষণার পর এই সূত্র প্রণয়ন করেন । 
রাওলাঁফয়া দার্পেনাটিনা Rauwolfia 
serpentina " স্পগন্ধা (বাংলা ও 
হিন্দী) 

ভারতে জাত গুল্ম বিশেষ । ইহার 
শুক মুল হইতে িভ্কাশিত নির্ধাসে 
-সার্পেনটাইন, রিসার্পিন ও রাওল- 


Raoult's Law 


বৈজ্ঞানিক আভধান 


িনিন ইত্যাদি উপক্ষারের মিশ্রণ 
থাকে । ইহা যাহারা উচ্চ রক্তচাপে 
ভোগেন তাঁহাদের রক্তচাপ কমানোর 
জন্য ব্যবহৃত হয় । আমাদের দেশের 
আয়ুর্বেদ শাস্ত্রে: ওুষধার্থে ইহর 
বাবহার অনেক দন প্রচালত আছে । 
রাদারফোর্ড Rutherford, Ernest, 
Lord ( ১৮৭১-১৯৩৭ ) 
ইংরাজ পদার্থাবদ । নিউজ'লান্ডে 
নেলসন নামক স্থানে জন্ম, নিউজীলান্ড 
ও কেম্‌ত্রজে শিক্ষা ৷ ১৮৯৮ সালে 
কানাডায় 'ম্যাকাগল বিশ্বাবদ্যালয়ে 
পদার্থাবদ্যার অধ্যাপক নিষন্ত হন। 
১৯০৭ সালে ম্যাণ্েস্টার বিশ্ব 
বিদ্যালয়ে আসেন ও ১৯১৯. সালে 
কেম:্রজের ক্যাভেন্ডিস বীক্ষণাগারে 
পরীক্ষামূলক পদার্থাবদ্যার অধশাপক 
নিষান্ত হন।. তেজাক্িয় পদার্থের ধর্ম 
সকলের চর্চা করিয়া : তাহাদের 
সুবিন্যস্ত করা তাঁহার প্রধান কীর্ত। 
তেজাঁপ্রির পদার্থ নিঃসৃত কণিকা দ্বারা 
আঘাত করিয়া যেপরমাণুর নিউক্রিয়াসে 
বিভাজন ঘটানো যায়, ইহা তিনিই প্রথম 
পরাক্ষায় প্রমাণ পান এবং সেই ঘটনা 
হইতেই সাম্প্রতিক পারমাণাবক পদার্থ- 
বিদ্যার সূন্রপাত। ৯৯০৮ সালে 
নোবেল পুরস্কার পান! 
রাঁদও সৌদ [২9010 :071৫9. (আবহ- 
বিদ্যা ) 
ক্ষ দ্ররেডিও-প্রেরক যন্ত্র ছোট ছোট 
বেল,নে বাঁধিয়া উধধ্ব গগনে পাঠাইয়া 
উহার সাঁহত, বাহিত আবহ বিদ্যায় 
ব্যবহৃত যন্ত্াদির সাহায্যে উধর্থ গগনের 
বায়ুর চাপ; উষ্ণতা, আন্্রতা ইত্যাদির 


বৈজ্ঞানিক অভিধান 


সঙ্কেত বেতার মারফত সংগ্রহ করার 
পদ্ধাত ৷. সংকেতগনীলর কম্পাঙ্ক ও 
তীক্ষমতা_ (Pitch ) হইতে বেল;নের 
অবস্থিতি ও বেগ নির্ধারণ করা যায় 
এবং এই ভাবে কোন্‌ স্থানের এ মান 
তাহা বোঝা যায় । এই যন্দের সাহায্যে 


ষাট হাজার ফুট উচ্চ স্তরের পর্যন্ত 
সংবাদ সংগ্রহ করা সম্ভব হইয়াছে । 
রাবার Rubber (রসায়ন-বিদ্যা ) 
কতিপয় বৃক্ষগান্র নিঃসৃত রস 
হইতে জাত এবপ্রকার চটচটে পদার্থ । 
বক্ষ-নঃসৃত দুধের মত রসকে ল্যাটেক্স 
(15505) বলে ।. উহাকে জাল দিলে 


৪৩৪ 


জল, লবণ প্রভৃতি হইতে রাবার : বস্তুটি 
পথক হর । তখন ইহা নরম থাকে। 
উহাকে ' গন্ধক. সহযোগে শোধন 
( Vulcanisation ) কারলে স্থিতি- 
স্থাপক কঠিন ব্যবসায়িক রাবার প্রস্তুত 
হয়। গাড়ীর টায়ার, তার-রক্ষক নল, 
নল, কাপড় বা জতাকে জল-রোধক 
করা প্রভৃতি নানা শিল্পে উহা বাবহৃত 
হয়। ল্যাটেক্‌স হইতেও রাবারের 
কয়েক প্রকার বস্তু প্রস্তুত হয়, সফন 
রাবার তাহাদের অন্যতম |. ইহা গণি, 
আসন ইত্যাদি তৈয়ারীতে ব্যবহৃত হয় । 
দক্ষিণ আমেরিকা ও' দক্ষিণ-পুব 
এাঁসয়ার দ্বীপপুঞ্জে রাবার ' গাছ 
নৈসগকিভাবে জন্মায় ।. ৷ রাবারের 


ব্যবহার ক্রমাগত বাড়িতে থাকিলে বৃক্ষ- 


নির্যাস হইতে প্রস্তুত রাবার বিশ্বের 
অভাব : মিটাইতে অক্ষম হইবে এই 
বিবেচনা কারয়া ইহার সংশ্লেষণের 
চেষ্টা অনেকদিন হইতে চলিতেছে এবং 
কতকাংশে সফলও হইয়াছে । বিশ্লেষণ 
দ্বারা রাবার: হাইড্রোকার্বন. বালিয়া 
জানা গিয়াছে । তবে সংশ্লেষিত রাবার 
এখনও কোন 'কোন গুণে নৈগার্গক 
রাবারের অপেক্ষা নিকৃষ্ট ॥ 
রাঁব Rabi 15900715890 
(১৮৯৮- ) 
অস্ট্রিয়ায় জাত পরে. আমোরকায় 
শিক্ষাপ্রাপ্ত পদার্থাবদ। কোন ঘূুর্ণমান 
বিদয্ৎআ হত বস্তু তাহার চারপাশে 
এক. চৌম্বক ক্ষেত্রের. সৃষ্টি ররে। 
পারমাণবিক কণাদেরও কাহারও ঘযার্ণ 
গাত, আছে।. সেইগীলর'সঠিক চৌম্বক 
ক্ষেত্রের প্রকাতি ও পারমাণ নির্ধারণ 


8৩৮ 


রাবির প্রধান কৃতি ।- পারমাণবিক 
বাকরণ সম্বন্ধে অন্যান্য গবেষণাও 


তাঁহার আছে । ১৯৪৪ সালে নোবেল 
পুরকার পান । 

রামন Raman  Chandrashekar 
Venkata 1. ( ১৮৮৮-১৯৭০) 
- ভারতীয় পদার্থাবদ্‌ ৷ : মাদ্রাজে 
জন্ম ও শিক্ষা ৷ স্নাতকোত্তর উপাধি 


লাভের পর প্রাতযোগিতামূলক পরাঁক্ষা 
দিয়া উচ্চ কোটির সরকারী পদ পান। 
ওঁ পদে কালিকাতায় থাকাকালীন 
কালকাতাস্থ ভারতীয় বিজ্ঞান সংসদের 
(Indian Science Association ) 
মহেন্দ্রলাল সরকার বাক্ষণাগারে অবসর 
সময়ে পদার্থাবদ্যার গবেষণা" শুর 
করেন। পরে উহাতে যথেষ্ট সময় 
দিতে পারিতেছেন না বিবেচনা করিয়া 
অরকারা পদ ছাড়িয়া দেন ও কাঁলকাতা 
বিশ্বাবদ্যালয়ে পালিত অধ্যাপকের পদে 
নিযুক্ত হন ৷ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান 
কলেজে ও সরকার বীক্ষণাগারে তাঁহার 
‘গবেষণা চালতে থাকে । এখানে থাকা- 
কালীন তাঁহার নামে খ্যাত রামন প্রভাব 
'আবিচকারের জন্য ১৯৩০ সালে নোবেল 
পুরস্কার পান। পরে বাঙ্গালোরের 
ইনাডয়ান ইনস্টিটিউট. অফ সায়েন্সের 
'সণ্ালক হন। পরে তান ভারত 
“সরকারের জাতীয় অধ্যাপক থাকিয়া 
“গবেষণায় নিযুন্ত থাকেন ৷ 

রামন এফেক্ট Raman effect 
(পদার্থবিদ্যা) 

ঘঃ কম্পাঙ্কের আলোক তরঙ্গ যাঁদ 
কোন কাঠন, তরল বা গ্যাসীয় পদার্থের 


বৈজ্ঞানক অভিধান 


অণু দ্বারা বিক্ষিপ্ত (5cattered) হয়, 
আর এঁ অণুগুলির স্পন্দনের কম্পাঙ্ক 
যদ V০" হয় তাহা হইলে বিক্ষিপ্ত 
আলোকের বর্ণালীতে এমন কতকগুলি 
রেখা দেখা যায় যাহার সংশ্লিষ্ট তরঙ্গের 
কম্পাঙ্ক ৬, ৬৪ ৬ V০ এই সমাম্ট 
দ্বারা পাওয়া যায়। ইহা ১৯২৩ সালে 
কোয়ান্টাম সিদ্ধান্ত অন;সারে তত্ত্বীয় 
ভাবে বিজ্ঞানী স্মেকল ( Smeka!l ) 
ভবিষ্যদ্বাণী করিয়াছিলেন । রামন 
১৯২৮ সালে তাহা পরীক্ষায় সপ্রমাণ 
করেন । অণুদের স্পন্দন বা ঘূুর্ণনের 
পাঁরবর্তন জনিত যে সব তরঙ্গ সৃষ্ট হয় 
তাহা এই প্রকার বর্ণালীতে স্পন্ট হয় 
বলয়া ইহাকে রামন বর্ণালী বলে। 
এই বর্ণালী, হইতে আণবিক সংযুতি 
সম্বন্ধে মূল্যবান উপাত্ত (0819) পাওয়া 
যায়, কেননা অণুদের স্পন্দন বা ঘূর্ণন 
জনিত শান্ত অবশ্যই তাহাদের মধ্যস্থিত 
পরমাণদদের আকার, ভার ও বিন্যাসের 
উপর নির্ভর করে। 
রামসে Ramsay, 
(১৮৫২-১৯১৬ ) 
স্কটল্যান্ডে জাত রসায়নবিদ্‌ ৷ 
গলাসগোয় জন্ম, গ্লাসগো, হাইডেল- 
বেয়ার্গ ও ট্রাবঙ্গেন বিশ্ববিদ্যালয়সমহে 
শিক্ষা । পরে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে 
অধ্যাপনা শুরু করেন। ১৮৮০ সালে 
ব্ৰিস্টল বিশ্ববিদ্যালয়ে ও পরে ১৮৯৭ 
সাল হইতে লন্ডন 1ব*বাবিদ্যালয়ে 
অধ্যাপকের কার্য করেন। তিনি রাসায়- 
নিক পদ্ধাতিতে অত্যন্ত নিপুণ ছিলেন 
এবং আর্গন, হিলিয়াম, ক্লিপ্টন, প্রভৃতি 


Sir William 


বিরল 'নিক্কিয় গ্যাসগুলিকে বায়ু হইতে 


বৈজ্ঞানিক অভিধান ৪৩৯ 


স্বতন্ত্র করিতে সক্ষম হন । ১৯০৪ সালে 
নোবেল পুরস্কার পান । 
রাশানুজ 1 Ramanujam, 
was (১৮৮৮--১৯২০) 

ভারতীয়: গাঁণতজ্ঞ ৷  মাদ্রাজে 
এরোড শহরে জন্ম. কুম্বকোনমে 
শিক্ষা । উচ্চ শিক্ষালাভে সমর্থ না 
হইয়াও : গাঁণতে  অন[ুরাগের - জন্য 
গাণিতিক গবেষণা কাঁরতেন। ১৯১০ 
সালে তানি মাদ্রাজের বন্দর সংস্থায় 
সামান্য কেরানীর_ কাজ কাঁরতেন। 
১৯১২ সালে তিনি কে ম্ব্রজের অধ্যাপক 
হার্ডর এক অমীমাংসিত ‘গাণিতিক 
সমস্যা সম্বন্ধে মন্তব্য পাঠ. কারয়া 
এ দুরূহ সমস্যার সমাধান করিয়া 
হার্ডকে জানান। হার্ড তাঁহার 
অন্যান্য গবেষণার ফল জানতে চাহলে 
[তান ক্লামক ভগ্নাংশ. সংখ্যাতত্ব, 
ইলিপ্‌টিক ফাংশন ৬বং থিওরী অফ 
পার্টিশান্‌স সম্বন্ধে গবেষণার ফলাফল 
জানান ৷ ইতিমধ্যে গাণিতিক প্রতিভার 
জন্য মাদ্রাজ {বিশ্ববিদ্যালয় , তাঁহাকে 
এক গবেষণা বৃত্তি প্রদান করেন, যদিও 
তান স্নাতকও ছিলেন না । পরে 
১৯১৪ সালে কোম্ব্রজ বিশ্ববিদ্যালয় 
তাঁহাকে তিন বংসরের জন্য গবেষণা 
বৃত্তি দেন। সেখানে তাঁহাকে গবেষণা 
ডিগ্রী দেওয়া হয়। ইংলন্ডে স্বাস্থ্য 
ভাল. না থাকায় ১৯১৮ সালে তিনি 
ভারতে ফিরিয়া আসেন।: ১৯২০ 
সালে তাঁহার জীবনাবসান ঘটে । 
মাত্র ্রিণ বৎসর বয়সে লন্ডনের 
রয়াল. সোসাইটির সদস্য নির্বাচিত 
হন। 


Srini- 


রাম Rএamie  (উদ্ভিদ-বিদ্যা ) 

আদিতে চাঁনে জাত একপ্রকার 
গাছের ছাল হইতে নিত্কাশিত তন্তু। 
ইহা প্রাচীন মিশরেও ব্যবহৃত হইত ৷ 
রায় Ray, Prafullachandra 
( ১৮৬১-১৯৪৪ ) 

ভারতীয় রসায়ন"বদ্‌ বাংলাদেশের 
রারুূলী গ্রামে জন্ম । কলিকাতা ও 
এাঁডনবরা ' বিশ্ববিদ্যালয়ে শিক্ষা । 
১৮৮৯ সালে এডিনবরা বিশ্ববিদ্যালয় 
হইতে ডক্টরেট পাইয়া দেশে ফিরিয়া 
কলিকাতার  প্রেসডোন্সি কলেজে 
রসায়নের অধ্যাপক নিযুক্ত হন । ১৯১৬ 
সালে কলিকাত।৷ বিশ্ববিদ্যালয়ে পালিত 
অধ্যাপক নিযুক্ত হন।. তিনি রসায়নে 
গবেষণা করিয়া কলিকাতায় রসায়নে 
এক গবেষক গোষ্ঠী গাঁড়য়া তোলেন, . 
জ্ঞানচন্দ্র ঘোষ ও ভ্ঞানেন্দ্রনাথ মুখার্জি 
তাহার অন্তর্গত। তত্বীয় রসায়ন ছাড়া 
তান ফলিত রসায়নে মনোযোগ দিয়া 
বেঙ্গল কোমক্যান ও ফামাসিউটিকাল 
ওয়াক্স নামক রসায়ন শিজ্পসংগ্থাটি 
গঠন করেন৷ মারকিউার নাইট্রাইট 
লইয়া প্রথম জীবনে গবেষণা করেন, 
পরে তান জৈব রসায়নে আকৃষ্ট হন। 
তাঁহার প্রণীত “হন্দ; রসায়নের 
ইতিহাস” এ বিষয়ে প্রামাণ্য গ্রন্থ । 
রাসট Ru মরিচা অঁযা (রসায়ন-বিদ্যা) 

বায়; ও জলের সংযোগে আসিলে 
লোহার যে লাল রঙের আন্তর পড়ে। 
রাসায়নিক সংযহতিতে উহা 2Fe. 05১) 
H,0। ইহা ক্ৰমশঃ লোঁহানা্ম‘ত 
বদ্তুকে ক্ষায়মাণ করে বলিয়া প্রয়োগ- 
শিল্পে যাহাতে মরিচা না পড়ে তাহার 


880 


জন্য নানা ব্যবস্থা করা হয়। চকচকে 
লোহার উপর কলাই করিয়া বা রং 
দিয়া উহা জল ও অক্সিজেন সংস্পর্শ- 
শুন্য করার-চেষ্টা হয় । নানা ধাতুর 
মিশ্রণে মরিচা ধরে না এমন ইস্পাতও 


আবিষ্কার হইয়াছে । 
রাসেল Russell, Bertrand 
(১৮৭২-১৯৭০ ) 

ইংরেজ গণিতাঁবদ্‌ ৷ গাঁণাতক 


ভিত্তিতে ন্যায় ও দর্শন শাস্দের 
আলোচনার জন্য. বিজ্ঞানী মহলে 
বিখ্যাত। এ সংক্রান্ত তাঁহার রচনা 
গাঁণততত্ব ( Principles of Mathe- 
matics) ১৯০৩ সালে প্রকাশিত 
হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর হইতে 
'িদ্যাচচা প্রায় ছাড়িয়া দিয়া, বিশ্বে 
শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় নিজের সমস্ত 


অবসর ও মেধা প্রয়োগ করেন । 
?রআ্যাকট্যান্‌স Reactance 
সবিন্ধান্না (পদাৰ্থ-বিদ্যা ) 


কোন বর্তনীর মধ্য দিয়া পরিবর্তাঁ 
প্রবাহ ( Alternating current ) 
প্রেরণ করিলে উহার মধ্যে বিপরীতি- 
মুখী এক তড়িৎ চালক বল উৎপন্ন 
হয় উহাতে প্রেরিত মূল তীড়চ্চালক 


( Direct 
current ) প্রেরণ কাঁরলে এ বর্তনীর 
রোধ যে কার্য করে পাঁরবর্ত! প্রবাহের 
ক্ষেত্রেও তাহাই হয়। উহাকেই রি- 
জ্যাক্‌ট্যান্‌স বলে এবং ইহার পরিমাণ 
তাঁড়চ্ছালক বল ও প্রবাহের অনুপাত 
দ্বারা হয়। ইহাকে সাধারণতঃ X 
এই সংকেত দয়া প্রকাশ করা হয় । 


বৈজ্ঞানিক অভিধান 


{রত্যাক্‌টর React০r (পদার্থ-বিদ্যা ) 
পারমাণাবক বিভাজন দ্বারা শান্ত 
উৎপাদনকারী যন্ত্র। ইহাকে পার- 
মাণাবক ভ্তুপ (Atomic pile )-ও 
বলে।  বাহর হইতে দেখতে ইহা 
বড় গম্বুজের মত । ইহার তেজপ্রিয় 
রশ্মি যাহাতে বারে না আসিতে পারে 
এই জন্য চারদিকে খুব মোট 
গশ্বজাকার প্রাচীর দিয়া ঢাকিয়া 
দেওয়া হয়। ইহাতে 'নয়ান্ত্রতভাবে 
পারমাণবিক বিভাজন ঘটানো হয়। 
প্রত্যেক পারমাণাঁবক গবেষণাগারে 
অন্ততঃ একি রি-আযকটর থাকে । 


ধরউম্যাঁটিক ফিভার Rheumatic 
fever বাতজবর জামলানিন্ধ ভন 
( fচাকৎসা-বিদ্যা ) 


শিশু ও অল্পবয়স্ক বালক- 
বালিকাদের রোগ বিশেষ৷ ইহাতে 
হৃংপিন্ডের পেশী জখম হয়। ইহার 
কারণ এখনও নিশ্চিতরূপে: নির্ধারিত 
হয় নাই। পেশীর ব্যথা ও গাঁটগংলি 
ফুলিয়া ওঠা ইহার প্রাথমিক লক্ষণ । 
সম্পূ্ণবশ্রাম ও আ্যান্টিবায়োটিক ওষধ 
সেবনে ভাল ফল পাওয়া িয়াছে। 
রএজেন্ট Reagent {কারক 
অসিন্গমন্ধ ( রসায়ন-বিদ্যা ) 

রাসায়নিক বাঁক্ষণাগারে কোন 
বিশেষ রাসায়নিক বিক্রিয়া ঘটানোর 
জন্য যে সকল রাসায়নিক যৌগ ব্যবহৃত 
হয় । 
ধরওস্টাট BGI (পদক) 

তড়িৎ বর্তনীতে ব্যবহৃত কুণ্ডলী 
যাহার রোধ ইচ্ছামত বাড়ানো কমানো 
ষায়। সাধারণতঃ কুণ্ডলীর উপর 


বৈজ্ঞানক অভিধান 


বিসর্পগতি এক স্পর্শকের সাহায্যে এই 
যন্ প্রস্তুত হয় । 
রংওয়ার্ম Ringworm দাদ (বাং ও 
{হঃ ) ( চীকৎসানীবদ্যা) 

ছোঁয়াচে চর্মরোগ বিশেষ ৷: ইহাতে 
আক্রান্ত স্থানে গোল গোল চাকার 
মত দাগ হয় ও ধারে ধারে অল্প স্ফীত 
দেখা যায় ও খুব চুলকায় । ইহা এক 
প্রকার : ফানজাইয়ের আক্রমণ হইতে 
আসে৷... ক্রাইসোফ্যানিক  আ'যাসিড 
এই ফানজাইগড়লেকে ‘সম্পূর্ণ বিনষ্ট 
করে। 
1রক্যালেসেন:স Recalesence ঘুনর্বীদি 
(ধাতু-বিদ্যা) 

গালত লৌহ বা ইস্পাত ঠাণ্ডা 
হইবার. সময় প্রায় ৬৯০° সে উষ্ণতায় 
পেণছিলে উহা আবার স্বতঃ উত্তপ্ত 
হইয়া গনগন করিতে থাকে । ইহা লৌহ 
ও ইস্পাতে দ্রবীভূত কার্বনের জারন 
হইতে হয়. বালরা ধারণা |. প্রয়োগ- 
{শল্পে ইহাকেই রিক্যালেসেন্‌স বলে । 
1রকেট্স  Rickets সুরা অন 
(চাকংসা-বিদ্যা) 

পঢণ্টির অভাবজানত শিশ;রোগ । 
ইহার «বারা আক্রান্ত শিশুর আসছি নরম 
থাকিয়া যায়, সেজন্য বাঁকয়া যায়। 
আস্তে যথেষ্ট পারয়াণ ক্যালসিয়াম না 
থাকাতে এইর.প হয় । খাদ্যে ভিটামিন 
1ড-এর. অভাব এই অপথুষ্টির কারণ । 
মাথা বড় হওয়া, বেশী ঘাম হওয়া এই 
রোগের বাহ্য লক্ষণ ৷ ভিটামিন. ডি 
যুক্ত খাদ্য (মাছের, তেল )-ও যথেষ্ট 
সম্যকরণ সেবনে এই রোগ হইতে পারে 


৪৪১ 


না। রোগ আক্রমণের পর ইহা সারানো 
কঠিন কিন্তু ইহার প্রাতবেধক. ব্যবহার 
সহজ । 
শরচটার, Richter, B (১৯৩১) 

আমেরিকায়: যটপ্তরাষ্ট্রের নিউইয়র্ক‘ 
শহরে. জন্ম । সেখানেই শিক্ষা । 
পারমাণবিক নিউক্লিয়াসের মধ্যে নূতন 
মৌল কণা আবিভ্কারের জন্য ১৯৭৬ 
সালে পদার্থ বিদ্যায় যগ্মভাবে 
নোবেল পঢরগ্কার পান৷ 
{রাজন্ট্যানস (ইলেক্‌ট্রিকাল) 
Resistance ( Electrical). রোধ 
সবিহীঘ (পদার্থবিদ্যা ) 

কোন বর্তনীতে  (০1:081) যে 
তাঁড়চ্ছালক বলপ্ৰয়োগ করা হয় 
তাহার সহিত প্রবাহিত বিদহযৎপ্রবাহের 
অনুপাত ॥ বিদদ্যৎচালক. বল যখন, 
ভোল্টে আর প্রবাহ আযমপিরারে : 
প্রকাশ করা হয, তখন রোধ ওহ্‌মে 


ব্যন্ত হয়৷: উহার সূত্র এই, ফ্লু 


রোধ, 78 তীড়চ্চালক.. বল 
(817) [প্রবাহ ( current ). 
[উট Retort বকমন্তর স্সন্ধা 
(রমায়ন-বিদ্যা ) 
পাতন প্রক্রিয়ার ( Distillation ) 
জন্য নির্ম'ত যন্তে যে: পাত্রে শোধন 
করার বস্তুটি থাকে । অন্য রাসায়নিক 
্রাক্িয়ায় এই আকারের যন্বেরও এই 
আখ্যা দেওয়া হয় ॥  বীক্ষণাগারে এই 
যন্ত্রটি প্রায়ই কাচানাম'ত হয়, শিল্পে 
ধাতু বা মত্তিকা নামতি আধার 
ব্যবহৃত হয় ৷ 


৪8৪২ 


{িটার্ডেশান Retardation 
(বাংলা ও হিন্দী) ( বলবিদ্যা ) 

যে হারে বেগ কমিয়া যায়। ত্বরণ 
( Acceleration ) . এর বিপরীত 
কোন বস্তু উপর দিকে ছু*ড়ুয়া দিলে 
উহার বেগ ক্রমশঃ কমিয়া একেবারে 
থামিয়া যায়, ইহাকে মন্দনের দণ্টান্ত 
বলা যায়। 
বিডবার্গ কনস্টান্ট Rydberg 
Constant fরডবার্গ ধরুবাঙক (বাংলা 
ও হিন্দী) (পদার্থ-বিদ্যা ) 

মৌলদের উজ্জ্বল বর্ণালাঁ রেখা- 
গুলির যে কোনটির কম্পাঙ্ক বা 
তরঙ্গাঙক ( Frequency or. wave 
নাম্বার )-কে সর্বদা দুইটি পদের 
(term ) অন্তর আকারে প্রকাশ করা 
যায়। উহাদের আকার সর 
1 এ. 
nf গু 
(এখানে ৷; এবং ॥, ক্ষুদ্র. অখণ্ড 
সংখ্যা ।) R একটি প্রবক॥ উহা 
প্রায় সব মৌলেরই সমান, মান ১০৯, 
৬৭৮ । ইহা উদ্ভাবকের নামে রিডবার্গ 
কনস্টান্ট নামে খ্যাত । 
িন্ডারপেসূউ Rinderpest লাভমাহী 
(পশচাকৎসা-বিদ্যা ) 

গোজাতীয় প্রাণীদের ভাইরাস 
ঘাঁটত সংক্রামক রোগ বিশেষ ৷ ইহা 
এক প্রকারের টাইফাস রোগ এবং 
আক্রান্ত পশু প্রায়ই অল্প সময়ের মধ্যে 
মৃত হয়। ইহা এত সংক্কামক যে 
 অবলদ্বন না কারলে মহামারা রুপে 
₹ দেখা দেয়। 


মন্দন 


কম্পাগুক A= R | 


বৈজ্ঞানিক অভিধান 


বিপ্রেগান Repression অবদমন হুলল 
(মনোবিদ্যা) 
ফ্রয়েড প্রবাতিতি মনঃসমাক্ষার এক 
সিদ্ধান্ত । তাঁহার মতে অবাঞ্ছিত 
আবেগ বা অভিন্ঞতা সন্ঞান মন হইতে 
অজ্ঞানান্ধকারে ডুবাইয়া দিবার প্রবণতা 
মনের আছে। কিন্তু এ অবদমিত 
ইচ্ছা বা অভিজ্ঞতা অজ্ঞাতে সজ্ঞান 
ক্রিয়া বা চিন্তাকে প্রভাবিত করে। 
িপ্রোডাক্‌শান Reproduction জনন 
(বাংলা ও হন্দী) (জীবাবদ্যা ) 
যে প্রক্রিয়া দ্বারা জীবেরা প্রত্যেকে 
নিজের অনুরূপ আর একটি জীবকে 
সৃষ্টি করিয়া নিজের প্রজাতিকে স্থায়ী 
করে। সরলতম এক কোষী জাব 
নিজেকে : দ্বিধাবিভন্ত ( fission ) 
করিয়া দুইটি প্রাতীস্বিক সৃষ্টি করে । 
আবার হাইড্রার ন্যায় বহু কোষাঁ 
প্রাণীরাও : জনকের গায়ে অঙ্কুরের 
মাধ্যমে বংশরক্ষা করে । পরিণত হইলে 
অঙ্কুর খাঁসয়া নিজ জীবন আরম্ভ করে 
(Budding )| এই দুই প্রকারই 
অযৌন জননের ( Asexual repro- 
duction) উদাহরণ । যৌন জননে 
দুই প্রকারের জীবের প্রয়োজন হয়, 
সন্তানের মধ্যে দুইজনের গড়ণই কিছ 
কিছু পাওয়া যায়। এক কোষা 
জীবেদের ক্ষেত্রে দুইটি কোষ অল্প 
সময়ের জন্য মিলিত হয়, নিউক্লিয়াসের 
উপাদান মিশিয়া যায়,পরে আবার দ্বিধা- 
বিভক্ত হইয়া দুইটি কোষের উৎপত্তি 
হয় ( Conjugation ) 1 উচ্চ শ্রেণীর 
বহু কোষা জীবের ক্ষেত্রে জনক-জননী 
কোষের সংযোগকে নিষেক ( Ferti- 


বৈজ্ঞানিক অভিধান 88৩ 


lization) বলে এবং স্বতন্ত্র ও বিশিষ্ট 
কোষের মাধ্যমে হয়, উহাদের জনন 
কোষ ( Gametes ) বলে । পুংকোষ 
বা শরকরাণ (92677902002) সম্পূর্ণ 
ভাবে জ্ব্ীকোষে (0৮1) শোষিত হয়, 
তারপর এ যুক্ত কোষ অনবরত 
বিভাজন দ্বারা পূর্ণাঙ্গ জীবে পরিণত 
হয়। 'পঢুং ও স্ত্রী জনন কোষগনুলি 
দেহের বিশেষ অংশে বার্ধিত হয় এবং 
বিশেষ প্রক্রিয়া দ্বারা প্রস্পরের সাঁহত 
মিলিত হয় ।_.কোন কোন উদ্ভিদ 
বা 'প্রাণাঁতে জ্বী ও পুং জনন কোষ 
একই দেহে থাকে । : উহাদের উভালঙ্গ 
( Hermaphrodite ) বলে মাছে- 
দের বা ব্যাঙের ৷ মত অনেক৷ জীবের 
ক্ষেত্রে চ্লী জলে ডিম্ব (0vum ) ছাড়ে 
ও পুরুষ তাহার উপর শু ঢালিয়া 
নিষেক করে ॥ অন্য প্রাণীদের স্ঈীদেহে 


পং.জনন কোষ প্রবেশ করানোর. 


বিশেষ প্রত্যঙ্গ থাকে ।. কখনও কখনও 
সন্দেহে ডিম্ব আপান বিভাজিত হইতে 
আরম্ভ. করে এবং - নিষেক. ছাড়াই 
বাড়িতে থাকে। ইহাকে -অপ[ংজান 
( Parthenogenesis ) বলে | ইহা 
সান্ধপদ পর্বের ( Arthropoda ) 
কয়েকটি, প্রাণীদের. মধ্যে দেখা যায়। 
এই পর্বের অন্য. প্রাণীদের মধ্যে 


স্ীদেহে ডিচ্ব :নিন্ত হইবার পর. 


ডিদ্বাবস্থায় বাহিরে নিক্কান্ত হয় এবং 
ক্রমশঃ পরিণত হয় 

{রফ্র্যাকটার efractory . দুগল 
যান-বীলী ( রনায়ন-বিদ্যা ) 
উচ্চতাপ সহ্য কাঁরতে পারে। বিশেষ 


ভাবে ধাতু নিচ্কাণনের জন্য চুল্পগযল 
( Furnaces ) তৈয়ারীর জনা যে সব 
পদাথে'র ইন্টক ব্যবহৃত হয় তাহাদের 
বলে। 
ধরক্ল্যাকশন Refraction 
লীন (পদার্থ-বিদ্যা ) 
কোন আপতিত আলোকরশ্মি 
দুইটি মাধ্যমের সীমায় পড়লে উহা 
দ্বিতীয় মাধ্যমের মধ্য দিয়া যাইবার 
সময় অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন 
করে তাহা আপতন কোণ ( Angle of 
incidence ) অপেক্ষা ভিন্ন । দুইটি 
মাধ্যমের মধ্যে আলোক তরঙ্গের 
বেগের -বিভিন্নতার জন্য ইহা হয়। 
ইহাকেই প্রতিসরণ বলে। লেন্সের 
মধ্য দিয়া রশ্মির যে বক্তা ঘটে বা 
কাঁচের প্রিজূ্‌মের মধ্য দিয়া আলোকের 
যে বিচ্ছবরণ ঘটে প্রাতসরণই: তাহাদের 
কারণ। জলের মধ্যে একটি লাঠি 
ড্ববাইয়া কাত করিলে যে মনে হয় উহা 
যেন ভাঙ্গিয়া গিয়াছে, উহাও প্রাত- 
সরণের জন্য । 
(রক্রেক্স আ্যাকশন Reflex action 
প্রাতিবতাঁ কিয়া (বাং ও হঃ) 
(মনোবিদ্যা) | 1 
কোন সংবেদনকে ( Sensation ) 
চলনে (Movement) পাঁরবর্তন করার 
সরলতম স্বয়ংক্রিয় প্রক্রিয়া । বেদনা; 
স্পর্শ, চাপ, শীত, উষ্ণতা, শব্দ, দৃশ্য 
ইত্যাদি. হীন্দরয়গ্রাহা ব্যাপার হইতে 
কোন উদ্দীপনা (Stimulus ) কেন্দ্রীয় 
নাভ তন্ধদ্বারা মন্ভিজ্কেপেখছিলে তাহার 
উত্তরে মান্তত্ক হইতে যে নিদে'শ আসে 
তাহার দ্বারাই এই ক্রিয়া ঘটে। ইহার 


প্রাতসরণ 


888 
জন্য পাত্রের ইচ্ছার প্রয়োজন হয় না । 
তবে ইহা সজ্ঞানে ও অজ্ঞানে উভয় 
রুপেই হইতে পারে। হাঁটুর নীচে 
আঘাত দিলে হাট যে সোজা হইয়া 
যায়, চিকিৎংসকগণ যাহাকে -জানুক্ষেপ 
( Knee-jerk ) বলে, তাহাই ইহার 
প্রকৃষ্ট উদাহরণ । 
রক্লেক্শন Reflection 
ঘান ( পদাৰ্থবিদ্যা ) 

কোন তলের উপর পড়িয়া কোন 
তরঙ্গ (আলে ক, তাপ বা শব্দ). পুনরায় 
যে দিক হইতে আসিয়াছিল সেই দিকে 
পূর্ণ বা আংশিক প্রত্যাবর্তন ৷ আয়নার 
উপর আলো পাঁড়লে ইহা ঘটে এবং 
ইহা সুপারচত। কোন খাড়া পর্বত- 
গান্রে শব্দের যে প্রতিধ্বনি হয় তাহাও 
ইহারই আর এক দৃষ্টান্ত । 
1রবোক্ল্যাবিন_ Riboflavin  (রসায়ন- 
বিদ্যা ) 

ভিটামিন বিশেষ । ইহার. অপর 
নাম ভিটামিন 8৪ ৷  খাদ্যবস্তুতে ইহা 
প্রচুর পারমাণে পাওয়া যায়। ইহার 
অভাবে ঠোঁট ফাটার প্রবণতা বাড়ে 
বলিয়া চাকংসকদের ধারণা । 
{রিভার River নদী (বাংলা ও হিন্দী) 
(ভূগোল) 

কোন পর্বত বা হৃদ হইতে উৎসৃত ও 
গভীর খাত ধাঁয়া প্রবাহিত জলরাশি । 
সমতলে পাঁড়য়া জলস্রোতের বেগ 
কিয়া যায়। নদীরা পর্বত হইতে 
মাটি বহন করিয়া আনিয়া সমতলম্ছ 


প্রাতফলন 


বৈজ্ঞানিক অভিধান 


নদীর উপত্যকা মানব সভ্যতার আবাস- 
ভূমি৷ পাথবীর মধ্যে দীর্ঘতম নদী 
নীল (দৈর্ঘ্য ৪১৬০ মাইল ), গঙ্গা, 
ইউফ্রোটস-টাইগ্রিস,  ইয়াধাস কয়াং 
ইত্যাদি নদাঁর উপত্যকা তাহার প্রকৃষ্ট 
উদাহরণ । 
{রভার্বে'রেটার  ফারনেসা Reverb- 
eratory furnace পরাবর্তন চুল্লী 
ঘহানবীন অহী (রসায়ন-বিদ্যা ) 
অগভীর ভূমির উপর খিলানাকার 
নীচু ছাদের চুল্পী । ইহাকে জহলন্ত গ্যাস 
বা শিখা দ্বারা উত্তপ্ত কারলে উপরকার 
ছাদ উত্তপ্ত হইয়া ভূমিতে রক্ষিত বস্তুকে 
উত্তপ্ত করে, উহা জবালানণ বস্তুর সাঁহত 
সংস্পর্শে অসে না। ইহার অবশ্য 
আকারে কিছু কিছ; প্রভেদ দেখা যায় 
তবে ধাতু নিচ্কাশনের জন্য প্রায়ই এই 


ধরনের চুল্লা বাবহৃত হয় । 

 িভার্পবল রআ্যাকৃশন Reversible 
Reaction সনিনলী আসিক্গিমা 
( রসায়ন-বিদ্যা ) 


যে সকল রাসায়নিক বিক্রিয়া অবস্থা 
ভেদে বিপরীতমুখী হইতে পারে যেমন 
H:+1,=2HI। ইহা প্রায় ৪০০" 
সে উত্তাপে উভয় দিকে চলে অর্থাৎ 
শুধু হাইড্রোজেন ও আয়োডিন লইয়া 
এ উষ্ণতায় রাখিলে খানিকটা পরিমাণ 


হাইড্রায়াডক আযাসিড পাওয়া যাইবে 


আবার মাত্র হাইড্রায়ডিক  আ্যাসিড 
লইয়া উহাকেও এ উষ্ণতায় তপ্ত 
করিলে উহা বিয়োজিত হইয়া খানিক 
হাইড্রোজেন ও খানিক আয়োডিন 
উৎপন্ন হইবে । উভয় ক্ষেত্রেই তিনটি 


বৈজ্ঞানিক ‘অভিধান 88¢ 


বস্তুর পরিমাণ. একই হইবে, অর্থাৎ 
উহারা_ সাম্যাবস্থায়. পেশীছিবে। 
অধিকাংশ রাসায়নিক বিবিয়াই এই 
শ্রেণীতে পড়ে। চাপ, উষ্ণতা, উপাদানের 
পরিমাণ ভেদে ভিন্ন ভিন্ন সাম্যাবন্থার 
সৃষ্টি হয়। 
গরলোটাভাট থিওরী Relativity 
Theory আপেক্ষিকতা-বাদ (বাঃ ও 
হিঃ) ( পদার্থ-বিদ্যা ) 

আইনস্টাইন প্রবার্তত ভৌত- 
জগতের জড় ও শান্তি সংক্রান্ত সিদ্ধান্ত। 
উচ্চ গণিতের সাহায্য ব্যতীত ইহার মর্ম 
যথাযথ ব্যাখ্যা বরা সম্ভব নয়। পদার্থ 
বিদ্যায় আইনসটাইনপণ্র্ব যুগের 
সন্রগ/লি কয়েকটি বিশেষ বিশেষ ঘটনা 
ব্যাখ্যা কাঁরতে অসমর্থ হয় । আইনস্‌- 
টাইনের সূত্র দ্বারা সেইগুলির যথার্থ 
মীমাংসা হয় । বিশেষ করিয়া জড় ও 
শক্তিকে পরস্পরের পারপতরক নির্দেশ 
কাঁরয়া তানি সাম্প্রতিক পদার্থ 
বিজ্ঞানের ভিত্তিস্থাপনা করিয়াছেন । 
এই ' সিদ্ধান্ত জড়বিজ্ঞানের তত্বীয় 
আলোচনায়. যুগান্তর আনিয়াছে 
বাঁললেও কিছুমাত্র অত্যন্ত হয় না। 
{রসোঁসভ ক্যার্যাকটার Recessive 
Character প্রচ্ছন লক্ষণ আসমালী 
থাত (জীব বিদ্যা ) 

মেন্ডেল তাঁহার বংশগাঁতি সংক্লান্ত 
পরাক্ষায় প্রকট ও প্রচ্ছন্ন এই দুই ভাগে 
বংশগত গুগগন্ীলকে ভাগ করেন। 
প্রচ্ছন্ন লক্ষণগ্ল পিতামাতা উভয়ের 
মধ্যে থাকলে তবেই সন্তানে প্রকাশ 
পায়। নচেং তাহা পিতা বা মাতা 
কাহারও অনুরূপ প্রকট লক্ষণের চাপে 


অপ্রকট থাকিয়া: যায়। পরে 'কোন 
হয়। 
রুধাঁসকা 
(১৮৮৭-১৯৭৬ ) 

কোটিয়ায় জাত, স:ইৎজারলান্ড- 
বাসী রসায়নাবিদ্‌। ইনি ম্‌গনাভির 
গন্ধ সংশ্লেষিত করিতে সক্ষম হন। 
পুংজনন কোষের ক্রিয়া নিয়ন্্রণকারাী 
হমেনি, টেস্টোস্টেরোন তিনিই প্রথম 
বাঁক্ষণাগারে সংশ্লেষিত করিতে সক্ষম 
হন । ১৯৩৯ সালে আ্যাডল্‌ফ বুটে- 
নান্টের সঙ্গে যুগ্মভাবে নোবেল 
পুরগকার পান । 


Ruzicka, Leopold 


রুথোনয়াম Ruthenium ( রসায়ন- 
বিদ্যা) 
স্ল্যাটিনাম গোষ্ঠীর ধাতব মৌল । 


চিহ্ন [২], পরমাণু অক ৪8, পরমাণ:- 
ভার ১০১.১, গলনাঙ্ক ২৫০০* সে, 
স্ফুটনাত্ক ৪১১১০ সে, কাঠিন্য ৬৫, 
আপেক্ষিক গুরুত্ব ১২৬ ৷ প্ল্যাটনাম 
গোষ্ঠীর ধাতুর মধ্যে ইহাই বিরলতম। 
বিশেষ ব্যবহারে লাগে না। 
র:বিডিয়াম Rubidium (রসায়ন-বিদ্যা) 
ক্ষারীয় গোষ্ঠীর ধাতব মৌল। 
চিহ্ন ৮, পরমাণু অঙক ৩৭, পরমাণা- 
ভার ৮৫:৪৮ গলনাঙ্ক ৩৯" সে, 
স্ফুটনাঙ্ক ৬৯৬" সে; আপেক্ষিক গুরুত্ব 
১.৫২ । নরম রূপার মত দেখিতে । 
ভৌত ও রাসায়নিক ধর্মে পোটাসিয়ামের 
অনুরূপ। আলোক ত়িং সেল 
( photoelectric cell) তৈয়ার 
করিতে সীজিয়ামের সহিত ইহার 
সংকর ব্যবহৃত হয়। ৃ্‌ 


88৬ 


রুবিয়া Rubbia, Carlo (১৯৩৪-- ) 

জাতিতে ইতালীয়, হাভর্ডি বিশ্ব- 
বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক। 
জোনভায় অবস্থিত নিউক্লিয়ার গবেষণা- 
গারে (CERN) কর্মরত অবস্থায় 
কয়েকটি পারমাণবেতর কণা আবিজ্কারের 
জন্য নেদারল্যান্ডসের Van Der 
Meer-এর সহিত য;গ্মভাবে ১৯৮৪ 
সালে নোবেল পুরস্কার পান । 
রণীমন্যান্ট Ruminant রোমন্হক বাংলা 
ও হিন্দী) (প্রাপ-বিদ্যা.) 

যে সকল প্রাণী খাদ্য. গিলিয়া পরে 
গাবগ্ছুল হইতে অল্প অল্প বাহির 
কাঁরয়া দীর্ঘকাল ধরিয়া চিবায়। গরম, 
মাহষ, উট, হরিণ প্রভৃতি ইহার দ্টান্ত। 
ইহাদের পাকস্থলী চারিটি প্রকোষ্ঠে 
ভাগ করা থাকে ।. প্রথমটিতে গিয়া 
ফেলা খাদ্য সঞ্চিত থাকে, দ্বিতীয়াটতে 
উহা পিণ্ড. পাকানো হয়, তৃতীয়াটতে 
জাবর কাটার পর চার্বত খাদ্য জমা হয়, 
ওখান হইতে ছাঁকিয়া চতুর্থ বা আসল 
পাকস্থলীতে যায়, তখন পাঁরপাক কার্য 
শুরু হয় ও উহা ক্রমশ আন্তের মধ্যে 
যায়। 
রুট [২০০% মল (বাংলা ও হিন্দী) 
(উাদ্ভদ- i ও গাঁণত) 

(১). উদ্ভিদ-দেহের...ষে. অংশ 
কাণ্ডের সহিত সংযুক্ত থাকিয়া মাটিতে 
প্রবেশ করিয়া পুষ্টিকর রস. সংগ্রহ 
করে! প্রধান মূল হইতে চারিদিকে 
শাখাপ্রশাখা বাহির হয়, ইহাদের ডগায় 
অনেকগ্াল কেশের মত শাখা থাকে, 
তাহাদের মধ্য দিয়াই জলে দ্রবীভূত বস্তু 
মল শোষণ করিয়া বৃক্ষের কাণ্ডে ও 


বৈজ্ঞানিক অভিধান 


পাতায় পেখছায়।: প্রত্যেক শিকড়ের 


(২) গণিতে কোন সংখ্যাকে এ 
সংখ্যা দ্বারা গুণ কারলে বর্গ ও 'দই- 
বার গুণ করিলে ঘন হয়। এঁ সংখ্যা- 
টিকে বর্গ ও ঘনর যথাক্রমে বর্গ মনল ও 
ঘনমূল বলা হয়। 
রেকৃটাফকেশন Rectification 
একম্‌খকরণ ঘুক্কছিহান্দংঘা ( পদার্থ- 
বিদ্যা) 

রেডিও শ্রেণীর যন্যে প্রাপ্ত পরবতী 
প্রবাহকে একমবখী করার পদ্ধাত। 
সাধারণ রেডিও যন্ত্রে ইহা -ভাল্‌্ব বা 
অর্ধপারিবাহী_: ( Semi-conductor ) 
ধাতব বস্তুর সাহায্যে করা হয় । ইহাতে 
প্রবাহ যাঁদও বিচ্ছিন্ন ভাবে আসে তবু 
তাহারা এক দিকেই আসে । খুব 
বেশী পরিমাণে পরবর্তী প্রবাহকে-এক- 
মুখী করিতে হইলে পারদ-আকযন্ত্ 
ব্যবহার করা হয় ৷ [চিত্র ৪৪৭ পৃষ্ঠায়] 
রেগিউলাস 7২৪৮105 মঘা (বাংলা 
ও হিন্দী) (জ্যোতিষ) 

সিংহ: রাশি: নামক তারকা পঢ়ঞ্জের 
উজ্জ্বলতম নক্ষত্র । পৃথিবী হইতে 
ইহার দুরত্ব ৭০ আলোকবর্ষ“ এবং ইহার 
আন্তরিক ওজ্জবল্য (Luminiscense) 
সূর্যের ১৩০ গুণ 
রোজন 795) রজন হাক (রগায়ন- 
বিদ্যা). 
কতক বর গান্রনঃসৃত রস যাহা 
বায়ু-সং্পশে কঠিন হইয়া যায়। 
আমাদের দেশে ব্যবহৃত ধূনা..ইহার 


বৈজ্ঞানিক অভিধান 


88৪৭ 


MAINS TRANSFORMES ( WITH CENTRE TAPPED SECOND WIND ) 


IN PUT CURRENT 


তাঁড়ং প্রবাহকে একমুখা কারবার বর্তনী 


একটি উদাহরণ ৷ ইহারা বানিশ প্রভৃতি 
প্রস্তুত করিতে ব্যবহৃত হয়। বেহালা 
বা. এসরাজের ছাড়তে ও ব্যায়াম 
ক্রিয়ায় ব্যবহৃত রজ্জুতে ঘাঁষয়া তৈলান্ত 
ভাব কাটানোর জন্য ব্যবহৃত হয় । 
রেজোন্যান'স ॥esonance  অন্‌ুনাদ 
(বাঃ ও হিঃ) ( পদাৰ্থবিদ্যা ) 
কোন দোলন বা কম্পন বিশিষ্ট 


বচ্তুরাজির উপর যদি. এমন কোন 


বাহিরের শান্তি প্রযুক্ত হয়, যাহার 
স্বাভাবিক কম্পাঙ্ক প্রথম বস্তুরাজর 
কদ্পাঙ্কের সমান, তখন দোলন বা 
কম্পনেরবিজ্তার ক্রমশঃ বাড়িয়া যায়। 
রাস্তা দিয়া ভার? গাড়ী গেলে যে বাড়ী 
কাঁপে, তারের যন্ত্রে যে এক তারকে 
বাজাইলে অন্য তারে অনুরণন জাগে, 
দোলনার তালে তালে দোল দলে 
দোলনের বিস্তার বাড়ে, এগনীল সবই 
অনুনাদের - চিহ্ন রেডিও বিজ্ঞানে 


DOUBLE, DIODE RICTIFIER VALAE. 


EE টশ্ 
৫ 


89955 


OUTPUT CURRENT 


বাহিরের তরঙ্গের প্রভাবে যখন কোন 
বর্তনীতে এ বম্পাঙ্কের দোলন চলিতে 
থাকে তখন তাহাকেও অন;নাদ বলে। 
আবার এখন রসায়ন বিজ্ঞানেও যদি 
একই অণুর দুই প্রায় এক রকম 
অথচ কোন দিকের বিশিষ্ট সংগঠনের 
মধ্যে একটি জাম্যাবন্থা বজায় থাকে, 
তখন সেই উভয় সংগঠনের মধ্যে দ্রুত 


পারবর্তনকেও এই আখ্যা দেওয়া হয়। 
রেজোনেটর resonator আনুলান্র 
(পদার্থ-বিদ্যা) : 


বিদযচ্ৌম্বক বিজ্ঞানে যে কোন 
ব্যবস্থা যাহা হইতে বিশেষ কম্পাঙ্কের 
কোন দোলনের সৃষ্টি করা হয়। একটি 
কুণ্ডলী ও. কনডেনসার যোগে বা 
বিশেষ এক প্রকারে কাটা কোয়াজ* 
স্ফাটকে - কিচ্বা ম্যাগনেট্টরন নামক 
রেডিও ভাল্‌ভকে এই নামে আভহিত 
করা হয়। 


88৮ 


রেটিনা  ॥etin৷এ আঁক্ষিপট চিত্তত 
(শারার-বৃত্ত) 

চক্ষুর অন্তরতম প্রাচীরের আবরক। 
ইহা নাভে'র এক মিহি স্তর । এখানে 
বারের বস্তুর প্রাতিবিদ্ব পাঁড়লে এ 
নার্ভ'গুলির মাধ্যমে মস্তিহ্কে প্রোরত 
হইয়া দৃষ্টির ধারণা জন্মায় ৷ 
রেষ্রোগ্রেড মোসন retrograde 
moti০n প্রুতীপগাতি নহল্যালল 
( জ্যোতিষ-বিদ্যা ) 

গ্রহরা সাধারণতঃ বার্ষ'ক গাঁততে 
যে দিকে যায়, তাহার বিপরীত গতি। 
গাঁত পারবর্তন আপাত. দৃঞ্টিতে, 
আসলে গাঁতির পরিবর্তন হয় না। 
বিপরীত গত দেখায় এই জন্য যে হয় 
পৃথিবী উহাকে ছাড়াইয়া অন্য দিকে 
যাইতেছে বা এ গ্রহটি পৃথিবীকে 
অতিক্রম করতেছে । ্‌ 
রেডন ২৪107. (রসায়ন-বিদ্যা ) 

তেজক্কিয় গ্যাসীয় মৌল । চিহ্ন 
Rn, পরমাণু অঙ্ক ৮৬, পরমাণ,্ভার 
২২২, গলনাঙ্ক--৭১৭ সে, স্ফুটনাঙ্ক 
৬৫" সে, আপোঁক্ষিক গুরত্ব ৭.৫ 
(বায়ঃ-১)। রোডিয়াম ধাতু হইতে 
একটি আলফা রশ্মি নির্গত হইলে 
এই গ্যাসের সৃষ্টি হয় বলিয়া এক 
সময়ে ইহাকে রেডিয়াম ইমানেশন 


(Radium  Emanation) বলা 


হইত ৷ রাসায়নিক ধর্মে ইহা নাক্ষিয় 
গ্যাসেদের (inert gases) মত। 
তবে তেজাক্কিয়তার জন্য ইহা হইতে 


বৈজ্ঞানিক আভধান 


্গক ভাবে পাওয়া যায়। ইহার 
তেজক্ষুয়তা ৩৮২ দিনে অর্ধেক হয়। 
রেডর [২৪৫2 (পদার্থাবদ্যা ) 

ক্ষুদ্ধ দৈর্ঘের ( microwaves ) 
তড়িংচ্চোদ্বক তরঙ্গ সাহায্যে দূর ও 
দৃষ্টির অন্তরালে বস্তুর সঠিক অবাস্থাত 
জানিবার পদ্ধতি । কোন যন্তদ্বারা এ 
ধরনের তরঙ্গ প্রেরণ করিয়া দ:রগত 
বস্তুর উপর হইতে তাহার প্রতিফলিত 
তরঙ্গকে ধরিয়া তাহার অবাস্থিত হিসাব 
করা হয়৷. প্রেরিত রশ্মি ও প্রাতফালত 
রশ্মির প্রেরণ ও প্রত্যাবর্তনের সময়ের 
তফাৎ হইতে বদ্তুটির দুরত্বও সাব 
করা যায়। এই তরঙ্গগ্যাল অন্ধকার, 
মেঘ, ঝড় ইত্যাঁদ ভেদ কাঁরয়া 
যাইতে পারে এবং ইহারা আলোকের 
সমান বেগে ছুটিতে পারে বলিয়া ইহা 
আঁত সত্বর সংবাদ সংগ্রহ কাঁরতে 
পারে। গত বি*ব মহাযুদ্ধের সময় 
নানা প্রকারের: রেডর পদ্ধতির 
আবিচ্কার হইয়াছে । বর্তমানে 
প্রীতফলিত রশ্মিকে একাঁটি কাথোড রে 
অসিলোস্কোপের ঘষা কাঁচের পদয়ি 
ফেলিয়া দ:রস্থ বচ্তুর অবস্থান ও সম্ভাব্য 
আকার প্রায় চাক্ষুষ করা যায়। বিমান 
চলাচলের বাধা হইতে পারে এমন ঘন 
মেঘ বা ঝঞ্জাবাতের খবরও রেডর মারফৎ 
পাওয়া যায় বলয়া বিমানপোত সমহহে 
আবহবিদদের ব্যবহারের জন্য এই যন্ত্র 
বর্তমানে অপ্পারহার্য। এমন ক চন্দ্র 
ও উল্কা হইতে প্রাতিফালিত তরঙ্গও ইহার 
সাহায্যে ধরা হয় । যে সকল কৃত্রিম 


বৈজ্ঞানিক অভিধান 


তাহাদেরও সংবাদ এই সব যন্ত্রের 
সাহায্যে লওয়া হয়। 
রেড লেড Red Lead সেটে শি'দুর 
হজ ভি (রসায়ন-বিদ্যা) 

সীসার অক্সাইড. বিশেষ। 
সংকেত ৮৮,০91 ইহা কখনও কখনও 
খানজ আকারে পাওয়া যায় ॥ তখন 
ইহাকে মানয়াম ( Minium ) বলে। 
বেশীর ভাগ সময়ই ইহা সীসার অন্য 
অক্সাইড পোড়াইয়া তৈয়ার হয়?। 
ইহা রঞ্জক হিসাবে ও কাচ, : দিয়াশলাই 
ও তাঁড়তোৎপাদকগ্রাহী গেলে ( secon- 
dary cell ) ব্যবহার হয়|. আমাদের 
দেশে স্বীলোকেরা সিশীথতে বা টিপ 
হিসাবেও ব্যবহার করেন । 
রোডিও R৭di০ ( পদার্থ-বিদ্যা ) 

তীঁড়চ্চোম্বক তরঙ্গ সাহায্যে দুরে 
বার্তা বা শব্দপ্রেরণের ব্যবসায়িক নাম । 
ইহাকে বেতার শব্দপ্রেরণও ( wireless 
broadcasting ) বলে । তীঁড়চ্টৌম্বক 
তরঙ্গের অদ্তিত্ব ও তাহার তত্বীয় ধর্ম 
গুলি ব্রিটিশ বিজ্ঞানী ম্যাক্সওয়েল ও 
জামনি বিজ্ঞানী হেয়ারংস প্রথম ব্যাখ্যা 
করেন । এইগ;ুলির দ্বারা বিনা তারে 
বার্তা প্রেরণের ব্যবস্থা ব্যবসায়িকভাবে 
প্রথম করেন ইতালীয় প্রায়োগিক 
মার্কান। ১৯০৪ সালে ফ্রোমং কর্তৃক 
ডায়োড থার্সায়নিক ভাল্‌ভ ও ১৯০৬ 
সালে লি ফরেসটে কর্তৃক দ্রায়োড ভাল্‌ভ 
আবিত্কারের পর বিনা তারে সঙ্গীত ও 
কথা দ:র-দুরান্তরে প্রেরণের সুবিধা 
হয়। প্রথম বিশ্ব মহাযুদ্ধের পরই 
লোকমনোরঞ্জনের জন্য সঙ্গীত, নাটক, 
বন্তৃতা ইত্যাদি বেতার যোগে সম্প্রচার 


২৯ 


88৯ 


শুরু হয়। ইহাকেই সাধারণে রেডিও 
বলিতে বোঝে । প্রেরক যন্ত্রে কতকগড়লি 
দোলক (095০1118691) আছে । তাহার 
সাহায্যে তড়িচ্চোম্বক তরঙ্গ সৃষ্টি করিয়া 
মাস্তুলের মত আ্যান্টেনার সাহায্যে 
নিরবচ্ছিন্ন ভাবে চতু্দ'কে ছড়ানো হয় । 
তারপর সঙ্গীত বা শব্দকে তাঁড়চ্চৌম্বক 
তরঙ্গে পাঁরবর্তিত করিয়া পুবেক্তি 
তরঙ্গের উপর চড়ান হয়। বহু দুরে 
প্রাপক যন্বে ( Receiver ) এই তরঙ্গ- 
গুলি পেখীছলে তাহাকে একমুখী 
করিয়া (rectify) ও বাঁধ'ত (॥ইmplify) 
করিয়া শ্রবণের যোগ্য করা হয়। 
রেডিও অটোগ্রাফ ॥adio autography 
ইভিজী ভরত নৰা (পদার্থ-বিদ্যা) 
ফোটোগ্রাফর ফলকের উপর 
তেজক্কিয় লবণের ছাপ হইতে বেকরেল 
তেজস্কিয়তার প্রথম সন্ধান পান। এ 
উপায়েই নানা পরিবর্তন লক্ষ্য করার 
এক নূতন পচ্ছা প্রচালত হইয়াছে । 
কোন পাদপকে তেজস্ক্রিয় ফসফরাসের 
লবণ দ্রুব হইতে শিকড়ের মাধ্যমে রস 
সংগ্রহ করিতে দিয়া উহাকে ফোটোগ্রাফর 
ফলকের উপর সংশ্লিষ্ট রাখলে ফস” 
ফোরাস.পাদপের কোন অংশে কতখানি 
এবং কখন পেশছায় উহার স্বয়ংলেখ 
চিত্র উঠিয়া যাইবে। বর্তমান জব 
বিজ্ঞানে ও শারীর বৃত্তে এই পদ্ধাত 
খুব. কাষ'করা হইয়াছে, এবং হাইড্রো- 
জেনের তেজস্রিয় আইসোটোপ ট্রাই- 
টিয়াম ( Tritium ) খুব কাজে আসে, 
কেননা জল সর জীব দেহের অপরিহার্য 
উপাদান এবং জলের উপাদান 
হাইড্রোজেন ৷ | ঠা 


86০ 


রোঁডও আযাক্‌টাভাটি 79110 activity 
( পদাৰ্থ'-বিদ্যা ) 

কয়েকটি মৌলের স্বতঃ ক্ষয়প্রাপ্তি এবং 
তাহা হইতে নানা অদৃণ্য কাঁণকা বা 
তরঙ্গ নিঃসরণ। ইহা ১৮৯৬ সালে 
ফরাসী বিজ্ঞানী বেকরেল কর্তৃক 
আবিচ্কৃত হয় যখন তান লক্ষ্য করেন 
যে এক ধাতব লবণ দূর হইতে অন্ধকার 
ঘরে কালো কাগজে ঢাকা ফোটো- 
গ্রাঁফর ফলককে প্রভাবিত কারয়াছে। 
পরে কুরি দম্পতি রেডিয়াম আঁবচ্কার 
করিয়া পদার্থ বিজ্ঞানের এই নুতন 
শাখাটিকে সংপ্রাতীষ্ঠত করেন। পার- 
মাণাবক ভ্রংশের ফলে আলফা, বিটা, 
ও গামা তিন প্রকারের রশ্মি নির্গত হয়, 
ইহার মধ্যে প্রথম দুটি কাণিকা বালিয়া 
জানা গিয়াছে। আলফা রশ্মি হিলিয়াম 
পরমাণুর নিউক্লিয়াস, বিটা রশ্মি 
দৈর্ঘ্যের তীঁড়ঙ্টৌম্বক তরঙ্গ বলিয়া 
সনান্ত করা গিয়াছে। কাঁণকাগবলি 
নিগ্গমনের ফলে আদ পরমাণনুটি অন্য 
পরমাণুতে পাঁরবার্তত হয়। নূতন 
পরমাণ্‌ও যদি তেজস্ক্রিয় হয় তবে 
তাহার পুনরায় পাঁরবর্তন হয়। এই 
ভাবে ইউরেনিয়াম, আ্যাকাঁটিনিয়াম ও 
থোরিয়াম এই তিনটি তেজস্ক্রিয় পায় 
ধার্য হয়। তিনটিরই দেহান্তর সাধারণ 
সীসকে শেষ হয় । আদতে তেজ ক্রিয়া 
সম্পূর্ণ নৈসার্গক ব্যাপার ছিল কিন্তু 
পরে কৃত্রিম ভাবে তেজাস্কিয় পদার্থ 
_ সংণ্ট করা সম্ভব হইয়াছে কিন্তু 


বৈজ্ঞানিক আঁভধান 


করার কোনও উপায় আজও আবিচ্কৃত 
হয় নাই । কোন তেজাক্কুয় পদার্থের 
তেজান্রয়তা যে সময় পরে প্রথম অবস্থার 
অর্ধেক হয় সেই সময়কে অর্ধ আয়ু 
(Half life) বলে। তেজক্কিয় 
মৌলদের ইহা একটি সার্থক ধ্রুবক এবং 
ইহা কাহারও ক্ষেত্রে এক সেকেন্ডের দশ 
লক্ষ ভাগ আবার কাহারও ক্ষেত্র 
বহুশত কোটি বৎসর ৷ 

রোঁডও আ্যাসট্রনাম 79010 astronomy 
( জ্যোতিষ ) 


জ্যোতীর্বিদ্যার আধুননকতম শাখা । 
এঠাবৎ জ্যোতিষ্কদের জ্যোতি দুর- 
বীক্ষণে দেখিয়া বা তাহাদের জ্যোতি 
বালী বীক্ষণে বিশ্লেষণ কাঁরয়া মহা- 
শনন্যাবিহারীদের আমরা খবর পাইয়াছি। 
সম্প্রীত দেখা গিয়াছে যে তাঁড়চ্চোম্বক 
তরঙ্গে যে অংশ দৃশ্য নয় সেখান হইতেও 
তরঙ্গ আসিতেছে । ইহা রেডর যন্বে 
ধরা পড়ে। এই তরঙ্গগ্ীলর বিশ্লেষণ 
করা ও তাৎপর্য ধারবার চেষ্টা করা এই 
বিজ্ঞানের বিষয়। এই সকল অজ্ঞাত 
স্থান হইতে আগত তরঙ্গকে ধাঁরবার 
জন্য রেডিও দঃরবীন (Radio 
Telescope ) নামক যন্ত উদ্ভাবিত 
হইয়াছে । উহাতে অধিবৃত্ত আকারের 
একটি আকাশ তার ( parabolic 
aerial) থাকে । উহাকে চতুর্দকে 
ঘোরানোর ব্যবস্থা আছে। ইহার 
দ্বারা অদৃশ্য বহু নক্ষত্র ও নীহারিকার 
কথা জানা গিয়াছে । জ্যোতার্বদদের 
ধারণা যে অগণিত জ্যোতির্ময় তারকা 
মণ্ডলী ছাড়া প্রায় সমসংখ্যক বা 
উহাদের অপেক্ষা অধিক সংখ্যক তারকার 


বৈজ্ঞানিক অভিধান 


এক জগৎ অজ্ঞাত রহিয়া গিয়াছে! 
সৌর জগতের অন্যান্য গ্রহ হইতেও 
এইরূপ নংকেতপূর্ণ তরঙ্গের সন্ধান 
পাওয়া গিয়াছে । 


রোঁডও কার্বন ডোঁটং radio carbon 
dating (রসায়ন-বিদ্যা ) 


নিজাঁব জৈব পদার্থের বয়স বাহির 
কারবার পদ্ধাত বিশেষ । কার্বনের এক 
তেজাপ্রিয় আইসোটোপ আছে উহার 
ভার ১৪, কাজেই উহাকে কার্বন-১৪ 
বলে। ইহা সকল কার্বনের মধ্যেই 
অতি সামান্য মান্রায় কিন্তু নিদিষ্ট 
অনুপাতে থাকে। এই জন্য প্রত্যেক 
জীবদেহে উহা নার্দণ্ট মান্রায় আছে। 
কার্বন-১৪ পরমাণুর অর্ধ আয়? ৫৫৬৮ 
বৎসর ।. জীবদেহে রেডিও কার্বনের 
তেজাঁক্রয় ভ্রংশ জনিত ক্ষতি নভোরশ্মি 
( cosmic radiation ) হইতে পুরণ 
হয়। কিন্তু জীব মরিয়া গেলে এই 
ক্ষতিপূরণ বন্ধ হয়। কাজেই নিজাঁব 
জৈব পদার্থ যেমন মিশরের মামি বা 
পুরাতন কাষ্ঠ নির্মিত বস্তু বা 
পূথিপন্রে বক পরিমাণ কার্বন ১৪ 
অবশিষ্ট আছে তাহা নিধরিণ করিলে 
উহার বয়সের ঘোটামুটি ধারণা পাওয়া 
যায়৷ এই পদ্ধাতি ৩০,০০০ বৎসরের 
পুরাতন বস্তু সম্বন্ধে প্রযোজ্য নয় এবং 
দুই এক শত বৎসর এধার ওধার হওয়াও 
আশ্চর্য নয়। 
রোডিওকোৌ মাসি radiochemistry 

রসায়ন বিদ্যার যে শাখায় তেজস্ক্রিয় 
মৌলগ্ীলর রাসায়নিক বিক্রিয়া ও 
ধমের চর্চা হয়। 


৪৫১ 


রেডিওগ্রাফ radiography লং 
লিলা (চিকিৎসা-বিদ্যা ) 

এক্স্‌রশ্মির সাহায্যে ফোটোগ্রাফি। 
ইহার দ্বারা প্রাণীদের অস্থির সংগঠন ও 
তাহাদের ক্ষয় ক্ষতি নিধারণ করা যায়। 
এক্‌স্‌ রশ্মি মাংস, রক্ত ইত্যাদি ভেদ 
করিতে পারে কিন্তু অস্থি উহার পক্ষে 
অনচ্ছ। প্রয়োগ বিদ্যায় ধাতব পদার্থের 
মধ্যে কোন ন্ট আছে কিনা তাহা 
নিধারণের জন্যও বর্তমানে এই 
পদ্ধতির ব্যবহার বহু প্রচালত। 
রোঁডও টোঁলফোন ॥radio-Tele- 
phony ( পদার্থ-বিদ্যা ) 

যে সকল স্থানের সাঁহত তার মারফৎ 
টেলিফোন যোগাযোগ করা যায় না, 
সেখানে বেতার মারফত কথাবাতরি 
ব্যবস্থা । বর্তমানে হুস্ব: দৈর্ঘের 
(Micro Wave ) তরঙ্গ সাহায্যে এই 
প্রণালী অনেক প্রসারত হইয়াছে । 
প্রথমে ইহা জাহাজ বা বিমান হইতে 
স্থলভাগের সহিত যোগাযোগ করার 
জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হইত 
িন্তু বর্তমানে দ্থলভাগেও যে সব 
স্থানের মধ্যে চলাচল সহজ নয় বা 
চলাচল ‘বিঘ্নিত হওয়ার সম্ভাবনা 
সেখানে এই প্রণালীতে বার্তা প্রেরণ 
করা হয় যেমন কাঁলিকাতা হইতে 
আসামে বা দার্জীলঙে । 
রেডিওথেরাপি radiotherapy 
(চাকৎসা-ীবদ্যা ) 

এক্স রাশ্ম, গামা রাম, অতি 
বেগুনী ও অবলোহিত ( Infra red ) 
রাণ্ম সাহায্যে রোগের চিকিৎসার 
সমচ্টিগত সংজ্ঞা । 


৪৫২ বৈজ্ঞানিক অভিধান 


রোঁডওলাঁজ 79৫101085 ( চকৎসা- 
বিদ্যা) 

একসরের ধর্ম ও তাহার, প্রয়োগের 
লব্ধিষে বিজ্ঞানের চর্চার বিষয় । ইহার 
দুইটি প্রধান শাখা, প্রথম, লক্ষণ নির্ণয় 
( Diagnostic ), দ্বিতীয়: চাকৎসা 
(Radiotherapy )। প্রথমাটতে একস 
রাশ্ম দেহের উপর আপতিত করিয়া 
{বিপরীত দিকে উহার নির্গত অংশকে 
প্রাতপ্রভ ( Fluorescent ) পদার উপর 
ফোঁলয়া দেখা বা ফোটোগ্রাফির ফলকে 
ফোলিয়া চিন্র গ্রহণ করা হয়। আগে 
এইরুপে অস্থি বা দেহে প্রবিষ্ট ধাতব 
বস্তুর চিন্রই এই ভাবে পাওয়া যাইত 
কিন্তু এখন নানা রাসায়নিক-যৌগ 
দেহে প্রবেশ করাইয়া পাকস্থলী, অন্ত, 
বন্তি, বৃ, ফুসফুস, জরায়ু, এমন কি 
হৃংঁপশ্ডেরও ফাঁপা প্রকোষ্ঠকে_ এক্স 
রশ্মির পক্ষে অনচ্ছ করার ব্যবস্থা 
হইয়াছে । রেডিওথেরাপাঁতে ক্যানসার 
প্রভাত রোগকে  এক্সরশ্ম বা 
তেজাক্কিয় মৌল নির্গত বিটা বা গামা 
রশ্মি সাহায্যে নির্মূল করার ব্যবস্থা 
হয়। বর্তমানে কৃত্রিম. তেজক্কিয় 
আইসোটোপের প্রয়োগে রোডওলজির 
ক্ষেত্র বহুদূর প্রসারিত হইয়াছে। 
রোঁডয়ান 78৫18 ( গাঁণত ) 

জ্যামিতিক কোণ মাপার -একক। 
কোন বৃত্তের ব্যাসার্ধ পরিমাণ চাপ 
বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণের সৃষ্টি 
করে তাহাই ইহার পারমাপ। পাই 
সংখ্যক ' রেডিয়্যন দুই সমকোণের 
সমান: অতএব ডিগ্রীর মাপে প্রায় 
$৭১৭৬ এর সমান। 


রোঁডিয়াম Radium (রসায়ন-বিদ্যা ) 

মৃতক্ষার গোষ্ঠীর ( Alkaline 
earths ) তেজাক্কুয় ধাতব মোৌল। 
চিহ্ন Ra, পরমাণ; সংখ্যা ৮৮, পরমাণু 
ভার ২২৬'০৫, গলনাঙ্ক ৭০০" সে; 
স্ফুটনাঙ্ক ১১৪০” সে। সাদা রূপার 
মত দেখিতে, হাওয়াতে রাখলে নণ্প্রভ 
হইয়া যায়, অন্ধকারে জ্যোতি বিকীরণ 
করে। রাসায়নিক ধর্মে বেরিয়ামের 
অনুরূপ ৷ তেজস্কিয়তার জন্য দেহের 
সঙ্গে লাগিলে বা কাছে থাকিলে মাংস 
পঢড়িয়া যায়। ১৯১০ সালে ম্যাডাম 
কুরি বিদ্যুৎ বিশ্লেষ দ্বারা ইহা স্বতন্ত্র 
করেন। ইহার অর্ধ আয়; ১৬২২ 
বংসর। ইহা ইউরেনিয়াম ধাতুর 
তেজীপ্রয়তার পর্যায়ে পড়ে এবং ইউ- 
রেনিয়ামের সম্ভ আকরিকেই নৈসার্গক 
ভাবে ত্রিশ লক্ষ ভাগের এক ভাগ 
রেডিয়াম পাওয়া যাইবে । স্বল্প 
মানায় রেডিয়াম লবণ দেহের গভীর 
স্থানে ক্যানসার কোষগীলকে বিনষ্ট 
করার জন্য চিকিৎসায় ব্যবহৃত হয়, 
অবশ্য ইহার প্রয়োগে যথেষ্ট সাবধানতা 
অবলম্বন না করিলে সুস্থ স্থানে ঘা 
হইবার সম্ভাবনা । 
রোডিয়াল ভেলাদিটি ॥adial velocity 
জী নন (জ্যোতিষ) 

পৃথবী হইতে দৃষ্টির সমরেখায় 
জ্যোতিচ্কের বেগ । বহ; শতাব্দী গত 
হইলেও কোন দ্‌গ- ষন্রে এই বেগ ধরা 
পাড়বে না। তবে এইরূপ বেগের 
আন্তিত্ব নক্ষত্রগহীলির বর্ণালী বিশ্লেষণ 
করিয়া ধরা পড়ে । সুখ্যাত ডপ্‌লার 
তত্ব অনুযায়ী যে  গাতি পৃথিবীর 


| 
| 


বৈজ্ঞানিক অভিধান 


আঁভমদুখাী তাহার ফলে বর্ণালীর রেখা- 
গল লাল প্রান্তের দিকে সরিয়া যায়, 
আর গাঁত প্‌খিবা হইতে: [বিপরীত 
দিকে হইলে উহারা উল্টা দিকে সরিয়া 
যায়। 
রোডয়েশন ॥এdiati০॥ _ বাঁকরণ 
[বাংলা ও হিন্দী ] (পদার্থবিদ্যা) 

কোন বস্তু হইতে নিগ'ত শান্ত যদ 
সরল রেখায় চতুর্দিকে _ছড়াইয়া পড়ে 
তাহা হইলে তাহাকে এই আখ্যা দেওয়া 
হয়। সূর্য হইতে প্রাপ্ত আলোক- 
রশ্মি ও তাপ বাকিরণকে বিশেষ: ভাবে 
এই আখ্যা দেওয়া হয় ॥. সকল প্রকার 
তীঁড়চ্চোদ্বক তরঙ্গ প্রসারণকেই বিকিরণ 
বলা যায়, তাহা ছাড়া আলফা রশ্মি, 
বিটা রশ্মি প্রভৃতি বস্তু কণিকা স্রোতকে- 
ও এখন বিকিরণ বলা হয়, কেননা 
অনেক ক্ষেত্রে উহাতে আলোকরা*মর 
ধর্ম দেখা যায়। 
রোডয়েশন 'পক্‌নেস radiation 
5ickess ( চিকিংসা-বিদ্যা) 

পূর্বে চিকিৎসায় এক্স রশ্মি 
প্রয়োগের সময় কখনও কখনও সাম্ছে 
কলা এ রশ্মি দ্বারা আক্রান্ত হইলে 
তাহাকে এই আখ্যা দেওয়া হইত। 
তেজাক্ক্য় পদার্থ হইতে নিঃসৃত আলফা 
রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি পাঁড়িলে 
শরীরের হানি দেখা ' যায়। ইহাও 
উপরোক্ত পর্যায়ে পড়ে. পরে আণবিক 
বিস্ফোরণ জাত রশ্মি ও কণাতে এই 
প্রকারের শারীরিক ক্ষতি. ব্যাপক ভাবে 
দেখা “দয়াছে। হিরোসিমা ও নাগা- 
সাক নামক জাপানী শহরে বোমা 
গড়ার পর ওখানকার অনেক আঁধ- 


8৪৫৩ 


বাসীদের চুল ওঠা, জবর, : উদরাময়। 
চর্মরোগ ও রক্তাল্পতা দেখা যায়৷ 
দুই হইতে চার মাস পরে অনেক লোক 
মত্যুমূখে পতিত হয় । বর্তমানে পার- 
মাণাবক বিক্রিয়কের সংখ্যা বাড়ার সঙ্গে 
এই রোগের আকার ও প্রশমনের ব্যবস্থা 
লইয়া সর্বত্র গবেষণা চাঁলতেছে। 
রেন 195 বাঁন্ট নমা (আবহবিদ্যা) 

বায়ুমণ্ডলের জলীয় বাচ্প যখন 
ঘনীভূত হইয়া জলাবন্দুর আকারে 
ঝারয়া পড়ে তখন তাহাকে বৃষ্টি 
রলে। বৃষ্টির জলাবন্দ; বা কণা 
দৃচ্টগোচর আকারের... সাধারণতঃ 
আর বায়; অর্থাৎ যথেষ্ট জলীয় 
বাষ্প সংশিলষ্ট বায়; যখন উষ্ণতার 
জন্য বা পবতগান্রে ধাক্কা লাগিয়া হঠাৎ 
কিছু দুর উধের উঠিয়া যায়, তখন 
সেখানকার শৈত্যে জলীয় বাচ্পের 
পরিমাণ সংপৃত্তির সামা লঙ্ঘন করিয়া 
যায় এবং বাষ্প ঘনীভূত হইয়া জলকণার 
আকারে পাঁরণত হইয়া আভকর্ষ শান্তি 
প্রভাবে নীচে পড়তে থাকে। 
রেনওয়াটার Rain সwater, J. 
(১৯১৭) 

আমোরকার যুন্তরাষ্ট্রে জন্ম ও 
শিক্ষা । পারমাণাবক নিউক্লিয়াস ও 
তংনিঃসৃত বিকিরণ সমূহের প্রণালী 


সম্বন্ধে গবেষণার জন্য ১৯৭৫ সালে 


পদার্থবিদ্যায়  য্স্তভাবে - নোবেল 
পুরস্কার পান । 
রেনাঁডয়ার reindeer বল্‌গা হরিণ 
(প্রাণবদ্যা) 


ইউরোপের ও উত্তর আমেরিকার 
শীত মণ্ডলের অধিবাসী একশ্রেণীর 


868 


পোষা হারণ। ইহাদের স্ব্রীপ্রু্ষ 
উভয়েরই শিং থাকে। ইহারা শীত- 
মণ্ডলের বিরল ঘাস, শেওলা, ও লাই- 
কেন খাইয়া জীবন ধারণ কাঁরতে 
পারে। গৃহপালিত হইয়া এই হরণ 
এঁ সকল দেশের আধিবাসীদের দুগ্ধ, 
মাংস, পারবহন ও আচ্ছাদন বহু 
শতাব্দী ধাঁরয়া যোগাইয়া আসিতেছে । 
রেনবো ॥ainb০w রামধন; হুল্্র-মলৃনন 
(ভ্‌গোল ) 

বর্ষণ-ক্ষান্ত আকাশে সন্ধ্যায় বা 
সকালে যে অর্ধ বৃত্তাকার সাতরঙা চিন্ত 


দেখা : যায়। জলকণার উপর 
সূর্যালোক পাঁড়লে উহার প্রীতসরণ 
ঘটে। তাহাতে আলোকরশিম 


বিচ্ছারত হইয়া আলোর সাতরঙের 
উপাদানে বিশ্লিষ্ট হইয়া যায়। যে 
আপতন কোণে (Angle of in- 
cidence) এইরূপ ঘটা সম্ভব তাহা 
মান স্যন্তি ও সুযেদিয়ের সময়েই ঘটে। 
আর উহা সূর্যের বিপরীত দিকে দেখা 
যায়, অর্থাৎ প্রাতঃকালে পশ্চিমগগনে 
ও সন্ধ্যাকালে পূর্বগগনে। কখনও 
কখনও একটি দ্বিতীয় রামধনু প্রথমাঁটর 
উর্ধে দেখা যায়। কিন্তু উহার উজ্জবল্য 
প্রথমটির অপেক্ষা কম। বর্ণলীর 
সাতটি রঙ সব সময়ে স্পষ্ট দেখা যায় 
না, তবে তিন-চারাট সব সময়েই 
পাঁরৎকার দেখা যায়। 
রেনলড স নাম্বার reynold’s number 
ইলভন্ অহনা (পেদার্থ-বিদ্যা ) 
কোন নলের মধ্য দিয়া তরল 
পদার্থের স্রোতে পারমাপক সংখ্যা । 
ইহা বেগ, ঘনত্ব ও ব্যাসের গুণফলকে 


বৈজ্ঞানিক অভিধান 


সান্দ্ুতা (%18০০ ০1৮) দিয়া 
ভাগ করিলে পাওয়া যায়। দু 
হাজারের বেশী হইলে প্রবাহ উত্তাল 
বুঝিতে হইবে আর উহার নাচে শান্ত। 
বিমান বিজ্ঞানেও আজকাল এই সংখ্যা 
ব্যবহৃত হয়। 

রোঁনয়াম Rhenium 
বিদ্যা ) 

{বরল ধাতব মৌল, চিহ্ন Re, 
প্রমাণ: অঙ্ক ৭৫, পরমাণ ভার 
১৮৬.২২,  গলনাঙ্ক ৩১৪৭ সে, 
স্ফুটনাঙ্ক ৫৫৩০" সে, আপেক্ষিক 
গুরুত্ব ২০'৯৯। প্ল্যাটনামের মত 
দেখিতে । রাসায়ানক ধর্মে ম্যাঙ্গা- 
নীজের অনুরূপ ৷ ইহার গ':ড়া অন; 
ঘটক হিসাবে আ্যালকোহল জারনে 
ব্যবহৃত হয় । 
রেপটাইল Reptile সরীসৃপ (বাংলা 
ও হিন্দী) (প্রাণি-বিদ্যা ) 

মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিশেষ। 
ইহারা বায়ুতে *বাসপ্রশবাস গ্রহণ করে। 
রন্ত ঠাণ্ডা, চর্ম আঁশ বা শক্ত খোলায় 
ঢাকা ৷ জমির উপর বুকে হাঁটিয়া চলা- 
ফেরা করে। ইহারা পাখীদের মত 
নিষিক্ত ডিম পাড়ে ও পরে তা দিয়া 
ডিম ভাঙ্গিয়া প্রাণীর সৃষ্টি হয়। এখন 
ইহাদের চারাট বর্গ (০:৫০) দেখিতে 
পাওয়া যায় । তাহার মধ্যে বৃহত্তম 
সর্প“ (squamata ), প্রায় সাড়ে পাঁচ 
হাজার প্রজাতি আছে, দ্বিতীয় কচ্ছপ 
(chelonia), প্রায় তিন শত প্রজাতি। 
তৃতীয় কুমীর ( crocodilia ), পাঁচশ 
প্রজাতি, আর চতুর্থ একটি মার 
প্রজাতি নিউজিল্যান্ডের তুয়াতারা 


(রসায়ন 


বৈজ্ঞানিক অভিধান 


(Rhynchocephalia) | টিকৃটিকির 
মত দেখিতে তবে অস্থিসংস্থানে ভিন্ন । 
ভূ-বিজ্ঞানে দেখা যায় ইহারা প্রথমে 
অঙ্গারক যুগে ( carboneaceus ) 
দেখা দেয়। পরে মধ্যজীবায় যুগে 
( mes0z0ic)  ইহারাই  পৃথবার 
প্রধান প্রাণী ছিল। বর্তমান যুগে 
মানুষের যে দ্থান, এ যুগে সরীসৃপদের 
সেই স্থান ছিল। চ্ছলচর। জলচর ও 
খেচর সবরকম অতিকায় সরীসূপে 
ভূপচ্ঠে পূর্ণ ছিল। এখনও ইহাদের 
সর্বত্র দেখা যায় তবে গ্রীক্মমণ্ডলে ও 
নাতিশীতোষ্ণ মণ্ডলের উষ্ণতর অংশেই 
বেশী। নাতিশীতোষ্ণ মণ্ডলের ব্ক্ষহীন 
অংশে দেখা যায় না।. বর্তগানে 
ইহাদের বেশীর ভাগই গ্থলচর ॥ অবশ্য 
জলচর সামান্য কয়েক প্রজাতি এখনও 
আছে । কিছ; সমুদ্র জলে, কিছ: মিষ্ট 
জলে । 
রেয়ন 79307 ( রসায়ন-বিদ্যা ) 
রাসায়ানক প্রক্রিয়ায় কাম্ঠজাত 
সেল্‌লোজ হইতে প্রস্তুত কৃত্রিম রেশম ৷ 
কাজ্ঠের মণ্ডকে কস্টিক সোডা দ্রবণে 
গ:লিয়া কার্বন-ডাইসালফাইড মিশানো 
হয়। ইহাতে যে ঘন মিশ্রণ প্রদ্তুত 
হয় তাহাকে একাঁট সাঁছদ্রু ধাতব ফলকের 
উপরে রাখিয়া চাপ দিলে ছিদ্রের মধ্য 
দিয়া ফলকের বিপরীত দিকে বস্তু 
সররাকারে নির্গত হয় এবং উহা সঙ্গে 
সঙ্গে আযাসিডের মধ্যে নিমঞ্জিত করিলে 
ক্ষার প্রশামত হইয়া ও ধোঁত হইয়া শুদ্ধ 
সেলুলোজ নার্মত তন্তুতে পাঁরণত 
হয়। ইহা ছাড়া আরও অনেক প্রারিয়ায় 


কৃত্রিম তন্তু প্রচ্তুত হয় । 


866 


রেলে Rayleigh, John William 
Strutt, Lord ( ১৮৪২-১৯১৯ ) 

ইংরাজ পদার্থাবদ ৷ এসেক্সে জন্ম, 
কেম্ব্রজে শিক্ষা । ১৮৭৯ সালে 
কেম্ব্রিজের ক্যাভোণ্ডিস বীক্ষণাগারে 
পদার্থাবদ্যার অধ্যাপক ৷ ১৮৮৭ সালে 
রয়াল ইন্‌সৃটিটিউশনের অধ্যাপক । 
১৯০৮ সালে কেম্বিজ বিশ্ববিদ্যালয়ের 
চ্যান্সেলর ৷ পদার্থাবদ্যার বহু শাখা 
তাঁহার গবেষণাদ্বারা সমৃদ্ধ ৷ নাইস্রো- 
জেনের ঘনত্ব সঠিক ভাবে নির্ধারণ 
করিয়া রাসায়নিক যৌগ সঞ্জাত নাইস্রো- 
জেন ও বায়বীয় নাইট্রোজেনের ঘনত্বে 
তফাৎ দেখিয়া বায়বীয় নাইট্রোজেনকে 
বিশ্লেষণ করিয়া আর্গন নামক নিক্ষিয় 
গ্যাসের স্বতল্লীকরণ সম্ভব হয়। ১৯০৪ 
সালে নোবেল পুরস্কার পান । 
রেস 7৪০০ সানি (জীব-বিদ্যা ) 

কোন উদ্ভিদ বা প্রাণীর প্রজাতির 
এক বিশিষ্ট বিভাগ ॥ বিশেষভাবে 
মানুষের ক্ষেত্রে ইহা নানা বাশষ্টার্থে 
বাবহৃত হইয়াছে । এই বিভাগগ্থাল 
খুব বিজ্ঞানসদ্মত নয় এবং অতীতে 
ব্যাপক মিশ্রণের ফলে এখন কোন 
খাঁটি জাতির অষ্তিত্ব নাই বলাই ঠিক। 
সাধারণতঃ মনষ্যসমাজকে ককেসীয়, 
মোঙ্গলীয়, নিগ্লো ও অস্ট্রলয়েড এই 
চারি প্রধান ভাগে ভাগ করা হয়। 
রেসপরেশন respiration 
(বাঃ ও হিঃ). (জীবাবদ্যা ) 

জীবদেহে যে প্রণালীতে গ্যাসের 
আদান-প্রদান ঘটে। প্রাণীরা বায় 
হইতে ফুসফুসে অক্সিজেন গ্রহণ করে। 
কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। 


*বসন 


86৬ 


মাছেরা ফুলকার মধ্য দিয়া জলে দ্রবীভূত 
অক্‌সিজেন গ্রহণ করে। উদ্ভিদেরা 
পাতার মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে 
ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। 
পরিণত প[ুরুষেরা জাগ্রত অবস্থায় 
শমানিটে প্রায় ১৬ বার *বাস গ্রহণ করে, 
দ্রুত অবস্থায় ৬ হইতে ৮ বার। 
নারীদের *বাস সংখা পুরুষদের 
অপেক্ষা দুইচার বার বেশী । বয়সের 
সঙ্গে সঙ্গে কামতে থাকে । সদ্যোজাত 
শিশু মিনিটে ৪০ হইতে ৭০ বার শ্বাস 
নেয়। কোন কোন প্রাণী সারা চর্ম 
দ্বারা *বাস গ্রহণ করে। 
রেসাস ফ্যাক্টর 7119509 factor 
হী বং ( শারাঁর-বৃত্ত ) 

মানুষের রন্তের শ্রেণী বিভাগ 
বিশেষ। ভারতে সচরাচর যে সব 
রূপা বানর পাওয়া যায় তাহার রক্তে 
যে লোহিত কোষা আ্যান্টিজেন আছে 
তাহার অনুরূপ কোষ এই শ্রেণীর রক্তে 
থাকে বালয়া এই আখ্যা । যে লোকের 
'এই শ্রেণীর রন্তু থাকে তাহাকে রেসাস 
পাঁজাটভ বলে এবং ইহা বংশগাঁত নিয়ম 
অনুযায়ী উত্তর পুরুষে সংক্লামত হয় । 
রোটিফেরা rotifera (প্রাণিবিদ্যা ) 

এক প্রকার স্বচ্ছদেহ অত্যন্ত ক্ষুদ্র 
জলচর কাঁট। ইহাদের দেহের 
চারিদিকে কতকগুলি শা: থাকে, 
সেগুলিকে দৌখলে মনে হয়. যেন 
উহারা চক্রাকারে ঘুরতেছে। এই 
জন্য ইহাদের এই নাম। খালি চোখে 
ইহাদের দেখা যায় না। ইহারা 
আবার ইহাদের অপেক্ষাও ক্ষুদ্র প্রাণী 
ও উাঁদ্ভদ কণা ভোজন কাঁরয়া থাকে। 


বৈজ্ঞানিক অভিধান: 


রোটেশান Rotation ঘূর্ণন (বাংলা ও 
হিন্দী) (জ্যোতিষ) 
পৃথিবী বা অন্য গ্রহ উপগ্রহের 
নিজের কাল্পনিক অক্ষরেখার উপর 
আবর্তন । পৃথিবী পশ্চিম হইতে পূর্ব 
দিকে সমান বেগে ২৪ ঘণ্টায় একবার 
ঘোরে । 
রোডিয়াম Rh০dium। (রসায়ন-বিদ্যা ) 
ধাতব মৌল । চিহ্ন Rচ, পরমাণু 
অঙ্ক ৪৫, ৷ পরমাণ্‌ ভার ১০২৯১ 
গলনাঙ্ক ১৯৬৬০ সে, স্ফুটনাঙক ৩৯৬০, 
সে, আপোক্ষক গুরুত্ব ১২:৪২। 
প্ল্যাটিনাম গোল্ঠীর ধাতু, উহারই মত 
দেখিতে ৷ অত্যন্ত কঠিন ধাতু । কোন 
আযসিডে গলে না, অম্লরাজেও নয়। 
গ্ল্যাটিনামের সাহত এক সংকর 
তাপধুগ্মে ( thermocouple ) 
ব্যবহৃত হয়। আজকাল অনেক শিল্পে 
ক্রোমিয়ামের  কলাইয়ের বদলে 
রোডিয়ামের কলাই দেওয়া পানর 
ব্যবহার হয় । 
রোডে্ট Rodent লবন (প্রাণিবিদ্যা) 
রোডেনপিয়া বর্গের ক্ষুদ্র প্রাণী ! 
ইহাদের বৈশিষ্ট্য যে দুই চোয়ালে 
দুইটি করিয়া বড় ধারালো কৃন্তক দন্ত 
আছে, সেগহীল জিনিস কুরিয়া কুরিয়া 
খাওয়ার পক্ষে বিশেষ সুবিধাজনক । 
নেংট ইদুর, ধেড়ে ই'দ;র, কাঠাবিড়ালী, 
শজার্‌ ইত্যাদি পরিচিত উদাহরণ । 
মাংসতে অরুচি না থাকিলেও ইহারা 
সাধারণতঃ নিরামিষাশী । 
রোয়েগ্গেন. Rongen, Wilhelm 
Konrad Von ( ১৮৪৪-১৯২৩ ) 
জামনি পদার্থাবজ্ঞানী। লেনেপে 


বৈজ্ঞানক অভিধান 18৫4 


জন্ম, হল্যান্ড ও জুরিখে শিক্ষা । পরে 
ভুইরৎসবুর্গে ও স্ট্রাসবুর্গে উচ্চশিক্ষা । 
পরপর হোহেন হাইম, স্ট্রাসবৃগণ গিসেন, 
ও. ভূইরৎসবূগ্গে গণিতের অধ্যাপক 
ছিলেন । কাথোড রশ্মিকে অভিসার 
(convergent) কারিয়া প্ল্যাটনাম 
খণ্ডের উপর ফোঁললে যে অত্যন্ত ভেদক 
হুস্ব দৈর্ঘের তাঁড়চ্টৌম্বক তরঙ্গ উৎপন্ন 
হয়, ইহা তিনি আবিষ্কার করেন। 
উহাকে তিনি “অজ্ঞাত রাশি” বা 
একসরে নাম দেন । যাঁদও অন্যান্য 
বিজ্ঞানী উহাকে রোয়েঙ্গেন রশ্মিই 
বালিতে আরম্ভ করেন। পদার্থ 
বিজ্ঞানের অন্য বিভাগেও তাঁহার 
অবদান আছে । ১৯০১ সালে তান 
নোবেল পুরস্কার পান। 
রোসেল সল্ট Rochelle Salt 
( রসায়ন-বিদ্যা ) 

সোডিয়াম পোটাসিয়াম টার্টরেট 
নামক লবণের ব্যবসায়িক নাম। 
বর্ণ'হীন, জলে অত্যন্ত দ্রাব্য কেলাস। 
ইহাদের পায়েজো-ইলেক্‌ট্রিক গুণ 
( Piezo-electric properties ) 
আছে । দর্পণের পিছনে ধাতব লেপনে 
ইহার ব্যবহার হয় । বিরেচক হিসাবেও 
ব্যবহৃত হয়। 


ল 


লগারদ্‌ম logarithm তদুনাতান্ 
(গাঁণত) 

কোন: নিধান-( 685০) কে কোন 
ঘাতে (0০6: ) উঠাইলে যাঁদ তাহা 
একটি বিশেষ বাস্তব সংখ্যার সঙ্গে সমান 


হয়, তাহা হইলে এ ঘাতের সূচক 


(Index ) এ সংখ্যাটির এ নিধানে 
লগারিদ্ম বলে। সাধারণতঃ ব্যবহারিক 
ভাবে ১০কে নিধান_ লওয়া হয়। 
সেক্ষেত্রে ১০০র লগাঁরদূম ২। তবে 
উচ্চ গণিতের গণনায় ৪ নামক একি 
অমেয় সংখ্যাকে নিধান লওয়া হয়। 
€এর মান ২১৭৮২ । দুইটি সংখ্যাকে 
গণ করার বদলে লগ্গারিদ্মগ-ীলিকে 
যোগ কারিলেই চলে বাঁলিয়া ইহার খুব 
ব্যবহার । উদঘাতন বা অবঘাতনেও 
শুধু লগারিদঅগযীল গুণ বা ভাগ 
কাঁরলেই চলে । 
লাঙ্গাটটউড longitude . দ্রাঘমা 
হহাল্লং আঁহা (ভূগোল) 

কোন হ্থানের মধ্যরেখা (মেরু 
হইতে টানা) কোন প্রামাণ্য মধ্য- 
রেখার সহিত যে কোণ উৎপন্ন করে। 
আমাদের দেশে ইংলন্ডের গ্রীনিচের 
মধ্যরেখা ( Meridian )কে প্রামাণ্য 
ধরা হয়। উহা হইতে পূর্বে ১৮০% ও 
পাশচমে ১৮০ এইভাবে গণনা করা 
হয়। প্রতি ডিগ্রী দ্রাঘমা চার মিনিট 
অন্তর সূর্যের ঠিক নীচে আসে বলিয়া 
মধ্যাহ্ন চার মানঃ পর পর হর । 
এই জন্য সূর্যোদয় ও সূ্ধণন্তের সময় 
প্রীত ১৫ ডিগ্রী দ্রাঘমা পাঁরবর্তনে 
১ ঘণ্টা বদলায় । 
লরেন্স Lawrence, 
‘Orlando ( ১৯0০১-১৯৫৮ ) 

আমেরিকান... পদার্থবিজ্ঞানী ৷ 
সহকমাঁলাভংস্টোনের সহিত যুগ্মভাবে 
১৯৩০ সালে পরমাণু যন্ সাইক্লোন 
আঁবত্কার করেন । ১৯৩৯ সালে তিনি 
নোবেল পঢুরুকার পান । পরে দ্বিতীয় 


Ernest 


8৫৮ 


মহাযুদ্ধের সময় তিনি আইসোটোপদের 
প্‌থকাকরণের তাঁড়চ্চৌম্বক প্রণালী 
উদ্ভাবন করিয়া পারমাণাবক বোমা 
তৈয়ারীতে সহায়তা করেন ও ১৯৫৭ 
সালে তঙ্জন্য ফোঁ্ম* পুরস্কার লাভ 
করেন। 
ল্যাক্‌ [৭ গালা, লাক্ষা (বাঃ ও হিঃ) 
(রসায়নশীবদ্যা ) 
এক প্রকার কাঁটের দেহনিঃসৃত 
চটচটে পদার্থ । যে গাছে এ কাঁট 
বাস করে তাহাকে ও নিজের দেহকে 
'ঘারয়া এই রস শুকাইয়া থাকে । ইহা 
সংগ্রহ করিয়া গালা নামে নানা শিল্পে 
ব্যবহার হয় । ইহা হইতে রঞ্জক দ্রব্যও 
গাওয়া যায় । 
ল্যাক্টিক আ্যাসিড Lactic Acid 
নাহ (রসায়ন-বিদ্যা ) 
মানুষের দেহের পেশীতে বর্তমান 
আযাসিড বিশেষ । ইহা দুগ্ধ শর্করা 
(Lactose) সান্ধিত হইলে ( Fermen- 
€90.) বা গাঁঁজয়া গেলে প্রস্তুত হয়। 
ইহার মাধ্যমে পেশীতে শান্তসণ্ার হয়। 
ইহার সংকেত CH:. CH ( OH }- 
00071 দধিতে ইহা প্রচুর পরিমাণে 
থাকে। ইহা রঞ্জন শিল্পে ও চামড়া 
শোধনে ব্যবহার হয় ॥ 
ল্যাকোলথ 7,৪০০০13 ( ভূঁবদ্যা ) 
পালল শিলা ( Sedimentary 
10০K) ভেদ করিয়া নীচের আগ্নেয় 
" দশলার (875০৪ 7০০19) ভ্তুপাকারে 
ধনর্গত প্রস্তর রাশি । ইহার নীচের 
অংশ সমতল 'ঁকন্তু উপরটি উত্তল 
_লেনসের মত। 5 


বৈজ্ঞানিক অভিধান 


ল্যাঙাঁময়র Langmuir, Irving 
( ১৮৮১-১৯৫৭ ) 

আমেরিকান রসায়নাবদ । কলাম্বিয়া 
বিশ্ববিদ্যালয় ও গোয়টিঙ্গেন বিশ্ব- 
বিদ্যালয়ে শিক্ষা ৷ কিছুদিন অধ্যাপনার 
পর তান জেনারেল ইলেকট্রিক 
কোম্পানীর গবেষণাগারে যোগ দেন। 
(১৯০৯)। রাসায়নিক বিক্রিয়ায় বস্তুর 
পৃন্ঠের (548০৩) প্রভাব সম্বন্ধে 
গবেষণার জন্য খ্যাত৷ বর্তমান জীব 
রসায়নে ( Bio-chemistry ) ও 
অনাক্রম্য বিদ্যায় ( I[nmunology ) 
তাঁহার গবেষণা বিশেষ কাজে 
লাগিতেছে । তাঁহার উদ্ভাবিত টাংস্টেন 
দীপ আলোক রসায়নেও বিশেষ সহায়তা 
করে। ইহা ছাড়াও নানা প্রকার 
প্রায়োগিক ব্যাপারে তাঁহার যথেষ্ট 
অবদান আছে। তান ১৯৩২ সালে 
নোবেল পুরস্কার পান। 
ল্যাঙলে Langley, Samuei Pierpont 
(১৮৩৪-১৯১৬ ) 

আমেরিকান পদার্থ-বিজ্ঞানী ও 
জ্যোতর্বিদ। তিন বিকীর্ণতাপ 
মাপিবার বোলোমিটার (Bolometer) 
নামক যন্ধাট উদ্‌ভাবন করেন এবং 
তাহার সাহায্যে চন্দ্র ও সূর্যের বণালীর 
তাপ বিতরণ পাঁরমাপ করিতে সক্ষম 
হন। ১৯০২৩ সাল হইতে তিনি 
বিমান. আবিষ্কার সম্বন্ধে গবেষণা 
করেন। 
ল্যাঁটিটিউড Iatitখude অক্ষাংশ (বাংলা 
ও হিন্দী ) (ভূগোল ) 

ভূপ্‌ষ্ঠের স্থান সমূহের অবাস্থাত 
নির্দেশ করার উপাত্ত । ভূপজ্ঠকে গোল 


বৈজ্ঞানিক অভিধান 86৯ 


ধরিয়া নিরক্ষ বা বিষযুবরেখা হইতে 
উত্তর দক্ষিণে কৌণিক দুরত্বই অক্ষাংশ 
নামে পারচিত। বিষ্‌বরেখার অক্ষাংশ 
শূন্য আর মেরুর অক্ষাংশ ৯০। 
জ্যোতীর্বদ্যায় যখন এই শব্দ ব্যবহৃত 
হয় তখন বুঝতে হইবে পৃথিবীর 
বিষুবরেখার তলের সাঁহত কোন স্থানের 
ওলন দাঁড়র যে দিক তাহার অন্তকেণি। 
ল্যাটেক্‌প 1969% তরুক্ষীর আহ্দীহ 
( উাঁদ্ভদাবিদ্যা ) 

কোন কোন গাছের গান্রনিঃসৃত 
দুগ্ধনিভ রস। রাবার গাছের এই 
প্রকার রসই সব চেয়ে বেশী পাঁরচিত 
এবং ব্যবহৃত ৷ এই জন্য রাবার গাছের 
রস বালতেই ল্যাটেক্‌স শব্দটি বেশী 
ব্যবহৃত হয়৷ 
ল্যান্ডস্টাইনের Landsteiner, Karl 
(১৮৬৮-১৯৪৩ ) 

‘ভিয়েনায় জাত, পরে আমেরিকান 
নাগরিক, রোগবিজ্ঞানী । মানুষের 
দেহে অপর দেহ হইতে রন্তু সণ্টারিত 
কারলে অনেক সময় মারাত্মক হইত। 
তিনি গবেষণা করিয়া দেখান যে 


মানুষের রন্তকে কয় শ্রেণীতে ভাগ করা 


যায়। A,B, AB, এবং 0। প্রায় 
দুই শ্রেণীর একটির রন্ত আর একটিতে 
যোগ করা যায় না, যোগ দিলে রন্ত 
দানা বাঁধিয়া যাইবে । বর্তমানে 
পৃথিবীর সর্বত্র রক্ত সণ্ডারণের আগে 
রন্তের ল্যান্ডসস্টাইনের ব্যাখ্যাত 
শ্রেণীবিভাগ চিকিৎসাশাস্ত্ৰে অপরিহার্য“ 
অঙ্গ। ইহার জন্য তান ১৯৩০ সালে 
নোবেল প্ঢুরুকার পান। পরে তান 
আ্যান্টিজেন-আ্যান্টিবাড লইয়াও অত্যন্ত 


মূল্যবান গবেষণা করিয়াছিলেন, যাহার 
জন্য রোগের প্রতিষেধক টিকা তৈয়ারী 
অনেকটা পর্বপারকল্পনা করিয়া করা 
যায়। 
ল্যান্ডাউ, Landau Lev. D 
(১৯০৮-১৯৬৮ ) 
রুশ পদার্থ-বিজ্ঞানী | বাল্যকাল 
হইতেই অসাধারণ িদ্যানুরাগী ৷ মান 
১৮ বৎসর বয়সে বিশ্ববিদ্যালয়ের পাঠ 
শেষ কারয়া “কোয়ান্টাম বলবিদ্যা” 
সম্বন্ধে গবেষণামূলক যে প্রবন্ধ প্রকাশ 
করেন তাহাতেই রুশ বিজ্ঞান জগতে 
সাড়া পড়িয়া যায়। তাহার পরেই 
তানি ইউরোপ ভ্রমণ করিয়া হাইজেন 
বেয়ার্গ+ পাউলি, ব্লক প্রভৃতির সাঁহত 
তত্বীয় পদার্থ বিদ্যার গবেষণা সংক্রান্ত 
আলোচনা করেন। ১৯৩৪ সালে 
কোনপ্রকার বিশেষ নিবন্ধ উপস্থাপিত 
না করিয়া তাঁহার প্রচারিত গবেষণা- 
গলির সিদ্ধান্তের 'ভাত্ততে ডক্টরেট 
উপাধি পান। “ইলেকট্রন কাঁণকার 
ধারাবর্ষণ” ( Electron cascade ), 
এবং ইলেকট্রানক গ্যাসের আচরণ 
সম্বন্ধে তাঁহার গবেষণার ফলাফল 
যুগান্তকারী বাঁলয়া বিবেচিত হয়। 
তরল হিলিয়ামের অত্যাশ্চর্য গুণাগুণ 
সম্বন্ধে তাঁহার অনন্য-সাধারণ গবেষণার 
জন্য ১৯৬২ সালে নোবেল প.ুরস্কার 
পান। দুঃখের বিষয় সেই সময়ই তিনি 
এক গুরুতর মোটর দুর্ঘটনায় আহত 
হ'ন এবং জীবনের শেষ ছয় বৎসর তান 
শয্যাশায়ণী হইয়া থাকেন । তান তত্ত্বীয় 
পদার্থ-বিদ্যার একাধিক প্রামাণ্য গ্রন্থের 
রচাঁয়তা ৷ 


৪৬০ 


ল্যান্ছেনাম Lanthanum 
বিদ্যা) । 

বিরল মৃত্তিক গোষ্ঠীর ( Rare 
Earths ) ধাতব মৌল। চিহ্ন La, 
পরমাণু অঙ্ক ৫৭, পরমাগুভার 
১৩৮৯২, গলনাঙ্ক ৮২৫" সে, স্ফুটনাঙ্ক 
৪২৪০' সে, আপেক্ষিক গরৃত্ব ৬'২। 
হালকা ছাই রঙের এই নমনীয় ধাতু 
বায়তে দগ্ধ হইয়া অক্সাইড যৌগ 
উৎপন্ন করে। ইহার অনুরূপ চৌদ্দটি 
ধাতব মৌলের রাসায়নিক ধর্ম প্রায় 
একই: প্রকার এবং এইজন্য তাহাদের 
ল্যান্হেনাইড পর্যায় ( Lanthanide 
5168) বলে । তাহাদের পরমাণু 
সংখ্যা ৫৮ হইতে ৭১। 
ল্যানোঁলন lanoline (রসায়ন- 
বিদ্যা )। 

পশমজাত চাঁব‘। হলদে, চটচটে 
প্রায় গন্ধহণন পদার্থ, গলনাঙ্ক ৪০" 
হইতে ৪৪ সে। পণ; লোম পরিষ্কার 
করার সময় ইহা পাওয়া যার । শিল্পে 
মলম, প্রসাধন দ্রব্য 'এবং বিশেষ 
প্রকারের সাবানে ব্যবহৃত হয়। ইহা 
লোমকুপের মধ্য দিয়া সহজে শোষিত 
হয় বালয়া চাঁকৎসকগণের ধারণা । 
ল্যাঁমনেশান lamination নন্দন 
ল্রহ্জা (ভু-বিদ্যা ) 

যে গ্তরবিন্যন্ত শিলার: স্তরের 
গভীরতা আঁত অল্প, সময়ে সময়ে এক 
ইাণ্ডরও কম ৷ খুব মাহ বালি পাথরে 
এই প্রকার স্তরাঁবন্যাস প্রায়ই দেখা 
যায়। 
ল্যাঁম্প্র ]a0prey : (প্রাণিবিদ্যা) 

বান মাছের মত এক প্রকার মাছ । 


(রসায়ন- 


বৈজ্ঞানিক অভিধান 


ইহারা পরজীবী । বড় বড় মাছের 
দেহে, দাড়া দিয়া নিজেকে আটকাইয়া 
উহাদের মাংস ছি“ড়িয়া ছিশাড়রা খায়। 
বেশী সংখ্যক একটি বড় মৎস্যকে 
আশ্রয় করিলে ফল মারাত্মক হয়। 
ইহারা পরিণত বয়সে দৈর্ঘে প্রায় আধ 
ইণ্ডি হইতে তিন ফুট লম্বা হয় । ইহারা 
মিষ্ট জলে থাকে তবে কয়েক প্রজাতি 
সমুদ্রে বাস করে ও ডিম পাঁড়িতে মিষ্ট 
জলে আসে । 

জ্যারংকৃস 19 স্বরঘন্ত্র বাংলা ও 


হিন্দী (শারীরস্থান ) 
গলার গহবরে যে যন্তের কম্পন 
দ্বারা শব্দ বাহির হয়। ইহাকে রক্ষণ 


কারবার জন্য জিভের পিছনে একখণ্ড 
ছোট তরুণাস্থি আছে, (Epiglottis), 
খাওয়ার সময় জ্বরন্কে বন্ধ করাই 
যাহার কাজ, নইলে বিষম খাইয়া 
*বাসরুদ্ধ হইয়া মরিয়া যাওয়ার 
সম্ভাবনা । 
লাই 1)  (রসায়নবিদ্যা ) 

সোডা ক্ষারের গাঢ় দ্রব। ইহা 
শিল্পে লবণ দুব হইতে বিদন্যৎ বিশ্লেষণ 
দ্বারা উৎপন্ন হয়। ইহার প্রধান 
ব্যবহার সাধান প্রস্তুত শিল্পে । 
লাইকেন : 11086).  (উীদ্ভদ-বিদ্যা ) 

ছন্রাক (2৪3) এবং শৈবালের 
(Algae) একসঙ্গে য্ন্ত হইয়া সহা- 
স্থান । পৃথিবীর সর্বত্র ইহারা 
জন্মায় । এবং প্রায় ১৫,০০০ প্রজাতি 
বার্ণত হইয়াছে । ন্যাড়া পাথরের উপরও 
ইহারা জন্মায় আবার মাটিতেও জন্মায়, 
সজীব গাছের কাণ্ডেও দেখা যায় 
‘আবার শুল্ক কান্ঠের উপরও ইহাদের 


বৈজ্ঞানিক অভিধান 


আবিভবি হয়। মের্প্রদেশের হিম 
মরুভ্াম হইতে গ্রীজ্মমণ্ডল পর্যন্ত 
কোথাও ইহাদের জন্মিতে বাধা নাই । 
যেখানে আর কোন উদ্ভিদ জন্মায় না, 
সেখানে ইহারাই. এবমান্র উদ্ভিজ্জ । 
লাইকেনের মধ্যে ছত্রাক ও শৈবাল 
কিভাবে য্যন্ত থাকে তাহা সঠিক নিণাঁত 
হয় নাই, তবে শৈবালেরা ক্লোরোফিংলর 
মাধ্যমে খাদ্য সংগ্রহ করে আর ছন্রাকরা 
জল যোগায় । জমির উর্বরতা বৃদ্ধি 
ইহাদের এক বড় কাজ। 
লাইট 1181 আলোক সন্দাহা 
(পদার্থাবদ্যা) 

যে বাঁকারিত_: তীঁড়চ্চৌম্বকশান্ত 
প্রাণীদের চক্ষুতে দৃষ্টির অনুভুতি 
জাগায়। কিভাবে এই শান্ত বাকরিত 
হয় তাহা লইয়া আদি যুগ হইতে 
বিতকের সৃষ্টি হইয়াছে । প্রথমে মনে 
হইত যে আলোকরশ্ম:সক্ষমকণার 
স্রোত, কণাগডলিচক্ষনুতে আঘাত করিয়া 
দৃষ্টির অনুভূতি জাগায় ।. পরে 
ব্যতিচার (Interference) আবিজ্কার 
হওয়ার পরে কণাবাদ পরিত্যন্ত হইল, 
আলোকরশ্মকে তরঙ্গ আকারে ধারণা 
করা হইল ৷ ম্যাকসওয়েলের গাণিতিক 
বিশ্লেষণের ফলে বোঝা গেল যে 
আলোকরশিম তাঁড়ৎচৌম্বক তরঙ্গেরই 
এক অংশ ৷ পরে প্লাঙ্কের কোয়ান্টাম 
সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হইলে আলোকের 
কণাবাদ পুনরুজ্জীবিত হয় । বর্তমানে 
উভয় সিদ্ধান্তই আংশিক সত্য বলিয়া 
ধরা হয়। উভয় সিদ্ধান্তকে গাণিতিক 
পদ্ধতিতে এক করা যায় কিন্তু উভয়কে 
একচিত্রে দেখা মনের কাছে প্রায় 


৪৬১ 


অনাধগম্য ৷ 
লাইট ইয়ার light year সল্াহা লস 
(জোতিষাবদ্যা) 

আধুনিক জ্যোতীর্বিদ্যায় ব্যবহৃত 
দুরত্বের একক । আলোক এক বৎসরে 
যতখানি শূন্যস্থান অতিক্রম করিতে 
পারে, তাহাই ইহার মান। সংখ্যায় 
ইহা প্রায় ৬,০০০,০০০,০০০,০০০ 


মাইল। 
লাইটানং lightning 1বদযং 
বিবি (পদার্থবিদ্যা) 


মেঘ হইতে পাঁথবীতে বা মেঘে 
অথবা মেঘের এক অংশ হইতে 
আর এক অংশে বিদুৎ মোক্ষণ। এই 
মোক্ষণের সময় উজ্জ্বল জ্যোতিরেখা 
দেখা যায়৷ ' ভূমি, বায়ুমণ্ডল, মেঘ 
প্রীতি সর্বদাই তড়িতাহত থাকে । 
কোন: স্থানের বিদ্যুৎ বিভব যদি এত 
বেশ হয় যে প্রাতবেশের বায়ুমণ্ডলের 
রোধণন্তি (Resistance ) অতিক্রম 
করতে সক্ষম হয়, তখনই বিদুৎ 
মোক্ষণ হয়। 


লাইন্স অফ ফোর্স lines of 
Force বলরেখা (বাংলা ও হিন্দী) 
| (পদার্থবদ্যা ) 


তাঁড়ত ও চৌম্বক ক্ষেত্রে আকর্ষণী 
ও বিকর্ষণী শন্তিগ্ুলিকে তঁড়তাহিত 
বদ্তু বা চুদ্বক মেরু হইতে কতকগ়ীল 
সুনার্দঘ্ট: কাল্পনিক রেখা ধরিয়া 
বিকীর্ণ হয় বলিয়া ধরা হয়। এ রেখা- 
গহীলকে বলরেখা বলে। কোন ক্ষুদ্র 
তাঁড়তাহিত বদ্তুকে তড়িৎক্ষেত্ে বা ক্ষ 
চুদ্বককে চুদ্বকক্ষেত্রে রাখলে উহারা এ 
রেখাগযীল ধারা সাঁরয়া: যাইতে 


৪৬২ 
থাকিবে, ইহাই ধাঁরয়া লওয়া হয়। 
লাইন স্কোয়াল line squall 
ইল্লা নালান্তলি (আবহ-বিদ্যা ) 


কালবৈশাখীর এক রূপ যাহাতে 
বহুদ্‌র ব্যাপিয়া এক রেখায় ঝড় 
অগ্রসর হইতে থাকে । বায়ুর বেগ এই 
ঝড়ে কখনও কখনও ঘণ্টায় ১০০ মাইল 
পর্যন্তও হয়, এবং সর্বদাই বজ-বিদদ্যৎ 
সহ মেঘ থাকে। 
লাইন স্পেকট্রাম line spectrum রেখা 
বর্ণাঁল ইজি নঘা'ক্লম (পদার্থাবদ্যা) 

যে বর্ণালতে নিরবচ্ছিন্ন বর্ণমালা 
বা বর্ণমালার পাট না থাকিয়া শহুধন 
কয়েকটি স্বতন্ত্র উজ্জল রেখা থাকে । 
অবস্থা বিশেষে উচ্জবল পশ্চাদপটের 
উপর রেখাগুলি কালো কালো রেখার 
আকারে দেখা যায়। মৌল পদার্থ 
গুলিকে উত্তপ্ত কারলে এই ধরণের 
বর্ণাঁল পাওয়া যায়। 
লাইবাঁনৎস Leibnitz, Gottfried 
Wilhelm Von ( ১৬৪৬-১৭১৬ ) 

জামান গাণিতিক অনুকলন বিদ্যার 
(Infintesimal Calculus) উদ্ভাবন 
করা তাঁহার গণিতে অমর অবদান। 
এক প্রকারের ছক পদ্ধাতরও 
( Determinants ) তিনি উদ্ভাবক । 
লাইমস্টোন limestone চুনাপাথর 
স্তুলাণংখরং ( ভূ-বিদ্যা ) 

পাললাশলা বিশেষ৷ সংকেত 
CaCO, | খাঁটি অবস্থায় শাদা রঙের, 
তবে নানা অশঢুদ্ধি থাকার জন্য রঙ্গীন 
পাথরও দেখা যায় । ইহার নানা রূপ 
আছে । মার্কেল, খাঁড়মাঁট ইহারই 
অপর রুপ। ইহা পৃথিবীর. সর্বত্র 


বৈজ্ঞানিক আভধান 


পাওয়া যায় ও মানুষের নানা ব্যবহারে 
লাগে। কাঁচ ও সিমেন্ট শিল্পে. কৃষি- 
কার্যে, লৌহ নিচ্কাশনে ও গৃহ নিমাণে 
ইহার ব্যবহার সুপরিচিত । ইহাকে তপ্ত 
করিলে চুন (1179৩ ) উৎপন্ন হয় । সূত্র 
CaCO,—৯>Ca0 + ০05. এই পাথুরে 
চুনও মানুষের নানা ব্যবহারে লাগে। 
চুনকে জলে ভিজাইলে তীব্র রাসায়নিক 
বিক্রিয়া দেখা যায়, সঙ্গে সঙ্গে প্রচুর 
তাপ উৎপন্ন হয়, জল ফুটিতে থাকে এবং 
কাঁলচুন (91810 110০) পাওয়া যায়। 
08০04 ঢূ,০-৯০৪ (0H), | ইহাও 
নানা কাজে লাগে । কাঁলচুন কিছ; জলে 
দ্রাব্য। এর স্বচ্ছ দ্রব কার্বন ডাই- 
অক্সাইডের সংস্পর্শে আসিলেই ঘোলা 
হইয়া ষায়। সাধারণতঃ ইহাকে চুনের 
জল বলা হয়। 
লাউএ Laue, Theodore Felix Von 
(১৮৭৯-১৯৬০ ) 

জামনি পদার্থবিজ্ঞানী । কেলাস 
বিদ্যায় পথিকৃৎ । কাঁচের উপর অতি 
সুক্ষ্ম এবং অল্প দরে দুরে রেখা 
টানিয়া আলোকরশ্মি বিশ্লেষণ করা 
হয়। এই রুপ রেখা টানা কাঁচকে 
অববর্তন ঝাঁঝার ( Diffraction 
rating ) বলে৷ দুইটি রেখার মধ্যে 


ইহাতে বিশ্লেষণ করিয়া বর্ণালি পাওয়া 
যায় না। আগে যন্যোগে যে ঝাঁঝার 
তৈয়ারী হইত তাহাদের মধ্যে রেখার 
ব্যবধানের পক্ষে এক্স রশ্মির তরঙ্গ 
দৈর্ঘ্য হুদ্ব হওয়ায় উহাদের অববর্তন 
করা সম্ভব হয় নাই। লাউএই প্রথম 


বৈজ্ঞানিক অভিধান 


কল্পনা করেন যে কঠিন পদার্থের 
কেলাসের মধ্যে পরমাণ;গুলৈ যেরূপ 
স্তরে বিনান্ভ থাকে, তাহাদের এক ভ্ভর 
হইতে অন্য স্তরের ব্যবধান একস রশ্মির 
তরঙ্গ-দৈর্ঘঘযের সাহত তুলনীয়, কাজেই 
কেলাসগলিকে অববর্তন ঝাঁঝার রূপে 
বাবহার কারলে এক্‌সরের অববর্তন 
বর্ণীল পাওয়া যাইবে ৷ লাউএ পরীক্ষা 
করিয়া নিজের কল্পনার সার্থকতা 
প্রমাণ করেন, পরে তাঁহার পদ্ধাঁততে 
বিস্তৃত পরীক্ষা করিয়া এবং যে বর্ণীল 
পাওয়া যায় তাহার সম্পূর্ণ ব্যাখ্যা দিয়া 
ইংরাজ বিজ্ঞানীদ্বয় ব্র্যাগ পিতাপঢুত্ 
কেলাস বিদ্যায় যুগান্তর আনয়ন 
করেন। লাউএ ১৯১৪ সালে নোবেল 
পুরস্কার পান । 
লাউস 1085০ উকুন জু (প্রাণিবিদ্যা ) 
আতিক্ষদ্র পরজীবী কাঁট বিশেষ । 
মানুষের দেহে ও চুলে ইহারা বাসা 
করে. ও ডিম পাড়ে। দেহে যাহারা 
আশ্রয় করে তাহারা চ্যাপ্টা ও প্রায় 
বর্ণহীন। ইহারা পাখির ঠোঁটের মত 
মজবূত ঠোঁট দিয়া চামড়া ভেদ করিয়া 
রক্ত শোষণ করে। এইগহীল টাইফাস 
নামক মারাত্মক রোগের বাঁজাণন বহন 
করে, এই জন্য বিপজ্জনক । ডিডিটি 
প্রভৃতি কাঁটনাশক বস্তুর ব্যবহারে 
সম্প্রীতি ইহাদের ধ্বংস করার ফলপ্রস, 
উপায় হইয়াছে। 
লাগ্রার্জ Lagrange, Joseph 
( ১৭৩৮-১৮১৩ ) 
ফরাসা গাণিতিক ও জ্যোতির্ব'দ। 
সম্ভবপরতা সিদ্ধান্তে ( Theory of 
Probability ) অন্তর কলন বিদ্যার 


৪৬৩ 


( Differential calculus) প্রয়োগ 
তাঁহার একটি বিশিষ্ট অবদান । ইহা 
ছাড়া শব্দতত্বে তাহার মূল্যবান গবেষণা 
আছে। 
লাঙ্গস্‌ 10785 ফুসফুস (বাংলা ও হিন্দী) 
(শারীর-বৃত্ত) 

মনুষ্য ও অন্যান্য উচ্চ শ্রেণীর 
প্রাণীদের শবাসষন্ত । মানুষের ক্ষেত্র 
ইহারা বক্ষোদেশের দুইপাশে থাকে। 
স্পঞ্জ বা মৌচাকের মত ইহারা অসংখ্য 
ক্ষুদ্র ফাঁকা কোষের সমন্টি। ইহাদের 
মধ্যেই বায়ুর অক্সিজেনের সাঁহত 
হয় । বায়; নিঃশ্বাস লওয়ার সময় গলার 
মধ্য দিয়া ফুসফুসের গহবরে যায়। 
ফুসফুসের গহবরটি উদর গহবর হইতে 
মধ্যচ্ছদা দ্বারা পৃথক ৷ দুইটি ফুসফুসের 
মধ্যে যে শন্যদ্থান সেইখানে হৃংপিণ্ড 
অবস্থিত এবং উহার মধ্য দিয়া খাদ্যবহা 
নালা ও কয়েকাঁট রন্তবাহ্‌ (Blood 
%655915) গিয়াছে । *বাসবায়; যে 
সুক্ষ্ম নালীগলর মধ্য দিয়া বহুভাগে 
{বভন্ত হইয়া ফুসফুসের কোষগনুলিতে 
পেশছার সেই শাখাপ্রশাখাযুন্ত নালী- 
গুলিকে ব্রঙকাই (Bronchi ) বলে। 
থাকলেও ফাঁপা বলয়া ওজনে হাল্কা ৷ 
একজন প্রমাণ মানুষের ফুসফুস ওজনে 
২ সেরেরও কম ৷ 
লাপ্‌লাস Laplace, Pierre Simon, 
Marquis de (১৭৪৯-১৮২৯) 

ফরাসী গাণাতক ও জ্যোতিবিদ । 
চন্দ্রের গাঁত, বৃহস্পাতির উপগ্রহগণের 
গাঁত জোয়ার ভাঁটা লইয়া তাঁহার 


8৬৪ 


গবেষণা জ্যোতিবি'জ্ঞানে আবস্মরণায় । 
সৌর জগতের উৎপত্তি সম্বন্ধেনীহারিকা 
বাদের তিনিই জনক।  সম্ভবপরতা 
সিদ্ধান্ত সম্বন্ধে ( theory of pro- 
bability ) তান একটি ধুপদ! পুস্তক 
লেখেন । 
লাপিস লাঙ্গল Lapis Lazuli 
লাজাবর্দ (বাংলা ও হিন্দি) (ভূবিদ্যা) 

গাঢ় নীল বা নীলচে সবুজ রঙের 
মূল্যবান পাথর | মাজিয়া ঘাষয়া ইহা 
মণি হিসাবে ব্যবহৃত হয় ৷ ইহা গড়া 
কারয়া আলদ্রা মোরন (ultra 
marine ) নামক রঞ্জক হয় । 
লাভরা Laveran, Charles Louis 
Alphonse ( ১৮৪৫-১৯২২ ) 

ফরাসী চিকিৎসক ও ব্যাকটিরিয়া- 
বিদ। ম্যালেরিয়া রোগের কারণ 
পরজীবা প্রোটোজোয়া গ্লাসমোডিয়াম 
আবিচকার তাঁহার বিশেষ কাতি। 
নিদ্রারোগ (sleeping sickness ) 
সম্বন্ধেও তাঁহার, মূল্যবান গবেষণা 
আছে ।. ১৯০৭ সালে তিনি নোবেল 
পুরস্কার পান। 
লাভা ৭৭ ( ভূবিদ্যা ) 

আগ্নেয়গার হইতে নিঃসৃত গালত 
শিলা ও তাহা জাময়া যে পাথর হয়। 
গাঁলত অবস্থায় ইহাকে ম্যাগমা 
(Magma ) বলে! ইহার প্রধান 
উপাদান সিলিকা ও ধাতব অক্সাইড 
যথা লৌহ, আযলযীমনিয়াম, ম্যাগনে- 
সিয়াম, পোটাসিয়াম, সোডিয়াম ও 
ক্যালসিয়াম । লাভা যখন নিঃসৃত হয় 
.. তখন- উহার মধ্যে সময় সময় অনেক 


বৈজ্ঞানিক অভিধান 


গেলে সাঁছদ্রু পউমিস পাথর হয় । 
লাভোয়াসিয়ে Lavoisier, Antoine 
Laurent ( ১৭8৩-১৭৯৪ ) 

ফরাসী রসায়নাবদ । প্যারিসে 
জদ্ম। জাদ্যা দ্যরয় তেরুয়েলোর নিকট 
রসায়ন শিক্ষা । তিনি ১৭৬৫ সালে 
মাত্র বাইশ বৎসর বয়সে প্ল্যাসটার 
অব প্যারিস কি ভাবে বাঁসয়া যায় 
তাহার সঠিক ব্যাখ্যা দেন । রাসায়নিক 
প্রক্রিয়ার সঠিক ব্যাখ্যা দেওয়া তাঁহার 
বিশেষ কৃতি। সে সময় নানা ভ্রান্ত 
সিদ্ধান্ত প্রচলিত ছিল, তাহার কতকগুলি 
নিজ পরীক্ষা দ্বারা, কতক অন্যের 
পরীক্ষালব্ধ ফল দ্বারা তানি খণ্ডন 
করিয়া বিজ্ঞানসম্মত রসায়ন শাস্ত্র 
প্রবর্তন করেন। বিশেষ করিয়া 
অক্‌সিজেন গ্যাসের সঠিক ক্রিয়ার 
ব্যাখ্যা করিয়া তিনি মধ্যযুগের 
ফ্লাজসউন সিদ্ধান্তকে সমাধি দেন। 
১৭৯৪ সালে তিনি ফরাসী বিপ্লবের 
বলি হন। 
লাম্বেগো lumbago 

(চাকৎসা-বিদ্যা ) 

পিঠের নিচের দিকে পেশীসমূহের 
বিকারজনিত_ যন্ত্রণাময় রোগবিশেষ। 
কেহ কেহ ইহাকে এক প্রকার বাত 
বলিয়া মনে করেন। ঠাণ্ডা লাগিয়া 
বা কোমরের পেশীর আঁতীরন্ত শ্রমে 
ইহার উৎপত্তি হয় । 
লামা Llama (প্রাণাবদ্যা ) 

দক্ষিণ আমোরকাবাসী উটের ন্যায় 
প্রাণী, কিন্তু ইহাদের কু'জ নাই। 
উচ্চতায় তিন হইতে চার ফিট। 
দাক্ষণ আমেরিকার আন্ডিস্‌ পর্বতে 


বৈজ্ঞানিক অভিধান 


ইহারাই একমাত্র ভারবাহ প্রাণী ৷ 
ইহাদের এক প্রজাতির পশম হইতে 
'জগাঁদ্বখ্যাত আলপাকা তন্তুর উৎপান্ত। 
লামাক: Lamarck, Jean 
Baptiste Antoine ‘de Monet 
( ১৭৪৪-১৮২৯ ) 
ফরাসী-জীবাবজ্ঞানী । পিকার্ডর 
অন্তর্গত বাজাতর্শতে জন্ম । তাঁহার 
পিতার ইচ্ছা ছিল তাঁহাকে ধর্মযাজক 
করা সেইজন্য তাঁহাকে আমিনের 
জেস;ট কলেজে পাঁড়তে পাঠান । ১৭৬০ 
সালে পিতার মৃত্যুর পর কলেজ ত্যাগ 
করিয়া সৈন্যদলে যোগ দেন । সৈন্যদলে 
পাঁচ বৎসর কাজ করিয়া তিনি উহা 
ছাড়িয়া দিয়া 'প্ারসে আঁগয়া 
চিকৎসা-বিদ্যা অধ্যয়ন করিতে 
থাকেন৷ 'কেরানীগির করিয়া নিজের 
খরচ চালাইতেন । এই সময় উদ্ভিদ- 
বিদ্যা তাঁহাকে এত আকৃষ্ট করে যে 
[তিনি চাকৎসাবিদ্যা শিক্ষা ছাড়িয়া দিয়া 
উীদ্ভদবিদ্যার চচ আরম্ভ করেন এবং 
১৭৭৮ সালে ফরাসী দেশের উদ্ভিদকুল 
সম্বন্ধে এক -গভ্তক লিখিয়া বিজ্ঞান 
এঁকাদেমীর সদস্য নিব্চিত হন। 
ফ্রান্সের রাজা কর্তৃক তানি 
ফরাসী দেশের বিরল উদ্ভিদ সংগ্রহ 
করার কাজে নিযঢুক্ত হন এবং রাজকীয় 
উদ্যানে একটি পদ পান। ফরাসী 
বিপ্লবের পর রাজকীয় উদ্যান প্রাকৃতিক 
ইতিহাসের মিউভিয়ামরুপে পুনর্গঠিত 
হয়। তখন তিনি বাধ্য হইয়া অমেরদদপ্ডী 
প্রাণীতত্বের অধ্যাপক হন |: পরবর্তী 
জশবন তিনি প্রাণিবিদ্যার চচঁ়িই কাটান 
ও আভব্যন্তিবাদ সম্বন্ধে একখানি পদ্ভ্ভক 


৩০ 


৪৬৫ 


১৮০৯ সালে প্রকাশ করেন ৷ জীবনের 
শেষে অমেরুদণ্ডী প্রাণীদের ইতিহাস 
গ্রন্থ সাতখণ্ডে প্রকাশ করেন (১৮১৫- 
১৮২২) । তানি সারা জীবন দারিদ্রো 
কষ্ট পান এবং জীবনের শেষ দশ বংসর 
তিনি অন্ধ হইয়া কাটান। জাঁব- 
জগতের শ্রেণীবিভাগ তাঁহার সবচেয়ে 
বড় কৃতি এবং উহা এখনও অনেকাংশে 
সার্থক : রহিয়াছে ।  আভিব্যন্তিবাদ 
সদ্বন্ধে তাঁহার মতামত যদিও ডার- 
উইনের প্রভাবে. পারত্যন্ত হয় তব্‌ 
তাহার জন্যই তিনি বিশেষ খ্যাত। 
উহা লামাকর্বাদ ( Lamarckism ) 
নামে পারচিত। উহার মর্ম এই যে 
সরলতম জীব: হইতে ক্রমশঃ জাঁটলতর 
জীবদের উৎপাত হয় । জীবের বৃদ্ধির 
প্রবণতা প্রতিবেশ ( environment ) 
দ্বারা নিয়ন্জিত হয় । নিজ প্রয়োজনে 
নূতন সংগঠনের সৃষ্টি হয়, পুরাতন 
সংগঠনে পরিবর্তন আনে । ব্যবহার 
বা অব্যবহার দ্বারাই পাঁরবর্তন আসে । 
আর আরব্ধ গুণ উত্তরপ[রুষে সঞ্চারিত 
হয়। এই শেষোন্ত সিদ্ধান্তাটই বর্তমান 
প্রজন বিদ্যার প্রসারের সঙ্গে সঙ্গে 
পরিত্যাজ্য হইয়াছে । কিন্তু তাঁহার 
অভিব্যক্তি চচা ডারউইনের পথ অনেকটা 
সুগম করে। t 
লায়ন ॥i০৷ {সিংহ (বাংলা ও হিন্দী) 
(প্রাণ-বিদ্যা ) 
বৃহত্তা *বাপদ জন্তুদের অন্যতম । 
আফ্রিকার ও ভারতের পশ্চিম দিকে 
কিছ] স্থানের বাসিন্দা । ইহারা খুব 
বড় গাছ বিশিষ্ট জঙ্গলে থাকে না। 
ঝোপ-ঝাডুওয়ালা উষর ভুাঁমতে বিচরণ 


৪৬৬ 


করে। মন্দা সিংহের কেশর একটি 
শবাশষ্ট অঙ্গ৷ ইহারা নিশাচর এবং 
জোড়া বাঁধিয়া বিচরণ করে। এক সঙ্গে 
দুটির বেশী বাচ্চা হয় না। ইহারা 
ব্যাপ্রের মত 'হংস্র নয় বালয়া ধারণা 
আছে।  পশুরাজ: বলিয়া সাহিত্যে 
আখ্যাত। 
লায়েনেক Laenec, Rene  Theo- 
phile Hyacinthe (১৭৮১-১৮২৬) 

ফরাসী চিকিৎসক । চিকিৎসকদের 
বক্ষ পরীক্ষার অপাঁরহার্য যন্ত্র স্টেথো- 
স্কোপের উদ্ভাবন করেন । 
লায়েল Lyell, Sir Charles (১৭৯৭- 
১৮৭৪) 

ব্রিটিশ ভূ-বিজ্ঞানী। ভূ-বিদ্যায় যে 
সকল যুগ আছে, তাহাদের আধ্মানকতম 
যুগের বিভাগ করা তাঁহার কৃতি । 
তানি ভূ-বিজ্ঞানকে সাধারণের বোধ- 
গম্য : কাঁরয়া কয়েকটি রচনা প্রকাশ 
করেন। 
লার্ভা 197%% (প্রাঁণাবিদ্যা ) 

কাট-পতঙ্গদের ডিম ফুটিয়া বাহির 
হইবার পর পাঁরণত দেহ লাভ করার 
অন্তর্বত্ণ অবস্থা {বিশেষ ৷ এই অবস্থায় 
ইহারা নিজেদের খাদ্য সংগ্রহ করিতে 
পারে কিন্তু বংশবৃদ্ধি করার ক্ষমতা 
থাকে না৷ অন্যান্য প্রাণীদেরও অপারণত 
অবস্থাকে কোন কোন. ক্ষেত্রে লার্ভা 
আখ্যা দেওয়া হয় । যেমন বেঙাচিকে 
ব্যাঙের লাভ অবস্থা বলা হয়। কোন 
কোন পতঙ্গের লাভ শ';য়াপোকা 
নামে পাঁরচিত। ইহারা কেহ কেহ 
শসা, ৰক্ষ ইত্যাদির পাতা ই 
5, এ 


FOE 


* বৈজ্ঞানিক আভধান 


1ল, Lee, Tsung-Dao ( ১৯২৬- ) 
আমেরিকা প্রবাসী চীনা পদার্থ- 
বিজ্ঞানী ৷ সাংহাইতে জন্ম, কুনামংএ 
শিক্ষা । ১৯৪৩ সালে স্নাতক উপাধি 
পাওয়ার আগেই আমেরিকায় যান ও 
শিকাগো বিশ্ববিদ্যালয়ে ডাঃ টেলারের 
নিকট পদার্থ বিদ্যায় গবেষণা করিয়া 
১৯৫০ সালে ডক্টরেট পান। পরে 
তানি তাঁহার স্বদেশী ইয়াংয়ের সহ- 
যোগিতায় কে মেসন (K. Meson ) 
সম্বন্ধে চর্চা করেন । পারমাণাবক 
বিজ্ঞানের চচয়ি প্যারাট তত্ব (Parity 
Principle ) সর্বদা ধারয়া লওয়া হয়। 
উহাকে সংক্ষেপে এইভাবে বর্ণনা করা 
যায়. যে কোন কণা যদি ডানদিকে 
যাইতেছে বাঁলয়া দেখা যায় ত ইহা 
ধরিয়া লওয়া চলে যে আর একটি কণা 
বাম দিকে যাইবে ।॥ ১৯৫৬ সালে 
দল ও ইয়াং এই [সিদ্ধান্তে পেঁছান যে 
এই তত্ব সকল ক্ষেত্রে খাটে এমন 
ভাববার বান্তাীবক কোন কারণ নাই 
এবং K-মেসনের ক্ষেত্রে উহা খাটে না 
ইহা ধাঁরয়া লইলে, উহার আচরণের 
সঙ্গে সঙ্গীত. থাকে। কিছুদিনের 
মধ্যেই উহাদের এক স্বদেশী বিজ্ঞানী 
ব্যবহারিকভাবে তাঁহাদের ধারণার 
সত্যতা সপ্রমাণ করেন। ১৯৫৭ সালে 
ইয়াংয়ের সাঁহত যু'মভাবে নোবেল 
পরসকার পান। চীনে জন্মিয়া আর 
কোন বিজ্ঞানী ইহার আগে এই সম্মান 
লাভ করেন নাই । 
{লউকোঁময়া leukaemia ব্হুনিবান- 
মদ্রবা (চিকিৎসা বিদ্যা ) i 
রন্তে শ্বেত কাঁণকাগ্ীলর- স্থায়ী 


ৃ 


বৈজ্ঞানিক অভিধান ৪৬৭ 


বৃদ্ধজনিত. রোগ). ইহাকে রক্ত 
ক্যানসারও ( Blood Cancer ) বলে। 
এই রোগ প্রায়ই মারাত্মক হয় এবং 
অন্যান্য ক্যানসার রোগের মত ইহার 
কোন প্রতিষেধক ওষধ আজও আবিষ্কৃত 
হয় নাই ৷ 
{লউটোটয়াম Lutetium ( রসায়ন- 
বিদ্যা ) 

বিরল মৃত্তিক শ্রেণীর ধাতব মৌল । 
চিহ্ন এ । পরমাণু অঙ্ক ৭১, পরমাণডু 
ভার ১৭৪'৯৯। বিরল মত্তিকদের 
মধ্যেও ইহা আরও বিরল । ধাতু 
আকারে এখনও নি.কাশিত হয় নাই, 
ইহার লবণই জানা আছে । উহাদের 
মধ্যে ধাতু ত্রিযোজা । 
লউনার ডে lunar day চান্দ্রাদন 

(বাঃ ও হিঃ) (জ্যোতিষ ) 

খ-মধ্যরেখার উপর দিয়া চন্দ্রের পর 
পর যাইতে যে সময় লাগে। ইহার 
স্থিতিকাল সমান নয় তবে গড়ে সৌর 
দিনের অপেক্ষা পঞ্চাশ মিনিট বেশী । 
িউমেন 10807 ( পদার্থ-বিদ্যা ) 

দ্ধ মাপবার একক এক ফুট 
ব্যাসা্ধের একটি গোলকের কেন্দ্রে 
যাঁদ একাট আন্তর্জাতিক প্রমাণ বাতি 
( International standard 


98010) জবালানো থাকে ত উহার” 


পণ্ঠস্থ এক বর্গ“-ফুট পারমাণ স্থানে যে 
আলোক পড়ে তাহাই ইহার সংজ্ঞা 
১ লিউমেন= ১'৪৯% ১০ _৩ ওয়াট । 
লিও: Leo সিংহ (বাঃ ও হিঃ) 
(জ্যোতিষ ) 

উত্তর গোলার্ধের তারকাপুঞ্জ ৷ ইহা 
রাঁশচক্রের অন্তভূন্ত। ককট ও কন্যা 


রাশির মধ্যবতাঁ। এই. পঃঞ্জের 
উদ্জবলতম নক্ষত্রের নাম: মঘা 
( Regulus ). 
লিকুইড liখi৭ তরল (বাঃ ও হিঃ ) 
(পদার্থ-বিদ্যা) 

জড় পদার্থের তিন অবস্থার এক 
অবস্থা ৷ ইহার আয়তন নিষ্ট কিন্তু 
নার্দন্ট আকার নাই ৷ যখন যে আধারে 
থাকে তখন সেই আধারের আকার 
পারিগ্রহ করে। তলটান তরল অবস্থার 
একটি বৈশিষ্ট্য । বর্তমান ধারণা এই 
যে তরল পদার্থের মধ্যে অণদুগনীল 
এলোমেলো নয়, উহাদের কোন এক 
রকম বিন্যাস আছে । 
লিকুইফ্যাক-শান liquefaction 
তরলীকরণ দ্রবণ (পদার্থবিদ্যা ) 

তত্বীয় দিক দিয়া বিচার করিলে 
প্রত্যেক বস্তুই অবস্থা ভেদে কঠিন, তরল 
ও গ্যাসীয় অবস্থায় থাকিতে পারে । 
গ্যাসেদের তরল অবস্থায় পারবার্তিত 
করার  প্রায়োগক নাম তরলীকরণ 
(liquefaction of gases) | একাটি 
বিশেষ উষ্ণতা আছে তাহার অপেক্ষা 
শীতল গ্যাসকে উপযুক্ত পারমাণ চাপ 
দিয়া তরলাবস্থায় আনা যায়। উহাকে 
সন্ধি উষ্ণতা (critical tempera- 
ture) বলে | গ্যাসকে চাপ দিয়া 
একটি ক্ষুদ্র রল্প্রপথে নির্গত হইতে বাধ্য 
করিলে রন্ধ্র হইতে নির্গত হইয়াই যে 
স্বতঃ প্রসারণ ঘটে তাহার ফলে নির্গত 
গ্যাস কিছ ঠাণ্ডা হয় । এখন এ শীতল 
গ্যাস যদি বাহিরে নিক্কান্ত হওয়ার 
আগে চাপযনুন্ত গ্যাসের নলকে ঘিরিয়া 
যায়, তাহা হইলে যে গ্যাস রন্ম্রপথে 


৪৬৮ 


নির্গত হইবে তাহা আগের দফায় 
গ্যাসের অপেক্ষা কিছু শীতল হইবে। 
এইভাবে প্রত্যেক দফা গ্যাস আগের 
দফার গ্যাসের অপেক্ষা শীতলতর হইবে 
এবং শেষে তরল অবস্থা ধারণ করিয়া 
রঞ্প্রপথে বিন্দু বিন্দু হইয়া পাঁড়তে 
থাকবে । এইভাবে সমস্ত গ্যাসকে 
তরল পদার্থে পরিণত করা গিয়াছে । 
তরলীকৃত বায়; হইতে অক্সিজেন ও 
নাইট্রোজেন গ্যাস পৃথক করার পদ্ধতি 
শিল্পে বহু ব্যবহৃত । 


বৈজ্ঞানিক অভিধান 


কালে অত্যন্ত ধুম বাহির হয় । সম্প্রতি 
মাদ্রাজ প্রদেশে নাইভোল নামক 
স্থানে লিগনাইটের প্রচুর খনির সন্ধান 
পাওয়া গিয়াছে । 
[িলগাঁনন lignin 
(উদ্ভিদ-বদ্যা ) 
ব্‌ক্ষের কাঙ্ঠানার্মত কাণ্ডে সেল্‌- 
লোজের সাঁহত যস্ত ভাবে অবাস্থিত 
জৈবপদার্থ বিশেষ । কান্ঠে শতকরা 
২৫ হইতে ৩০ ভাগ থাকে ৷ বৃক্ষের 
যে সব সেলে বেশী মাত্রায় িগানন 


বায় তরলীকরণের জন্য ব্যবহৃত প্রণালীর রূপরেখা ॥ 


িগ্‌নাইট 139০ (ভূ-বিদ্যা ) 
বাদামাঁরঙের এক প্রকার কয়লা । 
যে ীদ্ভজ্জ বস্তুর পরিবর্তনে কয়লা 
উৎপন্ন হইয়াছে তাহাদের ছাপ 
ইহাদের মধ্যে স্পষ্ট দেখা যায়। 
₹ খাঁনতে ইহা ভিজা থাকে কিন্তু 
শরকাইলে গড়া হইয়া যায়। দাহ 


থাকে তাহা মারিয়া কাঠ হয়। 
1লগামেন্ট ligament সাম্ধি বন্ধনী 
লাম (শারীর-বৃত্ত) 

দেহের সন্থিদ্থলে দুইটি বিভন্ন 
আস্মিখণ্ডকে বাঁধিয়া রাখার ও স্থানচ্যাত 
নিবারণ করার জন্য মজবুত দাঁড় বা 
ফিতার মত কলাসমহ ॥ 


বৈজ্ঞানিক অভিধান 


[জান 165107 ধাল (চিকিৎসাবিদ্যা)। 

রোগজনিত দেহকলার অস্বাভাবিক 
পাঁরবর্তন ৷ 
[লজ lizard লিিননতী 
(প্রাণ-বিদ্যা ) ৷ 

স্কোয়ামাটা বর্গের ( Squamata 
order) প্রায় তিন'হাজার প্রজাতির 
_ সরীস্প। টিকটিকি, গিরাগিটি, 
গোসাপ প্রভৃতি আত পরিচিত প্রাণী 
ইহাদের অন্তর্গত |. ইহাদের সচল 
চোখের পাতা একটি বৈশিষ্ট্য । 
পৃথিবীর সর্বত্র ইহাদের দেখা যায়। 
সাধারণতঃ পোকামাকড় ইহাদের খাদ্য ৷ 
fলটমাস 116%5 (রসায়ন-বিদ্যা) 

। লাইকেন হইতে নিচ্কাশিত রঞ্জক 
বিশেষ । ইহা আযাসিড দ্রবের সংস্পর্শে 
আসিলে লাল হয় এবং গ্ষারের 
সংস্পর্শে নীল হয় বলিয়া আ্াসিড ও 
ক্ষারাঁয় ধর্ম পরাঁক্ষার জন্য বাঁক্ষণাগ্যারে 
বহু ব্যবহৃত । 
লিথার্জ' lithএ৮৪০ মনদ্রাশঙ্খ  দুল্রাহা ভর 

(রসায়ন বিদ্যা ) 
সাঁসা ও অক্ীসজেনের যৌগ । 
সংকেত 299 । লালচে হলদে 
রঙের বেলাসিত পদার্থ । গলনাঙ্ক 
৮৮৮ সে। কাঁচ শিল্প, চীনামাটির 
বাসনে ও রঞ্জন শিল্পে ব্যবহৃত ৷ 
লাঁথয়াম Lithium (রসায়ন-বদ্যা ) 
ধাতব মৌল বিশেষ । চিহ্ন Li, 
প্রমাণ অঙ্ক ৩, পরমাণ? ভার ৬:৯৪, 
গলনাঙ্ক ১৮৬'সে, জ্ফুটনাঙ্ক ১৬৯" সে, 
আপেক্ষিক গুরুত্ব ৫৩ অর্থাৎ ধাতুদের 
মধ্যে সবচেয়ে হাল্কা । নরম, র*পার 
মত দেখিতে ॥ িিয়াম রাসায়নিক 


৪৬৯ 


ধর্মে অন্যান্য ক্ষারায় ধাতু সোডিয়াম 
ও পটাসিয়ামের অনুরূগ। ভূপৃচ্ঠে 
ইহার. যৌগ বহুধা .বিস্তৃত। 
হাইড্রোজেন বোমাতে : প্রোটন ও 
হিলিয়ামের : নিউক্লিয়াস মিলিয়া 
লিখিয়ামের নিউক্লিয়াস সৃষ্টি হয় 
বলিয়া ধারণা । 


িলথো'স্ফয়ার lithosphere 
শিলামণ্ডল আক্মত্তত : (ভুবদ্যা) 
ভূত্বকের ( Earth’s crust ) 
বৈজ্ঞানিক নাম । 
{লনস’ড় অয়েল linseed 011 তাঁসর 
তেল অন্ত-জী নবাবী 
অতসীর বীজ হইতে নত্কাশিত 
হলদে রঙের তৈল। ইহা. খুব 


তাড়াতাড়ি শুকোয় বাঁলয়া তেলা রঙ 
ও বান“সে ব্যবহৃত হয়। ছাপার 
কালিতে ও লিনোলিয়াম প্রস্তুতেও 
ব্যবহৃত হয়। 


লানমেন্ট liniment উন 
(চাকৎসা-বিদ]া ) 
বাহিরে লাগাইবার  ওষধ। 


সাধারণতঃ গাঢ় তরল পদার্থ ও প্রায়ই 


বিষান্ত।  বেলেডোনা ও আয়োডিন 
লিনিমেপ্ট আতিপারচিত। 
লনেউস Linnaeus, Carolus 


( ১৭০৭-১৭৭৮ ) 
সুইডেনে জাত বিজ্ঞানী । বর্তমান 
উান্ভদ বিদ্যায় উদ্ভিদের যে শ্রেণী 
বিভাগ ও নামকরণ করা হয়, তাহা 
তিনিই উদ্ভাবন করেন । তনি তাঁহার 
সময় পর্যন্ত উদ্ভিদের বিষয় যাহা 
জানা ছিল তাহাকে সম্বন্ধ করিয়া 
বহু রচনা প্রকাশ করেন, এই জন্য 


৪৭০ 


তাঁহাকে “আধুনিক উদ্ভিদ-বিদ্যার 
জনক” আখ্যা দেওয়া হয়। 
লিঙ্লা 7:18 তুলা (বাংলা ও হিন্দী) 
(জ্যোতিষ) 

রাশিচক্রের অন্তর্গত তারকাপ;ঞ্জ । 
বৃশ্চিক রাশির পাশেই ইহা অবস্থিত 
এবং এই তারকাপুঞ্জে কোন উল্লেখ- 
যোগ্য উজ্জল নক্ষত্র নাই । ) 
িপসংকম্ব Lipscomb 

আমোরকান জ্ঞানী । এ দেশেই 
শিক্ষা, বোরন ও হাইড্রোজেনের যৌগ 
বোরন গোষ্ঠীর যৌগ সংশ্লেষণ ও 
ব্যবহারের জন্ম ১৯৭৬ সালে রসায়ন 
বিদ্যায় নোবেল পদরস্কার পান। 
Libby | Willard ঘা 


বিশ্বাবদ্যালয়ে রসায়নে ডক্টরেট পান 
১৯৩২ সালে । তেজাঁ্রুয় কার্বন পর- 
মাণদ্র পারমাপ দ্বারা প্রাচীন জৈব 
পদার্থের বয়স নির্ধারণ করার পদ্ধাত 
আবিচ্কার. করার জন্য ১৯৬১. সালে 
রসায়নে নোবেল পুরস্কার পান। 
লাবক Liebig, Justus yon 
( ১৮০৩-১৮৭৩) 
জার্মান রসায়ন. বিজ্ঞানী । 
ডার্মস্টাটে জন্ম । পিতার বীক্ষণা- 
গারেই রাসায়নিক যৌগ ও যন্ত্রপাতির 
সঙ্গে পরিচয় । প্রথমে ওষধের দোকানে 
কম্পাউন্ডারী শাখবার জন্য ভাত হন, 
কিন্তু শীঘ্রই উহা ছাড়িয়া সম্পূ্ণ‘ভাবে 
রসায়ন শিক্ষায় আত্মনিয়োগ করেন। 
বন, এলাঙগেন ও প্যারিসে শিক্ষা 


বৈজ্ঞানিক অভিধান 


করেন। ১৮২৫ সালে গ্রেসেনে বিশ্ব- 
বিদ্যালয়ে রসায়নের অধ্যাপক হন। 
১৮৫২ সালে মিউনিক বিশ্ববিদ্যালয়ে 
অনুরূপ পদে যান । রাসায়নিক শিক্ষায় 
‘তিনি একজন পথিকৃৎ, তাঁহার উদ্ভাবিত 
'শিক্ষান্রম আজও রাসায়নিক শিক্ষকরা 
অনুসরণ করার চেষ্টা করেন । বিশ্লেষণ 
প্রণালীর অনেক নূতন পদ্ধাতর তান 
উদ্ভাবন করেন। বাক্ষণাগারে পাতন 
যন্বে যে হিমকর যন্াংশে বাছ্প 
তরলাীকৃত হয়, তাহা তিনিই উদ্ভাবন 
করেন বলিয়া উহাকে লাবকের শতক 
( Liebig’s condenser) বলে। 
বায়ুর কার্ব'ন ডাই অক্সাইড ও 
নাইট্টরোজেন হইতে উদ্ভিদেরা কিভাবে 
পুষ্টি সংগ্রহ করে, তাহা তিনিই প্রথম 
ব্যাখ্যা করেন। 
ধলবিডো libido 
ামনাজনা (মনোবিদ্যা ) 

সহজাত যৌন প্রবৃত্তি যাহাতে 
জননোন্দ্িয়ের তৃপ্তি মানসক আবেগের 
কেন্দ্র হয় ॥ ইহার অবদমন ( Repres- 
$90.) হইতে নানা মানসিক বিকৃতির 
উদ্ভব হয়: বলিয়া ফ্রয়েডের ধারণা 
ছিল। 
[িলভার 115৮. যকৃৎ (বাঃ ও হিঃ) 
(শারীর বৃত্ত) 

উদর-গ্হৰরের উপাঁরভাগে ডান 
দিকে স্থিত দেহের সর্বাপেক্ষা বড় 
গ্রন্থ দেহের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ 
অঙ্গসমহের অন্যতম |. দেহে ইহার 
ক্রিয়া বহুধা (১) পিত্তরস ক্ষরণ (২) 
গ্লকোজিন ( ৪ly০০৪en ) নামক 
বস্তুটিকে সঞ্চয় করিয়া রাখা এবং প্রয়ো- 


কামশন্তি 


বৈজ্ঞানিক অভিধান 


দু STOMACH 


BALL 
BLADDER 


| 


জনমত রন্তে দ্রাক্ষা শর্ক'রা ( ৪!uc০s5e ) 
রূপে মিশাইয়া দেওয়া ॥ (৩) রন্ত তক 
প্রোটিন ফিব্রিনোজেন ( fibrinogen ) 
প্রন্ততকরা (৪) প্রোথুদ্বিন 
(prothrombin ) প্রস্তুত করা। 
(6) সরল যৌগ সমূহ হইতে আযামিনো 
আযাসিড সংশ্লেষণ (৬ ) নাইন্রোজেনের 
বজ বিষাক্ত আ্যামোনিয়া যৌগগ;লিকে 
কম: বিষান্ত ইউরিয়ায় পাঁরবর্তন। 
(৭). জণাবন্থায়, রপ্ডের লোহিত 
কাঁণকার সৃষ্টি করা এবং পরিণত বয়সে 
এঁ কণিকা জীর্ণ ও পাঁরত্যন্ত হইলে 
তাহাকে নষ্ট করা (৮) ভিটামিন 731, 
লৌহ ও তামা সঞ্চয় করা (৯) ভিটামন 
A ও Dর ভাণ্ডার রক্ষা ইত্যাদি ৷ ইহা 
কার্বহাইড্রেট ও বিশেষ ভাবে স্নেহ 
পদার্থের বিপাক কেন্দ্র ( Centre for 
Metabolism ), ইহার কোন একাঁট 
কাজ ঠিকমত না হইলেই নানা প্রকার 
রোগের উৎপত্তি হয় । 
লিভার 7971 ( পদার্থ-বিদ্যা ) 

একাঁট অনমনীয় দণ্ডের এক বিন্দুকে 
কোন স্থানে আটকাইয়া এক দিকে 
কোন ভারী বস্তু রাখিয়া অন্যপ্রান্তে 


দেহে লিভারের সংস্থান 


৪৭১ 


বলপ্রয়োগ কারয়া তোলার যন্ল। যে, 
বিন্দুতে যন্ত্রটি আটকানো হয় তাহাকে 
আলম্ব ( Fulcrum ) বলে | লিভার 
মানুষের উদ্ভাবিত সরলতম যন্ধদের 
একটি। শাবল একটি. লিভার। 
লিভার দুই প্রকারের, এক. প্রকারে 
আলদ্ব দণ্ডটির প্রান্তে থাকে, অপরাটতে 
উহা দণ্ডের মধ্যে কোন বিন্দুতে থাকে। 
তবে আলম্ব হইতে উত্তোলিত: বস্তুর 
অবস্থিত ও যে বন্দে উত্তোলন- 
কারী বল প্রযুক্ত হয় তাহার দুরত্ব 
সব সময়েই অসমান এবং এই অসমান 
দুরত্বের উপরই লিভারের কার্যকারিতা 
নির্ভর করে। 
িমূফ 19510. লাসকা (বাঃ ও হিঃ) 
(শারীর-বৃত্ত) 

যেসকল সেল যোগে, প্রাণীদেহ 
গঠিত হয় তাহাদের পরস্পরের অন্তর্গত 
ফাঁক যে বণ'হীন তরল বস্তু পুরণ 
করিয়া রাখে । ইহারা কৈশিক নালার 
সাহায্যে দেহের সর্বত্র বিরাজমান কিন্তু 
নাভে নাই । কলাদের পষ্টকর বস্তু 
পোছাইয়া দেওয়া এবং বর্জ/যবস্তুদের 
সরাইয়া লওয়া ইহাদের কাজ। 
ব্যাক্‌টিরিয়া প্রভাত যাহারা রন্তবাহ 
কৈশিক নালীর মধ্য দিয়া যাইতে পারে 
না, তাহারাও লাঁসকা দ্বারা অপসৃত 
হয়৷ দেহে যে. সব লসিকা গ্রান্ছ 


(Lymphatic gland ) : আছে, 
সেখানে এগ বিনষ্ট হয়। 
লিস্টার Lister, Sir Joseph 
( ১৮২৭-১৯১২ ) 

ইংরাজ শল্য-চিকিৎসক । অস্ভো- 


গচারে নিবাঁজ. পদ্ধাতর উদ্ভাবক । 


৪4২ 


তাঁহার আগে অস্ব্রোপচারের পর প্রায় 
অর্ধেক রোগা মরিয়া যাইত। তাঁহার 
নির্ধারিত ব্যবস্থা চাকংসগণ মানিয়া 
চলিলে মারাত্মক সংখ্যা অর্ধেক কমিয়া 
'যায়। তিনি কার্বালক আ্যাসিডকে 
বীজবারকরুপে ব্যবহার করেন ও 
পরিভ্কার পরিচ্ছন্নতার উপর জোর 
দেন। 
লীফ 768£ পত্ৰ (বাংলা ও হিন্দী) 
( উাদ্ভদ-বিদ্যা ) 
উচ্চব্গের উদ্ভিদের চ্যাপটা 
প্রত্যঙ্গ। ক্লোরোফিল পূণ বলিয়া 
পন্রের রং সবুজ এবং ক্লোরোফিলের 
সাহায্যেই সালোকসংশ্লেষের 
( Photosynthesis ) মাধ্যমে 
উদ্ভিদেরা বায়; হইতে খাদ্য সংগ্রহ 
করে। পন্লের উপর ও নাঁচপ্‌ষ্ঠ এক 
এক প্রকার কিউটিক্‌ল ( cuticle ) 
দ্বারা আবৃত থাকে, যাহাতে পত্রের 
জল অযথা বাষ্পীভূত হইতে না পারে । 
নীচের পৃষ্ঠে এই আবরণের মধ্যে 
'অসংখ্য ছিদ্র আছে যাহার মধ্য দিয়া 
বায়; প্রবেশ করিতে পারে ।: পত্রের 
বৃন্ত (Petiole) কাণ্ডের সঙ্গে 
সংশ্লিষ্ট । পত্রগুলি কোন . কোন 
উদ্ভিদের একক হয়, কোন কোন 
উাদ্ভদের একাধিক একসঙ্গে গজায়, 
তাহাকে বহ.ফলক পন্ন ( Compound 
1৩6) বলে । পত্রের মধ্যে পন্রবৃন্তাঁট 
প্রসারিত হইয়া পত্রের ডগা পর্যন্ত যায়। 
: এ অংশকে মধ্য শিরা (Mid 71৮) 
বলে। উহা হইতে দুই দিকে শাখা- 


: প্রশাখা বাহর হয়, তাহাকে শিরা = 


(৬619) বলে। এঁ শিরাগদীলর 


বৈজ্ঞানিক অভিধান 


বিন্যাসকে শিরাবিন্যাস (৬০০00) 
বলে। উহা সমান্তরাল বা জালিকার 
(reticulate ) মত হয়। পৰ্ৰগুল 
প্রায়ই কাণ্ডের বা শাখার গায়ে 
পে'চানো ভাবে গজায় । 
লাঁচ 199 জোঁক (বাংলা ও হিন্দী) 
(প্রাণবদ্যা ) 
কে'চোর ন্যায় একপ্রকার কাঁট। 
উভচর । বেশীর ভাগই পরজীবাীঁ। 
প্রাণীদের দেহে লাগিয়া তাহাদের রন্তু 
শোষণ করিয়া পুষ্টি সংগ্রহ করে। 
সামান্য লবণ যোগেই উহারা বিনষ্ট হয়। 
ইহারা উভািঙ্গ । পর্বে বৈদ্যরা জোঁক 
লাগাইয়া রোগীর দুষিত রন্ত বাহির 
করিয়া রোগের চিকিৎসা করিতেন বাঁলয়া 
পাশ্চাত্তে মধ্যযুগে  চিকিংসকদেরও 
লীচ বলা হইত। 
লীডেন জার leyden jar ( পদার্থ 
বিদ্যা.) 
আদিকালে স্থির বিদদ্যুৎ সংক্রান্ত 
বাঁক্ষণে ব্যবহৃত কনডেন:সার ৷ প্রধান 
অঙ্গ ভিতরে :ও বাহিরে টিনের পাত 


BRASS KNOB 
BRASS 
ROD 


GLASS JAR 


INTER 
TIN 


LINING 
EXT 


TIN 
LINING 
CHAIN CONNECTION 


লাডেন জরের মুল অংশগঠল 


বৈজ্ঞানিক অভিধান 


ঢাকা কাঁচের পাত্র । ভিতরের পাতটি 
একাট দণ্ডের সহিত: য্যন্ত। দণ্ডাটর 
মাথায় একট গোলাকার পিণ্ড ৷ দণ্ডাটি 
একটি অন্তারত ( Insulated ) ছিপির 
মধ্য দিয়া বাঁহরে বিস্তৃত।: কোন 
আহত বস্তু দ্বারা স্পর্শ করিয়া ইহাকে 
আঁহত করা যায়। তাহার পর ইহা 
হইতে অল্প অল্প করিয়া স্থির বিদ্যাং 
আধান সংগ্রহ করা যায় । যন্ত্রাট একাট 
আধানের ভাণ্ডারের মত কাজ করে। 
লেক 191 হুদ কী ( ভূগোল.) 
স্থলবেণ্টিত জলরাশি ৷ বেশীর ভাগ 
হুদই আয়তনে. একশত : বর্গমাইলের 
নীচে ও অগভীর এবং মিষ্ট জলের। 
কিন্তু লোনা জলের বড় বড় হুদও 
আছে। কাস্‌পিয়ান সমুদ্র সর্বাপেক্ষা 
বৃহৎ হুদ, আয়তনে ১,৬৯,০০০ বর্গ 
মাইল । মিষ্ট জলের সবচেয়ে বড় হৃদ 
উত্তর আমেরিকার লেক স্মাপারয়র 
৩১,১৮০ বর্গ মাইল । ভূবিদ্যার হিসাবে 
ইহাদের পৃথিবী পৃ্ঠের ক্ষণস্থায়ী বস্তু 
বলা চলে, কেননা কালক্রমে পলি জমিয়া 
গভীরতা হাস পাইয়া ইহাদের অষ্তিত্ব 
লোপ পাইতে পারে । 
লংয়ফ 1500, A (১৯০২- ) 
রুশদেশীয় কিন্তু ফরাসী. দেশে 
নিবাস। চিকিৎসা বিদ্যায় স্নাতক.ও 
পাস্তুর ইনস্টিটিউটে গবেষণা । : জীব 
কোষের প্রক্রিয়ায় এনজাইমের সঠিক 
ভূমিকা সম্বন্ধে গবেষণার জন্য ৯৯৬৫ 
সালে রসায়ন বিদ্যায় নোবেল পন্রস্কার 
লাভ করেন জ্যাক মনো ( Jacque 
Mon০d) ও ফ্রাঁসোয়া জেকবের 
(Francous Jacob) সঙ্গে যন্তভাবে । 


৪৭৩ 
Leclanche’ cell 
(পদাৰ্থ-বিদ্যা ) 
তাঁড়ৎ শান্ত উৎপাদক সেল বিশেষ । 
ইহাতে একটি কার্বন-যাণ্টি একটি সাচ্ছিদ্ 
পাত্রে ম্যাঙ্গানীজ ডাইঅক্‌সাইড দ্বারা 
বেষ্টিত হইয়া থাকে । সাচ্ছিদ্র পান্নটি 
আমোনিয়াম ক্লোরাইডের সংপৃন্ত দ্রবের 
মধ্যে ডোবানো থাকে ৷ যে কাচের পাত্রে 
দ্রবাট থাকে তাহার মধ্যে একটি দপ্ভার 
যাণ্ট বা পাত থাকে । কার্বন-যাম্টাট 
গাঁজটিভ মেরু ও দ্যাট নেগোঁটিভ 
মেরুর কাজ করে।  দুইটিকে বাহিরে 
তার দিয়া যুক্ত করিলে বিদ্যুৎ প্রবাহ 
চলিতে থাকে । এই ধরণের সেলে প্রায় 
দেড় ভোল:ট তীড়চ্চালক বল উৎপন্ন 
হয়। 
লেগ 19৪ পদ (বাঙ্গলা ও হিন্দী) 
(শারারদ্থান ) 
যে অঙ্গের সাহায্যে উচ্চশ্রেণীর 
প্রাণীরা চলাফেরা করে। ইহা দেহকে 
ধারণ করার জন্যও ব্যবহ্থত হয়। 
মানুষের দুইটি পা থাকে কিন্তু 
আঁধকাংশ অন্যান্য জন্তুর চারটি পা 
আছে। জন্তু ছাড়া অন্য প্রাণীদের 
মধ্যে বড়পদ, অন্টপদ ইত্যাদিরও অভাব 
নাই। মানুষের পদের উপরিভাগ একটি 
অস্থি দ্বারা গঠিত, তাহাকে উর্বাস্থ 
(femur ) বলে। ইহা উপরের দিকে 
শ্রোণী চক্রের অস্থির সহিত সন্ধিত অপর 
দিকে জানুসণ্ধির সাঁহত যুন্ত । এই 
সান্ধাটকে রক্ষা করার জন্য একখণ্ড 
চ্যাপ্টা অস্থিফলককে মালাই চাকি 
(knee cap ) বলে | জান;র নীচের 


লেক্লানস সেল 


অংশ দুইটি অস্থি দ্বারা গঠিত জজ্ঘাস্থি 


8৭৪ 


(tibia) আর অন[জঙ্ঘাস্থি (fibula) । 
এই দুইটি অস্থি নীচের দিকে গলফ 
সন্ধির ( Ankle Joint ) সহিত যুস্ত। 
সবগদাঁল আঁ্ছিসন্ধি সন্ধিবন্ধনী (118৪ 
ment ) ও কণ্ডরা (76702) দ্বারা 
আবৃত । জাঁটল মাংসপেশী সমূহ 
দ্বারা পদসপ্তালন নিয়ান্্ুত হয় । 
লোগিউম 19880 শ্ব (বাংলা ও 
হিন্দী) (উদ্ভিদ-বিদ্যা ) 

যে উদ্ভিদের গভ্পন্র হইতে এমন 
শুট বাহির হয় যাহাকে মধ্য দিয়া 
দুইটি অভিন্নরকমের পাতায় ভাগ করা 
যায়। শিম, কড়াইশ:ট প্রভৃতি ইহাদের 
উদাহরণ ! 
লেটেন্ট হট latent heat লীনতাপ 
যৃদ্মভরসমা (পদার্থ-বিদ্যা ) 

কোন পদার্থ কঠিন হইতে 
তরল অবস্থায় বা তবল অবস্থা হইতে 
গ্যাসীয় অবস্থায় পরিবার্তত হইবার 
সময় এমন তাপ শোষণ করে যাহার 
অবাস্থিতি উষ্ণতার পরিবর্তনে ধরা পড়ে 
না। ইহ্যকেই লীনতাপ বলে। 
যেমন ১ গ্রাম বরফ ০০ (সে.) এ 
থাকিয়াই ১ গ্রাম জলে পরিণত হইতে 
৮০ ক্যালার তাপ শোষণ করে। এই 
জন্য বরফের লীন তাপ ৮০ ক্যালার 
বলাহয়। অনুরূপভাবে ১০০* সে-এ 
জলকে বাজ্পে পাঁরণত কাঁরতে গ্রাম 
পিছু ৫৮০ ক্যালরি তাপ লাগে অতএব 
জলের বাম্পীভবনের লীন তাপ ৫৮০ 
ক্যালার। 
লেড 168 সীসা (বাংলা ও হিন্দী) 
(রসায়নশীবদ্যা ) 

ধাতব মৌল। চিহ্ন ৮৮, পরমাণু 


বৈজ্ঞানিক অভিধান 


অঙ্ক ৮২, পরমাণু ভার ২০৭২১, 
গলনাঙ্ক ৩২৭৮ সে, স্ফুটনাঙ্ক 
১৭৫৫” সে. আপেক্ষিক গুরুত্ব ১১:৩৪ 
নরম ও. নমনীয় ধাতু, দেখিতে 
ছাইরঙের ৷ পাঁথবার সবর পাওয়া 
যায় এবং প্রাচীন কাল হইতে মানুষের 
জানা । ইহাকে পিটাইয়া চাদর করা 
যায় এবং টানিয়া নলও করা যায়। 
ইহার নানা যৌগ মানুষের নিত্য 
ব্যবহার্য। ইহা নানা সংকর ধাতু 
গঠনেও ব্যবহৃত হয়। সাঁসা ও 
অকাঁসজেনের এক যৌগ মেটে “দর 
নামে. পরিচিত। সালফিউরিক 
আযাসিড প্রস্তুত শিল্পের এক প্রায়োগিক 
পদ্ধতিতে সাসার পাত্রের তৈয়ারী 
প্রকোষ্ঠ ব্যবহৃত হয়। যাহারা সীসার 
যৌগ লইয়া বেশী নাড়াচাড়া করেন, 
যেমন সাঁসা ঘটিত রঙকে ব্যবহার 
করেন বা সাঁসা মিশ্রিত ধাতু পাত্রে 
খান তাদের সাঁসার বিষে (158৫ 
poisoning) আক্রান্ত হইবার 
সম্ভাবনা আছে। এই বিষ দেহে 
বহুদিন ধারিয়া অল্পে অল্পে সাঁণ্টত 
হইতে থাকে । বিবর্ণতা, পেশীর কম্পন, 
দাঁতের মাড়িতে ঘা, মাপ্ভত্কীবকার 
প্রভৃতি ইহার লক্ষমণ। অনেক সময় 
এই রোগ মারাত্বক হয়। বিদ্যুতের 
গ্রাহী সেলের (Secondary cell 
or accumulator) ইহার যৌগ 
অপরিহার্য অংশ ॥ ইহার বহু যৌগ 
রঞ্জক হিসাবে ব্যবহৃত ৷ 
লেডার বার্গ, Lederberg, J. 
(১৯২৪) 


বৈজ্ঞানিক অভিধান 


বিজ্ঞানী । নিউ ইয়কে'র কোলাম্বিয়া 
বি“ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ৷ 
পরে ইয়েল বিশ্বাবদ্যালয়ে ডাঃ টাটুমের 
সহযোগিতায় ব্যাকটিরিয়া ও ভাইরাস- 
দের প্রজনন-প্রণালী সংক্রান্ত যুগান্ত 
কারী আবিঃকারের জন্য ১৯৫৮ সালে 
যুন্তভাবে নোবেল পুরস্কার পান । 
লেন্‌স 1695 ( পদার্থবিদ্যা ) 

অন্তত একটি বৃত্তাকার প্জ্ঠ 
বিশিষ্ট স্বচ্ছ বস্তুর (সাধারণতঃ কাঁচ ) 
গরকলা। ইহার দুই পৃ্ঠই উত্তল 
(০০%০%) বা অবতল 
(concave ), একদিক উত্তল আর 
একদিক অবতল, বা একদিক উত্তল বা 
অৱতল, অপর গৃজ্ঠ সমতল হইতে 


পারে। হইহাদিগকে - কেন্দুতলের 
সমান্তরালভাবে খণ্ডে খণ্ডে ভাগ 
কাঁরলে - প্রত্যেকটিকে - এক-একাঁট 


'প্রজমের অংশ বলিয়া ধরা যাইতে 
পারে। এইজন্য ইহার উপর আপতিত 
রশ্মি অন্যদিকে নিত্কান্ত হইবার সময় 
হয় আঁভসারী ( convergent ) নয় 
অপসারী (divergent ) রশ্মিতে 
পারণত হয় ॥ বহুদুরাগত সমান্তরাল 


a b ০ 4 € 


লেন্সের বাভিন্ন আকার 
রাম ইহার উপর আপতিত হইলে যদি 
অভিসারা হয় তাহা হইতে পৃষ্ঠ বৃত্তের 


8৭৫ 


ব্যাসার্ধের অর্ধেক দরে একত্রিত হইয়া 
বিন্দু প্রাতাঁবম্বের সৃষ্টি করে আর 
অপসারী হইলে রশ্মিগুলে প্রসারিত 
করিলে যে দিক হইতে আসিতেছে সেই 
দিকে এ দঢরত্বে এক বিন্দ; হইতে অপ- 
সারিত হইতেছে বলিয়া মনে হয়। এ 
বিন্দুদ্বয়কে ফোকাস বলে। উত্তল 
লেন্‌সের মধ্য দিয়া আলোক রশ্মি প্রায় 
সদাবিদ্ব (2581 1798৩) গঠন করে। 
আর অবতল লেন্‌সের মধ্য দিয়া সর্বদা 
অসদ বিদ্ব ( virtual image ) গঠন 
করে । মানুষের চোখের মধ্যে একাঁট 
নৈসর্গিক লেনংস থাকে, তাহার দ্বারা 
বাহরাগত আলোক রশ্মি আক্ষিপটের 
(retina) উপর সদবিদ্ব গঠিত কাঁরলে 
আমরা কচ্তুট দেখিতে পাই। এ 
লেন্‌সের ক্রিয়া যথারীতি না হইলে 
বাহিরে লেন্স দিয়া তাহার অভাব 
পুরণ করার. চেষ্টা করা হয়। 
উহাকেই আমরা চশমা: বলি। 
এই  নৈসার্গক লেন্স বার্ধক্যে বা 
অন্য কোন কারণে অনচ্ছ ( ০paque ) 
হইয়া পড়লে চোখে ছানি পাঁড়য়াছে 
বলা হয়; তখন অস্ত্রোপচার দ্বারা এ 
অনচ্ছ লেনসকে. চিকংসকরা 
বাহির কারয়া দেন, তখন 
দেখিবার কাজ বাহিরের লেন'স 
দিয়াই সারিতে হয় । 
লেপ্রাপ 1৮৮০5) কুষ্ঠ লীন্ত 
চিট (চাঁকৎসা-ীবদ্যা) 
সংকামক রোগ 1বশেষ । এক- 
প্রকার জীবাণুর আরুমণ ইহার কারণ । 
প্রথম অবস্থায় কান, মুখ, হাত 


৪৭৬ 


পায়ে লাল চাকা চাকা দাগ হয়। পরে 
সে জায়গাগুুলি ফুলিয়া ওঠে, এ স্থানের 
নার্ভকে অসাড় করিয়া দেয় ও বাহিরের 
ক্ষতের আকারে দেখা দেয়, হাত 
পায়ের আঙুল অনেক: সময়: খসিয়া 
পড়ে, নাক: বসিয়া যায় ইত্যাদি । 
পুর্বে এই ভয়াবহ রোগের কোন 
চিকিৎসা ছিল না । রোগীদের অন্য 
লোকের সংস্পর্শ প্রতিরোধ ব্যবস্থাই 
বড় ছিল। সম্প্রাত কয়েকাট ফলপ্রসূ 
ওষধ আঁবজ্কৃত হইয়াছে এবং তাহার 
চেয়েও বড় কথা এই যে সম্প্রাত জানা 
গিয়াছে যে সকল, প্রকার কুষ্ঠ রোগই 
সংক্রামক নয়! সংক্রামক রোগবীজকে 
পৃথকভাবে সনান্ত করা সম্ভব হইয়াছে। 
লেপার্ড ]e০pএrd চিতাবাঘ লীনা 
(প্রাণিবিদ্যা ) 
. *বাপদ জন্তু বিশেষ। গায়ের 
চামড়ার উপর কালো কালো গোল- 
গোল ছাপ ইহাদের বৈশিষ্ট্য । ভারতে 
ইহাদের যে প্রজাতি পাওয়া যায় তাহারা 
৬৷৭ ফুট পর্যন্ত দঈর্ঘ হয়৷ ইহারা গাছে 
চড়তে পারে ও অত্যন্ত দ্রুতগামী । 
লেরা Leblanc, Nicholas 
(১৭৫২-১৮০৬ ) 
ফরাসী রসায়নাবদ । লোনা জল 
হইতে সোডা তৈয়ারী কারবার এক 
শিল্পপদ্ধাত উদ্ভাবনার জন্য বিখ্যাত। 
তবে এই পদ্ধতি এককালে খুব প্রচলিত 
হইলেও বর্তমানে: সেকেলে ও প্রায় 
পারত্যন্ত। 
লেবেনহক Leeuwenhoek, Anton 
Van (3১৬৩২-১৭২৩ ) 

ওলন্দাজ জীববিদ। কোন 


বৈজ্ঞানিক অভিধান 


বিদ্যালয়ে কোন শিক্ষালাভ করেন 
নাই। প্রথম জীবনে কাপড়ের 
ব্যবসায়; শিক্ষার জন্য শিক্ষানবিশ 
হইয়াছিলেন কিন্তু নৈসর্গিক ব্যাপারে 
কৌতূহলের জন্য উহা তিনি ছাড়িয়া 
দেন।. গ্থানীয় লোকে তাঁহার এই 
কৌতূহলকে উৎসাহিত করার জন্য 
তাঁহাকে এমন একটি পদ দেন যাহার 
কর্তব্য পালন করিতে বেশী সময় 
লাগিত না, অবসর সময়ে তিনি 
নিজের কৌতুহল চরিতার্থ 
কাঁরতেন। তিন লাতিন জানিতেন 
না কাজেই সেকালের বিজ্ঞান সম্বন্ধীয় 
কোন পণ্ন্তকপাঠ করার উপায় ছিল 
না। তিনি নিজ হস্তে সুন্দর ও কার্য- 
করা লেন:স প্রস্তুত করিতে পারিতেন, 
কিন্তু সেগুলি শুধু নিজেই ব্যবহার 
করিতেন। কাহাকেও বিরলীও করিতেন 
না, কি করিয়া তৈয়ারী করিতে 
হয়. তাহা .কাহাকেও শিখাইতেন 
না। এ লেনসের সাহায্যে এবং 
সঠিক পর্যবেক্ষণ করিবার সহজাত 
ক্ষমতায় তিনি বিস্ময়কর আবিষ্কার 
কারয়াছিলেন। তিনি লন্ডনের রয়্যাল 
সোসাইটিতে ১১২ খানি পত্রিকা ও 
প্যারিসের বিজ্ঞান. আকাডেমিতে ২৬ 
খানি পত্রিকা পাঠান। তাহাদের 
কিরূপ মূল্য ইহা হইতেই বোঝা যাইবে 
যে উভয় সংসদই তাঁহাকে নিজেদের 
সদসা পদ দিয়া সম্মানিত করেন। 
তাঁহার কতকগুলি বিস্ময়কর কৃতির 
নিদর্শন-_-১৬৭৪সালেন্তন্যপায়ী, উভচর 
ও মৎস্যদের রন্তে লোহিত কণিকার 
সঠিক বর্ণনা ও ১৬৭৭ সালে অনেক 


বৈজ্ঞানিক আভধান ৪8৭৭ 


স্তন্যপায়ী জীবেদের শুক্রাণুর বর্ণনা 
দেন এবং ১৬৭৯ সালে ঈস্টদের প্রকৃতি 
ও জীবনোতহাস ব্যাখ্যা করেন। 
স্বতঃজননবাদ তখন : প্রচালত ছিল, 
তিনি কিন্তু সর্বদা তীব্রস্বরে তাহাকে 
অস্বীকার করিয়া গ্িয়াছেন। শস্যের 
পোকা (Weevil), এ'্টাল (Flea ), 
মৌমাছি ও পিপীলিকাদের জাবনোত- 
হাস খত ভাবে বণনা করেন। 
তাঁহার আবিষ্কারের সামান্য কয়েকটি 
উদাহরণ দেওয়া হইল । কোন প্রকার 
বিধিসম্মত বিজ্ঞানচচা্য়ি বণ্চিত প্রায় 
মূখ লোকের এই সহজাত বিজ্ঞান 
প্রতিভা সত্যই অবিস্মরণীয় । 
লেমর 1০ (প্রাণ-বিদ্যা ) 

আফ্রিকার মদগস্কর দ্বীপে দষ্ট এক 
প্রকার বানর । আকারে ছোট ই'দুর 
হইতে বড় কুকুরের মত আকারের হয়। 
কতকগুলি প্রজাতি গাছে থাকে কিন্তু 
কয়েকটি জমিতেও  থাকে। বেশীর 
ভাগই খাঁটি চতুষ্পদ কিন্তু দুএকটি 
আছে যাহারা পায়ে না চলিয়া বৃক্ষ 
হইতে বৃক্ষান্তরে লাফ দিয়া বেড়ায়। 
আঁভিব্যান্তর পর্যায়ে বানরের নীচে 
ইহাদের স্থান দেওয়া হয় 
লেয়ারং !2yering দাবা কলম, 
ত্রান নল ( উদ্ভিদ-বিদ্যা ) 

যে প্রণালী দ্বারা গাছের কোন গাঁট 
বা পর্রসাম্থিকে মাটির সংস্পর্শে আনিলে 
নূতন শিকড় গজাইয়া নূতন বৃক্ষের 
প্রজনন সম্ভব হয়। একটি নমনীয় 
ডালকে মাটিতে ঠেকাইয়া মাটি চাপা 
দেওয়া ইহার সরলতম প্রণালী । 


লেপার 189৩৮ (পদার্থবিদ্যা) 

এক প্রকার আত শক্তিশালী 
আলোকরশ্ম গুচ্ছ । ছুনীর কেলাস 
সাহায্যে আলোকরশ্মিকে এমন ভাবে 
সংহত করা হয় যাহাতে আলোক 
উৎস নিঃসৃত শক্তি চতুর্দিকে ছড়াইয়া 
পড়িতে পারে না । শুধু তাই নয়, দশা 
(phase ) সঙ্গাতর অভাবের জন্য যে 
শাল্তক্ষয় তাহাও ইহাতে নিবারিত হওয়ার 
জন্য ইহা অত্যন্ত শান্তশালী এবং 
বহুদরেও ইহার শান্ত হাস হয় না। 
চন্দ্রের উপর লেসার রশ্মিপাত করা 
সম্ভব হইয়াছে । মানুষের নানা 
ব্যবহারেও ইহা লাগিতেছে, বিশেষ 
কারয়া শল্য-চাকৎসায় ইহার ব্যবহার 
অত্যন্ত ফলপ্রস হইতেছে । Light 
Amplification by Stimulated 
Emission of Radiation এই 
ইংরাজী বাক্যাংশের প্রথম অক্ষর সমূহ 
লইয়া শব্দটি গঠিত। 


লোকাস্ট 19০75 পঙ্গপাল নিন ভী 
(প্রাণ-বিদ্যা ) 


ফড়িং জাতীয় পতঙ্গ বিশেষ । 
ইহারা এক সঙ্গে ঝাঁকে ঝাঁকে বিচরণ 
করে এবং শন্যক্ষেত্রে পড়িয়া এক সঙ্গে 
বহু শস্য খাইয়া ফেলে বলিয়া পঙ্গপাল 
কাঁষ জগতের অন্যতম 'বিভাঁষিকা ৷ 
ইহাদের ডিম্ব ধ্বংস করিয়া কৃষিকে 
মহামারী হইতে রক্ষা করার 
জন্য বহ: দেশে 'বৈজ্ঞানিক গবেষণা 
চলিতেছে: : এবং তাহাকে উৎসাহ 
দিবার জন্য আন্তজর্খাতক সংস্থা 
আছে। 


৪৭৮ 


লোকোমোটর ত্যাটাক্‌পিয়া locomotor 
ataxia লাজ-নিষ্সম (চিকিৎসা-বিদ্য) 

নাভ তন্দের বিকৃতিবিশেষ ।- ইহাতে 
হাত-পায়ের পেশীর সুষ্ঠুভাবে নিয়ন্ণ 
করা. অসম্ভব হয়। ইহার কারণ 
সষম্নাকাণ্ডের (spinal cord ) 
নিম্নাংশের প্রদাহ, সাধারণতঃ. উপদংশ 
রোগ হইতেই ইহার উৎপত্তি । চোখের 
মণি বিস্তৃত হওয়া, দাঁড়াইতে অসুবিধা, 
নড়বড়ে চলন, চোখে আলো পাঁড়লে 
সাড়ার অভাব প্রভাতি ইহার লক্ষণ ! 
লোড 19৫০ (ভূ-বদ্যা ) 

পাতের মত খাঁনজ পদা্ের ভ্ভর। 
প্রস্তর গাত্রে ইহারা শিরার মত শাখা 
প্রশাখায় বিস্তৃত থাকে। ফাটলের 
মধ্য দিয়া আগ্নেয় শিলার নির্গ‘মনে 
এইগ;লি সৃষ্ট হইয়াছে । সোনা, রূপা, 
পারদের মূল্যবান যোগ এইভাবে 
পাওয়া যায়। 
লোয়েফলার, Loffler, Friedrich 
August Johannes (১৫২-১৯১৫) 

জামনি ব্যাকৃটিরিয়াবদ। তিনি 
ফ্লেব্‌সের সহযোগিতায় ডিপ্‌থিরিয়ার 
ব্যািলাস আবিচ্কার করেন, এই জন্য 
উহা “ফ্রেবস-লোয়েফুলার” নামে 
আখ্যাত। এই আবিষ্কার ডিপাঁথরিয়ার 
টিকা আবিককারের প্রথম সোপান । 
'পশদুদের “ক্ষুর ও মুখ” রোগের ভাইরাস 
যে স:ক্ষ্মতম ছাঁকনির মধ্য দিয়া গালয়া 
যায় ইহাও তাঁহার আবার । 
লোয়েস 10693 (ভূগোল) 

হলদে ও অন্য হাল্‌কা রঙের অতি 
মিহি ধুলার মত পলি। এইগ্ুলি 
হাওয়ায় উড়িয়া এক স্থান হইতে অন্য 


বৈজ্ঞানিক অভিধান 


স্থানে বিস্তৃত হয় । সাধারণতঃ জলহান 
স্থানে ইহার সূত্রপাত। চাঁনে কোথাও 
কোথাও এই প্রকার পলি প্রায় হাজার 
ফুট পর্যন্ত গভীর হইতে দেখা যায় । 
লোরেনংস Lorentz, Hendrik 
Anton ( ৮৫৩-১৯২৮ ) 

ওলন্দাজ পদার্থ-বিজ্্ঞানী। আন 
হাইমে জন্ম, লীডেনে শিক্ষা । ১৮৭৬ 
সালে এখানেই তত্বীয় পদার্থ বিদ্যার 
অধ্যাপক হন। তাঁড়িৎ, চুম্বক ও 
আলোকতত্বে তাঁহার প্রচুর গবেষণা ৷ 
চৌম্বক. ক্ষেত্রে বর্ণালী রেখাগ্রলির কি 
পরিবর্তন হয় তাহা ব্যাখ্যা করিয়া 
খ্যাত হন। তরল পদার্থের প্রাতসরণ 
ক্ষমতা সম্বন্ধে একটি সূত্র প্রণয়নে তিনি 
অংশগ্রহণ করেন। তিনি ইহাও কল্পনা 
করেন যে কোন তড়িতাহিত কথাকে 
পিষ্ট করিয়া যাঁদ কম আয়তনে আনা 
যায়, তাহা হইলে উহার ভর বাড়বে । 
এই হাসের পরিমাণ নির্ণয় করার জন্য 
যে সমীকরণ. তিনি ব্যাখ্যা করেন 
তাহার. ভিত্তিতে আইনস্টাইনের 
আপোক্ষিকতাবাদের বিশেষ সিদ্ধান্তের 
গণনাগুলি করা হয়। , এই ভর হাস 
পরে পরীক্ষামূলক ভাবে নির্ধারত হয় 
এবং দেখা যায় লোরেনস সমীকরণ 
সঠিক। ইনি ১৯০২ সালে জামানের 
সাঁহত যুগ্ম ভাবে নোবেল প:রস্কার 
পান। 


শ 
শক 9000. আঁভঘাত আলীম 


( চিকিৎসা-বিদ্যা ) 
রজ্ড সপ্চালনে যে অবস্থার রক্তের 


বৈজ্ঞানক অভিধান 


পরিমাণ যথেষ্ট নয়। হঠাৎ কোন 
আঘাত লাগিলে রক্তবাহ-(73199৫- 
vessels ) গুলির প্রসারণের জন্য 
প্রান্তিক সংবহনতন্তে ( Peripheral 
circulatory system ) যে স্তব্ধতা 
আনে তাহাই এই ভাবে প্রকাশ হয়। 
অঁতারন্ত রক্ত ক্ষরণ, মানসিক আঘাত, 
দগ্ধ হওয়া, ধমনীতে রক্ত পণ্ড ইত্যাদি 
নানা, কারণে ইহা হইতে পারে। 
বিন্দ; বিন্দ: ঘাম, মানসক. অবসাদ, 
ফ্যাকাশে বর্ণ এবং বমনেচ্ছা ইহার 
সামান্য লক্ষণ ।. নাড়ী ক্ষীণ ও দ্রুত 
ও রক্তের চাপ হাস। এই অবস্থা 
তাঁর হইলে মৃত্যু হওয়াও আশ্চর্য নয় । 
দেহ গরম ও মাথা নীচু করিয়া 
একেবারে 'দ্থর ভাবে শোয়াইয়া রাখা 
প্রয়োজন ।  চাকৎসকগণ রন্ত বা রক্ত" 
মস্তু শিরায় স্টারণ করেন । 
শাকলশী, Shockley, William 
(1910-. ) 
আমেরিকান পিতামাতার সন্তান, 
জন্ম লন্ডনে ।  ক্যালিফোর্ণিয়া 
ইনূসাটিটিউট অফ টেক্নলজির, স্নাতক, 
মাসাচিউয়েটস্‌ইনুসু. অব টেক্‌. হইতে 
১৯৩৬এ ডক্টরেট পান ৷. বেল টোল- 
ফোন গবেষণা. করিয়া. ট্রানজস্টার 
সম্বন্ধীয় তাত্বিক সূত্র নিরূপণ করেন 
এবং সেগ্াল ফলিত ক্ষেত্রে সাফলালাভ 
করিলে ১৯৫৬ সালে যযুন্তভাবে পদার্থ 
বিদ্যায় নোবেল পঃরস্কার পান | 
শ্যাডো 918৫0 ছায়া ( বাঃ ও হিঃ ) 
| ( পদার্থবিদ্যা.) 
একাটি দীপ ও একটি পৃণ্ঠের মধ্যে 
কোন অনচ্ছ বস্তু রাখলে পৃষ্ঠের উপর 


৪৭৯ 


যে অন্ধকার রূপরেখা পড়ে। শব্দ- 
বিজ্ঞানেও. শব্দতরঙ্গে বাধার জন্য যে 
স্থানে শব্দ পেশীছায় না সেই স্থানকে 
এই সংজ্ঞা দ্বারা নির্দেশ করা হয়। 
শান্ট 91/876 বাহান্তর দাহুলান্তী 
( পদার্থ-বিদ্যা ) : 


POWER 
SOURCE 


SHUNT 


SWAMPING 
RESISTANCE 


AMMETER 


বিদয্াং-বর্তনীর ( Electrical 
circuit ) কোন অংশ দিয়া যদ সমগ্র 
প্রবাহ গেলে হানির সম্ভাবনা থাকে ত 
কোন লঘ; রোধ (Resistance) 'বািষ্ট 
কুণ্ডলাঁকে উহার সহিত সমান্তরাল 
ভাবে যান্ত করিয়া প্রবাহের অধিক 
অংশ ওই কুণ্ডলীর মধ্য দিয়া পাঠানো 
যায়৷ এ লঘুরোধ কুণ্ডলীটিই এক্ষেত্রে 
বাহান্তর বলিয়া 'নার্দ্ট হয় । যাঁদ 
বর্তনীর নির্দিষ্ট অংশে প্রবাহের মান্র 
এক পগ্মাংশ পাঠানো নিরাপদ মনে 
হয় তাহা হইলে মুখ্য বর্তনীর রোধের 
সহিত বাহান্তরের রোধের অনঃপাতও 
এক-পণ্মাংশ হওয়া চাই ৷ 
শার্ক 91171. হাঙ্গর: (বাংলা ও হিখ্দা) 
(শ্রাণি-বিদ্যা ) 
মহাসমাদদ্রচারী শিকারী মৎস্য 
বিশেষ ৷ ইহাদের প্রায় দুইশত প্রজাতি 
বর্তমানে দেখতে পাওয়া যায়। 
জীবা*ম হইতে জানা যায় যে মেরদুদণ্ডী 


3৮০ 


প্রাণীদের মধ্যে ইহারা প্রাচীনতম । 
ইহারা সাধারণতঃ প্রায় দশ ফুট লম্বা 
হয় তবে এক প্রজাতি ৬৫ ফুট পর্যন্ত 
লম্বা হয়। ইহাদের যকত হইতে 
ভিটামিন আল্য তৈল পাওয়া যায় 
বলিয়া, ইহাদের শিকার করা মানুষের 
এক শিল্প । 
শিনুক 0887001 ( ভূগোল ) 

আমেরিকায় রাক পর্বতমালার গার 
বাহিয়া প্রবাহিত উষ্ণ শৃদ্ক বায়ুস্রোত 
বিশেষ 1 
[শিস 9০81% ( ভূঁবদ্যা ) 

এক শ্রেণীর রপান্তারত শিলার 
সমণ্টিগত নাম । ইহাতে খনিজগুলি 
মাহ সরের মত স্তরে স্তরে সাজানো 
থাকে। ইহার জন্য এই শ্রেণীর পাথর 
ভাঙ্গিতে গেলে সমান্তরাল তলে তাহারা 
ভাঙ্গিয়া যায়। পাথরের এই গণকে 
শিস্‌টীর বলে । এই গঠন ?কভাবে 
সৃষ্টি লইয়াছিল তাহা এখনও স্পষ্ট 
বোঝা যায় নাই । 
শীল Scheele, 
( ১৭৪২-১৭৮৬ ) 

সুইডিশ রসায়ন-বিজ্ঞানী। আধুনিক 
রসায়ন বিজ্ঞানের প্রারম্ভে যে সমন্ত 
দিক্‌পালগণ ইহার ভিত্তি দড়ভাবে 
স্থাপন করেন তাঁহাদের মধ্যে অন্যতম । 
স্ট্রালসুন্ডে জন্ম । চৌদ্দ বংসর বয়সে 
গ্থেনবেয়ার্গে কম্পাউণ্ডারী শিক্ষার 
জন্য শিক্ষানীবণ হন। পরে বহ:স্থানে 
কম্পাউন্ডারের কার্য করেন৷: উহার 
সঙ্গে সঙ্গে রাসায়নিক পরণক্ষা করিতে 
থাকেন। ১৭৭৩ সালের আগেই অক্‌- 
সিজেন আবিচ্কার করেন যদিও উহা 


Karl Wilhelm 


বৈজ্ঞানিক অভিধান 


কয়েক বৎসর পরে প্রকাশ করেন। 
তিনিই প্রথম ক্লোরিন, ম্যান্‌গানীজ 
ও ব্যারাইটার কথা লেখেন। তাহা 
ছাড়া তান মলিবাঁডক্‌, টাংস্টিক্‌, 
টার্টারিক, ইউরিক প্রভৃতি বহু অজৈব 
ও জৈব আযাসিডের গুণ পরণক্ষা করেন 
ও প্রথম গ্লিসারিন ও দুগ্ধশকরা 
(lactose) স্বতন্ত্র করেন । বহু মৌলের 
তুল্যাঙ্ক তিনি নিভূলিভাবে নির্ধারণ 
করেন যাঁদও তাঁহার যন্্পাতি আদিম 
ছিল। * 
শুটিং স্টার Shooting Star তারাখসা 
(জ্যোতিষ) 

উল্কাপাতের জনপ্রিয় নাম ৷ মহা- 
শুন্য হইতে গ্রহ কণিকা পাঁথবীর বায়ু- 
মণ্ডলে আসিয়া পড়িলে পৃথিবীর 
আভিকর্ষ দ্বারা আকৃষ্ট হইয়া পৃথিবীতে 
পাড়বার সময় বায়ুর ঘর্ষণজনিত তাপে 
ভাস্বর হইয়া উঠিলে সচল তারার মত 
দেখায়।  পৃথিবী-পৃজ্ঠে পেশীছিবার 
আগেই অধিকাংশই ভস্মীভূত হইয়া 
যায়। 
শোঁরংটন Sherington, Sir Charles 
Scott ( ৮৫৭-১৯৫২ ) 

ইংরাজ শারারাবিদ ৷. মানবদেহের 
নাভেরি নিউরণগণুলর প্রক্রিয়া সংক্রান্ত 
গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তাঁহার 
স্বদেশ-বাসী শারীবাবদ আডরিয়ানের 
( Edgar Douglas Adrian ) সহিত 
একযোগে ১৯৫২ সালের নোবেল 
পুরস্কার পান । 
শে(ই)ল 9816 ( ভূবিদ্যা ) 

কাদা জমিয়া বেশী চাপে যে পাথর 
সৃষ্টি হয়। পালল শিলার অন্যতম । 


বৈজ্ঞানিক অভিধান 


ইহা নরম ও ভ্তরীভূত । 
শেল 5৫]! খোলা নলল (প্রাণ-বিদ্যা) 
দ্বিকপাটকা ( Bivalve) ও 


কম্বোজ (M০!lu5০) শ্রেণীর প্রাণীদের 
আত্মরক্ষার জন্য নৈসর্গিক বর্ম । ইহা 
অধিকাংশ ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট 
দিয়া তৈয়ারী। শঙ্খ ও ঝিনুক ইহার 
প্রকৃষ্ট উদাহরণ । ইহা ছাড়া পক্ষী ও 
সরীসৃ্পদের ডিম্বেরও এইরূপ একটি 
আবরণ থাকে । ইহা জননীদেহের 
বিশেষ এক গ্রান্হিম্্রাব দ্বারা গঠিত 
হয়। 
শেলাক Shellac গালা, ল্ঘভ্ভা লাক্ষা 
(বাংলা ও হিন্দী ) (রসায়ন-বিদ্যা ) 

কীটবিশেষের দেহনিঃসৃত ধুনার 
মত বদ্তু। এই কাঁট ভারতের আদিবাসী 
এবং বহ; প্রাচীনকাল হইতে এই বদ্তু- 
গুলি সংগ্রহ করিয়া বাসনপন্রে লেপন ও 
রঞ্জক শিল্পে ব্যবহৃত হইতেছে। বর্তমান 
যুগেও গ্রামোফোন রেকর্ড, বিদ্যুতের 
অন্তরক ইত্যাদি নিমাণে ব্যবহৃত হয়। 
সৌখীন. বাসনপন্ন নিমণিশিজ্পেও 
ভারতে ও চীনে ব্যবহৃত হইত । 
শ্রাব 940 গুল্ম স্লান্তা 

(উদ্ভিদ-বিদ্যা) 

যে হুস্ব পাদপগহলির কাণ্ডের নীচে 
হইতে শাখাপ্রণাখা বাহির হইয়া ন"চু 
ঝোপের মত দেখায় । আসলে গুল্ম 
ও বৃক্ষের মধ্যে কোন বৈজ্ঞানিক 
বৈশিষ্ট্যসূচক পার্থক্য নাই । 
শ্রোয়োডঙ্গার Schrodinger, Erwin, 
( ১৮৮৭-১৯৬২ ) 

অষস্ট্রিয়াবাসী  পদার্থ-বিজ্ঞানী ৷ 


৩১ 


8৮৯ 


ইনি, পদার্থের কনিষ্ঠতম কাঁণকা 
ইলেকটরনের ব্রগ্‌লি কল্পিত তরঙঈ্গরনপের 
চর্চা করিয়া তরঙ্গ বলবিদ্যা (wave 
mechanics). নামক গাণিতিক 
বিশ্লেষণ পদ্ধাতির স্থাপনা করেন। 
তাঁড়চ্চোম্বক ক্ষেত্র সম্বন্ধে গবেষণাতে 
আধূনিকীকরণ সাধন করিয়াছেন। 
১৯৩৩ সালে তিনি ভিরাকের সহিত 
যুগ্মভাবে নোবেল পুরস্কার পান । 


স 
সাঁড Soddy, Frederick (১৮৭৭- 
১৯৫৬ ) 

ইংরাজ রসায়নবিদ ৷ ইস্টবোর্নে 
জন্ম, ওয়েল্‌স্‌ বিশ্ববিদ্যালয়ে ও 
অক্সফোর্ড বিশ্বাবদ্যালয়ে শিক্ষা । 
১৯০৪ সালে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে 
রসায়নের অধ্যাপক নিযুক্ত হন, ১৯১৪ 
সালে আযাবার্ডিন ও ১৯১৯ সাল হইতে 
অক্সফোর্ডে অধ্যাপনা .করেন। 
তেজাক্কয় ( Radio active) মৌল-.: 
গলির ক্ষয়ের!সহিত তংনিঃসৃত রশ্ম- 
গুলির সম্বন্ধ নির্ণয় কারয়া যে সৃত্র- 
গঢলি প্রণয়ন করেন তাহা আজও এ 
ক্ষেত্রে বলবৎ রহিয়াছে এবং উহা হইতেই 
আইসোটোপদের আবিষ্কার সম্ভব হয় ৷ 
তেজাক্কিয়তা ও অর্থনীতি সম্বন্ধে তাঁহার 
বহু পন্তক আছে । তেজাক্র্িয়তা 
সম্বন্ধে তাঁহার গবেষণা তেঙ্জাক্রয় 
রসায়নের মূল ভিন্তি। ১৯২১ সালে 
তিনি নোবেল পুরস্কার পান। 
সম্‌ন্যাম-বিউাঁলস্‌ম্‌ Somnambulism 
স্বগ্নচাঁরতা লিল্গালাং (মনোবিদ্যা ) ! 

'নাদ্রুত অবস্থায় দেহের সংবহন 


৪৮২ বৈজ্ঞানিক অভিধান 


যন্বের সক্রিয়তা । এই অবস্থায় পান্র-পান্রী 
সম্পূর্ণ ভাবাবিষ্ট হইয়া চোখ খোলা 
বাবোজা অবস্থায় হাঁটিয়া বেড়ায় । 
ইহার একটি সামান্য লক্ষণ (common 
symptom) এই যে পাৰ-পানী যখন 
সম্পূর্ণ জাগ্রত হয় তখন সে নাদ্রুতা- 
বস্থায় যে চলাফেরা কারয়াছে তাহার 
কোন কথাই মনে আনিতে পারে না। 
ইহা মূগী রোগ বা মানসিক রূঢ় 
আঘাত বা উদ্বেগ হইতে জন্মায় বালয়া 
আভিজ্ঞ ব্যক্তিরা মনে করেন । এই রোগ 
বেশীর ভাগ ক্ষেত্রে বাল্যকালে হয় । 
তবে পারণত বয়সেও যে সব আক্রমণ 
দেখা যায় তাহার সংখ্যাও নগণ্য নয় । 
অয়েল ৯০11 মাটি লিন (ভূ-বিদ্যা ) 
৷ : ভূপ্‌ষ্ঠের স্থলভাগের অধিকাংশ স্থান 
যে জৈব ও অজৈব কাণকা দ্বারা 
নির্মিত । প্রধানতঃ ইহা আবহাওয়া 


নিক ও জৈব ধর্ম, উৰ্ব'রতা ইত্যাদি 
চচরি জন্য বিজ্ঞানের একাট নূতন 
শাখার-উৎপাত্ব হইয়াছে, তাহার নাম 


পেডলজি (৮০৫০1০৪%, ভূঁমিবিজ্ঞান )। 
সর্পগন্ধা Rauwolfia Serpentina 
( ভেষজ-বিদ্যা ) 
ভারতে জাত এই উদ্ভিদটি হাজার 
হাজার বছর ধরিয়া মৃগী, সন্ন্যাস ও 
স্নায়; রোগে ব্যবহৃত হইয়া আসিতেছে । 
পঞ্চাশ বৎসর আগে ভারতীয় গবেষকরা 
ইহার শিকড় হইতে কয়েকটি উপক্ষার 
নিভ্কাশন কারিতে সমর্থ হন, যাহারা 
রন্তের উচ্চ চাপকে কমাইতে পারে 
বলয়া অধুনা সারা পৃথিবীতে ব্যবহৃত 
হইতেছে । 
সল্‌ক Salk, Jonas 77. 
(১৯১৪- 0) 
আমেরিকান চিকিৎসক । পোলিও 
নামক ভয়ঙ্কর রোগের ভাইরাসকে 
কলাকৃন্টি পদ্ধতিতে (Tissue culture 
method) পালন করিয়া 


তাহাকে ফরম্যালাডহাইড দিয়া নষ্ট, 


করিয়া সেই মিশ্রণের টিকা দিলে 
পোলিও হইতে অনাক্রম্তা আসে। 
ইহা  আবিত্কার করিয়া তান 
জগদ্বিখ্যাত হইয়াছেন এবং এ টিকা 
সল্‌ক ভ্যাক্‌সিন নামে পাঁরচিত। এই 
টিকা শতকরা আশি ক্ষেত্রে সফল বলিয়া 
দাবী করা হয়। 
সল্ট 581 লবণ (বাংলা ও হিন্দী) 
(রসায়ন-বিদ্যা ) 
সাধারণতঃ খাদ্যকে সুস্বাদ: করিতে 
যে লবণ আমরা ব্যবহার কার তাহার 
নাম৷ সংকেত N01. সমুদ্রের জলে 
দ্রবীভূত অবস্থায় পাওয়া যায় আবার 
খনিজ আকারেও পাওয়া যায়। খনিজ 
লবণকে  সৈন্ধব:. লবণ বলে।- সোডা, 


সি CST TS. CACTI 


বৈজ্ঞানিক অভিধান 


খাবার সোডা, কস্টিক সোডা, ধাতব 
সোডিয়াম, ক্লোরিন গ্যাস প্রভৃতি ২১ 
রকমের অন্য রাসায়নিক পদার্থ উৎপাদন 
শিল্পে ইহার ব্যবহার হয়। বৈজ্ঞানিক 
ভাবে যে কোন আযাসিড ও ধাতু সংযোগে 
যে যোগ উৎপন্ন হয় তাহাকেই লবণ 
বলে। কঠিনাবস্থায় ইহারা সকলেই 
সংবিন্যন্ত স্ফটিকাকার । 
সল্‌টাঁপটার 98169905 শোরা (বাংলা 
ও হিন্দী) (রসায়ন-বিদ্যা ) * 
অজৈব রাসায়নিক লবণ । সংকেত 
KNO, । বৈজ্ঞানিক নাম পোটাসিয়াম 
নাইট্রেট । ইহাকে উত্তপ্ত করিলে 
অক্‌সিজেন গ্যাস নির্গত হয়। 
অক্‌সিজেন সহজেই পরিত্যাগ করে 
বলিয়া ইহা উত্তম জারক (০xidising 
agent ), এই জন্য ইহা বারুদ ও 
অন্যান্য বাজা তৈয়ারাতে ব্যবহৃত হয় । 
আবার নাইট্রোজেন যৌগ বলিয়া সার 
হিসাবেও ব্যবহার আছে। 
‘সলভে প্রোসেস Solvay process 
(রসায়ন-বিদ্যা ) 
কাপড় কাচা সোডা প্রস্তুত 
করিবার প্রায়োগিক পদ্ধতি বিশেষ । 
'লবণান্ত জলকে কার্বন ডাই-অক্‌সাইড 
‘ও আযমোনিয়া গ্যাস দ্বারা সম্পৃক্ত 
করলে সোডিয়াম বাই-কার্বনেট ও 
আযামোনিয়াম ক্লোরাইড পাওয়া যায় । 
সোডিয়াম  বাই-কাব্বনেট- ( খাবার 
সোডা) কে শঃকাইয়া উত্তপ্ত করিলে 
সোডিয়াম কার্বনেট (কাপড় কাচা 
সোডা, সং N৭2 C0, ) ও কার্বন 
খাই অক্সাইড গ্যাস পাওয়া যায়। 
আযামোনিয়াম ক্লোরাইড হইতে চুন 


৪৮৩ 


সহযোগে আযামোনিয়া গ্যাস পাওয়া 
যায়। কাবন ডাই অক্সাইড ও 
আযামোনিয়া আবার ব্যবহার করা যায় । 
সলসাঁটিস901561০9 অয়নান্ত (বাংলা 
ও হিন্দী) (জ্যোতিষ) 

খ গোলকে সূর্যের বার্ষিক চলনে 
সূর্য যখন খ বিষুব রেখা হইতে সর্বাঁ 
পেক্ষা দুরে থাকে। বর্তমানে ইহা 
২১শে জন ও ২২শে ডিসেম্বর হয়। 
এই দুই দিন উত্তর গোলার্ধে ও দক্ষিণ 
গোলার্ধে দিবাভাগ যথাক্রমে দীর্ঘতম 
হয়। এ দিনদ্বয়ের পরই সুর্য বিপরীত 
দিকে সরিতে শুরু করে । 
সাঁলিউশান Solution দুব্য নিল 

(রসায়ন-বিদ্যা ) 
দুই বা ততোধিক বস্তুর আণবিক 
মিশ্রণ । যে বস্তুটি বেশ থাকে তাহাকে 
দ্রাবক (5০1০7) ও যাহা কম 
থাকে তাহাকে গ্রাব (5018০) বলে। 
সাধারণতঃ দ্রাবক তরল হয় । অধিকাংশ 
ক্ষেত্রে জল । কিন্তু কঠিন পদার্থে 
তরল ও গ্যাস এবং গ্যাসের মধ্যে তরল 
ও কঠিন এবং তরলের মধ্যে তরল ও 
গ্যাসের দ্রবও হইতে পারে । এই 
প্রকার মিশ্রণের আসল প্রকৃতি এখনও 
বাদানবাদের বিষয় । 
সলিড 90180 কঠিন, ঘন (বাংলা ও 
হিন্দী) (পদার্থ-বিদ্যা ) 

জড় পদার্থের তিন অবস্থার এক 
অবস্থা। ইহার আকার ও আয়তন 
দুইই নিদিষ্ট। ইহার: আকার 
পরিবর্তন করিবার চেষ্টা করিলে উহা 
হয় প্ববিস্থায় ফিরিয়া যাইবার চেষ্টা 
করে নয়: ভাঙ্গিয়া যায়। আণাঁবক 


8৪ 


সিদ্ধান্তানসারে ঘন পদার্থের অণু 
গুলি পরস্পরের. সান্নধানে এমন 
স্মবিনান্তভাবে সাজানো আছে 
যে কোন একটি অণ্ুর বেশীদুর যাইবার 
স্বাধীনতা : নাই। এই বিন্যাসের 
সমণ্টিগত রুপ কেলাস বা স্ফটিকের 
(crystal ) আকারে বাহ্যত দুষ্ট হয়। 
তাপ প্রয়োগ কারলে অণ্‌দের শক্তি বাড়ে 
তখন তাহারা তাহাদের নার্দ্ট আসন 
হইতে সারয়া আসিবার স্বাধীনতা 
পায়। এই স্বাধীনতা যথেষ্ট প্রসারিত 
হইলে ঘন পদার্থাট তরল পদার্থে 
পারণত হয়। চলতি ভাষায় বলে, 
গলিয়া গেল। 
স্যাক্স Sachs, Julius (১৮৩২- 
১৮৯৭) 

জামনি উদ্ভিদবিজ্ঞানী। ব্রেস- 
লাউতে জন্ম ৷ বাল্যে অত্যন্ত দারিদ্র্যের 
মধ্যে কাটে। উদ্ভিদ সম্বন্ধে তাঁহার 
কৌতুহল সদরাবস্তুত ছিল কিন্তু 
দুইটি বিষয়ে তাঁহার গবেষণা অত্যন্ত 
সার্থক হইয়াছিল । প্রথমটি পাদপদের 
বিশেষ উদ্দীপনায় বিশিষ্ট সাড়া এবং 
দ্বিতীয় সালোক সংশ্লেষ। প্রথমটি 
সম্বন্ধে ট্রপস্ম সিদ্ধান্তের ( Theory 
of tropism) তিনিই প্রথম ব্যাখ্যাতা ৷ 
দ্বিতীয় ক্ষেত্রে তিনিই প্রথম প্রমাণ 
করেন যে কার্বন ডাই-অক্সাইডকে 
আত্তীকরণ করিবার শেষ ফল শ্বেতসার 


(starch ) এবং সুযালোক ছাড়া এই 
ক্রিয়া ঘাটতে পারে না। তাঁহার 


বৈজ্ঞানিক অভিধান 


উদ্ভিদাবদদের মধ্যে তিনিই প্রথম 
ডারউইনের মত সম্পূর্ণ ভাবে গ্রহণ 
করেন এবং ইউরোপ মহাদেশে এ 
মতবাদের প্রসার অনেকাংশে তাঁহার, 


সুললিত ব্যাখ্যার কাছে ধাণী। 
স্যাকারন Saccharine (রসায়ন 
বিদ্যা ) 


জৈব রাসায়নিক যৌগ । সংকেত 
C; H, 0, NS, শ্বেত ভ্তদ্ভাকার বা 
পর্লাকার কেলাস। ঠাণ্ডা জলে সামান্য 
দ্রাব্য, গরম জলে বেশী দ্রাব্য। ইহার 
সোডিয়াম লবণ জলে দ্রাব্য। মিষ্ট 
স্বাদের জন্য খ্যাত । ইক্ষু শর্করা হইতে 
৫৫৯ গুণ বেশী মিল্ট কিন্তু খাইবার 
পর মুখে সামান্য তিন্ত স্বাদ থাকিয়া 
যায়। মধনমেহ (91০50) দ্বারা 
আক্রান্ত রোগীদের শর্ক'রা বর্জন 
ব্যবস্থা হইলে তাহার বদলে ইহা 
সেবন কারয়া মিষ্ট স্বাদ উপভোগ 
করা চলে। 
স্যঙ্গার Sanger, F. (১৯১৮- ) 

ইংলন্ডে জন্ম ও শিক্ষা । ১৯৩৯. 
সালে কোম্ব্জ {বিশ্ববিদ্যালয়ের স্নাতক, 
১৯৪৩ সালে ওই  বিদ্যাপীঠেরই 
ডক্টরেট পান। ইনসুলিন অণ্যুর 
গঠন স্মানর্দিন্ট করার জন্য ১৯৫৮ 
সালে রসায়নে নোবেল পুরস্কার পান । 
পরে নিউক্লীক  আ্যসিডগন্ুলির 
উপাদানের বিন্যাস নিধরিণ করার জন্য 
১৯৮০ সালে পুনরায় যুগ্মভাবে 
নোবেল পুরস্কার পান। দ্বার 
নোবেল পুরস্কার পেয়েছেন যাঁরা, 
তাঁদের আঙ্গুলে গোনা যায়। ইনি. 
সেই আত বিরল গোষ্ঠির অন্তভূর্ত । 


বৈজ্ঞানিক অভিধান 


স্যাজিটোরয়াস Sagittarius ধনু 
(বাঃ ও হিঃ) (জ্যোতিষ ) 
রাশচক্রের অন্তর্গত তারা মণ্ডল । 
ছায়াপথের উত্তরে কিছু অংশ, কিছু 
অংশ ছায়াপথের অন্তর্গত । 
স্যাটার্ন 58£ঘ। শানগ্রহ (বাঃ ও হিঃ) 
(জ্যোতিষ) 
সৌর জগতের মধ্যে সহজে খালি- 
‘চোখে দৃশ্যমান গ্রহগুলের মধ্যে 
দ্‌রতম দুরবীনের মধ্য দিয়া দোখলে 
অত্যন্ত সুন্দর দেখায়, গ্রহগণের মধ্যে 
আঁদ্বতীয়। ইহাকে বেষ্টন করিয়া একটি 
চ্যাপ্টা অঙ্গুরীয়কের মত পদার্থ দেখা 
যায়, যাহা আর কোন গ্রহের নাই। 
ইহার নয়টি উপগ্রহ । সহ হইতে গড় 
'দরত্ব ৮৮৬ কোটি মাইল, সূর্যকে 
একবার পরিক্রমা করিতে প্রায় সাড়ে 
উনান্রশ পার্থব বংসর লাগে । ইহার 
নিজ অক্ষের উপর আবর্তনের সময় ১০ 
ঘণ্টা ১৪ মিনিট । ইহার ব্যাস পৃথিবীর 
ব্যাসের প্রায় ৯ গুণ এবং ইহার আয়তন 
পৃথিবীর আয়তনের প্রায় ৭৬০ গুণ । 
ইহার ভর কিন্তু পৃথিবীর ভরের মাত্র 
৯৫ গঢ়ণ বেশী । ইহার অঙ্গুরায়কটি 
বহু ক্ষুদ্র উপগ্রহের সমণ্টিগত রুপ 
বলিয়া জ্যোতিষীরা মনে করেন । 
স্যাঁটিউরেশন Saturation  সংপৃক্তি 
জঁ (রসায়ন-বিদ্যা ) 
bi যতখানি সম্ভব ততখানি 
শোষণ বা দ্রবণ । কোন বিশেষ উষ্ণতায় 
ও. চাপে যতখানি কঠিন পদার্থ 
'দ্রাবকে দুবীভুত হওয়া সম্ভব ততথানি 
দ্রবীভূত হইলে যে দ্রব হয় তাহাকে 
সংপৃন্ত দ্রব বলে। ২) কোন তরল 


8৮৫ 
পদার্থ ও গ্যাসীয় পদার্থের সহ অবস্থানে 
যখন নার্দন্ট উষ্ণতায় ও চাপে তরল 
পদার্থের উপরকার গ্যাসে যতখানি 
তরল পদার্থের চাপ থাকা সম্ভব তত- 
খানিই থাকে, তখন সেই গ্যাসকে তরল 
পদার্থের বাম্পদ্বারা সংপৃক্ত হওয়া 
বলে । বিশেষ করিয়া ভূপৃজ্ঠের সংশ্লিষ্ট 
বায়ুন্তরের আর্দ্রতা সম্বন্ধে এই কথাটি 
প্রযুক্ত হয়। কোন ভূখণ্ডে সংশ্লিষ্ট 
বায়ুর আদ্রতা সংপান্তর কাছাকাছি 
পেশছিলে সেখানে কোন আর্দ্র 
জিনিস শঢুকায় না। ৩) জৈদ রসায়নে 
কার্বনের সকল যোজ্যতা ( valency ) 
ভিন্ন পরমাণুর সহিত বা অন্য কার্বন 
পরমাণুর মাত্র একটি যোজ্যতা দ্বারা 
যুক্ত হইলে জৈব রসায়নের ভাষায় 
সেই যৌগকে সংপৃন্ত যোগ বলে। 
মিথেন গ্যাস (সং € 17) ইহার 
একটি উদাহরণ । কিন্তু এঁখালনে 
একটি কার্বন প্রমাণ; অপর কার্বন 
পরমাণুর সহিত দুইটি যোজ্যতা দ্বারা 
যান্ত থাকায় অসংপৃন্ত যৌগ (সংকেত 
CH, =CH,) 
স্যাটেলাইট Satellite উপগ্রহ 
(বাঃ ও হিঃ) ( জ্যোতিষ ) 
(১) সৌর জগতে গ্রহরা যেমন 
সূর্যের চতুর্দিকে পারক্রমা করে সেইরূপ 
গ্রহদের চারপাশে  পারক্রমাকারা 
জ্যোংজ্কদের উপগ্রহ বলে। চন্দ্র 
পৃথিবীর উপগ্রহ ॥ মঙ্গলের দুইটি, 
কৃহদ্পাতর বারাট, শনির নয়াট, 
ইউরেনাসের পাঁচাট ও নেপচুনের দুইটি 
উপগ্রহের কথা নিশ্চিত জানা আছে। 
মধ্যে মধ্যে অন্য গ্রহের নূতন নূতন 


৪৮৬ 


উপগ্রহ আবিচ্কারের কথা শোনা যায় । 
(২) নৈসাগ'ক উপগ্রহ চন্দ্র ছাড়া 
প্াথবীর আকাশে এখন কতকগুলি 
যন্তবাহী কৃত্রিম উপগ্রহ মানুষের দ্বারা 
ছাড়া হইতেছে । এইগুলি রকেট দ্বারা 
বাহিত হইয়া এতদুরে উঠিয়া যায় যে 
এ স্থানে পৃথিবীর আভিকর্ষ শান্তর 
ক্ষীণতা বশতঃ উহাদের আর আকর্ষণ 
করিয়া ভূপ্চ্ঠে নামাইতে পারে না। 
অথচ উহারা পাবার আকর্ষণ হহতে 
সম্পর্্ণ মত্ত হইতে পারে না, কাজেই 
চিরকালের জন্য উহারা পৃথিবীকে 
পারক্রমা করিতে আরম্ভ করে । ১৯৫৭ 
সালের ৪ঠা অক্‌টোবর রশীয়েরা এইরূপ 
প্রথম উপগ্রহ ছাড়ে, রুশ ভাষায় তাহার 
নাম স্প্টনিক। ইহা ওজনে প্রায় 
১৮০ কিলোগ্রাম ও আকারে ২৩ ইঞ্ি 
ব্যাসের গোলক । 
স্যাডল্স 99 1 9 7 ধর্ষকাম 
ঘংশীভূল-হনি (মনোবিদ্যা) 
নিষ্ঠুরতা দ্বারা যৌনপ্রবৃত্তি চরিতার্থ 
করা । যৌনপ্রবৃত্তির ইহা এক প্রকার 
বিকার । 


বৈজ্ঞানিক অভিধান 


বালুকা দ্বারা যে পাথরের উৎপত্তি । 
গাঁথবার মশলা সিলিকা অথবা চুন ৷ 
ইহা নানা রঙের হয় এবং সিমেন্টের 
আবিষ্কারের পূর্বে বাস্তুশিজ্পে রেলে 
পাথরের বাবহার বহু প্রচলিত ছিল। 
সিলিকা গ্রাথত বেলে পাথরকে পালিশ 
করিলে খুব চকচকে হয় এবং উহা 


গৃহের অলঙ্করণে আদৃত। 
স্যাপ ১৪ রস (বাঃ ও হিঃ), 
(উদ্ভিদ-বিদ্য ) 


উদ্ভিদের জীবকোষের মধ্যস্থ শুনা 
স্থান পূর্ণ করিয়া যে তরল পদার্থ 
বিদ্যমান ৷ ইহা শর্করা, আসি, 
অজৈব লবণ ও নাইট্রোজেন ঘাঁটত 
কয়েকটি যৌগের জলীয় দ্রব। উদ্ভিদের 
পুষ্টির জন্য এই রস যথেষ্ট মাত্রায় থাকা 
অপরিহার্য। উদ্ভিদেরা শিকড়ের 
সাহায্যে ইহা মাটি হইতে 'সংগ্রহ করে 
ও পরে ইহা কাণ্ড বাহিয়া বৃক্ষের 
সর্বোচ্চ শিখর পর্যন্ত সণ্চারত হয়। 
স্যাপ্োননস 5aponins (রসায়ন- 


ইহার আর্দ্র বিশ্লেষ দ্বারা দ্রাক্ষাশকরা 
(Glucose ) পাওয়া যায় বলিয়া ইহা 
গ্লুকোজাইড ( glu০০5ide ) শ্রেণীর 
অন্তভূক্ত । ইহা আকারে সাদা গণ্ড়ার- 
মত দেখিতে, নাকে গেলে হাঁচি হয় ॥ 
ইহা এক প্রকার গাছের ছাল (৪০৪ 
bark) ও অন্য এক গাছের মুল, 
( senega TOOL ) হইতে পাওয়া যায় ॥ 
এঁ গড়া জলে গনুলিলে ফেনা হয় বলিয়া 
সফেন পানীয় ( Aerated drinks ), 
প্রস্তুত কারতে এবং যে সব পরিধেয়: 


বৈজ্ঞানিক অভিধান 8৮৭ 


তন্তুর সাবান ব্যবহারে হানি হওয়ার 
সম্ভাবনা, সেই সব তন্তু পাঁরহ্কার 
কারবার জন্য ব্যবহৃত হয় । 
স্যাপ্রোফাইট Saprophyte মৃতজীবী 
মৃলীণত্রীনী ( উাদ্ভদ-বিদ্যা ) 

কয়েক প্রকার ফানজাই ও মস 
জাতীয় উদ্ভিদ যাহারা অন্যান্য জীবের 
অঙ্গীয় পরিত্যন্ত বস্তু হইতে খাদ্য সংগ্রহ 
করে। ক্লোরোফিলের অভাবে ইহারা 
বায়; হইতে পুষ্টি সংগ্রহে অপরাগ । 
ইহাদের রঙ হয় ফিকা হলদে নয় 
সাদা । পচা বস্তুর মধ্যে যে সব 
ব্যাকৃটিরিয়া বৃদ্ধি পায় তাহারাও এই 


শ্রেণীতে পড়ে । 
স্যাল-ভল্যাটিল 58] Volatile 
( রসায়ন-বিদ্যা ) 

আ্যামোনিয়াম  কার্বনেট 


((N H.): CO, ) নামক লবণের 
সহিত দালচিনির তৈল, লেবুর তৈল ও 
আযালকোহল মিশাইয়া যে ওষধ মাথা 
ধরা বা মাথা ঘোরা নিবারণের জন্য 
আক্রান্ত ব্যান্তকে ঘ্রাণ লওয়ানো হয়। 
চলতি কথায় স্মেলিং সল্ট (Smelling 
9811) বলে। 
স্যাল্যামোনিয়াক Salammoniac 
{নিশাদল লীন্রাহুং ( রসায়ন-বিদ্যা ) 
অজৈব লবণ বিশেষ ৷. রাসায়নিক 
নাম আ্যামোনয়্যম ক্লোরাইড ৷ কয়লার 
অন্তর্ধম পাতনে যে আলকাতরা পাওয়া 
যায়। অ্যামোনিয়া গ্যাস ও হাইড্রো- 
ক্লোরিক গ্যাস সংযোগে ইহার উৎপত্তি । 
ধিদযাদুৎপাদক লেক্লান্‌স নামক মৌল 
সেলে ও টর্চের ব্যাটারীর শুক সেল 


প্রস্তুত করিতে ইহার ব্যবহার আছে । 
স্যলাইভা 59188. থুথু লাকা 
(শারীরবৃত্ত) 

মুখের মধ্যচ্ছ তিনজোড়া লালা 
ম্রারী গ্রন্থির ক্ষরণ । ইহার ক্রিয়া 
বহুধা। খাদ্যকে ভিজাইয়া মসৃণ 
করে এবং উহার জলে দ্রাব্য অংশগুলিকে 
দ্রবীভূত করে। বাগযন্্রকে আর্র ও 
মসৃণ রাখে, গলা শুকাইলে আওয়াজ 
বাহির হয় না ইহা সর্বজনপারচিত 
তথ্য ৷ মুখ ও দাঁতকে ইহা পরিচ্কার 
রাখে। দেহের জলাভাব ঘাঁটলে লালার 
অভাব দ্বারা তৃষ্ণার সূচনা করে, চলাঁত 
ভাষায় যাহাকে গলা শ/কাইয়া যাওয়া 
বলে ৷ সকলের উপর ইহা পাঁরপাক 
ক্রিয়ার আদি সহায়ক |. ইহাতে 
টিয়ালিন (8911) নামক যে 
এনজাইম আছে তাহা শ্বেতসার ও 
গ্লিকোজেনকে শর্ক'রাতে পরিবার্তত 
করিতে পারে। সাধারণ লোকের 
থু সামান্য আযাসিড (সু ৬৩ হইতে 
৬৮৫ ), কিন্তু উত্তোজত লোকের থুথু 
উদাসীন বা ক্ষারায়ও হইতে পারে। 
ইহার শতকরা ৯৯ ভাগ উপাদান জল, 
বাকী এক ভাগ এনজাইম, মিউকিন, 
লবণ, ব্যাক্‌টিরিয়া ও অন্যান্য 
জগবকোষ। প্রমাণ মানুষের মুখে ২৪ 
ঘণ্টায় প্রায় এক হইতে দেড় লিটার 
ক্ষরণ হয়। ইহার ক্ষরণ মান্ভিন্ক হইতে 
নাভে'র মাধ্যমে নিয়ান্্ুত হয়। খাদ্য 
দেখিলে বা সহখাদ্যের কথা স্মরণ 
করিলে মুখে লালার সণ্চার হয় আবার 
উত্তেজনায় মুখ শঢকাইয়া যায়, ইহা 
নিত্য পাঁরাচিত ঘটনা ৷ 


৪৮৮ বৈজ্ঞানিক অভিধান 


স্যাঁলাঁসালক আযাপিড Salicylic acid 
(রসায়ন-বিদ্যা ) 

জৈব রসায়নের অদ্ল. বিশেষ। 
সংকেত C$ H,(0H)(COOH) | গরম 
জলে ও আযলকোহলে দ্রাব্য, ঠাণ্ডা 
জলে কম ৷ গলনাগক ১৫৯” সে। ইহার 
এক এসটার উইনটারগ্রীন তৈল নামে 
বহুদিন হইতে. পাশ্চাত্ত্য চিকিৎসায় 
ব্যবহৃত হইতেছে ৷ ইহা মদ: বাঁজবারক 
ও বাতনিবারক ৷ ইহার বাহ্যলেপনে 
দাদ সারে ও মাথার খুসকি ওঠার 
উপশম হয়। ইহার আর একটি 
এস্‌টার আযাসপারন নামে বেদনা 
নিবারক৷৷ ও বাতের গুষধ হিসাবে 
সুপরিচিত । 
সাইকিয়াট্রি Psychiatry মনোরোগ 
বিদ্যা মলীনিন্ধাং নিষান 

মানসিক রোগ্‌ নির্ণয়, তাহার 
উপশম ও নিবারণ চিফিৎসা শাস্তের যে 
শাখার বিষয়। অনেক সময় দেহের 
রোগ হইতে মানসিক রোগ হয়, যেমন 
জবরের ঘোরে প্রলাপ বকা। বর্তমান 
চিকিৎসা শাস্ত্রে দেহের সাহত মনের 
সম্পক ক্রমশঃ বেশী স্বাকাতিলাভ করি- 
তেছে। পাকস্থলীর ঘা (Gastric ulcer) 
ও হাঁপানী (Asthma ) রোগ অনেক 
সময় মানসিক অসুস্থতার কারণ বলিয়া 
চিকিংসকগণ বিবেচনা করেন । ইহা 
ছাড়া দেহ-রোগ-নিরপেক্ষ মানসিক 

হয়। তবে কখনও কখনও 

বিকারের উৎস দৈহিক, যেমন উপদংশ 
রোগের বাঁজ মান্ভিত্কে সঞ্চারিত হইলে 
উন্মত্ততা দেখা দেয় । কিন্তু অধিকাংশ 
ক্ষেত্রে উন্মন্ততায় মস্তিষ্কের কোন ভৌত 


ক্ষাত হয় না। তবে সহজাত মানসিক 
দৌর্বল্য পরে মনের রোগে পাঁরণত 
হর। বর্তমান কালে মানসিক রোগের 
চাকৎসায় যুগান্তকারী পরিবর্তন 
ঘটিয়াছে। ইলেক্‌ট্ট্রিক শক দিয়া, 
মান্তচ্কের কতকগুলি নাভ“ কাটিয়া 
( Prefrontal Lobotomy ) প্রভৃতি 
নানা ভাবে মনের স্বাভাবিক অবস্থা 
পুনরুদ্ধারের চেষ্টা করা হয় । 


সাইকেছ্ছেনিয়া Psychasthenia 
মনোদৌর্বল্য (বাংলা ও হিন্দী) 
(মনো-বিদ্যা) 

উদ্বায় রোগবিশেষ। আক্রান্ত 


ব্যান্ত শুচিবায়ুগ্রন্ত হয় । নিজের ব্যন্তি- 
গত অভ্যাসে সর্বদা শুচিতার চেষ্টা 
থাকে এবং বিবেক ও আদর্শের জন্য 
সর্বত্যাগী হইবার বাসনা থাকে। 
আসলে াবন্তু ইহারা স্বার্থপর ও 
গোঁয়ার । ইহার কোন চিকিৎসা এখনও 


আবিচ্কৃত হয় নাই। 
সাইকো আ্যানালীসস Psycho 
alysis অনঃ-দমপক্ষা মলনীনিহতসঘা 


(মনোবিদ্যা ) 

অস্ট্রীয় চিকিৎসক ফ্ৰয়েড উদ্ভাবিত 
মানসিক ব্যন্তিত্ব চচ করার প্রণালী ৷ 
ফ্লয়েডের মতে মনের তিনটি স্তর আছে । 
সংজ্ঞান (০05০1998), যাহা যে 
কোন মুহূর্তে মনের গোচরে থাকে ; 
আসংজ্ঞান (Preconscious), যে জ্ঞান 
আমরা ইচ্ছা করিলে স্মরণে আনিতে 
পারি; নির্জন ( Un-conscious ) 
অর্থাৎ বিশেষ অবস্থায় না পড়িলে যে 
সকল কথা স্মরণ করিতে পারি না। 
এই বিশেষ অবস্থার সৃষ্টি ও নিজ্ঞনের 


2 


বৈজ্ঞানিক অভিধান ৪৪ 


অভিজ্ঞতাকে ভাসাইয়া তোলা মনঃ- 
সমীক্ষণের কাজ। এগুুলিকে মনের 
উপরতলে আনিবার কারণ এই যে 
উহারা মনের অগোচরে থাকিয়াও 
সংজ্ঞান মনকে নানা বিকৃতভাবে 
প্রভাবিত করে। এগুলির অস্তিত্ব 
গোচর হইলে সেই সব বিকাতি হইতে 
পার্রাণ পাওয়া সহজ হয়। ফ্রয়েডের 
মতে নিদ্রাকালে মন সজাগ থাকে না 
বলিয়া অবদমিত অনেক বাসনা ইত্যাদি 
‘স্বপ্নের আলোকে দেখা দেয় । কাজেই 
রোগীর স্বপ্নকে লিপিবদ্ধ করিয়া 
তাহার বিশ্লেষণ এই প্রণালীর একটি 
মৃখ্য বিভাগ । ইহা ছাড়া স্বজ্পালোকিত 
সম্পূর্ণ নির্জন কক্ষে রোগীকে আরামে 
শয়ন কাঁরতে দিয়া তাহাকে সম্পূর্ণ 
নিরুপদ্রবে চিন্তা কারিতে দেওয়া এবং 
মনে আবোল-তাবোল যাহা কিছু আসে 
তাহাই বলিতে দেওয়া আর এক 
প্রণালী, যাহাতে মনের সজাগ প্রহরা 
আতরুম করিয়া অগোচর মনের অংশ 


মনের গোচরে আনা যায় । 
সাইকো-নউরো পিস Pschyco- 
neurosis বায়রোগ মলল্াদ 
(মনোবিদ্যা ) 


মানসিক অশান্তি ও ব্যন্তিগত 
সম্পর্কের ক্ষেত্রে বিরোধ যে মনো- 
বিকারের লক্ষণ । ইহার কয়েকটি প্রধান 
বিভাগ, শঢুচিবায়: ( Compulsion 
and obsessional), উৎকণ্ঠা, 
হিস্টিরিয়া ( Anxiety Hysteria ), 
বিপারনামী হিস্টিরিয়া (conversion 
Hysteria ), ও স্নায়াবক অবসাদ 
{ Neurastheniea ) 1 


সাইকলজি Psychology  মনোবিদ্যা 
মলীনিাল 

মনের গোচর বস্তুসমহের চর্চা 
বিষয়ক বিজ্ঞান।  হীন্ড্রি়গ্রাহ্য 
উদ্দীপনাতে মন কিভাবে সাড়া দেয় 
তাহারই বিশ্লেষণ ইহার মূল পদ্ধতি । 
ইহাকে এখন কয়েকটি বিশিষ্ট শাখায় 
ভাগ করা হয় (১) পরীক্ষামূলক 
( Experimental ), ভৌত যন্ত্রপাতি 
সাহায্যে মানাসক সাড়াগুলে সঠিক 
ভাবে মাপা হয়! (২) শারীর-বৃত্তিক 
(Physiological); নাভন্ৰ, মান্ভিৎক 
ও দেহের যে যে অংশ চিন্তার সাহত 
সংশ্লিষ্ট: তাহাদের চচাঁ।_ (৩) 
অস্বাভাবিক (Abn০rm৭!) মনোবিকার 
বা অনৈসার্গক মানসের চর্চ (8) শিশু 
মনোবিদ্যা (৫) শিক্ষা সম্বন্ধীয় (Edu- 
cational ) (৬) 1চকিৎসা বিষয়ক 
(Therapeutical), চিকিৎসা শাস্ৰৈর 
অন্যান্য শাখার প্রণাল? দ্বারা মানসিক 
বিকারের প্রশমন ৷ ] 
সাইকোঁপনন Psychosis বাতুলতা 
নুাচ্ম-তল্দাহু (মনো-বিদ্যা ) 

মানসিক [বিকৃতি বিশেষ যাহাতে 
রোগী নিজেকে বাগ্ভব জগৎ হইতে 
বিচ্ছিন্ন করিয়া নিজের কম্পিত জগতে 
বাস করে। শিশুদের কল্পনারাজ্যে 
বাস করিবার প্রবণতার সাঁহত এই 
অবস্থার মল আছে। 
সাইক্রামটার Psychrometer 
আল নামাণী (পদার্থবিদ্যা ) 

বায়ুর আদ্রতা পরিমাপ কারবার 
জন্য দুইটি থার্মীমটার পাশাপাশি 
রাখিয়া, একটির কু'্ডকে ভিজা কাপড়ের 


৪৯০ 


টুকরা দ্বারা সর্বদা. আবৃত করিয়া 
রাখলে দুইটি থার্মমটারের দাগে যে 
তফাৎ হয় তাহার সাহায্যে বায়ুর 
আদ্রতা মাপ করিবার যণ্তর। শুহ্ক ও 
ভিজা থামমিটার ( Dry and wet 
bulb thermometer ) ইহার সহজ 
নাম । 
দাইক্য়েড ০5৫০1 ভ্রক্লস (গাঁণত) 

কোন বৃত্ত যাঁদ তাহার নিজতলে 
কোন সরল রেখা ধরিয়া গড়াইতে থাকে 
ত তাহার পাঁরাঁধস্থ কোন একটি বিন্দু 
যে চিন্র আঙ্কত করে । 
সাইক্লক কম্‌পাউণ্ডন্‌ Cyclic 
Compounds wল্ষীঘ  ম্ৰীগিন্ধ 
(রসায়ন-বিদ্যা ) 

কার্বনের যোগের মধ্যে যে সকল 
যোগে কার্বন পরমাণুগুলি এমন ভাবে 
পরস্পরের সঙ্গে যুন্ত থাকে, যাহাতে 


বৈজ্ঞানিক অভিধান 


তাহা একটি বদ্ধ অঙ্গ;রীয়কের আকার 
ধারণ করে। এক বা ততোধিক 
অঙ্গুরীয়ক থাকিতে পারে। এক 
অঙ্গুরীয় উদাহরণ বেনজীন (Benzene) 
দুইয়ের ন্যাপথোলন (Napthalene) 
ইত্যাদি। আবার কার্বনের সহিত 
অন্য মৌলের পরমাণু যোগে এইরূপ 


অঙ্গ'রী গঠিত হইতে পারে । 
সাইক্লোট্টন Cyclotron (পদার্থ 
বিদ্যা ) 


প্রোটন বা আয়ন আঘাতে পার- 
মাণাবক বিভাজন ঘটানোর জন্য 
উহাদের ত্বরান্বিত ( Accelerated ) 
কারয়া শা্তশালী কারবার যন্র বিশেষ । 
দুইটি অর্ধবৃত্তাকার চক্রকে এমনভাবে 
সাজানো হয় যে উহারা মিলিয়া একটি 
চক্র সৃষ্টি করে। এই মধ্যে চক্রের 
প্রোটন বা ডয়টেরনকে একটি চৌদ্বক 


MAGNETIC COILS 


DEFLECTOR 


বৈজ্ঞানিক অভিধান 


ক্ষেত্রের মধ্যে রাখিলে উহারা অনবরত 
চক্রাকারপথে ঘুরিতে থাকে ॥ উহারা 
যখন অর্ধবৃত্ত দুইটির মধ্যন্থ ফাঁকা 


ধাক্কা দিয়া ত্বরান্বিত করিয়া দেয়। 
উহারা যতবার ঘারে ঘটাতে এ অর্ধ 
বৃক্তদ্বয়ের মধ্যের ফাঁক অতিক্রম করে 
ততবার উহারা খানিকটা কারয়া ত্বরান্বিত 
হয়। শেষে যখন একটি জানালার 
মধ্য দিয়া উহারা বাহিরে আসে তখন 
উহাদের গতীয় শক্তি ( Kinetic 
energy), কয়েক লক্ষ ইলেকট্রন 
ভোল্‌টের সমকক্ষ হয়। ইহা আমে- 
রিকান বিজ্ঞানী আর্নেস্ট লরেন্স উদ্ভাবন 
করেন। পরে ৩ই ধরনের আরও 
উন্নততর যন্ত্র উদ্ভাবিত হইয়াছে। 
চলতি ভাষায় এই যন্তগডলির সমষ্টিগত 
নাম পরমাণু চ্ণক (Atom 
smasher ) সাইক্লোট্রনই এই সব যন্ত্রের 
পথিকৃৎ ৷ ' পারমাণবিক গবেষণাগারের 
পক্ষে এরূপ একটি যন্প অপরিহার্য । 
সাইক্লোন 05০1০৮০ ঘূর্ণবাত লন্গনান 
(ভূগোল) 

বায়ুর লঘুচাপ হইতে যে দ্যার্ণর 
সৃষ্টি হয়। সাধারণতঃ উষ্ণতামণ্ডলে 
ইহার প্রাদুর্ভাব বেশী আর বাঙ্গোপ- 
সাগরে ও ভারত মহাসাগরের ঘূর্ণ 
_ বাতকে বিশেষ কাঁরয়া এই আখ্যা দেওয়া 
হয়। কোন চ্থান হঠাৎ আতমান্রায় 
উত্তপ্ত হইলে এখানকার বায়? উপরে 
উঠিয়া গেলে তাহার শনন্য স্থান পর্ণ 
কারতে যে বায় দত আসিতে থাকে 
তাহা হইতেই এই সকল ঘযার্ণর সৃষ্টি 


৪৯১ 


হয় ॥ ইহার কেন্দ্ুস্ছল অনেক সময় শান্ত 
থাকে কিন্তু ধারের কাছে বেগ প্রচণ্ড 
হয় এবং যেখান দিয়া, ইহারা যায়, 
সেখানের গৃহ, বৃক্ষ ইত্যাদি ধংস হয় ৷ 
অন্যান্য স্থানে এই প্রকার ঝড়কে 
হারিকেন, টর্ণাডো ইত্যাদি বলে । 


সাইটলাঁজ 03601085  কোষাবিদ্যা 
ন্লীহিন্ধানিশ্নাল (জীবাবদযা ) 

জীবদেহের সংগঠক সর্বক্ষ:দ্র একক 
কোষের (০০11) সংগঠন ও. ক্রিয়া 
জীবাবিদ্যার যে শাখায় চর্চা করা হয়। 
বিশেষ করিয়া কোষের নিউক্লিয়াসের, 
অন্তর্গত ক্রোমোসোমগ্লির চর্চা 
কাঁরয়া ইহা সংপ্রজন বিদ্যার ( euge- 
70105) অঙ্গ হইয়া উঠিয়াছে ।. কোষের 
নিউক্লিয়াসের বাহিরের বস্তুকে সাইটো- 
গ্লাজ্‌ম ( cytoplasm ) বলে। 
সাহীন্রক আযাদ Citric 
(রসায়ন-বিদ্যা ) 

যে আ্যাসিড থাকাতে লেব; টক 
লাগে ৷ ইহা সাদা স্তদ্ভাকারে কেলাসিত 
জৈব রাসায়নিক যৌগ, সংকেত 
057750975॥ গলনাঙ্ক ১৫৩” সে। 
জলে দ্রাব্য । ইহা লেবুর রসে শতকরা, 
& হইতে ৬ ভাগ থাকে ও শিল্পে লেবুর. 


acid. 


৪৯২ 


রস হইতে বা শকর্রা দ্রবের সন্ধান 
(Fermentation) দ্বারা তৈয়ারী করা 
হয়। সরব তৈয়ারীতে, রঞ্জক শিল্পে 
ও বিরেচক ওষধ প্রস্তুতে ব্যবহৃত হয় । 
সাইনাস 91009 নিনহ, হিহালাল্ত 
(শারীর-বৃত্ত ) 
দেহ কলার যে কোন কোটর 
সম্বন্ধে সাধারণ ভাবে এই সংজ্ঞা 
প্রযোজ্য । কিন্তু ইহা বিশেষভাবে 
করো টিকা (cranium) মধো নাসা- 
'রন্ধের কাছে যে সকল গহৰর থাকে 
তাহাদের সম্বন্ধে ব্যবহৃত হয় ৷ ইহাদের 
'আবরক বিল্লী নাসারন্ধ্ের শ্লেম্মা- 
বিল্লার সহিত সংযুক্ত । সার্দ হইলে 
বা ঠাণ্ডা লাগিলে এই সব বিল্লীর 
প্রদাহ হইতে মাথার যন্ত্রণা হয়। এই 
প্রদাহকে সাইনিউসাইটিস (sinusitis) 
বলে। 
'সাইফন 91108 ( পদার্থ-বিদ্যা ) 
দুইটি অসমান বাহু বিশিষ্ট বরুনল 
বিশেষ । নলটিকে কোন তরল পদার্থে 
সম্পূর্ণ পূর্ণ কায়য়া উহার দুই মুখ 
বন্ধ করিয়া ছোট বাহ নটি এ তরল 
পদার্থ পূর্ণ কোন পাত্রে ডুবাইয়া দুই 
মুখ খুলিয়া দিলে পাত্রের তরল পদার্থ 
বড় বাহ্দাট দিয়া বাহির হইয়া যায়। 
ট্যান্টেলাসের বাট (Tantalus? cup) 
‘নামক এক মজার খেলার প্রধান অঙ্গ 
সাইফন। 
সাইম 0:79 ভ্তবক নু নন্দ 
( উদ্ভিদ-বিদ্যা ) 
প্দাম্পত বৃক্ষের যে পূঙ্পাবন্যাসে 
( Inflorescence ) শীর্ষে মাত্র একাট 
কাঁরয়া ফুল ফোটে, আর বাদ্ধ শাখা 


বৈজ্ঞানিক অভিধান 


প্রশাখা বিস্তার কারিয়া হয়, প্রত্যেক 
শাখার মাথায় একটি করিয়া ফুল 
ফোটে। প্রাচীনতম ফুলটি কেন্দ্রে 
থাকে। পাঁপ ফুল ইহার সরলতম 
দৃজ্টান্ত। 
সাউন্ড 9০৮ ধ্যান (বাঃ ও হিঃ) 
(পদার্থবিদ্যা ) 
কর্ণপটাহ কাঁতপয় কম্পাঙ্কে 
(Frequency) কাম্পত হইলে মান্ভজ্কে 
যে সংবেদন ($en5a0i0n5) পৌঁছায় । 
এই কম্পন অন:দৈর্ঘয কম্পন ( Longi- 
tudinal) হওয়া চাই এবং উহাদের 
কম্পাঙ্ক প্রাতি সেকেন্ডে ৩০ হইতে 
৪০,9০০-এর মধ্যে হওয়া চাই। 
সঙ্গীতের মুদারার সার কম্পাঙ্ক প্রতি 
সেকেন্ডে ২৫৬ | সাধারণতঃ ধ্বনি জড়- 
পদার্থের মাধ্যমে বাহিত হয় । গ্যাস 
অপেক্ষা তরল, তরল অপেক্ষা কঠিন 
পদার্থ শব্দতরঙ্গের : সুপারবাহী । 
বায়ুতে শব্দের তরঙ্গ বেগ ০০ সে 
উষ্ণতায় প্রতি সেকেন্ডে ৩৩১:৪৬ মিটার 
আর জলে ১৪৫০ মিটার, লৌহে 
&১০০ মিটার । 
সাউীন্ডিং '900.017 গভনরতা মাপন 
(বাঃ ও হিঃ) (পদার্থবিদ্যা ) 

(১) নৌ-বিহারাদের দ্বারা জলের 
গভীরতা মাপন। খুব. সরলভাবে 
কোন ভার জানস দড়িতে বাঁধিয়া 
কতখানি দড়ি ছাড়িলে মাটিতে ঠেকে 
তাহা দেখা হয় । বর্তমানে মহাসমনদ্র- 
গামী জাহাজে ধ্বানতরঙ্গ পাঠাইয়া 
প্রতিধ্বনি আসতে কত সময় লাগে 
তাহার দ্বারা গভীরতার পাঁরমাপ করা 
হয়। 


বৈজ্ঞানিক অভিধান 


(২) আবহবিদ্‌রা হালকা গ্যাস- 
পূর্ণ বেলুনের সহিত যল্ত্রাদ দিয়া 
ছাড়িয়া দেন, উহারা উপরে উঠিতে 
উঠিতে লঘুচাপযুন্ত স্থানে যাওয়ার জন্য 
আয়তনে প্রসারত হইতে হইতে ফাটিয়া 
যায়, তখন যন্ত্রাদ সেখানকার উষ্ণতা ও 
অন্যান্য উপাত্ত (79818 ) লিপিবদ্ধ 
করিয়া পড়িয়া যায় । উহাদের সংগ্রহ 
কাঁরয়া আবহবিদগণ এ উপাত্তগুলি 
পান। আর বেলুনের গাঁত দুরবান 
দ্বারা লক্ষ্য করিয়া উপরের স্তরের 
বায়নুর বেগ ও গতির দিক জানিতে 
পারেন৷ এই বেলযনগ্নলিকে সাউন্ডিং 
বেলুন (sounding baloon) বলে। 
সাদারল্যান্ড্‌ Sutherland, E. Wilbur 
(১৯১৬-) 

আমেরিকার যুন্তরাষ্ট্রে জন্ম ও শিক্ষা । 
শারণর প্রাক্রয়ায় হমেনিগুলির সঠিক 
ভাঁমকা সম্বন্ধে আজীবন গবেষণার 
জন্য ১৯৭১ সালে রসায়ন বিদ্যায় 


সৌর জগতের বেন্দুস্ছল ও উহার 
একমাত্র তারকা ৷ ইহার ব্যাস ৮,৬৫, 
৪০০ মাইল এবং পৃথিবী হইতে দুরত্ব 
৯'৩ কোটি মাইল ৷ ইহা পর্ব হইতে 
পাশ্চমে নিজের অক্ষের উপর আবর্তন 
করে। ইহার যে উদ্জবল পঙ্ঠ আমরা 
দেখিতে পাই তাহার উষ্ণতা প্রায় 
৬০০০" সে। সূর্যের আলোক ও উত্তাপ 


৪৯৩, 


জগৎ নিজ নিজ কক্ষে পারভ্রমণ 
কাঁরতেছে। কাজেই মানুষের কাছে 
সূর্যের গুরুত্বের অবধি নাই । 
সানক্রাওয়ার 5unflower সূর্যমুখী 
(বাঃ ও হিঃ ) (উদ্ভিদ-বিদ্যা ) 
সরর্ণবর্ণ ফুল বিশেষ । ইহা যে 
গাছে জন্মায় তাহা উচ্চতায় প্রায় দশ- 
বার ফুট পর্যন্ত হয়। এবং চ্যাপ্টা- 
ফুলের ব্যাস এক হইতে কয়েক ইণ্চি 
পর্যন্ত হয় । ইহার বীজ কোন কোন, 
দেশে মানুষে খায় ও সব দেশেই গৃহ- 
পালিত পাখীর খাদ্য 'হসাবে ব্যবহৃত 
হয়। এই বীজ হইতে একপ্রকার তৈলও 
নিষ্কাশিত হয়। 
সানস্পট্‌স :98092015 সৌরকলঙ্ক 
মুঘ-ন্তন্ধ ( জ্যোতষ-বিদ্যা ) 
সূর্ষ‘মণ্ডলে সময়ে সময়ে যে কালো 
কালো দাগ দেখা যায়। ইহাদের 
আকারের ও স্থায়িত্বের কোন 'প্থিরতা 
নাই ৷ স্ধ'মণ্ডলের উপরকার গ্যাসায় 
আবরণ কোন প্রকার আলোড়নে ছিন্ন 
হইয়া গেলে আমরা ভিতরের অপেক্ষা- 
কৃত -অনঃজ্জবল গহৰরকে দাগের মত 
দেখি। এইগুলির সংখ্যা বেশী হইলে 
পৃথিবগীতে চৌম্বক ঝড় উঠে, রেডিও 
যন্বে বির স্যাষ্ট হয় ও অতিবৃষ্টি দেখা 
দেয়। সাধারণতঃ ইহারা দুই সপ্তাহের 
বেশী স্থায়ী হয় না। 
সাবালমেশান Sublimation উধ্ব 
পাতন (বাঃও হিঃ)  (রসায়ন-বিদ্যা) 
কঠিন বস্তু তাপ যোগে তরল 
অবস্থায় পরিণত না হইয়া যাঁদ সরাসাঁর 
গ্যাসীয় অবস্থায় পরিবার্তত হয় তাহা 
হইলে সেই ব্যাপারকে উধর্বপাতন বলে ॥ 


1৪৯৪ 


কর্প্যরের উবিয়া যাওয়া এই ধর্ম হেতু ৷ 
আয়োডিনও ইহার একটি প্রকৃষ্ট 
দৃষ্টান্ত । 
গামনার Sumner, James Batcheiler 
( ১৮৮৭-১৯৫৫ ) 

আমেরিকান জীব রসায়নাবদ। 
কর্ণেল বিশ্ববিদ্যালয়ে গবেষণা করিয়া 
তান ইউীরয়েজ (9:৩5) নামক 
এনজাইমটিকে কেলাসিত আকারে 
গ্বতল্প কারয়া প্রমাণ করিতে সমর্থ হন 
যে এনজাইমরা একপ্রকারের প্রোটিন 
এবং শুদ্ধ রাপায়নক যৌগ । ১৯৪৬ 
সালে তান নর্থরপ ও স্টানলের সাঁহত 
যুস্তভাবে নোবেল পুরষ্কার পান । 
সামার Summer গ্রীত্স (বাঃ ও হিঃ) 
(ভূগোল) 

যে ধাতুতে দিনমানের স্থিতিকাল 
রাপরির অপেক্ষা বেশী হয়। উত্তর 
গোলার্ধে ইহা মে হইতে অগস্ট পর্যন্ত 
চলে আর দক্ষিণ গোলার্ধে নভেম্বর 
হইতে ফেব্রুয়ারী পর্যন্ত । উত্তর 


সামারিয়াম 98541 (রসায়ন-বদ্যা) 

বিরল মান্তক (rare earths) 
শ্রেণীর ধাতব মৌল। চিহ্ন 5. 
প্রমাণ সংখ্যা ৬২, পরমাণু ভার 
১৫০'৩৫, আপেক্ষিক গুরুত্ব ৬৯৩, 
গলনাঙ্ক ১৩০০ সে। দেখতে ছাই 
রঙের ও অত্যন্ত কঠিন ৷ ইহাকে 
সম্প্রতি পারমাণাঁবক বাক্ষিরকে নিয়ন্ত্রক 
(Moderator ). রুপে ব্যবহারের 
পরীক্ষা চলিতেছে । পারমাণবিক রাশ্ম 


বৈজ্ঞানিক আভধান 


বারা আক্রান্ত লোকের চাকংসার জন্য 
ইহার ব্যবহার আছে । 


সায়াটিকা Sciatica 
(চাকৎসা-বিদ্যা ) 

উরুর পিছন দিক হইতে পায়ের 
প্রান্ত পর্যন্ত অঙ্গে একপ্রকার বেদনা । 
যে স্থানে এই বেদনা হয় এ স্থান দিয়া 
দেহের সর্বাপেক্ষা বৃহৎ নার্ভ গিয়াছে। 
শ্রোণীচক্র হইতে আরম্ভ করিয়া নিতম্ব 
দেশ দিয়া ইহা পা পর্যন্ত গিয়াছে। 
ইহাকে সায়াটিক নার্ভ বলে। উহার 


প্রদাহই সায়াটকা । সম্প্রাত 
পোঁনাসাঁলন প্রয়োগে কিছ; উপকার হয় 
বাঁলয়া দাবী করা হয়। 
সায়ানোজেন 0980৩)  (রসায়ন- 
বিদ্যা ) 

দাহা, বর্ণহীন, বিশিষ্ট গন্ধযুন্ত 
গ্যাস। সংকেত ০০৪ । ইহা 


অঙ্গৈব বিষ সমূহের মধ্যে তীব্রতম ৷ 
জলে দ্রাবয, গলনাঙ্ক -_২৭'৯২' সে, 


এবং উহার ধাতব লবগগ্ীলও অত্যন্ত 
বিষা্ত। উহাদের কোন দ্ুব পান 
করিয়া পানপান্র নামাইবার পূবে 
মত্যু ঘটয়াছে এমন দৃষ্টান্ত আছে। 
ধাতব সায়ানাইডগ্ীল স্বর্ণ নিচ্কাশনে 
ব্যবহৃত হয় ৷ 
সায়েনসে 50০০৫ বিজ্ঞান (বাঃ ও হিঃ) 
ইন্দ্িয়গ্রাহা তথ্য সঠিক পর্যবেক্ষণ 
ও'লাপবদ্ধ করা, সংগৃহীত তথ্যরাজিকে 
স্মীবন্যন্ত ও শ্রেণীবদ্ধ করা ও তাহার 
উপর ভাত করিয়া হ্ীন্তপূর্ণ চিন্তা 


বৈজ্ঞানিক আভিধান ৪১৫ 


দ্বারা সিদ্ধান্তে উপনাত হওয়ার সমষ্টি 
গত সংজ্ঞা বিজ্ঞান। মানবসভ্যতার 
বর্তমান যুগকে কখনও কখনও 
বৈজ্ঞানিক যুগ বলা হয়, তাহার কারণ 
এই যে বৈজ্ঞানিক পদ্ধাত লব্ধ বহু 
উদ্ভাবন ও আবিষ্কার মানৃষের হক 
জীবন ত ভরিয়া আছেই, উপরন্তু তাঁহার 
চিন্তা _জগংকেও আচ্ছন্ন করিয়াছে । 
বৈজ্ঞানিক পদ্ধতি বলিতে বোঝায় 
প্রথমতঃ আমরা যে সকল বস্তু প্রত্যক্ষ 
কার তাহা কি এবং কি করিয়া সে 
অবস্থায় আদিল সে সম্বন্ধে প্রশ্ন করা, 
পরে সে সম্বন্ধে যাহা জানা যায় তাহা 
পঙ্খানূপ,ুজ্থ রূপে জানা ও বিন্যাস 
করা, তাহা হইতে ঘ্যান্তর সাহায্যে 
একটি ব্যাখ্যায় উপনগীত হওয়া, পরে 
সেই ব্যাখ্যা ঠিক কি তাহা সুপরি- 
কল্পিত পরীক্ষা দ্বারা প্রমাণ করা বা 
রন করা। 
সাক+মপোলার স্টার circumpolar 
5ar অনন্তগ তারা নহি্রওন নাহা 
(জ্যোতিষ ) 

মেরু প্রদেশের কাছাকাছি স্থান 
হইতে যে সকল তারকা কখনও অন্ত- 


'গ্রামণ হইতে দেখা যায় না। ইহারা 


সারারাত্রি ধারয়া ধ্রবতারার চতুদিকে 
পরিক্রমা করতেছে বলিয়া মনে হয়। 
ধববষন্বরেখার উপর হইতে এরূপ তারকা 
একটিও দেখা সম্ভব নয় । আর মেরুর 
উপরে সকল তারকা এমন কি সূর্য 
পর্যন্ত এই দলে পড়ে। 
লাক‘ল ০0০6 বৃত্ত বাংলা ও হিন্দী ] 
(জ্যামিতি) 

সমতল বরুরেখা দ্বারা সম্পূর্ণ বন্ধ 


চিত্। ইহার উপারস্থিত প্রাত বিন্দু 
উহার মধ্যস্হ এক বিশেষ বিন্দু হইতে 
সমদুর ৷ এ বিন্দুকে কেন্দ্র ( Center) 
ও চিত্র রেখাকে পরিধি ( Circum- 
ference ) বলে। পরিধিস্হ কোন 
বিন্দ; হইতে কেন্দ্রের দুরত্বকে ব্যাসার্ধ 
(radius ) বলে | 
সাকিটি (ইলেকট্রিক) circuit 
( Electric ) বৰ্তনী (বৈদযুতিক) 
অহ্নিঘ ( নিতুল ) (পদার্থ-বিদ্যা) 
যে পথ দিয়া দা প্রবাহ 'নিরব- 
চ্ছিন্নভাবে চলিতে পারে। ইহা 
সাধারণতঃ ধাতব তার দ্বারা নির্মিত 
হয় এবং এই তার তাঁড়দ;ৎপাদক যন্তের 
দুই : তাঁড়দদ্বারের সহিত সংযুক্ত 
থাকে। কোন বন্ধ বায়-শন্য 
টিউবের মধ্য দিয়াও তড়িদ-ংপাদক যন্য 
হইতে বিদাত প্রবাহ যাইতে পারে, 
তখন এ নল বা ভাল্ভ বর্তনীর 


অঙ্গীভূত হয়। 


CAPACITOR INDUCTANCE 


A.C. GENERATOR 
টি 


বৈদতিক বর্তনীর দুইটি নমুনা । নীচেরাট 
রেডিও বর্তনী। 


৪৯৬ 


সাকলেশান অফ রাড circulation of 
199৫ রজ্ত সংবহন হী থব্পিৰল 
(শারীরবৃন্ত) 

প্রাণীদেহের সর্বাংশ দিয়া রক্তের 
চক্রাকারে প্রবাহিত: হওয়া ৷ হৃংপিণ্ড 
এই প্রবাহশান্তর উংস ৷ উহা পামপের 
মত পর্যায়ক্রমে সণ্কোচন ও প্রসারণ 
দ্বারা বিশুদ্ধ 'রন্তস্রোতকে ধমনী ও 
তাহার শাখা-প্রশাখা দ্বারা দেহের 
দূরতম অংশে প্রেরণ করে। আবার 
দেহের দূরতম অংশ হইতে দূষিত রন্ত 
{শরা-উপশিরা বাহিয়া ক্রমশঃ হ্ৃখীপণ্ডে 
উপাস্থিত হয়। হৃংপিণ্ড হইতে উহা 
শোধনার্থ ফুসফুসে প্রোরত হয় এবং 
ফুসফুস হইতে অক্সিজেন দ্বারা 
শোধিত তাজা রন্ত হৃংাপণ্ডে ফিরিয়া 
যায় এবং সেখান হইতে পূনরায় দেহের 
দুরতম অংশে প্রেরিত হয়। শিরা ও 
ধমনীর মধ্যে যে বিপরীতমুখী স্রোত 
বাহতেছে তাহার যোগসূত্র কৈশিক 
নালীগীল ( Capillaries ). প্রাণী- 
দেহের রক্ত সংবহন ভূমিষ্ঠ হইবার পর্ব 
হইতে শুর; হয় এবং আমরণ অবিরাম 
চালতে থাকে। এই সংবহন বন্ধ হওয়া 
মানেই মত্যু। কোন অঙ্গ-প্রত্যঙ্গে রন্তু 
চলাচল বন্ধ হইলে উহা অসাড় হইয়া 
যায় এবং এঁ অবস্থা বেশীক্ষণ স্থায়ী 
হইলে দেহাংশটি পচিয়া যাইবার 
আশৎকা থাকে। 
সার্জারী 5ঘ্ঃgery অস্ত্র চাকৎসা 
হাজ্সন্িক্ষিা (চাকৎসা-বিদ্যা ) 
শরীরের কোন আঘাত, ক্ষত বা 
বিক্বত হাত দিয়া বা যন্ত্র প্রয়োগে 
শোধন করা। প্রাচীন কাল হইতেই 


বৈজ্ঞানিক আভধান 


ইহা প্রচলিত । তবে বর্তমানে অবেদন 
( Anaesthetics ) পদ্ধতিতে প্ৰগতি 
ও নানা প্রকার বাঁজবারক ওধধ 
আবিচ্কার ও নিবাঁজন ( Asepsis ) 
অবস্থা সৃষ্টি করার সুবিধার জন্য 
পাশ্চাত্য চিকংসাশাস্ত্ের এই শাখায় 
যুগান্তকারী উন্নাত হইয়াছে এবং অস্ত্ 
চাকৎসার লব্ধি অনেক সময় অজ্ঞ 
লোকের কাছে যাদুর মত মনে হয় । 
সার্‌ফেস্‌ টেনসান surface tension 
পজ্ঠতান এচ্ডনলান (পদার্থ-বিদ্যা ) 
তরল পদার্থের যে ধর্ম অনুযায়ী 
তাহাদের পৃজ্ঞকে যতদূর সম্ভব 
গুটাইয়া আনতে চায়। যেহেতু 
আয়তনের অনুপাতে গোলকের পৃচ্ঠের 
ক্ষেত্রফল সর্বাপেক্ষা কম, সেই হেতু 
মুক্তভাবে. থাকিলে তরল পদার্থ 
গোলাকার ধারণ কুরে ! তরল পদার্থের 
ভিতরের অণ্ুগুলি চতুর্দক হইতে 
অন্যান্য অণুগণের আকর্ষণ সমানভাবে 
অনুভব করে, কিন্তু পৃষ্ঠের অণদ- 
গুলিতে উপর হইতে কোন আকর্ষণী 
না থাকায় নীচের অণ্দের আকর্ষণী 
শান্তর খানিকটা অপ্রশীমত থাকে । তাই 
তরল পদার্থের পৃষ্ঠ যেন এক খণ্ড 
চামড়া টানিয়া ধারলে যে আচরণ আশা 
করা যায়, সেইরূপ আচরণ করে। 
সালফাইড 5811:3৫০ ( রসায়ন-বিদ্যা ) 
অন্য মৌলের সহিত গন্ধকের যুগ্ম 
যৌগ ৷ ধাতব সালফাইডগহুলি বর্ণ ও 
দ্রাব্যতা ভেদে সহজে পরীক্ষাতে পৃথক 
করা যায় বলিয়া এইগুলি রাসায়নিক 
বিশ্লেষণে খুব কাজে আসে । হাহীদ্রো- 
জেন সালফাইড বা সালফারেটেড 


বৈজ্ঞানিক অভিধান 


হাইড্রোজেন (5) নামক দগ্ধ 
গ্যা কোন ধাতব লবণের দ্রবে চালাইলে 
তামা, সাঁসা, পারদ, দন্ভা, ম্যাঙ্গানীজ 
ইত্যাদির সালফাইড অধঃক্ষিপ্ত হয় 
এবং পরে অন্য লক্ষণান্‌সারে উহাদের 
সনান্ত করা যায়। আঙ্গিক বিশ্লেষণে 
( Qualitative analysis ) ইহাদের 
ব্যবহার রসায়ন বাঁক্ষণাগারে প্রায় 
অপরিহার্য । ইহা ছাড়া বহু ধাতুর 
আকরিক প্রধানতঃ সালফাইড ৷ তামা 
ও লোহার সালফাইড আকরিকগনুলিকে 
পিরাইটিস (৮1195) বলে। 
সাল্‌ফা ড্রাগস sulpha drugs 
(চাকৎসা-বিদ্যা ) 

এক শ্রেণীর গন্ধক ঘটিত জৈব 
রাসায়নিক যৌগ । ইহাদের বৈজ্ঞানিক 
নাম সালফ্যানিলেমাইড ( Sulpha- 
nilamide )। ১৯৩৫ সালে জামনি 
বিজ্ঞানী ডেমাক ( Domagk ) gট- 
সিল নামক এক লাল রঞ্জকের বাঁজ- 
নাশক গুণ দেখিয়া বিস্মিত হন। পরে 
ফরাসী বিজ্ঞানীরা আবিহ্কার করেন যে 
এ রঞ্জকের বীঁজ-নাশক অংশ সালফ্যা- 
নিলেমাইড | উহা স্ট্রেগিটোকক্কাইদের 
নাশ কারতে সক্ষম । এই শ্রেণীর 
ওধধের ইহাই আদপদরুষ। পরে 
নিউমোনিয়া বাঁজনাশক সালফা 
পিঁরাডিন' ( Sulpha Pyridine ) 
আবিষ্কৃত হয়। তবে ইহাদের কিছ; 
অবাঞ্ছনীয় দোষ থাকায় অধিক মান্রা 
সেবনে দেহে হানির সম্ভাবনা থাকায় 
কম হানিকর অন্যান্য ওষধ আকার 
হয় থা সাল.ফাথায়াজোল ( Sulpha- 
thia 2০15),  সালফা-ডায়াজন 


৩২ 


৪৯৭ 


(81109018179), সালফা-মেরা- 
জিন ( Sulphamerazine ) ইত্যাদি । 
ইহাদের  সমন্টিগত নাম সালফা- 
ড্রাগ্‌স। 
সালফার Sulphur গন্ধক (বাঃ ও হিঃ) 
(রসায়ন-বিদ্যা ) 

অধাতব মৌল । চিহ্ন ৪, প্রমাণ্য 
সংখ্যা ১৬, পরমাণু ভার ৩২, গলনাঙ্ক 
একনত ( Monoclinic ) ১১৮৭৫" 
সে ও রাদ্বক ( Rhombic ) ২২২৮ 
সে। চ্কুটনাৎক 888'৭" সে। ইহা 
বহদরুপে (Allotropic modifi- 
cation) পাওয়া যায়। সাধারণ উষ্ণতায় 
হলদে রঙের রদ্বিক অন্টতলক ভঙ্গুর 
কেলাস আকারে দেখা যায়, আপেক্ষিক 
গররত্ব ২০৩-২০৬ । ৯৬" সে এর 
উপর উষ্ণতায় উহা একনত সুচী 
আকার কেলাসে. পাঁরণত হয়। 
আপেক্ষিক গুরুত্ব ১'১৩। আবার 
গন্ধককে সম্পূর্ণ গলাইয়া তরল 
গম্ধককে শীতল জলে ঢালিয়া দিলে 
রাবারের মত ঘোর রঙের এক প্রকার 
গন্ধক ( Plastic sulphur ) পাওয়া 
যায়। ইহা ছাড়া আরও দ:-এক ক্ষণ- 
স্থায়ী আকারের গন্ধক পাওয়া যায়। 
ইহা ভূপ্‌ষ্ঠে বহু স্থানে মনত অবস্থায় 
খানতে পাওয়া যায়, ইহার যোগগুলিও 
ভূত্বকে বহু বিস্তৃত । ইহা প্রোটো- 
প্লাজ্‌মের অন্যতম উপাদান বলিয়া 
জীবদেহেরও অপরিহার্য উপাদান । 
প্রাচীনকাল হইতে ইহা বাঁজনাশক ও 
বাঁজবারক হিসাবে ব্যবহৃত হইয়া 
আসিতেছে । ফসলকে কাঁটের আক্রমণ 
হইতে রক্ষা করার জন্য ইহার সূক্ষমাকার 


৪৯৮ 


গড়া ছড়াইয়া দেওয়া হয়। সালফউরিক 
আ্যাসিড প্রস্তুত, দিয়াশলাই, কাগজ ও 
রাবার শিল্পে ইহার প্রচুর ব্যবহার আছে। 
সালফার ডাইঅক্সাইড Sulphur 
Dioxide ( রসায়ন-বিদ্যা ) 

গন্ধককে পঢ়়াইলে যে উগ্র-গন্ধ 
বণহান গ্যাস পাওয়া যায় । ইহা জলে 
দ্রাব্য এবং ওই দ্রবকে সালফিউরাস 
আ্যাসিড (Sulphurous Acid ) 
বলে। ইহা বাঁজনাশক ও বর্ণনাশক 
(Bleaching agent) হিসাবে ব্যবহৃত 
হয়। ইহাকে শুধ: চাপ দিয়া তরলীকৃত 
করা যায় বলিয়া অনেক স্থানে হিমায়নে 
(refrigeration) . ব্যবহৃত হয় । 
ইহার গলনাঙ্ক ৭৫৫০ সে, স্ফুটনাঙ্ক 
--১০+ সে । ১০: সেলসাসে সওয়া দুই 
বায়ুমণ্ডলের চাপে তরল হইয়া যায় । 
সালাফটারক ত্যাসিড Sulphuric 
Acid ( রসায়ন-বিদ্যা ) 

অজৈব তাঁৱ আযাসিড। সংকেত 
H,50,। এই আ্যাসিড শিল্পে 
সর্বাপেক্ষা অধিক প্রযুক্ত হয়। এইরূপ 
কাঁথত আছে যে প্রায়োগক বিষয়ে 
কোন্‌ দেশ কত উন্নত, তাহা সেই দেশ 


যায়। এই জন্য সালাফউারিক আযাসিড 
প্রস্তুত রাসায়নিক [শিল্পের ভিত্তি- 
স্থানীয় । প্রকোন্ঠ প্রণালশী ( chamber 
Process) ও সংযোগ প্রণালী 
( contact process ) এই দুইভাবে 
ইহা প্রস্তুত হয় । 
সালফেট্স 5ulphate5 (রসায়ন-বিদ্যা) 
সালাফউারক আ্যাসিড প্রশমিত 


বৈজ্ঞানিক অভিধান 


করিলে যে সব লবণ উৎপন্ন হয়। 
ইহার অনেকগুলি প্রাচীন কাল হইতে 
পরিচিত ও বহু ব্যবহৃত। যেমন 
জপনাম ( Calcium Sulphate ) 
গ্লাস্টার অফ প্যারিস প্রস্তুতে ব্যবহৃত 
হয়।  এপসম সল্ট ( Magnesium 
Sulphate ) িরেচক হিসাবে ব্যবহৃত 
হয়। গ্লবারস সলট ( Sodium 
Sulphate ) িলেপ বহু ব্যবহৃত । 

সালভার্সান 981%81581। ( চিকিৎসা- 


বিদ্যা ) 
আর্সেনিক ঘাঁটত জাঁটল জৈব 
রাসায়ানক যৌগ । জার্মান বিজ্ঞানী 


পল এহ্‌রলিক ইহা সংশ্লোষত করেন 
ও প্রমাণ করেন যে অনেক ক্ষেত্রে ইহা 
উপদংশ বীজ নাশ করে তবে ইহা 
সূচীবিদ্ধ করিয়া দেহে প্রয়োগ কারলে 
অনেক সময় খারাপ ফল হয় বলিয়া 
ইহার উন্নততর সংস্করণ নও-সাল- 
ভার্সান নামে প্রচারিত হয়। ইহার 
রাসায়ানক নাম . আর্সীফনামিন 
( Arsphenamine ) 
সাহান Sanni, Birbal (১৮৯১ 
১৯৪৯) 

ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী। পশ্চিম 
পাঞ্জাবে জন্ম, লাহোরে শিক্ষা । পরে 


১৯১৯ সালে লন্ডনের ডক্টরেট উপাধি 
পান। তিনি ভারতে 'ফাঁরয়া বারানসা, 
পাঞ্জাব ও. লক্ষেণী বিশ্ববিদ্যালয়ে 
অধ্যাপনা করেন।॥ এখানে তিনি প্রত্ন- 
উদ্ভিদ-বিদ্যার গবেষণায় নিজেকে 
নিয়োগ করেন এবং লক্ষেনীতে তিনি 


বৈজ্ঞানিক অভিধান 


প্রত্ন উদ্ভদবিদ্যা গবেষণার জন্য এক 
প্রতিষ্ঠান স্থাপন করেন। তিনি এ 
বিষয়ে বহু মূল্যবান গবেষণা করিয়া 
গিয়াছেন। ভারতে এঁ বিষয়ের প্রবর্তক 
বালিলে অত্যান্ত হয় না ৷ 
সাহা Saha, Meghnath (১৮৯৩- 
১৯৫৬) 

ভারতীয় পদার্থবিজ্ঞানী। 
কলিকাতায় শিক্ষা । ফলিত. গণিতে 
স্নাতকোত্তর বাঁন্তলাভের পর তত্বীয় 
পদার্থাবদ্যার দিকে আকৃষ্ট হন, এবং 
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট 
উপাধি পান। পদার্থাবদ্যার সিদ্ধান্ত 
জ্যোতিষে প্রয়োগ কাঁরয়া অপূর্ব সাফল্য 
অর্জন করেন। উচ্চতাপে জাটল 
রাসায়নিক অণাবিয়োজত হইয়া সরল 


অণনুতে পরিণত হয়, আরও উচ্চতাপে ' 


অণদু বিয়োজিত হইয়া পরমাণুতে 
পর্যবসিত হয়। আরও উচ্চতাপে 
পরমাণুর ইলেকট্রন খসিয়া উহারা 
আয়নিত হয়। বর্তমান যুগে পারমাণ- 
{বক চুল্লীর কল্যাণে ইহা অতি সাধারণ 
তথ্য হইয়া দাঁড়াইয়াছে। পরমাণু 
বিয়োজনের ফলে যে আয়ন ও ইলেক্‌- 
টনের সমন্বয় সৃষ্টি হয় তাহাকে প্লাজমা 
(9188018.) বলে এবং উহার চর্চার 
জন্য পদার্থাবদ্যায় একটি নূতন শাখার 
সৃষ্টি হইয়াছে । কিন্তু সাহা যখন 
গবেষণা আরম্ভ করেন তখন এই ধারণা 
সহজ ছিল না। তিনি কল্পনা করেন 


যে তারকাদের অভ্যন্তরে যে উচ্চতাপ ' 


আছে, তাহাতে মূল পরমাণুগুলি 


আয়নিত হইয়া যায়, এবং উহাদের 
বর্ণনালিতে যে সকল মৌলের : উজ্জল 


৪৯৯ 


রেখা পাওয়া যায় না তাহার কারণ দেন 
যে তারকার বণালিতে মূল পরমাণুর 
রেখা থাকা সম্ভব নয়, ওই আয়ানত 
পরমাণুর রেখা পাওয়া যাইবে ।: শুধু 
অসাধারণ গাণিতিক  প্রাতভায় তিনি 
হিসাব করিয়া উহাদের স্থান নির্ধারণ 
করেন এবং পর্যবেক্ষকগণ বর্ণালি 
বিশ্লেষণে উহাদের সেইস্থানে পান। 
ইহাতে তাঁহার খ্যাতি বিশ্বময় ছড়াইয়া 
পড়ে ৷ তান এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে 
অধ্যাপনাকালে পদার্থাবদ্যার গবেষক- 
দের এক গোষ্ঠী গঠন কারতে সক্ষম 
হন। তানি শেষ জীবনে কলিকাতা 
{বিশ্ববিদ্যালয়ে আসিয়া নিউক্লিয়ার 
পদার্থাবদ্যার এক গবেষণাগার প্রতিষ্ঠা 
করেন ও ভারতবর্ষে প্রথম সাইক্লোট্রন 
যন্ স্থাপন করেন। তাহার শিষাগণ 
নিজ নিজ ক্ষেত্রে দার্থক বিজ্ঞানী । 
পিণ্কোনা 01108078 (উদ্ভিদ-বিদ্যা) 

এক শ্রেণীর বৃক্ষ যাহাদের ছাল 
হইতে ম্যালেরিয়া রোগের  ওষধ 
কুইনাইন নামক উপক্ষার পাওয়া যায়। 
ইহা আদিতে দক্ষিণ আমেরিকা হইতে 
আসিত। পরে জাভাতে ইহার চাষ 
হয়, এখন ভারতে দার্জীলং ও দক্ষিণে 
নীলগার প্রদেশেও ইহার বাগান 
তৈয়ারী হইয়াছে । তবে পৃথিবী হইতে 
ম্যালোরয়ার ব্রমাবলযীপ্ত ও আধুনিক 
উন্নততর ওষধাঁদর আবিষ্কারের ফলে 
ইহার গুরুত্ব অনেক কমিয়া গিয়াছে। 
সি জি এস স্টেম 0.0. 5. 
System : (পদার্থ-বিদ্যা ) 

‘দৈৰ্ঘ্য, ওজন ও সময় মাপিবার : 


&০0০. 


মেট্রিক এককগনুলির আদ্যক্ষর ৷ একক- 
গলি যথাক্রমে সেন্টিমিটার, গ্রাম ও 


সেকেন্ড । 

সিলারিয়ান সেক্‌শান Caesarian 
Section. অহা. বাম-লিজ্জাজল 
(চাকৎসা-বিদ্যা ) 


জননীর উদর ও জরায়; কাটিয়া 
সন্তান প্রসব করানোর পদ্ধাত। 
জননীর পক্ষে স্বাভাবিক প্রসব সম্ভব 
না হইলে বা আহতকারী মনে হইলে 
চাকৎসকগণ- এই ৷ পদ্ধতি অবলম্বন 
করেন। ইহা মাতা বা সন্তান কাহারও 
পক্ষেই হানিকর নয় । 
?সিটাকো1সস Psittac05i5 ( চাকৎসা- 
বিদ্যা.) 


ক্যানারি শ্রেণীর পাখাঁদের এই রোগ 
বেশী হয়। যাহারা আক্রান্ত পাখীদের 
লইয়া নাড়াচাড়া করে সে সকল 
মাননষদেরও ইহার সংক্রমণ হয়। হঠাৎ 
বেশী জবর, মাথাধরা, শৈত্যবোধ, পেট 
বাথা ইত্যাদি ইহার লক্ষণ। পূর্বে 
এই রোগ শতকরা চল্লিশ ভাগ মারাত্মক 
হইত ৷ বৰ্তমানে আ্যান্টিবায়োটিক ওষধ 
সম[্হ ব্যবহারে বিপদাশৎকা কমিয়াছে। 
িডারয়াল ডে Siderial day 
নাক্ষত্রাদন (বাংলা. ও হিন্দী) 
(জ্যোতিষ) 

কোন -একাঁট তারা একবার 
মধ্যরেখা (Meridian) অতিক্রম 


কারবার পর পুনরায় যখন মধ্যরেখায়- 


আসে, সেই সময়ের ব্যবধান । ইহার 
মান ২৩ঘণ্টা ৫৬ মিনিট ৪:০৯সেকেন্ড ৷ 


বৈজ্ঞানিক আভধান 


পিনক্রটন Synchroton (পদার্থ-বিদ্যা) 

সাইক্রোট্রন যল্লের আভনব সংস্করণ । 
সাইক্রোট্রন যন্ত্রতে কণাগুলির বেগ 
যখন এক নার্দষ্ট সীমায় পেশীছায় 
তখন বেগের জন্য উহার ভর বাড়িতে 
থাকে ( আপোক্ষকতাবাদ হইতে ইহাই 
আশা করা যায়) ৷ ফলে ত্বরণ আশান;- 
রুপ হয় না এবং দুই অর্ধ বৃত্তের 
ব্যবধানে বৈদ্যুতিক ক্ষেত্রে যে পাঁরবর্তন 
হয় তাহার সাহত-তাল রাখিতে পারে 
পারে না। অতএব এ যন্বে এ নাট 
সীমার অপেক্ষা বেশী বেগ বিশিষ্ট 
কাণকা পাওয়া সম্ভব নয়। ইহার 
প্রাতিকারাথে“ রুশ পদার্থাবদ ভেক্সলার 
( Veksler ) ও আমেরিকান পদার্থীবদ 
ম্যাক্‌মিলান স্বতন্ত্র ভাবে তড়িং কাণকা- 
গলির নূতন তালের সাঁহত মিলাইয়া 
বিদ্যুৎ পরিবর্তনের ব্যবস্থা উদ্ভাবন 
করিয়া সাইকোট্রন যন্বের সংস্কার 
করেন। ইহাতে কণাগুলির ভরবৃদ্ধির 
সঙ্গে সমান ভাবে ক্ষেত্রের পরিবর্তন 
করার জন্য যন্টির নাম হয় সিন্‌ক্রো 
(অর্থাৎ সমান) সাইক্রোদ্রন বা সংক্ষেপে 
িন্ক্রটন। 
দিনক্লাইন.95701189 অবতল ভঙ্গ 
অসিলনি ( ভূ-বিদ্যা ) 

শিলার ভাঁজের নণচের. দিকে 
অবনতি । ইহা কয়েক ই হইতে 
কয়েক মাইল পযন্ত হইতে পারে । ইহা 
উধ্বভঙ্গের (4১001011776 ) বিপরীত । 
?সনাথাঁসস 85706079919  সংশ্লেষণ 
(বাংলা ও হিন্দী) ( রসায়ন-বিদ্যা ) 

রসায়নে মৌল বা সরল অণু হইতে 
জটিল অণু গঠন প্রণালী । বশিম্টার্থে 


বৈজ্ঞানিক অভিধান 


বাঁক্ষণাগারে নৈসার্গক রাসায়নিক 
যৌগ সমূহের সহিত সংযত মিলাইয়া 
যৌগ গঠন করা ৷ যেমন বাঁক্ষণাগারে 
প্রস্তুত ইনস্মীলনকে  সিনাথাঁটক 
ইনসালন ( synthetic insulin ) 
বলা হয়। 
1সিনান্যান্হপাস 
(নৃতত্ব) 

অধুনালপ্ প্রাচীন মানুষের এক 
প্রজাতি। ইহাদের কয়েকটি আচ্হি 
চীনের চৌকোটিয়েন প্রদেশে এক 
গুহার মধ্যে আবিষ্কৃত হয় (১৯২৯)। 
এই প্রজাতির মানব প্রায় আড়াই লক্ষ 
বৎসর আগে ভ্‌-পৃজ্ঠে বিচরণ কাঁরত 
বালয়া অনুমান । ইহারা যবদ্বীপের 
দিথেক্যান্ুুপাস ইরেক্‌টাসের 
( Pithecanthropus Erectus ) 
নিকট সম্পর্কের বাঁলয়া মনে হয়, তরে 
কোন কোন বিষয়ে উন্নততর । 
সিনাপ্‌স 8599০. অন্ন খন 
(শারার-বৃত্ত) 

যে স্থানে নাভ: প্রান্তগুলির মধ্যে 
এত সামান্য ব্যবধান থাকে, যে. নার্ভ 
প্রবাহগ্ুল তাহা আতক্রম করিয়া 
যাইতে পারে তবে এক মুখে । 
[সিনাবার Cinnabar হিঙ্গুুল (বাংলা 
ও হিন্দী ) ( রসায়ন-বিদ্যা ) 
... ইহা পারদের প্রধান. আকাঁরক | 
সংকেত 85 ইহা পারদ ও 
গম্থকের যুগ্ম যৌগ, রঙ গাঢ় লাল। 
সন্দুর হিসাবে ব্যবহৃত হয়। 
সনামন Cinnamon  দালচিনি 
(বাংলা ও হিন্দী) ( উদ্ভিদ-বিদ্যা ) 

আদিতে সিংহলে জাত একপ্রকার 


Sinananthropus 


‘৫০১ 


গাছের ছাল। রন্ধনের মশলা হিসাবে 


ভারতে বহু ব্যবহৃত ॥ 
সাফালস Syphilis উপদংশ 
(বাংলা ও হিন্দী) ( চাকৎংসাবাবদ্যা) 


সংক্রামক রোগ. বিশেষ । কোন 
রোগীর সংস্পর্শ হইতে ইহা অন্য 
ব্যন্তিতে সংক্লামিত হয়। ইহা প্রথমে 
জননোন্দ্িয়ে হয় এবং রোগীর সহিত 
যৌন সংযোগ দ্বারা ছড়াইয়া পড়ে । 
প্রথম আক্রমণের সময় ইহা জননোন্দ্ুয়ে 
ক্ষুদ্র কঠিন ফুসকুড়ির আকারে - দেখা 
দেয়, পরে দেহের সবার্গে গ:টি ছড়াইয়া 
পড়ে, ক্রমশঃ ঘা হয় এবং অনেক রকম 
গৌণ বিকৃতি দেখা দেয়। এমন কি 
ইহা হইতে পক্ষাঘাত ও উন্মত্ততাও 
ঘাটতে পারে। জননোন্দরয় দুষিত 
হয় বালয়া ইহা সন্তানদেহেও সংক্ামিত 
হওয়ার সম্ভাবনা থাকে । . এই. জন্য 
এই রোগ অত্যন্ত বিপজ্জনক । বর্তমানে 
প্রথমাবস্থায় পোঁনাসাঁলন ব্যবহারে 
ইহার আশ; উপশম হয়। 
[িবার্নে টিক্‌ স Cybernetics 
(প্রয়োগ-বিদ্যা ) 

প্রাণীদেহে ও যন্ব্বীয় অংশগুলির 
মধ্যে সংবহন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা । সর্ব 
প্রকার স্বয়ংক্রিয় যন্ত্রাদ ইহার 
অন্তর্গ'ত ৷ বশেষ ভাবে অক কাঁরবার 
যন্্রগবাল ( Computers ). হইতে 
মান্ভচ্কের কাজ বক ভাবে হয় তাহার 
আভাস পাওয়া যায়।  অঙ্গহীন 
লোকেদের যে কীন্রম অঙ্গ দেওয়া হয় 
তাহা কি ভাবে স্বয়ংক্রিয় করিয়া 
নৈসার্ক অঙ্গের অভাব পুরণ করিতে 
পারে সে সদ্বন্ধে গবেষণাও ইহার 


৫০২ 


একটি শাখা । ইহার ৷ এক অংশকে 
চলাত ভাষায় অটোম্যাশন (Automa- 


tion ) বলে । 


সিম্বল (কোমিক্যাল) Symbol 
( chemical ) সংকেত (বাঃ ও হিঃ ) 
(রসায়ন-বিদ্যা ) 


রাসায়নিক রচনায় যে ইংরাজী 
অক্ষর দ্বারা কোন মৌলের অবাস্থিতি 
জ্ঞাপন করা হয়, যেমন হাইড্রোজেনকে 
ম্‌, অক্সিজেনকে 0, কার্বনকে € 
'অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এই 
অক্ষরগীলর ডান দিকে নীচে ক্দুদ্রুতর 
আকারে সংখ্যা দ্বারা মৌলের পরমাণুর 
সংখ্যা নির্দেশ করা হয় । আবার নিউ- 
ক্রিয়ার পদার্থ বিদ্যায় অক্ষরগুলির 
বাঁদিকে নীচে ক্ষদ্রাকার সংখ্যা দ্বারা 
উহার পরমাণু সংখ্যা ( Atomic 
Number ) ও ডান দিকে উপরে ক্ষুদ্র 
আকারের সংখ্যা দ্বারা আইসোটোপের 
ভার নির্দেশ করা হয়। যেমন 
sLi" + 1H >, He* + 27৩ 
ইহার অর্থ পরমাণু সংখ্যা ৩ এমন 
লাথয়ামের ৭ পরমাণ; ভারযুন্ত 
আইসোটোপের সহিত পরমাণ; সংখ্যা 
( Atomic Number ) ১ এমন হাই- 
ড্রোজেনের ১ পরমাণু ভার (14859 
num 0০17) যুস্ত আইসোটোপের 
সংযোগে দুইটি পরমাণু সংখ্যা ২এমন 
হালিয়ামের ৪ পরমাণু ভার বিশিষ্ট 
দুইটি পরমাণ সৃষ্টি হইল । 
সিমৰায়োসিস Symbiosis 
মিথোজীবিতা অন্তত্বীনিবা 
শি (জীব-বিদ্যা ) 
জীবেদের মধ্যে নিঃসম্পাকতি 


বৈজ্ঞানিক আভিধান 


মধ্যে আলাঁজ ও ফানজাইদের 

সহাবাক্হিতি। 

সমা Sima (ভ্ববিদ্যা) 
ভৃত্বকের নীচের অংশের: শিলাদের 

সাঙ্কোতিক নাম । এই সব শিলাদের 


মুখ্য উপাদানদ্বয় সিলিকন ও ম্যাগ- 
নেসিয়ামের আদ্যক্ষর ধরিয়া ( Si-Ma) 
নামটির উৎপত্তি । ইহাদের রং গাঢ় 
ও ঘনত্ব ২৯ হইতে ৩'৪ মহা সমুদ্র 
সমুহের তলদেশ এই শ্রেণীর শিলা 
দ্বারা গঠিত । 
পিম্‌ম Simoom (ভুগোল ) 
মরুভূমির ঘু এ বাত্যা বিশেষ । 
প্রধানতঃ সাহারা ও আরব মরুভূমিতে 
ইহাদের প্রাদভবি। অত্যন্ত উষ্ণ বায়ুর 
ঘ্যার্ণতে সক্ষম বায় ও ধুলা এমন 
ভাবে মিশ্রিত থাকে যে উহার মধ্যে 
গাঁড়লে *বাসরোধ হইয়া মারা যাওয়ার 
সম্ভাবনা । সুখের বিষয় ইহা মিনিট 
কুঁড়র বেশী স্থায়ী হয় না। 
সিয়রাম 5rum রক্তমস্তু হর্ীহ 
(শারীর-বৃত্ত) 
রন্তক্ষরণের পর উহার অর্ধ কঠিন 
অংশগ;লি দানা বাঁধিলে যে হরিদ্রাভ 
তরল পদার্থ থাকে । রন্তকে অপকোন্দ্রিক 
যন্তে ঘোরাইলে (০০1085) ইহা 
অতি সত্বর পাওয়া যায় । ইহার উপাদান 
জল, প্রোটিন, আযালাবউমেন, হমেনি ও 
এনজাইম ৷ প্রোটিনের মধ্যে একটির 
নাম খ্লোবিউীলন। ইহার বাঁজনাশক 
ক্ষমতা আছে। এই জন্য চলতি ভাষায় 
অনেক সময় এই ্লোবিউলিনকেই 


বৈজ্ঞানিক আভধান 


সিয়রাম বলে। ভিপাথারয়া, টেনাস 
প্রভীতি রোগের প্রতিষেধক হিসাবে এই 
প্রকার বিশিষ্ট সিয়রামের ব্যবহার হয় । 
গিয়ারয়াল Ce] খাদ্যশস্য অল 
(উদ্ভদ-বিদ্যা ) 
ধান, গম, বাজরা প্রভৃতি যে সকল 
শস্য মানুষের খাদ্য ৷ 
িয়রজ্‌ 9৫:19 শ্রেণী (বাঃ ও হিঃ) 
(গণিত ) 
কতকগুলি এমন সংখ্যার ক্রম 
যাহাতে প্রত্যেকাটর সাঁহত পূর্বের 
সংখ্যার একটি নির্দিষ্ট সম্বন্ধ আছে। 
বীজগিতে সমান্তর (11001060081 
series ) ও গুণোত্তৰ (Geometrical 
5০0৩) ইহাদের সুপারচিত উদাহরণ ৷ 
সমান্তর শ্রেণীর যে কোন দুইটি সংখ্যার 
অন্তর ও গহণোত্তর শ্রেণীর যে কোন 
দুইটি সংখ্যার ভাগফল সমান ৷ শ্রেণী 
দুই প্রকার, যাহার নির্দিল্ট সংখ্যক পদ 
আছে তাহাকে সসীম (1111০ ) বলে 
আর যাহার পদসংখ্যা অনিষ্ট তাহা 
অসীম ( Infinite )। (a+ b)*°-কে 
প্রসারিত কারলে যে শ্রেণী পাওয়া 
যাইবে তাহা সসীম শ্রেণীর উদাহরণ 
আর (৮+৮)-*" কে প্রসারিত কারলে 
যে শ্রেণী পাওয়া যাইবে তাহা অসীম 


শ্রেণীর উদাহরণ । 
িয়রীস কনেক্‌শান series connec- 
{i০৷ শ্রেণী" যোজন গ্রণী্ণঁলি 


{বদুত্বৰ্তনীর উপাদানগুলি যে 
ভাবে জড়িলে একই প্রবাহ সকল 
উপাদানগ:লৈর মধ্য দিয়া প্রবাহিত 
হয়। 


৫০৩ 


পিয়াল 511 (ভূ-বিদ্যা ) 

ভূত্বকের পালল শিলার নাঁচেই যে 
সকল শিলান্তর আছে তাহাদের 
সাংকেতিক নাম । ইহাদের অধিকাংশের 
মুখ্য উপাদান সিলিকা ও আ্যালু- 
মিনিয়াম বলিয়া এ দুইটি মৌলের 
আদ্যক্ষর লইয়া এই শব্দ গঠিত 
হইয়াছে । ইহাদের রঙ হালকা ও ঘনত্ব 
আনুমানিক ২৭ । 
রক্কো 9৮০০০ ঘিবীন্ী ( ভুগোল ) 

ইউরোপের দাক্ষণাণ্লে ইতালা, 
সিসিলি প্রভূত স্থানের দক্ষিণা বায়ু 
বিশেষ । ইহা উচু স্থানে ধাক্কা খাইয়া 
ওঁ বাধা অতিক্রম করিয়া যখন বিপরণীত 
দিকে গড়াইয়া পড়ে তখন চাপের জন্য 
ইহার তাপ বাড়িয়া প্রায় ৫০০ সে হয় 
ও আদ্রতা শতকরা :১০ এর নীচে 
নামিয়া যায় । আমাদের দেশের উত্তর 
প্রদেশে গ্রীষ্মকালে যে ল;্‌ বাতাস চলে, 
তাহার মতই ইহা দুঃসহ । 
সারয়াস 517189 লুব্ধক [ বাঃ ও হিঃ] 
(জ্যোতিষ) 

আকাশের উজ্জবলতম তারকা । চন্দ্র 
সূর্যের পর শুক্র ও বৃহস্পতি গ্রহ ছাড়া 
কোন জ্যোতিষ্কই এত উজ্জবল নয় ইহা 
সূর্য হইতে ২৬ গুণ উদ্জবল এবং 
ইহার বাহিরের পৃন্ঠের উষ্ণতা প্রায় 


- এগারো হাজার "ডিগ্রী সৌন্টগ্রেড অর্থাৎ 


সূর্যের দ্বিগুণ । 
সিরোসিস ০170180515 ভুল হী 
(চাকৎসা-বিদ্যা ) 

যকৃতের : পুরাতন: প্রদাহ । 
সাধারণতঃ এই রোগে পিত্তনালী বন্ধ 
হইয়া যায়।  আতীরন্ত মদ্য পান 


&98 


করিলে ইহার সমন্রপাত ঘাঁটিতে পারে । 
অন্য আভ্যন্তরীণ ইন্দ্রিয়ের পচনয্ত্ত 
প্রদাহকেও অনেক সময় হালকাভাবে 
এই আখ্যা দেওয়া হয় । 
সিল্ক 581 রেশম 
(জীব-বিদ্যা) 

কাঁট বিশেষের দেহনিঃসৃত লালা 
দ্বারা গঠিত তন্তু। এই কাঁটগনীল 
এঁ তন্তুদ্বারা 'নার্মত গনুটির মধ্যে 
নিজেদের বাসা করে। গনাটর মধ্যস্থ 
কাঁটকে বিনাশ করিয়া গুটি হইতে তন্তু 
ছাড়াইয়া লইয়া তাহা দ্বারা বস্রাদ 
প্রচ্তৃত শিল্প বহ: প্রাচীন কাল হইতে 
পাঁথবীর বহ; দেশে প্রচলিত, বিশেষ 
করিয়া চীনে ও ভারতে । বহুকাল 
হইতেই এই কাঁট গুলিকে পালন 
করিয়া রেশম সংগ্রহ করা হয়। 
সিলভার 911৩. রৌপ্য নাহী 
( রসায়ন-বিদ্যা ) 

ধাতব মৌল । চিহ্ন 48, পরমাণু 
অঙ্ক ৪৭, পরমাণুভার ১০৭৮৮ ৷ 
গলনাঙ্ক ৯৬০৮০ সে, স্ফুটনাঙ্ক 
২২১২ সে, আপেক্ষিক গুরুত্ব ১০৫, 
কাঠিন্য ২৫-২৭। ইহা যস্তভাবে 
ভুপৃজ্ঠে কখনও কখনও পাওয়া যায়, 
কখনও কখনও স্বর্ণ ও তামার সহিত 
একন্রে। ইহার যৌগও কানাডা, মোক্সকো, 
ওয়েলস প্রভাত স্থানে পাওয়া যায়। 
ইহা দেখিতে সাদা ও চকচকে | নমনগর 
ও প্রমার্য (Malleable and 
Ductile) | ইহার পাত '০০০০২৫ 
সোন্টামটার পর্যন্ত মিহি করা চলে। 
সহজে ইহা ক্ষয় পায় না. বালয়া প্রাচীন 
কাল হইতে ইহা স্বর্ণের ন্যায় মূল্যবান 


(বাঃ ও হিঃ) 


বৈজ্ঞানিক আভধান 


ধাতু বলিয়া গণিত ও অলঙ্কারাদিতে 
ব্যবহৃত ৷ মুদ্রা প্রস্তুতেও বহু দেশে 
ব্যবহৃত ৷ বর্তমানে পান্রাদি নিমাণে 
ব্যবহৃত বিশেষতঃ তড়িৎলেপন 
( electro-plating ) দ্বারা ইতর 
ধাতুর উন্নীত সাধনে । আয়নার 
পৃচ্ঠেও অধঃক্ষিপ্ত করিয়া উহার ওজ্জবল্য 
বাড়াইবার জন্য ব্যবহৃত হয় । 
{নিলাজ 51198০ ( কীষবদ্যা ) 
পশদ্খাদ্যকে প্রস্তুত করিয়া উচ্চ 
চাপে কোন গর্তে বা স্তম্ভে এমন ভাবে 
ভরিয়া রাখা যাহাতে বায় প্রবেশ 
করিতে না পারে। ইহাতে পশদখাদ্যের 
সন্ধান (fermentation) সীমিত হয়। 
শস্যের আধারগ্ীলকে সিলো (৪119) 
বলে। 


{সিলিউাঁরয়ান [পারিয়ড silurian 
period ( “বিদ্যা ) 
পরাজাবাঁয় আধকল্পের (palae0- 


Zoic era ) এক পর্ব । ইহা প্রায় সাড়ে 
সাঁইত্ৰিণ কোটি বৎসর আগেকার সময় । 
ইহার ্থাতকাল আনুমানিক ৩ কোট 
বৎসর | এই সময় পৃথিবার জল হাওয়া 
সহনীয় ছল।. এখনকার শঈতমণ্ডলে 
এই সময়কার প্রবাল দ্বীপ দেখিতে 
পাওয়া যায় ৷ প্রবাল কাঁটেরা সাধারণতঃ 
উষ্ণ জলহাওয়ায় অভ্যস্ত । 
1সাঁলকন 5ili০০৷ ( রসায়ন-বিদ্যা ) 
অধাতব মৌল | চিহ্ন 5i, পরমাণু 
অঙ্ক ১৪, পরমাণুভার ২৮০৯, 
গ্রলনাঙ্ক ১৪১৪ সে, স্ফুটনাঙ্ক 
২৩৫৫" সে. আপেক্ষিক গুরুত্ব ২:৪, 
কাঠিন্য ৭। শুদ্ধ অবস্থায় হয় গাঢ় 
ছাই রঙের স্ফাটকাকার বা গাঢ় বাদামণ 


বৈজ্ঞানিক আভধান 


রঙের গ*ুড়া। রাসায়নিক ধর্মে ইহা 
কার্বনের অনুরুপ ৷ অক্সিজেন ছাড়া 
ভূত্বকে অন্য কোন মৌলই সিলিকনের 
মত এত প্রচুর নয়৷ চুনা পাথর ছাড়া 
আর সমন্তভ শিলারই ইহা অন্যতম 
উপাদান। বালি ও কোয়ার্জ প্রায় 
খাঁটি ?সালকা বা সিলিকন অক্সাইড । 
জামশীরা ( Amethyst ), জ্যাসপার 
(Jasper), ওনক্‌স (92%), অকীক 
(4880), ওপল (0p!) প্রভাত 
মাঁণও সালিকায় গঠিত। সিলিকন ও 
কার্বনের যুগ্ম যোগ অত্যন্ত কঠিন। 
ইহা কার্বরান্ডাম নামে পাঁরচিত ও 
ঘর্ষক ও দূ্গল হিসাবে বহ; ব্যবহৃত ৷ 
সিলিকা ও সোডাকে একন্র গলাইলে 
কাঁচ উৎপন্ন হয়। কোয়ার্জকে যথেষ্ট 
উত্তপ্ত করলে উহা নরম হয়, তখন উহা 
দ্বারা পান্রাদি প্রস্তুত হয় । এই পান্র- 
গলে শীততাপের পার্থক্যে ফাটে না। 
ালকোন্‌স 911০0799 ( রসায়ন- 
বিদ্যা) 

নব উদ্ভাবিত প্লাস:টিক্‌স যাহার 
মধ্যে কাঠামোতে কার্বনের স্থানে 
সিলিকন পরমাণু পরস্পর: সংয্যন্ত 
থাকে । ইহাদের গরম করিয়া গঠন 
কারবার পর ঠাণ্ডা হইলে পাকাপাকি 
ভাবে সেই আকারে থাকিয়া যায়। 
ইহারা মস্‌ণ-করণে, ঝালাই-করণে, 
বার্ণিসে ও সংশ্লেষিত রাবারে ব্যবহৃত 
হয়। তরল সালকোনরা বর্ণহীন, 
গন্ধহীন ও নিশ্রিয় । ইহারা জলের 
সহিত : মেশে না. বলিয়া আর্দ্রতা 
রোধক | তাই বহ; শিল্পে হাইড্রো- 
কার্বনের পারবর্তে ব্যবহৃত হইতেছে। 


G0৫ 


গৃহাদি নিমাণে সিমেন্টের স্থলে ইহাদের 
ব্যবহার করিলে গৃহ কখনও সণ্যাত- 
সে'তে হইতে পারে না। সিলিকোন 
রজন বিদ্যুতের অন্তরক হিসাবে 
ব্যবহৃত হয়। 
[া'লকোপিস 911100919 (চিকিৎসা- 
বিদ্যা) 

যাহারা পাথর গণ্ড়ানোর কাজ 
করে তাহাদের রোগ বিশেষ । ফুসফুসে 
পাথরের অতি সুক্ষ কণা নিঃশ্বাসের 
সাহত চুকিয়া জমিতে থাকে। বেশ কিছ; 
জমিলে কাশি ও রন্তবমন দেখা দেয়। 
কোন কোন ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হয়। 
সিস্ট 055% ঘুতী (চাকৎসা-বিদ্যা ) 

দেহের কোন অংশে অনৈস্গিক 
বিল্লীগঠিত থলি ৷ ইহার মধ্যে গ্যাসায় 
তরল বা কঠিন পদার্থ জমতে পারে। 
গ্রন্হি হইতে নিঃস্রাবের পথ রুদ্ধ হইয়া 
সাধারণতঃ ইহার উৎপত্তি হয়। ইহা 
থাকিলে প্রায় কোন-না-কোন রোগের 
কারণ হয়, অনেক স্থলে আরোগ্যের জন্য 
অস্বোপচার প্রয়োজন হয়। 
পিসল 9158] লাজ ঈনন্তা ( উদ্ভিদ- 
বিদ্যা ) 

৷ মেক্সিকোতে নৈসার্গক ভাবে জাত 
বৃক্ষাবশেষ।. ইহার ত্বক হইতে শনের 
মত তন্তু নিকাশত হয়। উহা দ্বারা 
দড়ি, চট ইত্যাদি তৈয়ার হয় । ইহাদের 
কাণ্ড ৩ ফুট লম্বা ও সওয়া ফুট ব্যাসের 
হয়। বর্তমানে ইহা বহ: গ্রীম্মপ্রধান 
দেশে কর্ষিত হইয়া উৎপন্ন হইতেছে । 
সাঁউইড 5 wed সমুদ্র শৈবাল 
ভরমুদ্রী হানান্ত (উদ্ভিদ-বিদ্যা ) 

সমদদ্রজাত উদ্ভিদ । সাধারণতঃ 


৫০৬ 


পুকুর ও নদশতে জাত আলাজদের 
সগোন্র এবং বর্ণ অনুসারে চার শ্রেণীতে 
ভাগ করা হয়। লাল, বাদামী, সবুজ 
ও নীলচে সবুজ । ইহারাই সামুদ্রিক 
মাছ ও অন্যান্য সমদ্রবাসী প্রাণীদের 
অধিকাংশের প্রধান আহার। তবে 
ইহাদের কোন কোন শ্রেণী অজৈব 
পদার্থে আচ্য বলিয়া মানুষ সংগ্রহ 
কারয়া কাজে লাগায় । অতিকায় 
বাদামী আলজীগ্ীল পোড়াইয়া এক 
সময় প্টাণ ও আয়োডিন সংগ্রহ করা 
হইত ৷ 
সীগবান Siegbahn, Karl Manne 
George (১৮৮৬-১৯৭৮ ) 

সুইডিশ পদার্থাবজ্ঞানী ৷ মোসলে 
প্রবার্তত মৌলদের 'বাশস্ট এক্‌স রশ্মি 
বর্ালি বিশ্লেষণ পদ্ধাতিকে প্রসারিত 
করেন ও একস রশ্মির এক নূতন 
পর্যায় আবিষ্কার করেন এবং বিভিন্ন 
মৌলদের একস রশ্মি বর্ণালির রেখা- 
গলি সঠিকভাবে নিরূপণ করেন । 
১৯২৪ সালে নোবেল পুরস্কার পান। 
সাঁজন 5৫৪50 খাতু [বাংলা ও হিন্দী] 
মীঘল (ভূ-বিদ্যা) 

জল-হাওয়ার ভিত্তিতে পাঁথবাঁর 
বর্ষ বাস সূর্য“ পরিক্রমা কালের বিভাগ । 
বায়ুর গড় উষ্ণতা বৎসরের যে সময় 
সবাপেক্ষা বেশী হয় সেই কালকে 


গ্রীষ্মকাল ও যখন সর্বাপেক্ষা. কম হয়” 


সেই সময়কে শীতকাল বলে। ইহার 
অন্তর্কতাঁ কাল একাঁদকে বর্ষা, শরৎ, 
হেমন্ত, অন্য দিকে বসন্ত ঝতু পড়ে৷ 
ঝতু পরিবর্তনের মূল কারণ পাথবীর 
মেরমরেখা (4815) তাহার ক্রান্তি- 


বৈজ্ঞানিক অভিধান 


বৃত্ততলের  (8০1120০) উপর 
লম্ব নয়, প্রায় সাড়ে তেইশ ডিগ্রী 
হেলিয়া থাকে । ইহার জন্য ভূপৃজ্ঠের 
কোন স্থান কতখানি সূর্যাকরণ পায় 
তাহার পরিমাণ বৎসরের মধ্যে দুইবার 
বাড়ে কমে। উত্তর গোলার্ধে যখন 
গ্রীষ্মকাল তখন সূর্য বিষুবরেখা 
অতিক্ৰম কারয়া আরও উত্তরে সাড়ে 
তেইশ ডিগ্রী অক্ষরেখা পর্যন্ত স্থানের 
উপর লম্বভাবে কিরণ বর্ষণ কাঁরতে 
থাকে। আবার উত্তর গোলার্ধের শাঁত- 
কালে উহার কোন স্হানের উপরই 
সোজাসুজি সুর্যাকরণ পড়ে না। 
দক্ষিণ গোলার্ধেও এ অবস্হা তবে 
সময়টা বিপরীত । উত্তরগোলার্ধে যখন 
গ্রী্ম সেখানে তখন শীত, আর উত্তর 
গোলার্ধে যখন শীত, তখন সেখানে 
গ্রীন্ম। গ্রীষ্মকালে দিনের চ্হিতিকাল 
রাত্রির অপেক্ষা বেশী, শীতকালে 
বিপরীত । কাজেই গ্রী্মকালে দিনে 
পাঁথবী যতটা তাপ পায়, রাব্রিতে তাহা 
ত্যাগ করার প্যপ্ধি সময় থাকে না 
বলিয়া গরম জমিতে থাকে এবং হাওয়া 
উত্তপ্ত হয়। গ্রীষ্ম ও শীতের মধ্যবতাঁ 
কালসমূহে দিন রান্রর স্হিতিকালের 
পার্থক্য কম থাকে বালয়া তখন বেশী 
গরম বা বেশী শীত থাকে না। সেই 
সময়গুলিই শরৎ, হেমন্ত, বসন্ত ইত্যাদি 
নামে পাঁরচিত। উত্তর গোলার্ধে ২১শে 
জুন দীর্ঘতম দিন ও ২১শে ডিসেম্বর 
হস্বতম ৷ ২৩শে মার্চ ও ২৩শে 
সেপ্টেম্বর দিন রাত্রি প্রায় সমান। 

সীঁজয়াম 08518 ( রসায়ন-বিদ্যা ) 
: ক্ষারায় শ্রেণীর ধাতব মৌল । চিহ্ন 


বৈজ্ঞানিক অভিধান 


C5, পরমাণু অঙ্ক ৫৫, পরমাণুর ভার 
১৩২৯১, গলনাঙ্ক ২৮৫০ সে, 
স্ফুটনাঙ্ক ৬৭০° সে, আপেক্ষিক গুরুত্ব 
১৮৭ । নরম রৌপ্যাভ ধাতু । 


পটাসিয়ামের অনুরূপ ৷ তাঁড়ং 
রাসায়নিক শ্রেণীতে ( Blectro- 
chemical Series ) সর্বাপেক্ষা 


পাঁজটিভ- ধাতু । ইহার যৌগগুলি 
আলোক ও আতবেগুনী রশ্মপাতে 
ইলেকট্রন ক্ষরণ করে বলিয়া কয়েক 
প্রকার আলোক: তাঁড়ৎ সেল নির্মাণে 
ব্যবহৃত হয় । ইহার একটি তেজস্কিয় 
আইসোটোপ আছে । উহা চিকিৎসায় 
ব্যবহৃত হয়। 
স’ড 9৪9৫ বীজ [ বাংলা ও হিন্দী] 
( উদ্ভিদ-বিদ্যা ) 

উচ্চ শ্রেণীর পাদপের নিবন্ত ও 
পারণত ডিম্বক। উপয্য্ত ক্ষেত্র ও 
অননকূল জলবায়: পাইলে ইহা হইতে 
আর একাঁট পাদপ জন্মলাভ করে। 
বাঁজের মধ্যে ভাঁবষাৎ বৃক্ষের ভ্রুণ ও 
তাহার প্রাথমিক বৃদ্ধির জন্য পর্যাপ্ত 
খাদ্য একটি অপেক্ষাকৃত মোটা ত্বকের 
থাঁলর মধ্যে বদ্ধ থাকে । জল, বায়; ও 
উপযুক্ত উষ্ণতা পাইলে বাঁজস্হ জ্ণ 
মুকুল (Radicle ) ত্বক -ভেদ করিয়া 
বাহির হয় ও নীচে মাটির মধ্যে 
নিজেকে প্রসারিত করে । কিছ পরে 
এক অংশ মাটি হইতে বাহির হইয়া 
উপর দিকে বাড়িতে থাকে। ইহাই 
পরে কাণ্ডে পরিণত হয় | বাঁজ নিষিত্ত 
হওয়ার পর কিছ; সময় পর্যন্ত ঘুমন্ত 
থাকে। এ সময় উহাকে মাটিতে 


&০৪ 


পঢ়'তিলে গাছ জন্মায় না! এই সময়ের 
পরিমাণ সব বাঁজের এক নয়। প্রায় 
বাঁজের অঙ্কুরোদগম ক্ষমতা এক 
বছরের পর নষ্ট হইয়া যায়। অনেক 
বাঁজ মানুষের খাদ্য হিসাবে ব্যবহৃত 
হয়, যেমন মটর, চীনাবাদাম ইত্যাদি । 
সীবর্গ Seaborg, Glenn 


‘Theodore ( hs ) 


রসায়নবিদ্‌। 
ডি (71810581810) 
মৌল সৃষ্টির জন্য খ্যাত৷ বিশেষভাবে 
গ্লুটোনিয়াম নামক বিভাজ্য মৌল 
আঁবহ্কারে ও পৃথকীকরণে তান 
সহায়তা করেন। এই জন্য ম্যাক" 
মিলানের সাঁহত যুগ্মভাবে ১৯৫১ 
সালে নোবেল প.ুরস্কার পান। 
সগল 5681 (প্রাণিবিদ্যা ) 
জলচর ভ্তনাপায়ী প্রাণী । ইহারা 
মাংসাশী, শিকার করিয়া খায়। দেহের 
নীচের দিকটা মাছের মত, জলে চ্বচ্ছন্দে 
সাঁতার কাটতে পারে। পাগলি 
এত ছোট ও দুর্বল যে কঠিন ভূমিতে 
ইহারা দাঁড়াইতে পারে না। গ্রান- 
ল্যান্ডের বড় সীল আট-দশ ফুট পর্যন্ত 
হয়। এক প্রকার ছোট সীল দেখিতে 
পাওয়া যায়, তাদের দৈর্ঘ্য তিন হইতে 
পাঁচ ফুট। ইহাদের গায়ে লোম থাকে। 
এক অতিকায় প্রজাতিকে সা লায়ন 
(সামদীদ্রুক সিংহ) বলে। তাহারা 
১১ হইতে ১৩ ফুট, আট-দশ ফুট বেড় 
ও ওজনে প্রায় ছয়-সাত শ কিলো হয়। 
সাঁসমোগ্রাফ 56190108712 ভূকম্পাঁলখ্‌ 
সুন্দরী (ভূ-বিদ্যা) 
ভূ-কম্পনের প্রকৃতি লিপিবদ্ধ করার 


1&০৮ 


জ্বয়ংকরিয় যন্ত্র । সাধারণতঃ মানমন্দির 
সমূহে এই যন্ত্র থাকে । একটি স্তম্ভ 
গভগর ভাবে জাঁমতে প্রোথিত করিয়া, 
তাহা হইতে একটি ভারা ধাতুপিণ্ড 
এমন ভাবে ঝোলানো থাকে যে গ্তদ্ভাটর 
॥ কম্পনে স্তম্ভ ও তাহা হইতে ঝোলানো 

COLUMN 


DELICATELY BALANCED WEIGHT 
WHICH REMAINS STILL 


RECORDING PEN 


CLOCK WORK FOR 


CONCRETE BA: 
REIOLINK CYLINDER ONSGRETERGF 


ভারের পারস্পারিক অবাস্থাতির পরিবর্তন 
হয়। এই পরিবর্তনকে যন্ যোগে 
পারবার্ধ'ত করিয়া হয় একাট স্বয়ং'রুয় 
লেখ যন্বে ঘূ্ণযমান কাগজের উপর 
রেখার আকারে লিপিবদ্ধ করা হয়, 
নয় উহা হইতে তাঁড়চ্চৌম্বক প্রবাহ 
উৎপন্ন করাইয়া তাহাকে গ্যালভানো- 
মিটারের মধ্যে চালাইয়া গ্যালভানো- 
মিটারের দর্পণ হইতে প্রতিফলিত 
রম্মিকে ফটোগ্রাফির ফিল্মের উপর 
ফৌলয়াপাকাপাকি চিত্র গ্রহণ করা হয়। 
সাঁ হর্স 9০8 170756 (প্রাণ-বিদ্যা ) 

সামুদ্রিক ক্ষুদ্র মৎস্য । ইহাদের 
মাথাটা ঘোড়ার মত বাঁলয়া এই নাম। 
টৈর্ঘো দুই হইতে পাঁচ ইপ্চি। গ্রাক্ম 
মণ্ডলের সমুদ্রে শেওলার মধ্যে ইহাদের 
বাস। অন্যান্য ক্ষুদ্র প্রাণী খাইয়া 
জীবন ধারণ করে। 


বৈজ্ঞানিক অভিধান 


সক্লোজ 98০:09০ ভু হানা (রসায়ন- 
বিদ্যা) 

আখের রস, বাঁট ও ম্যাপ্‌ল গাছের 
রস হইতে সংগৃহীত শকরা বিশেষ । 
সংকেত 05277950251 ইহা কঠিন, 
বর্হীন, কাঠের গণৃ'়ার মত দেখিতে । 
৯৬০” সে-এর কাছাকাছি গলিয়া যায় 
এবং প্রায় সঙ্গে সঙ্গেই বিয়োজিত হইয়া 
পুড়িয়া ঘায়। জলে অত্যন্ত দ্রাব্য। 
অত লঘু আযাসিড দ্বারা ফোটাইলে 
দ্রুত আর্দ্র বিশ্লেষণ ( Hydrolysis ) 
ঘটে এবং দ্রাক্ষা শর্করা ( Glucose ) 
ও ফল শক্রা ( Fructose )-তে 
রূপান্তারত হয়। মানুষের শান্তিবর্ধক 
খাদ্যের মধ্যে সর্বাপেক্ষা সুলভ । সারা 
পৃঁথবীতে বৎসরে প্রায় ২ কোট টন 
উৎপন্ন হয়। 
সুগার 508 শর্করা (বাঃ ও হিঃ) 
(রসায়নশীবদ্যা ) 

কার্বহাইড্রেট জাতীয় এক শ্রেণীর 
জৈব রাসায়নিক যৌগ ॥ ইহারা জলে 
দ্রাব্য ও সাধারণতঃ মিষ্ট স্বাদ । 
ইহাদের মধ্যে সাধারণে সর্বাপেক্ষা 
পারচিত সুক্লোজ, দ্রাক্ষা শবারা 
(glucose) ও দুগ্ধ শর্করা (Lactose, 
sugar of milk) 
সুপার কনডাক্‌টাঁভাঁট super 
conductivity আতপারবাহতা অনি- 
ভঁনান্থকূলা (পদার্থবিদ্যা ) 

অতি শীতে (পরম শুন্যের কাছা- 
কাছ ) ধাতুদের যে ধর্মে বিদ্যৎ রোধ 
ক্ষমতা লোপ পায়। একটি সীসার 
অঙ্গুরীকে তরল 'হলিয়ামের উষ্ণতায় 


বৈজ্ঞানিক অভিধান 


রাখিয়া উহার মধ্যে কয়েক শত 
আ্যাম্পিয়ারের বিদন্যুৎপ্রবাহ একবার 
চালিত করিলে উহাতে আড়াই বৎসর 
ধরিয়া প্রবাহটি চলিয়াছিল। প্রত্যেক 
ধাতুর একটি বিশিষ্ট উষ্ণতা আছে 
যাহাতে উহা অঁতপরিবাহী হয়। 
পারদ _ ২৮৮৮৮" সে, সাঁসা _ ২৬৫! 
৭৮" সে, টিন =২৬৯'৩৭’ সে, আযাল7- 
মিনিয়াম _ ২৭১৮০ সে ইত্যাদি । 


সুপার কুলিং super cooling 
আতিশশিতলগকরণ, জঅবিহীলককন 
(পদার্থাবদ্যা ) 


যে ব্যাপারে তরল পদার্থ হিমাঙ্কের 
( Freezing point) নীচে পর্যন্ত 
শীতল হইলেও তরল থাকিয়া যায়। এই 
অবস্থায় কোন প্রকারের কণা সংযোগ 
হইলেই উহার চারিদিকে অতিশীতল 
তরলটি দানা বাঁধতে আরম্ভ করে এবং 
তরলের উষ্ণতা হিমাঙ্কে আসিয়া 
দাঁড়ায়। কোন কোন তরল পদার্থ 
কঠিন হইলেও কেলাসিত হয় না বলিয়া 
উহাকেও অতিশীতল তরল বলে৷ কাঁচ 
ইহার প্রকৃষ্ট উদাহরণ ৷ 
সুপার স্যাচুরেশান supersaturation 
আতিগ্বান্ত জবির (রসায়ন-বিদ্যা) 

কোন দ্রবে দ্রাবের পরিমাণ যাহা 
আছে তাহা যে উষ্ণতায় দ্রবটিকে সংপৃন্ত 
করিতে পারে তাহার অপেক্ষা শীতল 
যাঁদ এমন সাবধানে করা যায় যে 
আতিরিন্ত দ্রাব কেলাসিত হইয়া অধরক্ষিপ্ত 
নাহয়, তাহা হইলে দ্রুবকে আতপন্ত 
বলে, এবং এ ব্যাপারকে আঁতপ;স্তি 
বলে, এই প্রকারের দ্রবে কেলাসের 
সক্ষম কেন্দ্র পাইলেই আতীরন্ত দ্রাব). 


&০৯ 


দ্রুত কেলাসিত হইয়া অংশ 
হয়। 

সুপারসোনিক্স Supersonics 
ঘহাচ্ন্লিন্দ (পদার্থ-বিদ্যা ) 


যে কম্পাঙ্কের তরঙ্গ দ্বারা শব্দ 
বাহিত হয়, তাহার অপেক্ষা উচ্চমানের 
অনুদৈর্ঘ্য তরঙ্গের গতিপ্রকৃতির চচা 
পদার্থ বিজ্ঞানের যে শাখার বিষয় ৷ 
শ্রাব্য সীমার ( Audibility point ) 
অপেক্ষা বেশী কম্পাঙ্কের অনুদৈর্ঘয 
তরঙ্গকে আলট্রাসোনিক (ultrasonic) 
কম্পন বলে। . কেলাসের: ফলককে 
বৈদ্যুতিক উপায়ে উদ্দীিত করিয়া 
এই ধরনের কম্পনের সৃষ্টি করা হয়। 
বায়ুতে শব্দতরঙ্গের দ্রযাতির ( speed ) 
অপেক্ষা বেশ দ্রযতিকে সংপারসোনিক 
দৰত বলে । আজ কাল অনেক বিমানের 
দ্রুতি এই মানের । 
সঃপারহাটেড স্টীম super-heated 
৯৫৭m আততাপিত স্টীম. অনি নঘ্ল 
মাঘ (পদার্থবিদ্যা ) 

স্টীম এঞ্জনে সাধারণ উষ্ণতায় 
(১০০* সে) স্টীম ব্যবহার করিলে 
ঘনীভবনের জন্য খানিক স্টীম- জলে 
পরিণত হয় এবং উহা প্রসারণের কাজে 
লাগে না বলিয়া অনেক তাপ অপচয় 
হয়। ইহার প্রতিকারার্থে বদ্ধ পাত্রে 
আতরিক্ত চাপে জলকে একশত ডিগ্রীর 
অধিক উষ্ণতায় ফুটাইবার ব্যবস্থা করিলে , 
যে স্টীম হয় তাহার উষ্ণতাও একশত 
ডিগ্রীর বেশী হয়। এই প্রকার স্টীমকে 
আততাপত ষ্টীম বলে, আজকাল 
বেশীর ভাগ বয়লারে এই প্রকার স্টীম 
উৎপন্ন হয়। 


&৯০ 


জানি 50) 

ভারতীয় চিকিৎসক। সুশ্রতত সংহিতা 
নামক  চিকিংসাশাস্ত্ের রচয়িতা ৷ 
ইহাতে প্রাচীন ভারতের শল্য 
(5808০15*র ) বর্ণনা আছে । তাহা 
ছাড়া ক্ষার (Alkali) প্রয়োগে 

না কারয়াও রুগ্ন অংশ 

নম্ট করারও ( cauterise) বর্ণনা 
A করিতে হয় তাহারও 
নিদেশি আছে। 
দেকটের 56০0০7 বৃত্কলা হঙিজ্য 
(জ্যামাত) 
কেন্দুষন্ত জ্যামিতিক চিত্রের টা 
ব্যাসার্ধ ও তাহার মধ্যস্থ চাপ দ্বারা 
সাঁমাবদ্ধ অংশ। 
সেক্স ৪% লিঙ্গ (বাঃও হিঃ) 
(জীব-বিদ্যা ) 

যে সকল জীবের জনন যৌন 
প্রথায় "(sexual reprodu 270) হয 


HORIZON 


বলো A 


~ 


2৬৩ 


HORIZON 


সন 


—~ 
IMAGE AT SUN BRIGHT 


9879৮০৭12০৯ 


শপ শশা তা 


০০ 


সা কু 
> 


বৈজ্ঞানিক আভধান 


তাহাদের জননোন্দিয়ের যে বিভিন্নতা 
থাকে। যে জননোন্দিয 
সহিত সংদ্লিষ্ট তাহাকে স্ব্ীলঙ্গ বললে 
আর যে জননেন্দ্রিয় হইতে শুকাণ্‌ 
(5permatoz০a) নির্গত হয় তাহাকে 
পুধালঙ্গ বলে। কোন কোন উদ্ভিদ ও 
প্রাণীতে দুই লিঙ্গ একই দেহে থাকে, 
উহাদের উভাঁলঙ্গ (Hermaphrodite) 
বলে; কিন্তু সচরাচর এই লিঙ্গ দুই 
বিভিন্ন দেহ আশ্রয় করিয়া থাকে এবং 
লিঙ্গ ভেদে দেহের সংগঠনও দুই ক্ষেত্রে 
বিশিষ্ট হয়। 
সেক্‌সটোন্ট 990 (জ্যোতিষ ) 
জোক দি মাপিবার যন্ব 
ইহাতে একটি দ:রবশীন থাকে । দুরবান- 
থাকে৷ ইহা দ্বারা নাবকেরা কোন 
নিরূপণ করিয়া অক্ষাংশ নিরুপণ কারতে 
পারে। জাহাজে ছাড়া জমি জরাঁপের 
কাজেও ইহার ব্যবহার আছে। 


MIRROR FIXED TON 


FIXDE 


২২২৯০ HALE SILVERED 


7 > ~ MIRROR 
পি সস 


লেকজাস্টের রূপরেখা 


বৈজ্ঞানিক অভিধান 


সেকোয়ইআ 96019 (উদ্ভিদ-বিদ্যা) 

আমেরিকার কালিফোনি'য়া প্রদেশে 
নৈসার্গক ভাবে জাত এক অতিকায় 
সরল বৃক্ষ। জমির কাছে কাণ্ডের 
ছালই প্রায় ১ হইতে ২ ফুট মোটা, 
জমির কাছে কাণ্ডের পরিধি প্রায় ৯৩ 
ফুট ও উচ্চতায় প্রায় ৩২৫ ফুট পর্যন্ত 
দেখা যায়। ইহার কাণ্ঠ রন্তবর্ণ, পুজ্প 
শঙ্কুই ২৩ ইণ্চি লদ্বা। 
সেগরে Segre Emiliog ( ১৯০৫- ) 

ইটাল'র টিদ্রোলিতে জন্ম ও শিক্ষা । 

১৯৩৮ সালে তাহার স্বদেশীয় বিজ্ঞানী 
ফার্মির আমন্ত্রণে আমেরিকার য্যন্তরাষ্ট্রে 
গমন ও গবেষণা । ১৯৪৪. সালে 
আমেরিকার নাগরিকত্ব গ্রহণ ৷ “আ্যান্টি- 
প্রোটন” আবি্কারের জন্য ১৯৫৯সালে 
পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার লাভ । 
সেগো 5980 সাবুদানা ( বাঃ ও হিঃ) 
(উদ্ভিদ-বিদ্যা) 

তাল জাতীয় বক্ষ বিশেষ । ইহার 
মঙ্জা হইতে যে শ্বেত সার নির্গত হয়, 
তাহা হইতে খাদ্য প্রস্তুত হয় ৷ রোগীর 
খাদ্য হিসাবে ইহা এক সময় আমাদের 
দেশে খুব জনাপ্রয় ছিল। পর্ব 
ভারতীয় দবীপপনঞ্জে (East Indian) 
এই গাছের চাষ হয়। 
সেটাসিয়ানস 
(প্রাণিবিদ্যা ) 

জলচর গ্তন্যপায়ী বর্গ। এই বর্গের 
মধ্যে. তিমি, শুশহক ইত্যাদি প্রাণী 
পড়ে। ইহারা জলে বাস করিলেও 
ইহাদের রক্ত উষ্ণ এবং উষ্ণতা রক্ষা করার 
জন্য ইহাদের চর্মের নীচে চাঁবর মোটা 
আস্তরণ থাকে। ইহারা ফুসফুসের 


Cetacians 


৫১১ 


সাহায্যে নিঃশ্বাস গ্রহণ করে: বলয়া 
ইহাদের *বাসগ্হণের জন্য মধ্যে মধ্যে 
জলের উপর ভাপিয়া উঠিতে হয়। 
ইহাদের মাথার উপর দিকে নাক থাকে 
আর উহার গহবর ছাল দিয়া ঢাকা 
থাকে। [তাম মাছ নিঃশ্বাস ছা'ঁড়বার 
সময় ফোয়ারার মত বাপ অনেক দূর 
পৰ্যন্ত বিস্তৃত হয়। 
সেডিমেন্টারী রক Sedimentary 
10৫k পালল শিলা রনজাহী হী 
(ভূ-বিদ্যা) 

খনিজ বা পুরাতন প্রস্তরের জল বা 
বায়ুবাহিত টুকরার তলানি জমিয়া ও 
পরে চাপ বাঁধিয়া যে শিলার সৃষ্টি 
হয়। এই তলানি জলতলে বা মর: 
ভূমিতে জমিতে পারে । জল বাহিত 
তলানিতে মোটা নুড়িগুলি নপচে 
থাকে, পরে উপরের স্তরে ক্রমশ ক্ষুদ্রাকার 
কণিকা জমিতে থাকে ৷ বহুকাল ধরিয়া 
জমিতে জমিতে অনেকখানি গভীর স্তর 
হয়, তখন উপরের চাপেই নীচের অংশ 
জমাট বাঁধিয়া যায়। আবার কখনও 
কখনও অন্য কোন রাসায়নিক যৌগ. 
উহার ফাঁকে ফাঁকে তরল অবস্থায় গলিয়া 
গিয়া পরে বায়: বা জলের ক্রিয়া জাময়া 
কঠিন হইয়া সমস্ত ভ্তরটিকে সুবন্ধ 
করিতে পারে । বেলে পাথর্‌ ( Sand 
Stone ), চুনা পাথর ( Lime Stone) 
এই শ্রেণীর শিলার সুপরিচিত উদাহরণ। 
সেডেটিভ ও5edativee  হালন্ধ 
(চাকৎসা-বিদ্যা ) 

যে সকল ওষধ সেবনে নাভে'র 
উত্তেজনা প্রশমিত হয় । এই সকল ব্তু 
বেশী মাত্রায়: সেবন করিলে নিদ্রার 


৫১২ 


আবেশ হয়, তাহার বেশী সেবনে চৈতন্য 
লোপ পায়। খে'চান, কাশি, বমনেচ্ছা 
হার্দিক উত্তেজনা প্রভীত প্রশমনের জন্য 
এই সকল ওষধের ব্যবহার হয়। 
ব্রোমাইড এই শ্রেণীর একটি বহু 
বাবহৃত ওষধ ৷ ইহা সেবনে কেন্দ্রীয় 
নাভতন্ কিছু অবশ হয়, তাহাতে 
নিদ্রার আবেশ হয়। 
সেন্ট জারজ Szent-gyoorgi, Albert 
(১/৯৩-), 

হাঙ্গেরীজাত বর্তমানে আমেরিকা- 
বাসী জীব রসায়নাবদ ৷ লন্ডনে 
হপ্‌কিনসের  বাঁক্ষণাগারে কাজ 
কারবার সময় বাঁধাকাঁপ হইতে 
ভিটামিন € স্বতন্ত্র করেন। ইহাই 
পরে আযাসকার্বক আ্যাসিড (Ascorbic 
8০1) নামে পাঁরচিত হয় । ১৯৩৭ 
সালে নোবেল পুরস্কার পান। 
সেন্টার অফ গ্য্যাঁভাট Centre of 
88100 ভারকেন্দ্র  ঘুরছন ঈল 
(পদার্থ-বিদ্যা ) 
"যে বিন্দুতে কোন বস্তুর সমগ্র 
ওজন কোন্দুত বালয়া অনুমান করা 
যায়। প্রত্যেক বস্তুকে অনেকগুলি 
কণার সমগ্টি বলিয়া ধরা যায় এবং 
সেই. কণাগুলি৷ সকলেই: পাঁথবীর 
আভকরষ গৃস্তি ্বারা আকৃষ্ট হইতেছে । 
এই আকর্ষণ প্রত্যেক বিন্দুকে সমান্ত- 
রাল রেখায় নীচের দিকে টানিতেছে। 
উহাদের লাঁব্ধ (Resultant ) যে 
বিন্দুতে সক্রিয় তাহাই ভারকেন্দ্র। 
সেন্টার অফ আসলেশন centre of 
oscillation দোলন কেন্দ্র বাংলা ও 
ছন্দ ] ( পদার্থ-বিদ্যা ) 


বৈজ্ঞানিক আভধান 


দোলকের যে বিদ্দুতে উহার ওজন 
কেন্দ্রীভূত হইয়াছে বলয়া ধরা যায় ৷ 
এই বিন্দ; হইতে দোলকাঁট যে বন্দ 
হইতে ঝোলানো আছে তাহার দ;রত্বই 
দোলকের সাঁক্রয় দৈর্ঘ্য বলিয়া গণনায় 


ধরা হয়। 

সেন্টার অফ প্রেসার centre 91 
pressure প্রেষ কেন্দ্র, হান-নলর 
( পদার্থবিদ্যা ) 


যদি কোন সমতল প্‌ষ্ঠ বা ফলক 
তরল পদার্থের মধ্যে ডোবানো যায়, 
তাহা হইলে এ পৃজ্ঠের বা ফলকের যে 
বিন্দুতে তরল পদার্থের সমগ্র ঠেলা 
( Thrust ) সক্রিয় হয়, তাহাকে 
প্রেযকেন্দ্র বলে। পৃন্ঠ বা 
ফলকটিকে তরলের মধ্যে যদি অনু- 
ভূমিক কাঁরয়া রাখা হয় তাহা হইলে 
উহার  উপারাস্িত তরল পদার্থের 
স্তদ্ভটর ভার কেন্দ্রে হইতে পৃষ্ঠ বা 
ফলকের উপর লম্ব উহাকে যেখানে ছেদ 
করে সেই ন্দুই প্রেষ কেন্দ্র। 
সোন্টিগ্রেড centigrade 
বিদ্যা) 

উষ্ণতা পাঁরমাপের মান (9০916) | 
থার্মমটারে জলের গলনাঙ্ক ও স্ফুট- 
নাঙ্কের ব্যবধান পারদ স্তম্ভের যতখানি 
প্রসার দ্বারা সূচিত হয় তাহাকে এক 
শত ভাগে ভাগ করিয়া ইহার একক 
ধরা হয়। সকল বৈজ্ঞানিক কার্ষে এই 
মান ব্যবহৃত হয় । ইহার সাঁহত ২৭৩ 
যোগ কারলে পরম মানের উষ্ণতা 
পাওয়া যায়। বর্তমানে এই মানের 
নূতন নামকরণ হইয়াছে. সেলসাস 
( celsius ) 


(পদার্থ 


বৈজ্ঞানিক অভিধান 


সেপ্টিপিড centipede | শতপদ 
[ বাংলা ও হিন্দী ] (প্রাণি-বিদ্যা ) 

সব্ধিপদ ( Arthropod ) পর্বের 
প্রাণী । ইহাদের মাথা ছাড়া বাকা 
দেহটা অনেকগুলি ভাঁজে ভাগ করা । 
প্রত্যেক ভাঁজে দুইটি করিয়া পা 
থাকে ।. শিকারের অঙ্গে বিষপ্রয়োগের 
জন্য ইহাদের দুইটি শু থাকে। 
কেন্নো নামক কাঁট এই শ্রেণীর এক 
উদাহরণ । ইহারা সাধারণতঃ নিশাচর | 
সোন্রীপটাল ফোস centripetal force 
আঁভকেন্দ্র বল [বাংলা ও হিন্দী] 
(পদার্থবিদ্যা | 

চক্রাকারে ঘূর্ণমান বস্তুকে যে শান্তি 
পথের কেন্দ্রের দিকে সর্বদা আকর্ষণ 
করে। ইহা অপকেন্দ্রী বলের ঠিক 
সমান বালিয়া বদ্তুটি ছিটকাইয়া বাহিরে 
যায় না। অপকেন্দ্রী শত্তিকে ইহার 
প্রাতক্রিয়াও বলা চলে ৷ 
সেন্ট্রিফউগাল ফোর্স: centrifuga! 
7০০ অপকেন্দ্রী বল [বাংলা ও হিন্দী] 
(পদার্থবিদ্যা) 

চক্রাকার পথে ঘূুর্ণমান বস্তুকে যে 
শক্তি পথের কেন্দ্রের দিক হইতে বিপরীত 
দিকে অপসারিত করার চেণ্টা 
করে। ইহার গণনা করার সূত্র 


0. F= রঃ ॥  =ভার, বেগ, 


£= অভিকৰ্ষ জনিত তুর ও পথ 
চক্রের ব্যাসার্ধ । 
সেন্ট্রিফউজ ০০৫2০ অননল্িল্ 
(পদার্থবিদ্যা ) 
যে যন্বে অপকেন্দ্রী বল সাহায্যে 
তরল মিশ্রণ হইতে কঠিন বদ্তুকণাকে 
স্বতন্ল করা যায়। দুইটি নলে 
৩৩ 


৫১৩ 


মিশ্রণটি ভাঁরয়া উহাদের একটি ঘূর্ণন 
যন্তের সাহাযো তীব্র বেগে ঘোরাইলে 
দেখা যায় যে কঠিন বস্তুর কণাগুলি 
জলের তলায় অধঃক্ষিপ্ত হইয়াছে । 
দুধ হইতে মাখন তোলার জন্য শিল্পে 


এই ধরনের ঘন্ত ব্যবহৃত হয়৷ 
সেনসেশন 5ensatio০॥০  সংবেদন 
[ বাংলা ও হিন্দী ] (মনোবিদ্যা ) 


ইন্ডরিয়গ্রাহ্া জগৎ ও তাহাতে গোচর 
পরিবর্তন সম্বন্ধে সচেতনতা । বাহিরের 
কোন উদ্দীপনা জ্ঞানোন্দ্িয়কে জাগ্রত 
করিবার পক্ষে পর্যাপ্ত শান্তশালী হইলে 
এ উদ্দীপনা নার্ভবাহিত হইয়া মন্তিচ্কে 
পে'ঁছায় এবং সেখানে সংবেদন ঘটায় । 
পায়ে কাঁটা ফুটিলে যে ব্যথা তাহা 
পায়ে ঘটিতেছে বলিয়া মনে হইলেও এ 
চেতনার উৎপত্তিস্থল মদ্ভিজ্কের মধ্যে 
বলিয়াই বিজ্ঞানীদের ধারণা । বহিজগাৎ 
ছাড়া দেহের অভ্যন্তর হইতেও উদ্দীপনা 
আসিতে পারে, আবার দেহের অঙ্গ 
প্রত্যঙ্গের অবা্থিতি ও তাহার পরিবর্তন 
হইতেও উদ্দীপনা. আসিতে পারে । 
উংপত্তির কারণ অন:যায়শ সংবেদনের 


শ্রেণীবিভাগ করা হয় । 

সেপাাটাপাময়া septicaemia 

হললযুলিলা (চাকৎসা-বিদ্যা ) 
রক্তে স্টরেপ্‌টোকক্কাস ও 


স্ট্যাফলোকক্কাস নামক রোগবাঁজ ও 
তদ্বারা ক্ষরিত বিষ ('০Xin ) জনিত 
রোগ । হাত-পা আড়ষ্ট হওয়া, খুব 
বেশী জবর, নাড়া ও শ্বাসের গতি দ্রুত 
হওয়া, প্রলাপ বকা, মাথা ধরা ইত্যাদি 
ইহার লক্ষণ । রোগ প্রবল হইলে চৈতন্য 
লোপ ও রন্তু সাহত উদরাময় দেখা 
দেয়। -রন্ত পরাঁক্ষা কাঁরয়া এই রোগ 


৬১৪ 


নির্ণয় করা হয়। পূর্বে ইহাতে প্রায় 
মৃত্দ্য ঘটত, আজকাল আযান্টিবায়োটিক 
ওষধ প্রয়োগে ইহার আক্রমণ প্রশমিত 
করা সহজ হইয়াছে । 
সেগাঁসিস 5655 বীজ দূষণ ঘুনিহীদ 
( চিকৎসা-বিদ্যা ) 

অস্ব্রোপচার জানত ক্ষত ছাড়া 
অন্যান্য ঘায়ের বিষাক্ত হইয়া যাওয়া । 
ইহা সাধারণতঃ ব্যাক্‌টিরিয়া সংক্রমণের 


জন্য হয়। পুর্বে ইহা অনেক প্রসতিদের 


মৃত্যুর কারণ . হইত। বাঁজবারক 
ওষধাঁদর. ব্যবহারের . ফলে . ইহার 
আক্রমণ, অনেক কমিয়া, যায়, আর 
বর্তমান যুগের আ্যান্টিবায়োটক. ও 
সালফা শ্রেণীর ওষধ সমুহ আবিচ্কারের 
ফলে ইহার আক্রমণ - ঘাটলেও তাহা 
প্রশমিত করা সহজ । 

সেপাল 9081  বৃত্যংশ নান হত 
( উদ্ভিদ-বিদ্যা ) 

-' ফুলের বাহিরের অংশের পাপড়ি । 
ইহাদের সবগলকে একত্রে বৃতি 
( Calyx ) বলে। 
সেফালক ইনডেকৃস cephalic index 
কপালাঙ্ক হীআমিমুলন্ (নৃতত্ব ) 

মানুষের শ্রেণী বিভাগের জন্য 
মান্ভচ্কের আকার সূচক মান! মাথার 
যেখানটা সর্বাপেক্ষা চওড়া সেখানকার 
প্রন্থকে যেখানটা সবচেয়ে লম্বা সেই- 
খানকার দৈর্ঘা দ্বারা ভাগ করিয়া, 
ভাগফলকে ১০০ দ্বারা গুণ কারিলে এই 
অঙ্ক পাওয়া যায়। জীবিত মানুষের 
মাথার মাপ পাওয়া সম্ভব না হইলে 
যাঁদ করোটির মাপ লওয়া হয়, তাহা 
হইলে  উহাক্ষে  করোটি-কাঙক 
( cranial index ) বলে । এই অঙ্ক 


বৈজ্ঞানিক অভিধান 


যাহাদের ৭৫ এর নীচে, তাহাদের দীর্ঘ 
শির (Dolico cephalic), ৭৫ হইতে 
৮০র মধ্যে হইলে মধ্য শির ( Mes0- 
cephalic ) এবং ৮০-এর উপর হইলে 
প্রশন্তভ শির ( Brachycephalic ) 
বলে। 
সেফালোপডা Cephalopoda (প্রাণি- 
বিদ্যা) 

এক শ্রেণীর কম্বোজ (Mollusc) 
ইহাদের মাথা খুব বড় ও চোখ ভাসা 
ভাসা হয়৷ মুখের চারিদিকে কতক- 
গলি দাঁড়া থাকে, তাহাদের ডগায় 
শোষক অঙ্গ । ইহারা অন্য মাছ ও 
শামুক গ:গ্‌লি খায় । অক্টোপাস ও 
অতিকায় স্কুইড এই শ্রেণীতে পড়ে । 
শেষোন্ত জাবাট, সময়ে সময়ে পণ্ডাশ 
ফুটেরও বেগনী ব্যাসের হয়। সচরাচর 
ইহারা সমুদ্রের তলায় বিচরণ করে। তব? 
দেহের একটা নলের মধ্য দিয়া জোরে 
জল ছাড়িয়া দিয়া তাহার প্রাতক্রিয়ায় 
উপরে ভাসিয়া উঠিতে পারে । নলটিকে 
সাইফন (5101,07 ) বলে । ইহাকে 
নৈসার্গক জেট পারবহন বলা যায় । 
সেফীড ভোরয়েবল Cepheid variable 
বীক্চীঘতী লহ । 
(জ্যোতিষ ) 

এক শ্রেণীর তারকা : যাহাদের 
ওজ্জবল্য নিয়ামত সময় অন্তর পর্যায়- 
ক্রমে বাড়ে ও কমে। বাড়িবার সময় যত 
তাড়াতাড়ি বাড়ে কামবার সময় তাহা 
অপেক্ষা ধারে ধীরে কমে। এই 
পাঁরবর্তন চক্র দুই ঘণ্টা হইতে ছয় 
সপ্তাহ পর্যন্ত হয় । ইহার সাঠক কারণ 
এখনও জানা নাই, তবে: এক শ্রেণী 
জ্যোতীর্ঝদের ধারণা যে. কোন 


বৈজ্ঞানিক অভিধান 


অনঃজ্জবল নক্ষত্র ইহাকে পারক্রমা করিয়া 
নিয়ামত সময় অন্তর আড়াল 
করে বলিয়া এইরুপ হয় । এইরূপ বহু 
সংখ্যক তারকা জানা আছে । 
সেব্‌ল 5819 (প্রাণিবিদ্যা) 
নকুলের মত এক প্রকার প্রাণী। 
ইহাদের আদি বসতি উত্তর আমেরিকার 
উত্তর  অঞ্চল। ইহারা শিকারী 
জন্তু, দৈর্ঘে প্রায় সওয়া দুই ফুট, রং 
পিঠের দিকে হরিদ্রাভ বাদামী, ও 
পেটের দিকে হাল্‌কা বাদামী । ইহাদের 
লোম খুব ঘন ও নরম বলিয়া ইহাদের 
চামড়া শৌখীন সমাজে খুব আদৃত 
এবং সেই জন্য ইহাদের শিকার করিয়া 
ছাল. সংগ্রহ করা. অনেক মানুষের 
জীবিকা । 
সেরিবেলাম ০erebellথm৷ লঘুমান্তভ্ক 
অনৃনজিবিত্ (শারার-বৃত্ত) 
মান্ভিচ্কের গোড়ার কাছে খানিকটা 
উচ্চ অংশ । ইহার দুই পাশে দুইটি 
পিণ্ড ( Lobe ) মধ্যে যান্ত। দেহের 
পেশীসমূহকে সঞ্চালন করা ইহার 
কাজ। ইহাতে আঘাত লাগিলে রোগী 
দাঁড়াতে বা হাঁটতে পারে না, অনবরত 
কাঁপিতে থাকে, হাত-পা আড়ষ্ট হয় ও 
মাথা ঘোরে । 
সৌরন্রাম 09760 গারামন্তি্ক 
সমধিক (শারার-বৃত্ত) 
মস্তিষ্কের নারভ'তন্রের সর্বাপেক্ষা 
জঁটল ও উন্নত অংশ । আপাত দৃষ্টিতে 
মনে হয় ইহা একটি পৃথক অঙ্গ, মান্তি্ক 
হইতে উদ্ভূত হইয়াছে, কিন্ত; উহা 
আসলে মন্ভিচ্কের বাকীঅংশকে ঢাকিয়া 
রাখে । ইহার দুইদিকে দুইটি পিণ্ড 
(1০৮০), মাঝে একটি পটি দ্বারা যুক্ত ৷ 


৫৬১৫ 


ইহার উপরের আবরণ ( cortex ) 
ছাইরঙের, ভিতরটা সাদা ৷ রাহিঃন্তর 
(০০rtex ) ভাঁজ খাওয়া এবং উহার 
কোনখানে কি কাজ হয় তাহাও কতকটা 
জানা । কোন স্থান অঙ্গপ্রত্যঙ্গের গতি 
নিয়ন্ত্রণ করে, কোন স্থান দর্শ নেন্দ্িয়, 
কোন স্থান স্পর্শেণন্দ্রয়, কোন স্থান 
বচনেন্দ্রিয় ইত্যাদি । বহিঃষ্ভর যথেষ্ট 
উন্নত না হইলে লোকের বুদ্ধি কম 
হয়। আর উহা রুগ্ন হইলে বুদ্ধি 
একেবারে লোপ পায়। তবে শুধু 
অংশতঃ রুগ্ন হইলে বিশেষ বিশেষ 
হীন্দ্ুয়ই ক্ষাতিগ্রন্ত হয় । একটা মজার 
কথা, এই যে ইহার বামাঁপণ্ড ডান 
দিকের অঙ্গপ্রত্যঙ্গকে নিয়ন্ল্িত করে । 
আর ডানাপ'্ড বামদের অঙ্গপ্রত্যঙ্গকে 
নিয়ন্ত্রিত করে। 
সোরবাল. . হেমরেজ cerebral , 
haemorrhage ( fচাকৎসা-বিদ্যা ) 
কোন রন্তবাহ (৮1০০৫৮০৪5০1) ফাটিয়া 
মন্ভিচ্কে রন্ত ক্ষরণ। ইহা ঘটিলে 
চৈতন্য লোপ পায় ও *বাস মন্থর হইয়া 
আসে । বেশী পরিমাণ রক্তক্ষরণ হইলে 
তাহাকে স্ট্রোক (97০1 ) বা সন্ন্যাস 
রোগ (80216%5 ) বলে। ইহাতে 
পক্ষাঘাত ও মৃত্য পর্যন্ত ঘাঁটতে 
পারে । বাঁ দিকের গনরুমন্ভিচ্কে রন্তক্ষরণ 
হইলে বাকশান্ত লোপ পায়। 
সোঁরব্রোস্পাইনাল ক্লুইড Cerebro- 
spinal fluid মাত্তত্কপুষুদনা রস 
সমহ্দ্দ সহ দন | (শারার-বৃত্ত ) 
মা্ভি্ক ও সুষুম্নাকাণ্ডকে আবরণ 
কারয়া যে বিললীন্রয় আছে তাহাদের 
মধ্যে যে তরল রস বহমান। ইহা এ 
অঙ্গদ্বয়কে রক্ষা করে | উহাদের প্রদাহ 


৫১৬ 
রস বাহির করিয়া পরীক্ষা করেন । 
সেরিয়াম Cerium ( রসায়ন-বিদ্যা ) 
৷ বরলমত্তিক ( Rare earths ) 
শ্রেণীর ধাতব মৌল । চিহ্ন 0৪, 
প্রমাণ? অঙ্ক ৫৮, পরমাণু ভার 
১৪০'১৩,গলনাঙক ৬৭৫" সে, স্ফুটনাঙ্ক 
১৪০০" সে, আপোক্ষক গুরুত্ব ৮৮০ । 
বিরল মৃত্তিক মৌলের মধ্যে সব্পেক্ষা 
সহজ লভ্য, রাসায়নিক ধর্মে এই 
গোষ্ঠীর অন্যান্য ধাতুর অনুরূপ । 
মোনাজাইট বাল:কা হইতে থোরিয্লাম 
নিচ্কাশন : পদ্ধাততে ইহা উপজাত 
হিসাবে: অনেক পাওয়া যায়। ইহা 
আযালযমনিয়াম ও ম্যাগনেসিয়ামের 
সাঁহত সংকর ধাতু নির্মাণে ব্যবহৃত হয় । 
ইহা এবং অন্যান্য বিরল গোষ্ঠীর ধাতু 
ও'শতকরা ৩৫ ভাগ লৌহ দিয়া যে 
সংকর ধাতু হয় তাহাকে মিসক্‌ মেটাল 
(Misch metal) বলে। উহা 
ঘাঁধলে ভাম্বর হয় বলিয়া সিগারেট 
ধরাইবার লাইটারে ও ট্রেসার 
বুলেটে ও শেলে ব্যবহৃত হয়। 
গ্োলাগ:লি বায়ুর  ঘর্ষণে 
পথ দুর হইতে দশা হয় । 
সেরিস ০৪৪৪ (জ্যোতিষ) 
গ্রহাণনদের ( Asteroids ) 
মধ্যে বৃহত্তম. ব্যাস 'প্রায় 
৫০০ মাইল। গ্রহাণুদের মধ্যে 
ইহাই প্রথম আবিষ্কৃত হয় 
১৮০১ সালে, পরে আরও প্রায় ১২০০ 
গ্রহাণু আবজ্কৃত হইয়াছে। 


CYTOPLASM 
(CLEAR LIQUID) 


বৈজ্ঞানিক অভিধান 


কোন স্বচ্ছ বস্তুর মধ্য দিয়া" 
আলোকের যা বেগ তাহার অপেক্ষা 
বেগে যদি কোন পরমাণ্বেতর কণা 
(Subatomic Particle) এ মাধ্যমের 
মধ্য দিয়া যায় তাহা হইলে তাহার 
পিছনে একটু নীলাভ আলোক দেখা 
যায়, যেমন শব্দোত্তর বেগে বিমান গেলে 
তাহার পিছনে ভীষণ আওয়াজ হয়। 
ইহা প্রথম রুশ পদার্থবিদ সেরেনকফ 
১৯৩৪ সালে লক্ষ্য করেন, পরে ১৯৩৭ 
সালে তাঁহার স্বদেশবাসী পদার্থাবদদ্বয় 
ফ্লাঙক ও টাম (Frank and Tamm) 
এ নীল আলোকের তত্বায় ব্যাখ্যা দেন। 
ফলে ১৯৫৮ সালে তিন জনই নোবেল 
পুরস্কার পান। এই প্রকার রশ্মি 
দ্বারা দ্রুতগামী সক্ষম কণাদের 
অবাস্থিতি ধাঁরবার জন্য এক যন্দ্রও 
উদ্ভাবিত হইয়াছে তাহাকে সেরেনকফ 
কাউন্টার (Cerenkov counter ) 
বলে। মহাজাগাঁতক রশ্মি বিশ্লেষণে 
উহা বেশ কাজে লাগে । 


VACUOLE 
|) 


PLASMA 
MEMBRANE 


NUCLEUS 


জীব কোষ 


সেল ০6]! কোষ ীহীন্কা (জীববিদ্যা) 


জীবদেহের ক্ষুদ্রতম একক, যাহা 


সেরেনকফ র্যাডিয়েশান €০r॥৮০৮ দ্বারা সমস্ত প্রাণী ও উদ্ভিদের দেহ 


Radiation. ( পদার্থ-বিদ্যা ) 


তৈয়ারী : হয় ।. অণ্ডুবাঁক্ষণ সাহায্যে 


বৈজ্ঞানিক অভিধান: 


দেখা যায়.যে কোষগ্ীল ক্ষুদ্র হইলেও 
গঠনে বেশ জঁটিল।.. উহার. মধ্যে এক 
বিল্লীবোষ্টিত নিউক্লিয়াস আছে, উহা 
প্রোটোপ্লাজ্‌মের মধ্যে প্রোথিত ৷ এই 
প্রোটোগ্লাজ্‌মকে ঘারয়া আবার একটি 
বিল্লীময় প্রাচীর থাকে । বাহিরের 
বিল্লার মধ্যে খাদ্যাবপাক ও অক্সিজেন 
{বিনিময় চলে, নিউক্লিয়াসের. মধ্যে 
ক্লোমোসোম মারফং বংশগতি_ বজায় 
রাখা যায় ৷ মান, প্রাণী বা পাদপের 
পরিণত দেহে কোটি কোটি কোষ থাকে। 
দেহের অঙ্গ বিশেষে কোষগীলও বিশিষ্ট 
আকার ধারণ করে, যদিও মূল উপাদান 
সমুহ একই থাকে । 
সেল (ইলেকাট্রিক ) cell ( Electric ) 
সেল ( বৈদয্যতিক ) ( বাংলা-ও হিন্দী.) 
(পদার্থবিদ্যা) 

যে. রাসায়নিক বিন্যাস হইতে 
বিদন্যুৎসপান্তি. উদ্ভূত হয় । ইহা 
প্রধানতঃ দুই প্রকার, মৌল (primary) 
"ও গ্রাহী ( Secondary ) |. সরলতম 
মৌল সেলে একটি পাত্রে লঘ সাল- 
ফিউরিক আযাসিডের মধ্যে একটি তামার 
পাত ও: একটি দস্তার দণ্ড ডোবান 
থাকে। বাহিরে একটি তার দ্বারা 
ধাতুদণ্ডদ্বয় জ:ড়িয়া দিলেই উহার মধ্য 
“দিয়া তাঁড়ৎ প্রবাহের অন্তিত্ব ধরা পড়ে । 
কিন্তু কিছুক্ষণ পরে প্রবাহ ক্ষীণ হইয়া 
আসে কেননা তামার পাতের উপর খুব 
সক্ষম হাইড্রোজেনের সর পড়িয়া যায় 
এবং উহা বদ্যাতের কুপারবাহী বালিয়া 
প্রবাহ বাধা পায়। এই হাইড্রোজেনের 
ভ্তরাটকে জারণ ক্রিয়া দ্বারা _সরাইবার 
জন্য নানা জারক বচ্তু দ্বারা জটিল 
মৌল সেল সকল প্রদ্তুত হয়। গ্রাহী 


৫৯৭ 


সেলে লঘ; সালাঁফউারক, আ্যাসিডের 
মধ্যে সীসক ফলক থাকে |. উহার মধ্য 
দিয়া বিদযযতপ্রবাহ_চালাইলে সাঁসক 
ফলকে কিছ; রাসায়নিক পারবর্তনঘটে। 
তাহার পর বিদয্যপ্রবাহ বন্ধ করিলে 
এ রাসায়নিক বিক্রিয়া বিপরাতমূখী 
হয় এবং তাহার.ফলে যে তঁড়িতোধ- 
পাদক রলের (8. 4. F ) উৎপাত্ত হয়, 
তাহা বাহরে তার সংযোগ, কারলে 
তাঁড়ৎ প্রবাহের রুপে ধরা দেয় । 


10], 
1] 4. 
+ 
4 
4 
+ 
+ 
+ 
% 


সেল্ফ-ইনডাকশান 90111000610 
স্বাবেশ সহ ( পদার্থ-বিদ্যা ) 
কোন কুণ্ডলীর মধ্যে বিদয্যৎপ্রবাহ 
বাড়তে বা কমিতে থাকিলে উহার 
সংলগ্ন চোম্বক ক্ষেত্রের যে পাঁরব্র্তন 
হয়, তাহাতে উহার মধ্যে একটি বিগরীত 
প্রবাহ সৃষ্টির প্রবণতা হয়, যেন মূল 
প্রবাহের পরিবর্তনকে বাধা দেওয়া 
হইতেছে এই ভাবে. উৎপন্ন: তড়িং- 
চালক বলকে স্বাবেশ বলে। উহার 
পরিমাপের একক হেনার ( Henry )। 
ইহাকে অনেক সময় তাঁড়ংচৌম্বক জাড্য 


(electro-magnetic inertia) বলে 


6১৮ 


সেলুলয়েড ০61181018 (রসায়ন-বিদ্যা) 

গ্লাস্‌টিক বিশেষ । সেলদুলোজকে 
নাইট্রিক ও সালফিউরিক আযাসিড দিয়া 
ফুটাইলে নাইট্রো সেলুলোজ পাওয়া 
যায়, উহার সাহত কর্পুরের বিক্রিয়া 
দ্বারা এই বস্তুটি তৈয়ারী হয়। ইহা 
ফুটন্ত জলে দিলে নরম হইয়া যায় তখন 
ইহাকে ইচ্ছামত আকারে গড়া যায়। 
ইহা স্বচ্ছ, অধক্বচ্ছ, যা অস্বচ্ছ সকল 


প্রকারে পাওয়া যায়। ইহা বেশ 
মজবুত তবে অত্যন্ত দাহ্য । ইহা নানা 
বন্তুর গঠনে ব্যবহৃত হয় 


সেল;লাইটিজ্‌ cellolitis ( চিকংসা- 
বিদ্যা) 

কোন অঙ্গ প্রত্যঙ্গের বলায় 
(8556) বিস্তৃত স্থান ব্যাপিয়া পণুজ 
হওয়া। সাধারণতঃ ইহাকে স্ফোটক 
বলিয়া ভুল করা হয়। 
সেলুলোজ ০০1181996 ( রসায়ন-বিদ্যা ) 

সমস্ত উদ্ভিদ কোষ প্রাচীরের মূল 
উপাদান। জগতে সবর্পেক্ষা অধিক 
পরিমাণে প্রাপ্ত জৈব রাসায়নিক যৌগ । 
ইহার গঠন কয়েকটি দ্রাক্ষাশক'রা 
(8৩০৪০) অপ লইয়া, তাই ইহার 
"রাসায়নিক সংকেত দ্রাক্ষাশক'রার 
_সংকেতকে কয়েকগুণ করিলে পাওয়া 
যায় (0,১০5 Jn n-এর মান 
প্রায় সাড়ে তিন হাজারের উপর তুলা 
প্রায় শতকরা নব্বই ভাগ সেলুলোজ ৷ 
ইহা কাগজ, প্লাস্টিক, কিম বসু ও 
j প্রস্তুত শিল্পে বহব্যবহৃত । 
: সালফিউারক আাসিড ও নাইট্রিক 
 আযসিডের মিশ্রণে তুলা ডুবাইলে গান 
কটন ( gun cotton) নামে এক বস্তু 
পাওয়া যায়।- উহা উচ্চশন্তিসম্পন্ন 


বৈজ্ঞানিক অভিধান 


বিস্ফোরক । তুলার ছাঁট ও কাণ্ঠের 
মণ্ড শিল্পে ব্যবহৃত সেলুলোজের 
প্রধান উৎস। 
সেলোনয়াম Selenium 
বিদ্যা ) 

অধাতব মৌল । চিহ্ন ৪৩, পরাণ, 
অঙ্ক ৩৪, পরমাণুভার ৭৮৯৬, 
গলনাঙক ২২০ সে (ছাই রঙের ), 
স্ফুটনা্ক ৬০৫" সে, আপেক্ষিক গুরুত্ব 
৪২৫-৪.৮৪, কাঠিন্য ২। রাসায়নিক 
ধর্মে ইহা গম্থকের অনুরূপ । গন্ধকের 
ন্যায় ইহারও কয়েকটি রূপান্তর আছে। 
একটি লাল রঙের আর একটি কালো 
রঙের, সাধারণতঃ যাহা পাওয়া যায় 
তাহা ছাই রঙের । ইহার একটি বৈশিষ্ট্য 
এই যে ইহার বিদ্যুৎ পরিবাহিতা ইহার 
উপর আপতিত আলোকের তাঁব্রতার 
সহিত সমানূপাতী। এই জন্য 
আলোকের তীব্রতা মাপিবার জন্য 
আলোক তাঁড়ং সেলে ব্যবহৃত হয়। 
তাঁড়ংচোম্বক পারিবর্তাঁ তরঙ্গকে একমুখী 
করার জন্য ব্যবহৃত যন্তাদিতে ইহার 
কিছু ব্যবহার আছে। লৌহ বা 
ইস্পাতের সাঁহত : সেলেনিয়াম যুক্ত 
করিয়া সন্ধিস্থলে আলোকপাত করিলে 
তাঁড়ং চালক বলের উৎপান্তি হয় । উহাই 
আলোক তাঁড়ং সেল । কাচ, চীনামাটি 
ও রাবার শিল্পেও ইহার ব্যবহার 
আছে। 
সেলেনোগ্রাঁফ selenography 
নানী (জ্যোতিষ ) 

চন্দ্রপৃচ্ছের ভূমি সংস্থান সংক্রান্ত 
চ্চা। ভূপ্‌ষ্ঠের ক্ষেত্রে ভূগোলের চচয়ি 
যে সকল বিষয়, চন্দ্রপৃষ্ঠের ক্ষেত্রে ইহার 
অনুরূপ বিষয়। 


(রসায়ন- 


বৈজ্ঞানিক অভিধান 


সেলোশ্চিয়াল ?প্ফয়ার celestial sphere 
খগোল (বাংলা ও হিন্দণ) (জ্যোতিষ ) 

যে কাল্পনিক গোলকপচ্ঠে 
জ্যোতিষ্কদের প্রতিভাত দেখা যায়৷ 
'নিরাক্ষককে কেন্দ্র করিয়া অনন্ত ব্যাসার্ধ 
লইয়া এই গোলক টানা যায় । জ্যোতিষে 
ও নৌশাদ্বে জ্যোতি্কদের অবস্থিতি 
বর্ণনার জন্য ব্যবহৃত হয় । পৃথিবীর 
কাল্পনিক অক্ষরেখা যেখানে উহাকে 


ZENITH ALTITUDE 
STAR 


ZENITH AZIMUTH 


GLE 
A ANGLE AziMUTH 


ছেদ করিয়াছে বলিয়া প্রতীয়মান হয় 
তাহাকে খ'মের; (celestial pole ) 


বলে। পার্থিব “বিষুবরেখার তল 
CELESTIAL 

CELESTIAL 7৮ POLE 
EQUATOR Ln ঠা NORTH) 


POLE 
(SOUTH) 


২ শালী 


CELESTIAL MERIDIAN 
যেখানে উহাকে ছেদ করিয়াছে তাহাকে 
খ-বিষুবরেখা ( celestial equator ) 
বলে। 

সোডা 50৫8. (রসায়ন-বিদ্যা ) 


MERIDIAN 


AZIMUTH 


+ HORIZON 
PLANE 


6১৯ 
সোডিয়াম কার্বনেট নামক লবণের 


ব্যবসায়িক নাম, সংকেত Na200; । 
চলতি ভাষায় কাপড় কাচা সোড়া 


বলে। সোডিয়াম বাইকা্বনেট 
€ NasHCOs )-কে খাবার সোডা 
বলে। সোডিয়াম  হাইড্রক্সাইড 


(NaOH ) নামক ক্ষারকে কস্টিক 
সোডা বলে। বাজারে যাহাকে সোডার 
থাকে না, উহা কাবন ডাই- 
অক্সাইড গ্যাসকে উচ্চ চাপে 
জলে দ্রবীভূত করিয়া তৈয়ারী 
হয়। 

সোডিয়াম 90৫10) (রসায়ন- 
বিদ্যা) 


ক্ষারীয় ধাতব মৌল। 
চিহ্ন ৪ ;* প্রমাণ অঙ্ক ১১, 
পরমাণু ভার* ২২'৯৯১, গলনাঙক 
১৯৭৫০ সে,»স্ফুটনাঙ্ক ৮৮০০ সে, 
আপোক্ষিকটনগনরত্ব ০:৯৭।-"ইহা নরম 
ও দেখিতে রুপার... মত। 
. ইহাতে জল সংযোগে তাঁৱ 
ক্ষারের উৎপত্তি হয় ।..ভূত্বকে 
যত মৌল আছে, তাহার দুই- 
পঞ্চমাংশ - সোডিয়াম, ইহা 
রাসায়নিক । ভাবে অত্যন্ত 


সায় এবং ইহার যোগ 
বিশ্বময় ছড়াইয়া আছে। 
আমাদের: নিত্য ব্যবহার্য 
লবণ (N01), সোডা 
(8500৬), ' সোহাগা (Na, 
B20; ) ইত্যাদি ইহার যৌগ । জীব- 
কোষে ইহা সামান্য পাঁরমাণে বদ্যমান। 


মনযুষ্যদেহে. যে পরিমাণ সোডিয়াম 


6২০ বৈজ্ঞানিক অভিধান 


যৌগ নৈসার্গক ভাবে থাকে তাহার 
কমবেশী হইলে স্বাস্থাহানি হয়। 
প্রাণীরা যে ভাবে লবণ খণুঁজিয়া বাহির 
করিয়া চাটিয়া চাটিয়া খায়, তাহা 
হইতে বোঝা যায় যে মনুষ্যেতর 
প্রাণীদের পক্ষেও লবণ অপাঁরহাষ। 
সোপ ৪5০9p সাবান ঘানুন (রসায়ন- 
বিদ্যা) 

স্নেহপদার্থ জাত আ্যাসিডের লবণ ৷ 
বেশীর ভাগ সাবান স্টিয়ারক.ও পাল- 
মাটক আযসডের. সোডিয়াম. লবণ। 
পোটাসিয়াম লবণকে. নরম সাবান 
বলে। চার্বকে কস্টিক সোডার ঘন 
দ্রবের সহিত মিশাইয়া বাঞ্পের.সাহাযো 
উত্তপ্ত করিয়া ফুটানো হয়, পরে লবণ 
যোগে সাবানকে অতীরিন্ত তরল পদার্থ 
হইতে পৃথক করা হয়। তখন উহার 
সাঁহত উপযুক্ত গন্ধন্রব্যাদদ মিশাইয়া 
ছাঁচে ফেলিয়া বিক্রয়ের উপযুক্ত নমুনা 
প্রস্তুত করা হয় । উপযুক্ত তরল পদার্থ 
হইতে রাসায়নিক শোধন পদ্ধাত দ্বারা 
গ্লিসারিন উদ্বার করা হয়। দ্নেহ- 
পদার্থগলি (তৈল বা চাব) উত্ত 
জ্যাসিডগলৈর সহিত শগ্লিসারিনের 
যৌগ । ক্ষার সংযোগে ফুটাইলে আদ্র 
বিঞ্লেষে (Hydrolysis ) উহারা 
বিয়োজিত ৷ হয়। এই প্রক্রিয়াকে 
স্যাগোনিফিকেশন (Saponification) 
বলে 3 
সোগপ্টোন 508096086 ছিসা অত্ঘহ 
(ভূবদ্যা) 

নরম শিলা বিশেষ । ইহার গুড়া 
স্পর্শে তেলা তেলা । সাদা, ছাই, সবুজ 
ইত্যাদি রঙের হয়। ইহা বিদদাতের 
অন্তরক হিসাবে শিল্পে ব্যবহৃত হয় ৷ 


ইহার গণড়া প্রসাধন দ্রব্যে ব্যবহৃত হয়। 
অপর নাম স্ট্িয়াটাইট ও ট্যাল্ক 
( steatite or talc ) 
সোয়াম্প 5৮৭৯ - বিল  লুন্তভুন্ত 
(ভূগোল ) 

যে স্থলভাগ সর্বদা জল দ্বারা 
সংগৃক্ত থাকে ৷ জল নিকাশের ব্যবস্থা 
বাধা প্রাপ্ত হইলে এইরূপ পরিস্থিতি হয় 
এবং ইহার উপযুক্ত উদ্ভিদ ও প্রাণী 
এই সকল স্থানে বাস করিতে আরম্ভ 
করে। অতীত কালের এই সমস্ত স্থানের 
উাঁদ্ভদ পচিয়া বর্তমানের কয়লার স্তর 
সৃষ্টি হইয়াছে বালয়া অনেক 
ভ্যাবজ্ঞানীর ধারণা ৷ 
সোয়েট গলান্ডস 5৫৪৫ 8191705 স্বেদ 
গ্রান্ছ [বাংলা ও হিন্দী ] ( শারীর- 
বৃত্ত) 

দেহের আসল চামড়ার মধ্যে 
প্রোথিত, গ্রন্যিসমহ । ইহা হইতে 
স্রাব যে পথে নিঃসৃত হয় তাহার মুখ 
চর্মের উপরে । এই স্রাব প্রধানতঃ 
লবণান্ত জল। এই তরল পদার্থের 
বাজ্পীভবনের দ্বারা দেহের তাপসাম্য 
রক্ষিত হয়। ইহাই এই গ্রন্হিগলির 
মূল ক্রিয়া। 
সোয়েডবেয়ার্গ Svedberg Theodor 
( ১৮৮৪- ) 

সুইডিশ রসায়নবিদ । সুইডেনের 
ভালবোতে জন্ম, আপসালা বিশ্ব- 
বিদ্যালয়ে শিক্ষা । এখানেই ১৯১২ 
সালে ভৌত রসায়নের অধ্যাপক হন। 
কোলয়েড অবস্থার রসায়নে তাঁহার 
প্রচুর গবেণা আছে। ইনি পরাপ- 
কেন্দ্রে ( ultra centrifuge ) নামক 
যন্নের উদ্ভাবন করেন । ইহাকে সেকেন্ডে 


বৈজ্ঞানিক অভিধান 


১০০০০ বার ঘরানো যায় এবং তাহাতে 
পাঁথবার আভিকর্ষ শান্তির অপেক্ষা নয় 
লক্ষ গুণ বেশী শান্তর উৎপত্তি হয়। 
ইহা দ্বারা প্রোটিন অণুর ভার নিরূপণ 
করা গিয়াছে । কোন মিশ্রণকে এই 
যন্তে ঘুরাইলে কণাগলি “ তাহাদের 
ভারের অনুপাতে তলায় পড়ে, তলানি 
পড়ার হার হইতে অণর ভার নিত 
হয়। এই হারের একককে ই'হার 
সম্মানার্থে সোয়েড বেয়া্গ নাম দেওয়া 
হইয়াছে । ইনি ১৯২৬ সালে নোবেল 
পুরস্কার পান । 
সোরিয়াপিস P50ri৪5i5 ( fচাকৎসা- 
বিদ্যা ) 

চর্মরোগ বিশেষ । ইহাতে লালচে 
মামড়ি পড়ে, তাহার চার. পাশে গোল 
দাগ দেখা যায়। দেহের যে কোন 
স্থানেই হইতে পারে, তবে প্রায়ই কনুই 
ও হাঁটুতে দেখা যায়। ইহার উৎস 
এখনও অজ্ঞাত তবে বাতের সাঁহত 
সম্পর্ক আছে। 
সোলার সিস্টেম 5019: 5)5e৷৷ সৌর 
জগৎ জীব নহিন্রাহ (জ্যোতিষ) 


৫২১ 
যে-জ্যোতিষ্করা রহিয়াছে তাহাদের 
সমষ্টিগত নাম | প্রাচীন কালে. কোন 


কোন. পাণ্ডতের ধারণা ছিল যে 
প্থবীই বিশ্বের কেন্দ্র, পরে সর্ষের 
প্রাধান্য যখন ধরা পড়িল, তখন সূর্যকে 
এক বিশিষ্ট. জ্যোতিচ্ক: বলিয়া মনে 
হইল কিন্তু জ্যোতিষীর জ্ঞান সম্প্রসা- 
রণের সঙ্গে সঙ্গে দেখা গেল যে, ছায়াপথ 
যাহা অসংখ্য নক্ষত্র কাঁণকা দ্বারা গঠিত 
বলিয়া ধোঁয়ার মত দেখায়, সৌর জগৎ 
তাহারই অন্তর্গত অতি সাধারণ একটি 
নক্ষন্রাণণ | পরে দেখা গিয়াছে যে 
বিশ্বে এইরূপ ছায়াপথ..কোটি. কোট 
আছে বিশ্বে সৌর জগৎ অতি নগণ্য 
সোলিনয়েড 5০len০id নহিলাক্তিন্ধা 
(পদার্থ-বিদ্যা ) 

যে তারের কুণ্ডলীর মধ্যন্থল শন্য। 
ইহার মধ্য দিয়া যখন বিদাংপ্রবাহ 
চালিত হয় তখন উহার মধ্যে চুম্বক 
দণ্ডের অনুরূপ চৌদ্বকক্ষেত্র সমম্ট হয় 
এবং ফাঁকা মধ্যদ্থলে কোন কাঁচা লোহার 
দণ্ড রাখলে উহা প্রবাহ চলা কালে 


দণ্ড-চুম্বকের মত কাজ করে। 


/ + রা th EROIDS +” 
পদ {SATURN 6  ASTE 
$ NEPTUNE ৬ 
SHEE ৮2405. JureR, 


সূর্যকে ঘিরিয়া গ্রহ, উপগ্রহ, 
গ্রহাণ:পুঞ্জ, ধূমকেতু, উল্‌কা ইত্যাদি 


~ 
এজ 


সৌর জগতে গ্রহদের অবাস্থিতি 


স্কয়ার 9876 বর্গ (বাংলা ও হিন্দী) 
(গাঁণত) 


৫২২ 


লম্বা-চওড়ায় সমান ক্ষেত্র । চৌকস 
ক্ষেত্ও বলে ।. কোন সংখ্যাকে এ 
সংখ্যা দ্বারা গুণ কারলে যে ফল হয় 
তাহাকেও এই ভাবে বাঁজগণিতে 
উল্লেখ করা হয়। সংখ্যাটির মাথার 
কাছে ডান দিকে ক্ষমদ্রাকারে ২ সূচক 
দিয়া ইহা প্রকাশ করা হয়। যেমন 
৪১৫ ৪-5৪%, 
সকল 91811 দমকা ঝড় নান্ান্তি 
(ভূগোল ) 

গ্রীষ্মকালে হঠাৎ দমকা ঝড়। 
ইহাকে বাংলায় কালবৈশাখী বলে । 
সাধারণতঃ এই ঝড়ের পরে বৃষ্টি হয়। 
পশ্চিমাণ্চলে শহ্ক ঝড়ে আতিরিস্ত ধল 
থাকে বালয়া এই প্রকার ঝড়কে আঁধ 
বলে। 
স্কার্পও:9০০819 বৃশ্চিক [বাঃ ও হিঃ] 
(জ্যোতিষ) 
'বিশেষ। ইহাতে একটি প্রথম শ্রেণীর 
উজ্জল: তারা আছে, তাহা জ্যেষ্ঠা 
‘(Antares ) নামে খ্যাত। 
স্কার্পয়ন:500198)  কাঁকড়া বিছা 
নিভু (প্রাণিবিদ্যা) 
 সম্খিপদ প্রাণি বিশেষ । ইহার 
দীর্ঘ দেহে শির, বক্ষঃ ও উদর একসঙ্গে 
থাকে এবং উদর হইতে পিছনের দেহটা 
লেজের মত। এই লেজের ডগায় 
একটি নখরাকার হুল থাকে । হুলটি 
একটি বিষগ্রানুর সাহত সংযুক্ত । হুল 
ফুটাইয়া বিষ ছাড়িয়া দিলে অত্যন্ত 
যন্ত্রণা হয় ; তাহা ক্ষুদ্র প্রাণী, এমন কি 
মানবাশশুর পক্ষেও মারাত্মক হইতে 
পারে। ইহাদের দেহের সামনে দুইটি 
সাঁড়াশীর মত দাঁড়া আছে, তাহা 


বৈজ্ঞানিক অভিধান 


দিয়া তাহারা শিকার ধরে ও হুল 
ফুটাইয়া মারিয়া ফেলে। ইহারা, 
আমিষাশী ও শিকার করিয়াই জীবকা 
শনর্বাহ করে । আঁতকায় কাঁকড়া বিছা 
দৈর্ঘ্যে প্রায় ৮ হইতে ১০ ইপ্চি পর্যন্ত 
হয়। ইহারা নিশাচর, দিনমানে। 
অন্ধকার কোণে আশ্রয় লয় । 
সক্যানডিয়াম Scandium ( রসায়ন- 
বিদ্যা) 

[িরলম্যাত্তক শ্রেণীর ধাতব মৌল । 
চিহ্ন ৪০, পরমাণ: অওক ২১, পরমাণ* 
ভার ৪৪৯৬, গলনাঙক ১২০০ সে। 
বাসায়ানক ধর্মে সারয়াম (Cerium) 
ধাতুর অনুরূপ। কোন প্রায়োগিক 
ব্যবহারে লাগে না। 
সকাভ+ 5০৬৮১ (চিকিৎসাশীবদ্যা ) 

খাদ্যে পুষ্টির অভাব জানত রোগ 
বিশেষ । ইহাতে হাত-পা ফাটে, 
দাঁতের মাড়ি দিয়া রন্ত পড়ে । এক 
সময়ে নাবিকদের মধ্যে ইহার খব 
প্রাদুর্ভাব ছিল। খাদ্যে ভিটামিন 
0-এর অভাবে এই রোগ হয়। ভিটামিন 
C ( Ascorbic ৪০৫) যোগে ইহা 
আশু প্রশমিত হয় । 


সকাল 91811 করোটি [ বাঃ ও হিঃ) 
(শারীর-বৃত্ত) 

প্রাণীদেহে মেরুদণ্ডের উপরে যে 
আস্থময় প্রকোন্ঠে মান্ত্ক. থাকে । 
মানুষের করোটতে মস্তিষ্কের গোলা- 
কার আধার করোটিকা ( Cranium ) 
আর মুখের কাঠামো আছে । মান্ভিত্কের 


. গহ্বর ললাটাস্ছি ( Frontal ), পশ্চাৎ্ 


কপাল (0০০121%81) আর দুইটি 
মধ্যকপাল ( Parietal ) ফলক দ্বারা 
গঠিত ॥ এই চাঁরাট অস্থির কিরকিরে 


বৈজ্ঞানিক অভিধান 


কাটা ধারগুলি অতি স:চারুভাবে 
পরস্পরের সহিত খাপ খাওয়াইয়া জোড়া 
দেওয়া আছে। এই গহবর -সমস্তটাই 
মস্তিভ্ক দ্বারা পূর্ণ । পশ্চাৎ কপালের 
এক গর্ত দিয়া সুষ্ম্নাকাণ্ড উঠিয়া 
মান্ভচ্কের সহিত যুন্ত হইয়াছে । এ 
সন্ধি হ্থানকে  সয্ম্নাশীর্ষক 
(1/608119 ০০19৪0৪) বলে। 
মুখের কাঠামোতে চোখ, মুখ ও 
নাসিকার গহৰর আছে। নীচের 
চোয়ালের হাড়টা উপরের অংশের সঙ্গে 
কব্জার মত গাঁথা। 
1সকজোফরোনিয়া Schizophrenia 
চিত্তভ্ংশী . বাতুলতা অলহানল্ন 
( মনোবিদ্যা ) 

এক প্রকার মনোবিকার যাহাতে 
রোগা এক সম্পূর্ণ কাল্পনিক জগতে 
বাস কারতে আরম্ভ করে। তাহার 
কাছে বাস্তব জগতের অপেক্ষাও ওই 
জগৎ বেশ? বান্ভব। এই কাল্পনিক 
জগতের কথা না বিবেচনা কারলে 
তাহার অনেক কথা বা কাজ অযৌন্তিক 
মনে হয়।... প্রধানত অল্পবয়সী 
লোকেদের হয় । 
স্কিন 9110 চর্ম তলা ( শারার-বৃত্ত) 

প্রাণী দেহের বহিরাব্রক প্রত্যঙ্গ। 


TOUCH NERVE 


SWEET GLAND 


FAT CELL 
চর্মে'র মূল অংশগ্ঢল 


HORNY LAYER 


৫২৩ 


ইহার প্রধান দুই অংশ ৷ বাহিরের মরা 
কোষের মোটা আবরণ -যাহাকে 
বাহিস্তবক: (Epidermis ) বলে আর 
ভিতরে আসল চর্ম যাহাকে অন্তস্তবক: 
(Dermis) বলে। শেষোন্তাটর 
মধ্যে যে রন্তবাহ ও নাভ“ আছে 
তাহারাই চর্মের পুষ্টি ও ক্ষতিপূরণের 
জন্য দায়ী। ইহার মধ্যে কতকগুলি 
ছিদ্র থাকে, উহার মধ্য দয়া ঘাম বাঁহর 
হয়। উহাদিগকে লোমক্‌প বলে। 
প্রাতবর্গ সেন্টিমিটার চর্মে প্রায় দশ- 
গাছি লোম ও প্রায় একশতাঁট লোম- 
কপ থাকে । ইহাও দেহের এক 
ইন্দ্রিয় (পর্শোন্দয়) এবং হীন্দিয়দের 
মধ্যে বৃহত্তম । ইহার মাধ্যমে আমরা 
শীতাতপ অনুভব কাঁর। দেহের 
উষ্ণতায় সমতা রক্ষা করা, ঘর্মাকারে 
দেহের বর্জ্য বস্তুকে বাঁহষ্কৃত করা এবং 
বহিরাগত রোগবাঁজদের দেহাভ্যন্তরে 
প্রবেশ চেগ্টাকে প্রাথমিক প্রতিরোধ করা 
এই হীন্দ্রিয়ের কার্য । বহিঃত্বকে যে 
রঞ্জক পদার্থ থাকে তাহা দেহকে 
সূর্থীকরণের হানিকর ক্রিয়া হইতেও 
রক্ষা করে। 


স্কুইড 9৫810 (প্রাণি-বিদ্যা ) 
দশভুজ সামুদ্রিক প্রাণী বিশেষ । 
ইহারা দৈর্ঘো এক ফুট হইতে 
পঞ্চাশ ফুট হয় ও মৎস্য শিকার 
করিয়া জীবন ধারণ করে। শন 
আক্রমণ করিতে আসিলে দেহেয় 
এক রম্ধ্ দিয়া কৃষ্ণবর্ণ রস 
ছাড়িয়া প্রতিবেশকে অন্ধকার 
কাঁরয়া সাঁরয়া পড়ে । ইহাদের 
কয়েকটি প্রজাতি জ্যোতি বিকীরণ 


( Bio-luminiscence ) করে | 


৫২৪ 


'দ্কুইরেল 500৮৮৫! কাঠাঁবড়ালী গিজন্তবী 
(প্রাণী-ীবিদ্যা ) 

ইদুর জাতীয় চতুষ্পদ প্রাণী 
বিশেষ । ইহাদের বৈশিষ্ট্য রোমশ লেজ 
‘ও ডোরা কাটা দেহ ৷ ইহারা ভারতের 
সর্বত্র দঞ্টহয়। ইহারা গাছের উপর 
পাখার বাসার-মত বাসা তৈয়ারী করে। 
ইহাদের এক প্রজাতির পাগুলি চামড়া 
দিয়া (জোড়া বালয়া 'বাদ:ড়ের: মত 
'দেখায়, উহাকে উড়ন্ত কাঠাবড়ালী 
(Flying Squirrel) বলে | 


SUTURES 


SPINAL COLUMN 
OR BACKBONE) 


CLAVICLE 
(OR ০০৮৮৯০৪০১৯৪ 


SCAPULA 


h HUMERUS 
রা (UPPER-ARM) 
ঠ 


2S OR SHOULDER BLADE) 


বৈজ্ঞানিক অভিধান 


স্কেলিটন 5kelet০৷ কঙ্কাল [ বাংলা 
ও হিন্দী] (শারীরবৃত্ত) 

উচ্চ শ্রেণীর প্রাণীদের দেহ যে 
আস্থি গঠিত কাঠামোর উপর নার্মিত। 
ইহা একটি কেন্দ্রীয় মেরুদণ্ডকে ভাত্ব 
করিয়া গঠিত। মেরুদণ্ড হইতে কয়েকাঁট 
অস্থি হংপিণ্ড ও ফুসফুসকে রক্ষা করার 
জন্য পঞ্জারের (7২165) সৃষ্টি করে। 
উপরে একাট অসম্পূর্ণ অস্থিচক হইতে 
সামনের দুইটি হাত পা ঝুলিয়া থাকে 
আর পিছনের দিকের শ্রোণী চক্র হইতে 
পিছনের পা ঝুলিয়া থাকে। 
কঙ্কাল প্রাণীদেহকে আকার ও 
কাঠিন্য দেয়, অন্তরঙ্গগ্ুলিকে 
বাহিরের আঘাত হইতে রক্ষা 
করে, পেশীগৃলির অবস্থানকে 
দৃঢ় করে ও দেহের গাঁতশান্তকে 
নিয়ন্িত করে৷ 
স্রফুলা 5001018 (চিকিৎসা- 
বিদ্যা) 

মানুষের গলার লসিকা 
গ্রন্হির যক্ষ্মা রোগ। ইহাতে 
গলার কাছটা ফুিয়া ওঠে ও 
ব্যথা হয়। পুরাতন হইলে 
ফোড়ার মত হইয়া রস কাটিতে 
থাকে । এই অবস্থায় অস্দ্রো- 
পচারের প্রয়োজন হয়। প্রথম 
অবস্থায় যথেষ্ট পরিমাণে রোদ 
সেবন ও বিশুদ্ধ বায়ূতে 
অবস্থানে উপকার হয় । 
স্রেরোস্কোপ  scleroscope 
(পদার্থাবদ্যা ) 

কোন বস্তুর দ্‌ঢ়তা মাপিবার 
যন্ত। যে বস্তুটি মাপা হইতেছে 


বৈজ্ঞানিক অভিধান 


তাহার মসৃণ পৃজ্ঠের উপর একাট 
প্রমাণ আকার ও ওজনের বল 
নির্দিষ্ট উচ্চতা হইতে ফোঁলিয়া উহা 
কতখানি উচু পর্যন্ত লাফাইয়া উঠে 
তাহা পাঁরমাপ করিয়া দৃঢ়তার হিসাব 
করা হয়। 
স্রেরো প্রোটিন 5clero-proteins 
(শারীরব্ত্ত) 
প্রাণীদের কঙ্কাল, যোগকলা, চর্ম ও 
আনয্ষাঙ্গক অঙ্গের উপাদান এক শ্রেণীর 
প্রোটিন । ইহাদের বৈশিষ্ট্য যে ইহারা 
প্রায় সর্বপ্রকার রাসায়নিক বিক্রিয়কে 
অদ্রাব্য । ইহাদের অপর নাম আযাল- 
িউমেনয়েডুস ৷ যোগকলা (Conne- 
ctive tissue) হইতে  কলাজেন 
( Collagen) ও চুল, নখ, পালক 
হইতে কেরাটিন ( Keratin ) ইহাদের 
পাঁরচিত উদাহরণ । 
স্টম্যাক 9107180% পাকস্থলী অভ 
( শারীরবৃত্ত) 
প্রাণীদেহের পাঁরপাক যন্বের বৃহত্তম 
অংশ যেখানে পরিপাক ক্রিয়ার মুখ্য 
ঘটনা ঘটে৷ মানুষের দেহে ইহা 
ন্যাসপাতি আকারের ও দেহের বাঁদিকে 
পঞ্জরের ঠিক নীচে অবাস্থিত। ইহার 
1ভতরের আবরক শ্লেম্ম বিল্লীর গ্রন্হি 
হইতে খাদ্য পাঁরপাকের সহায়ক রস 
প্রচুর পারমাণে নিঃসৃত হয়। তাহার 
মধ্যে হাইড্রোক্লোরিক আযস্ড এবং 
পেপাঁসন ও রেনিন নামক এনজাইম 
প্রধান ৷ হাইড্রোক্লোরক আযাসিড কিন্তু 
যথেষ্ট মানায় না থাকিলে ও এনজাইম 
দুইটি কাজ কাঁরতে পারে না। 
পাকস্থলীর উপরের দিকটা প্রশচ্ভতর ৷ 
উহার সাহত গ্রাস নালীর (gullet) 


৫২৫ 


সংযোগস্থলে একটি পেশীর অঙ্গুরাঁ 
আছে ।  অপ্রশন্ভ নীচের দিকে যেখানে 
উহা উপরকার অন্ত গ্রহণীর ( Du০- 
denum ) সহিত যুক্ত সেখানেও এরুপ 
একাট মজবুত পেশা অঙ্গুরায়ক আছে। 
তাহাকে প্রণালিকা (71015 ) বলে। 
উপর দিক হইতে ক্লমসংকোচ ( Peris- 
(81515) তরঙ্গ দ্বারা খাদ্যকে প্রণা- 
লিকার দিকে ক্রমাগত ঠেলিয়া দেয় 
যাহাতে উহা অন্নে প্রবেশ কারয়া 
অসম্পূর্ণ পরিপাক ক্রিয়া সম্পূর্ণ কারতে 
পারে। যে আধা তরল পদার্থ 
প্রণালকা দিয়া অন্তরে যায় তাহাকে 
কাইম (০1579) বলে। 
স্টর্ম storm  কাটকা বুদ্মাল 
( আবহ-বিদ্যা ) 

বায়ুমণ্ডলের যে কোন বিপুল 
আলোড়ন ৷ এই সময়ে বায়নর বেগ 
ঘণ্টায় ৫০ মাইলের বেশী হয়। উহার 
আনুষাঙ্গিক প্রপণ দ্বারা ঝড়ের বি শিষ্ট 
নাম হয়, বজবিদযাংসহ ' ঝড় (Thun- 
derstorm), বালিঝড় (Sandstorm), 
আঁধি (70851510108), শলাবৃষ্টিসহ 
ঝাড় ( Hailstorm ), সবৃষ্টি ( Rain- 
Storm) ইত্যাদি 


স্ট্যাটক' ইলেকাট্রীসাট static 
electricity ছ্ির বদ্যৎ [বাংলা ও 
হিন্দী ] (পদার্থবিদ্যা) 


একটি কাচের বা ইবোনাইটের 
ছাড়িকে যথাক্রমে একটুকরা রেশম বা 
পশম দিয়া ঘষিলে উহাতে বিদন্যুতের 
আধান হইয়াছে বোঝা. যায়' কেননা 
উহারা ক্ষুদ্র কাগজের টুকরাকে আকর্ষণ 
করে! ৷এই প্রকার বদয্যতাধানের 
প্রকৃত ও লীলা পদার্থ বিজ্ঞানের যে 


৫২৬ 


শাখার চচরি বিষয়" তাহাকে -স্থির বা 
স্থিতীয় বিদ;্াৎ বলে৷ ইবোনাইট বা 
কাচ বিদযতের কুপারবাহী বলিয়া উহার 
উপর.বিদয্যতের যে আধান হয় তাহা 
প্রবাহিত হইবার সুযোগ পায় না তাই 
এ বিদ্যুৎ স্থির এবং উহার গ্রাতিপ্রকাত 
কোন কোন, বিষয়ে চল বিদ্যুৎ 
(current electricity) হইতে ভিন্ন | 
স্ট্যাটিকস statics দ্থাতাবদ্যা 
হদিক্কী (গণিত ) 

গাঁতাবদ্যার  _'( Mechanics ) 
অন্যতম মুখ্য শাখা । ইহাতে কোন 
‘বন্দ, বা বস্তু কতিপয় শান্তর প্রভাবে 
কিভাবে স্মিতাবন্থায় (At rest) 
থাকে, সেই সম্বন্ধে চর্চ করা হয়। 
স্ট্যাটিসাটিকৃস 5ati5ti০৪ পারসংখ্যান 
মান্লিন্গী (গণিত ) 

জ্যাবন্যন্ত তথ্যাবলীকে গাণিতিক 
সংখ্যায় প্রকাশ । বর্তমান জগতের 
জঁটলতায় সাংসারিক ও বৈজ্ঞানিক তথ্য 
এত অপর্যাপ্ত সংগৃহীত হইতেছে যে 
তাহাদের গাণিতিক বিশ্লেষণ ছাড়া 
সেগুলি বিজ্ঞানীদের কাছে নিরর্থক 
হয়। তাই উনবিংশ শতাব্দীর শেষ ভাগ 


বৈজ্ঞানিক অভিধান 


একটি বিশেষ চচরি বিষয় । 
স্ট্যাফিলোককাস ( staphylococcus ) 
(চাকৎসা-বিদ্যা ) 

বহরব্যাপ্ত রোগবাঁজ বিশেষ । 
চামড়ার - নীচে আশ্রয় করিয়া 
স্ফোটকের সৃষ্টি করে। খাদ্যে আশ্রয় 
কারলে খাদ্য ?বষ (Food poisoning) 
হয়। অনেক সময় আ্যান্টিবায়োটিক 
ওষধ পর্যন্ত ইহাদের দমন করিতে 
ব্যর্থ হয়। 
স্টানাল Stanley, 
Meredith ( ১৮৯৪-১৯৭১ ) 

আমেরিকান  জাব-রসায়নাবদ । 
তামাকের মোজাইক রোগের ভাই- 
রাসকে কেলাসিত আকারে দ্বতন্ব 
করিতে সমর্থ হন ভাইরাসরা জীব 
কি জড় এই বড় সমস্যার মীমাংসায় 
স্টানীলর অবদান গুরুত্বপূর্ণ । তিনি 
ভাইরাসের কেলাসগুলি দ্রবীভূত করিয়া 
দেখান যে উহারা আগের মতই 
সংক্রামক রোগের বাঁজ থাকিয়া গিয়াছে, 
এবং তাহারা বৃদ্ধি ও জননে সক্ষম । 
দেখা যাইতেছে যে কেলাসিত হইয়াও 
জৈব শীল্ত তাহারা হারায় নাই । ১৯৪৬ 
সালে. সামনার ও. নর্থরুপের সাঁহত 
একত্রে তান নোবেল পুরস্কার পান৷ 
স্টামেন 5/019% পুংকেশর (বাংলা ও 
হিন্দী) ( উদ্ভিদ-বিদ্যা ) 

পঢ্পের পুংজননোন্দরয় । ইহার দুই 
অংশ, একটি নলের মত দণ্ড ও তাহার 
নাচে দুইটি পরাগপর্্ণ থলি । প্রজাতি- 
ভেদে ফুলের পুংকেশরের সংখ্যা এক 


Wendell 


-" হইতে শতাধিক পৰ্যন্ত হয়। পাঁরণত 
= হইলে পরাগগননল নলের ছিদ্র দিয়া 


চতুর্দকে ছড়াইয়া পড়ে। 


বৈজ্ঞানিক আভধান 6২৭ 


স্টার 9৮ তারা (বাংলা ও হিন্দী 
(জ্যোতিষ ) 

সূর্ষের অনুরূপ স্বয়ংপ্রভ জ্যোতিষ্ক। 
আসলে ইহারা মহাশন্ন্যবাসী জলন্ত 
গ্যাসের গোলক ।.. খালিচোখে প্রায় 
পাঁচ হাজার তারা দেখা যায়৷. সূর্যকে 
বাদ দিলে পৃথিবীর নিকটতম তারার 
দূরত্ব চার আলোকবর্ষ ৷ ইহাদের ভার 
সূর্য অপেক্ষা প্রায়ই ৩ গুণের বেশী হয় 
না, কিন্তু দশীথতে সযে'র অপেক্ষা তিন 
লক্ষগুণ বেশী এমন তারাও আছে । দৃশ্য 
তারকাগণের মধ্যে উজ্জ্লতম কুঁড়টি 
তারাকে প্রথম শ্রেণীর তারা বলে। 
লুব্ধক (51105), অগস্ত্য ( Cano- 
095), আভাজৎ ( Ve৪৭ ), ব্রহ্ম দয় 
( Capella ), স্বাতী ( Arctaurous), 
রিগেল (Rigel), প্রোসিয়ন 
( Procyon ), আলটেয়ার ( Altair ), 
আদা ( Betelgeuse ), রোহিণী 
( Aldebaran ), দ্বিতীয় | মিথুন 
( Pollux ), চিন্তা ( Spica ), জ্যেষ্ঠা 
( Antares ), ফোমাল হট ( Fomal- 
haut ), ডেনেব (Deneb ), মঘা, 
(Regulus ) ইত্যাদি উজ্জবল্যক্রমে 
কয়েকটি প্রথম শ্রেণীর তারার নাম। 
সম্প্রাত রেডিও দুরবীনের সাহায্যে, 
জ্যোতি বিতরণ করে না, অথবা এতদ;র 
হইতে জ্যোতি আসে যে উহার ক্ষীণতা 
আমাদের গোচর ছয় না, এরুপ অসংখ্য 
তারার সন্ধান নিয়ত পাওয়া হইতেছে । 
স্টার্চ 920 শ্বেতসার ( বাংলা ও 
হিন্দী) (রসায়নবদ্যা ) 

শস্যদের প্রধান উপাদান শ্বেতবর্ণ 
কার্বহাইড্রেট বিশেষ । ইহা উদ্ভিদ 
দেহে আলোক সংশ্লেষ ( Photo- 


synthesis ) দ্বারা বায়স্থিত কার্বন 
ভাই অক্সাইড ও জল সহযোগে উৎপন্ন 
হয়। শকরা ও শ্বেতসার মনমষ্য 
দেহে দগ্ধ হইয়া শান্তি যোগায়, কাজেই 
মানুষের খাদ্যের উহা অপরিহার্য অঙ্গ।॥ 
চাল, গম, আল: -প্রভীতির অধিকাংশই: 
শ্বেতসার । ইহা জলে অদ্রাব্য ॥ 
স্টার্ক Stark, Johannes ( ১৮৭৪- 
১৯৫৭ ) 

জার্মান পদার্থাবজ্ঞানী। ব্যাভে 
য়ায় জন্ম, মিউনিখ বিশ্বাবদ্যালয়ে 
শিক্ষা । পাঁজাটভ রের মধ্যে ডপ্‌লার 
প্রভাব লক্ষ্য করেন। বদন ক্ষেত্রে কোন 
উত্তোজত পরমাণু থাকিলে উহা হইতে 
নিঃসৃত তরঙ্গের বর্ণালি বিশ্লেষণে দেখা 
যায় যে রেখাগ্ীল বিভাজিত হইতেছে। 
উহাকে স্টার্ক প্রভাব (Stark effect ) 
বলে। ইহা আবিচ্কার করিয়া খ্যাত হন। 
১৯১৯ সালে নোবেল পুরস্কার পান । 
স্টাভেশন Starvation  অনশন 
(বাংলা ও হিন্দী) (চাকংসা-বিদ্যা ) 

খাদ্য ও পানীয়ের অভাবজানিত 
প্রাণীদেহের অবস্থা । মানুষের প্রথম 
প্রথম কয় দিন পেটে ব্যথা, আদ্র 
ও অস্থিরতা এই সব লক্ষণ দেখা দেয়। 
অনশন দীর্ঘ হইলে দেহ: শুকাইতে 
থাকে, হাত-পা ঠাণ্ডা হয়, পায়ে জোর 
থাকে না.। আরও পরে জবর হয়, চোখের 
মণি বিস্ফারিত হয়, কখনও কখনও 
চামড়া হইতে লালচে রস কাটে। 
সাধারণতঃ দেহের ওজন ৪০ ভাগ 
কাঁমিলে মৃত্যু ঘটে । খাদ্য ও পানীয় 
যুগপৎ বন্ধ হইলে দিন দশেকের মধ্যে 
মৃত্যু ঘটে৷ শুধু জলপান করিয়া 
৬০৷৭০ দিন পর্যন্ত বাঁচিয়া থাকিতে 


GR 


দেখা গিয়াছে । অনশন দীর্ঘাদন 
স্থায়ী হইলে রন্তাল্পতা দেখা দেয় ও 
পরে খাদ্য ও পানীয় দিলেও দেহের 
স্থায়ী ক্ষতি থাকিয়া যায়। 
স্টালাক্টাইট ও স্টালাগমাইট 
Stalactite and Stalagmite 

( ভূ-বিদ্যা ) 

চুণা পাথরের গঢ়হায় খড়িমাটি 
জমিয়া স্তম্ভের উংপান্ত হয়। বস্তু 
স্তম্ভগুলে বটগাছের ঝ্‌রির মত উপর 
হইতে ঝঢলিয়া থাকে তাহাদের স্টালাক্‌- 
টাইট বলে আর যেগুলি গ্ত্ভাকারে 
গুহার মেঝে হইতে উপরে উঠিয়া থাকে 
তাহাদের দ্টালাগমাইট বলে। ইহারা 
সম্পূর্ণ নৈসার্গক ভাবে উৎপন্ন হয় এবং 
একই গুহায় উভয় প্রকার স্ত্ভই দেখা 
যায়। যে জলে কার্বন ডাইঅক্সাইড 
বেশী দ্রবীভূত থাকে তাহাতে চুণা 
পাথর দ্রবীভূত হয় । এ দ্রব পড়িতে 
পাঁড়তে কিছু কার্বন ডাইঅক্সাইড 
গ্যাস অবস্থায় উাঁড়য়া যায়, তখন চুণা 
পাথর আবার কঠিন অবস্থায় অধগক্ষপ্ত 
হয় এইভাবে ইহাদের উৎপত্তি । 
স্টিগমা Stigma গভ্মিু্ড 
নবিন্ধায় (জাঁব-বিদ্যা ) 

১১) গুঞ্গের গর্ভকেশরের যে অংশ 
পরাগ: দ্বারা. নিষিত্ত হয়। প্রজাতি 
ভেদে ইহার আকার ও অবাস্থিতি 
বিভিন্ন হয়। ইহা গভপন্রের (০৪:৩1) 
এক অংশ । (২) প্রাণবিদ্যায় পতঙ্গদের 
গৌণ লোঙ্গক চিহ্ন সম্বন্ধে ব্যবহৃত হয়। 
স্টিফান-বোলৎস্মান | ল-  Stefan- 
Boltzman Law ( পদার্থশীবদ্যা ) 

এই সত্ৰাট স্টীফান নামক জামনি 


বৈজ্ঞানিক অভিধান 


করেন আর পরে বোল্‌ংসমান তাহার 
তত্বীয় ব্যাখ্যা দেন। যে বস্তু তাহার 
উপর আপতিত সমস্ত রশ্মিকে শোষণ 
করে, কিছুই প্রাতকলিত করে না, 
তাহাকে পদার্থ বিজ্ঞানে জাত্য কৃষ্ণ 
বস্তু ( perfect black body ) বলে। 
এইরূপ বস্তু হইতে যে বিকিরণ শান্তি 
( Radiant energy ) নিঃসৃত হয় 
তাহা বস্তুটির পরম উষ্ণতার 
( Absolute temperature ) চতুর্থ 
ঘাতের ( Fourth power) সাঁহত 
সমানুপাতিক ইহাই উক্ত সূত্রের মর্ম । 
ইহা হইতে অন্যান্য তত্ত্বীয় ব্যাপারে 
সুবিধা হয়, বিশেষ ভাবে কোয়ান্টাম 
মতবাদ ইহা হইতে স্‌চনা পায় । 
স্টিমিউল্যান্টস stimulants 
ভীঘ্ধ (চিকিৎসাশাবদ্যা ) 

যে সকল বস্তু সেবনে দেহের 
বিশেষ বিশেষ অঙ্গপ্রত্যঙ্গে বা সমগ্রদেহে 
উদ্দীপনার সৃষ্টি হয় ও কার্যক্ষমতা 
বাড়ে। মদ্য শেষোন্ত উদ্দীপকের এক 
দৃষ্টান্ত । 
স্টীম 5am মাত (পদার্থীবদ্যা ) 

জলের গ্যাসীয় অবস্থা ৷ সম:ুদ্রপষ্ঠ 
সাধারণ বায়ুর চাপে ইহার উষ্ণতা ১০০” 
সে, কিন্তু আঁধক চাপ প্রয়োগ করিয়া 
উহার উষ্ণতা বাড়ানো যায়। জল 
যখন বাম্পাকারে পরিণত হয় তখন 
তাহার প্রায় ১৭০০ গুণ আয়তন বৃদ্ধি 
পায়, এই প্রসারণকে কাজে লাগাইয়া 
সপ্তদশ শতাব্দীর শেষভাগে ইউরোপে 
স্টীম এঁঞ্জনের সৃষ্টি হয়। ইহার উদ্ভা- 
বনার জন্যই সারা বিশ্বে শিল্পবগলব 
সম্ভব হয় এবং শিল্প-বিপ্লবই আধুনিক 
প্রগাতর ভাঁত্ত । সূর্ধতাপে যে জল 


বৈজ্ঞানিক অভিধান 


সারা ভূপ্জ্ঠ হইতে বাম্পীভূত হইতেছে 
তাহাই বায়ুর উচ্চন্তরে উঠিয়া শৈত্য 
বশতঃ পুনরায় ঘনীভূত হইয়া মেঘ, 
বৃষ্টি, তুষার, শিলা ইত্যাদি আকারে 
বার্ত হইয়া ধরণীকে সরসা ও জীবেদের 
পুষ্টির. উৎস. হইবার. উপযুক্ত 
কারতেছে। পৃথিবীতে স্টীমের ইহা 
এক গর; ভূমিকা ৷ যন্ত্রচালনা ছাড়া 
স্টীমের নানা শিল্পে প্রয়োগ আছে। 
যেমন গনগনে রাঙা কয়লার মধ্য দিয়া 
স্টীম চালাইলে যে গ্যাস হয় তাহা 
উত্তম দাহ্য ও নানা শিল্পে জবালানী 
1হসাবে ছাড়া আরও অন্যভাবে ব্যবহার 
হয়। উহাকে জল গ্যাস (Wer 9৭5) 
বলে। 
স্টীল 99০] ইস্পাত (বাংলা ও হিন্দী ) 
(রসায়নশবদ্যা ) 

লৌহ ও কার্বনের মিশ্রণ বিশেষ । 
খাঁটি লৌহের সহিত অতি অল্পমান্রায় 
কাবন 'মাশ্রত থাকিলে লৌহের ভৌত 
ধর্মে অনেক তফাৎ হয় ৷ উহার কাঠিন্য 
বাড়ে, রাসায়নিক ক্ষয় প্রতিরোধ ক্ষমতা 
বাড়ে, বেশী মজবন্ত হয়, ভঙ্গরতা হাস 
পায়, শান দিলে ধার হয়: ইত্যাদি। 
ইস্পাতে কাবনের পরিমাণ কিন্তু খুব 
সুনির্দিষ্ট নয়, শতকরা ২ হইতে ২ 
ভাগ  পরযন্তি। - সাধারণত লৌহ 
নিৎ্কাশন পদ্ধতিতে, যে ঢালাই 
লৌহপিণ্ড (pig ir০n ) পাওয়া যায় 
তাহাতে ইহার বেশী কার্বনই মিশ্রিত 
থাকে অতএব উহা হইতে প্রায়োগিক 
পদ্ধাততে কিছু কারন দগ্ধ -করিয়াই 
বেশীর ভাগ ইস্পাত তৈয়ারী__ হয়। 
তবে কার্বন ছাড়া সামান্য. অন্য ধাতু 
মিশাইলে বিশিষ্ট গুণসম্পন্ন কয়েক 


৩৪ 


6২৯ 


প্রকার ইস্পাত পাওয়া যায়! এই সব 
ইস্পাত নিমণিও ইস্পাত শিল্পের এক 
শাখা ৷ ক্রোমিয়াম, ম্যাঙ্গানীজ, নিকেল, 
মালবাডনাম ইত্যাদি ধাতু এই. সব 


বিশেষ ইস্পাত তৈয়ারীতে ব্যবহৃত হয় । 
স্টেথোস্কোপ Stethoscope 
(চাকৎসাশীবদ্যা ) 


ফুসফুস, হৃৎপিণ্ড ইত্যাদির ক্রিয়া 
পরীক্ষার জন্য চিকিৎসকগণ ব্যবহৃত 
ষল্প। ইহাতে একটি ধাতুনার্মত পাত 
থাকে। অপরপ্রান্তে দ্বধাবিভন্ত হইয়া 
দুইটি রাবারের বা প্লাস্টিকের নল যুক্ত 
থাকে। এই নল দুইটির অপর প্রান্ত- 
দ্বয় কানে দয়া চিকিৎসকগণ যে স্থানে 
নীচের ধাতুর পাত সংশ্লিষ্ট আছে 
সেখান হইতে উদ্ভূত আওয়াজ শুনিতে 
পান এবং তাহা হইতে আভ্যন্তরীণ 
ইন্দ্রিয়ের অবস্থা অনুমান কাঁরতে 
পারেন। 
স্টেনলেস স্টিল Stainless Steel 
(বসায়ন-বিদ্যা.) 

ইস্পাতের সহিত অন্য ধাতুর যে 
সংকরে মরিচা. ধরে না.। ক্লোময়াম, 
নিকেল, _ম্যাঙ্গানজ : প্রভাতি ধাতুর 
মিশ্রণে এই সংকর প্রস্তুত হয়। ইহাতে 
অন্ততঃ শতকরা ১২ ভাগ ক্লোমিয়াম 
থাকা চাই |. তবে ইহা উপকরণ. ভেদে 


নানাশ্রেণীর হয়। ব্যবহারের উদ্দেশ্য 
অনুযায়ী. এক এক শ্রেণীর কাজে লাগে । 


রাসায়নিক শিল্পে ব্যবহৃত. যল্ত্রাদতে 
যেখানে আযিড বা ক্ষার লইয়া কার্য 
হয়, সেখানে ইহাদের. ব্যবহার 
অপরিহার্য হইয়া উঠিয়াছে। এখন 
গাহ'স্থ্য বাসনপন্র তৈয়ারীতেও ব্যবহৃত 
হইতেছে । 


৫৩০ 
স্টেপস Steppes (ভূগোল) 
বৃক্ষবাজতি হস্ব তৃণাচ্ছাদিত সমতল 


প্রান্তর । আদিতে র;শিয়ার দক্ষিণ ও 
পূর্বে যে প্রান্তর আছে সেই সম্বন্ধেই 
এই কথাটি প্রযোজ্য ছিল। এ স্থানে 
গ্রাঁজ্মে সামান্য বৃষ্টিপাত হয়। শগত- 
কালেও সামান্য তুষারপাত হর। 
বর্তমানে এ সকল স্থানে বৈজ্ঞানিক 
উপায়ে গমের চাষ হইতেছে । ভূগোলে 
এখন ইহা অনুব'র, বক্ষবার্জত প্রান্তর 
মান্রেরই বৈজ্ঞানিক সংজ্ঞা হিসাবে 
ব্যবহৃত হয়। 
স্টেয্ার্ন Stern, Ofto (১৮৮৮-১৯৬১৯) 
জার্মন পদার্থ“বজ্ঞানী । ইলেকাট্ন, 
প্রোটন ইত্যাদি পরমাণেৰতর কাঁণকা- 
গলির ঘূুর্ণনের জন্য যে চৌদ্বক ক্ষেত্র 
উৎপন্ন হয় তাহার পরিমাপ কারবার 
জন্য খ্যাত। প্লোটনের চৌম্বক ভরবেগ 
নির্ণয় করার জন্য ১৯৪৩ সালে নোবেল 


প;রদ্কার পান । 

স্টেরয়েড্স Steroids 
_(র্মায়ন-বিদ্যা ) 

এক শ্রেণীর ' নৈনাগক' হৈব 
রাসায়ানক যৌগ। স্টেরল নামক 
নৈনগি'ক বস্তুসমূহের রাসায়ানিক 
রা ইহাদের অনূপ। কেবল 


স্টারিও কোমিস্টি stereo chemistry 
সলায় হাযল 

কার্বন পরমাণুর চারটি যোজ্যতায় 
যাঁদ চারটি বিভিন্ন পরমাণু বা মুলক 


বৈজ্ঞানিক অভিধান 


(radical ) যুক্ত থাকে তাহা হইলে 
এ সকল পরমাণুর ধর্মে যে সকল 
বোচিঠ্য ঘটে, তাহার চচ্ঠা রসায়নের 
এই শাখার বিষয়। বিশেষ করিয়া এ 
প্রকার অণুবিশিষ্ট যৌগের কেলাস বা 
দ্রব্যের মধ্য দয়া সমবর্তিত আলোকের 
( Polarised ) তলের পারবর্তন হয়, 
তাহা হইতে যৌগগ7লির আভ্যন্তরীণ 
সংগঠন বেশ বোঝা যায়। 


স্টেরিওস্কোপ stereoscope 
শ্রললুহাঁ ( পদার্থ-বিদ্যা ) 


একই দৃশ্যের সামান্য ভিন্ন কোণ 
হইতে তোলা আলোকচিত্রকে পাশা- 
পাশ রাখিয়া একসঙ্গে দোখবার এমন 
যন্ত্র যাহাতে একই চোখে. এরুপ একই 
ছবি দেখা যায়, দুই চোখে দুই ছবি 
একসঙ্গে দোখলে দশ্যটির শ্ৈমান্রক 
অনুভ্যাত হয়। 
স্টোরালাট sterHity বন্ধ্যাত্ব 
নরন্দনা (শারীর-বৃত্ত) 

জাবের প্রজননে অক্ষমতা ৷ যৌন 
গ্রন্থিগুলি দুর্ঘটনায় বা রোগে নষ্ট না 
হইয়া গেলে এই অক্ষমতা প্রায় অল্প- 
স্থায়ী । মানুষের ক্ষেত্রে মাম্পূস, মধ্য 
মেহ, রক্তের আঁতচাপ এবং অন্যান্য 
রোগ এই অক্ষমতার উৎস । অত্যন্ত 
মানসিক ও দৈহিক অবসাদ হইতেও 
ইহা উদ্ভূত হইতে পারে । প্রতিবেশের 
হঠাৎ ও বিশিষ্ট পরিবর্তনেও সাময়িক 
ভাবে ইহা ঘাঁটিতে পারে । 
স্টোন এজ 99৩ 886. নানাতান্দা্ত 
(নৃতত্ব ) 

মানব-সভ্যতার যে অবস্থায় মানুষ 
শরষ্ভর-নার্মত অস্াঁদ মান ব্যবহার' 


বৈজ্ঞানিক অভিধান 


কাঁরতে শেখে । এ সময় উহারা প্রায় 
শিকার করিয়া ও বন্য ফলমূল খাইয়া 
জীবন ধারণ করিত। আনুমানিক 
শ্রীষ্টপূ ছয় হাজার বৎসরে ইহার 
শেষ । আরম্ভ কবে তাহা সঠিক বলা 
যায় না। 


স্টৌডিংগের Staudinger, Hermann 
( ১৮৮১-১৯৬৫ ) 

জার্মান রপায়নাবদ । অতিকায় 
অণদ্গ্ুলির সংযত ও রাসায়নিক ধর্ম 
সম্বন্ধে গবেষণা. বর্তমান : যুগের 
*লাস:টিক শিল্পের প্রগাততে অনেক 
সহায়তা করিয়াছেন। ইনি ১৯৫৩ 
সালে নোবেল পুরস্কার পান । 
স্ট্রন্‌সয়াম Strontium (রসায়ন 
বিদ্যা ) 

শ্ষারাঁয়_ মৃত্তিকা ( Alkaline 
Earths ) শ্রেণীর ধাতব মৌল । চিহ্ন 
51, প্রমাণ; অঙ্ক ৩৮, পরমাণু ভার 
৮৭'৬৩, গলনাঙ্ক ৭৭১" সে, স্ফুটনাঙ্ক 
১৩৬৬" সে, আপেক্ষিক গুরুত্ব ২৫০। 
ইহা নরম ধাতু, দেখিতে রূপালি, 
রাসায়নিক ধর্মে“ ক্যালসিয়ামের অনুরূপ 
তবে কোন কোন ক্ষেত্রে উহার অপেক্ষাও 
সক্রিয় । ইহার কোন লবণ আগুনের 
বর্ণহুণন শিখায় ধরলে উহা গাঢ় রন্ত- 
বর্ণ ধারণ করে । এই জন্য ইহা বাজী 
তৈয়ারীতে লাল আলোর উৎস হিসাবে 
ব্যবহৃত হয়। ইহার এক তেজস্কিয় 
আইসোটোপ, -(পরমাণন ভার ৯০) 
পারমাণাবক বিস্ফোরণ জাত গ্যাস- 
সমূহের মধ্যে জন্মায়। উহার 
তেজস্িয়তা দীর্ঘস্থায়ী । এ গ্যাস 
যাঁদ বৃষ্টিতে ধুইয়া মাটিতে পড়ে তাহা 
হইলে এ জমিতে জাত তৃণাদির মধ্যে 


৫৩১ 
ইহা ঢুকিয়া পড়ে, এবং সেই তৃণভোজী 
গবাদির দুধে চালয়া যায়-_তাহা 
হইতে মানুষের দেহে সংক্রমিত হইতে 
পারে। এই জন্য ইহা. হইতে 
পড়িবার সম্ভাবনা থাকে সেইখানেই 
বিশেষ যল্ত দ্বারা বিজ্ঞানীরা পরাক্ষা 
করেন যে স্ট্রনৃসিয়াম ৯০-এর পরিমাণ 
বিপদ সীমার উপরে বা নীচে। / 
স্ট্রবস্কোপ 1967009৫09 ( পদা্থ- 
বিদ্যা) \ 
কোন দ্রুত গতিশশল যন্ত্রের অংশ- 
বিশেষ পর্যবেক্ষণের জন্য উদ্ভাবিত 
যন্য । ইহাতে ঘূু্ণমান একটি চাকার 
ছিদ্রের মধ্য দিয়া এ যন্মাংশঁটি দেখা 
যায়। চাকাটির বেগ এমন ভাবে 
নিয়ন্মিত করা হয় যে এ বল্লাংশের 
সাহত সমান তালে চলে, অতএব 
যন্মাংশটি যেন স্থির আছে এইরূপ 
দেখায় । ইহা দ্বারা কোন বস্তুর 
কম্পাংকও নির্ণয় করা যায়। 
স্ট্যাটোদ্ফিয়ার Stratosphere 
অমলান মন্ত ( আবহ-বিদ্যা ) 
বায়ুমণ্ডলের যে স্তরে বায়; অচণ্ল । 
ইহা বিষুবরেখার কাছে ভূপ্‌ষ্ঠ হইতে 
প্রায় এগারো মাইল উধের্বে শ্থিত। 


উপক্ষার (Alkaloid) বিশেষ । 
সংকেত 05517550221 বর্ণহীন 


৫৩২ 


দ্ভাকার কেলাস, গলনাঙ্ক ২৭০০ 
২৮০ সে, জলে প্রায় অদ্রাব্য। অন্যান্য 
উপক্ষারের ন্যায় অত্যন্ত বিষান্ত। 
সেবনে হাত-পায়ে খে'চুনী ধরে ও গলা 
ব:জিয়া আসে। অল্প পরিমাণ বাবহার 
কেন্দ্রীয় তন্তে উদ্দীপনা আনে । 
স্টীমলাইন streamline মুসনান্তী 
(প্রয়োগ-বিদ্যা ) 
বস্তুর যে বক্কাকার থাকিলে তরল 
বাগ্যাসীয় পদার্থের মধ্য দিয়া যাইবার 
সময় ঘর্ষণজানত বা ঘ্যার্ণজানত বাধা 
সবপেক্ষা কম হয়। 
স্টেট্টাম 5079. স্তর (বাংলা ও 
হিন্দী) ( ভূ-বিদ্যা ) 

ভুত্বকের শিলা গঠনের শ্রেণী 
বিশেষ ॥ ইহাতে মোটা বা মিহি 
পাতের আকারে শিলান্তরগুনললে পর- 
স্পরের উপর সন্িত থাকে। সাধারণতঃ 
এই রগ একই. বস্তুর হয় যেমন 
চুগাগাথর, শেল, শ্লেট, বালি, কয়লা 
ইত্যাদ। এই প্রকার শিলাখণ্ড ভাঙ্গিলে 
সাধারণতঃ ইহা, স্তরে স্তরে খুলিয়া 


SOIREE 
streptococcus 
সা-বিদ্যা ) 
তি ভাবে, সাজ্জত গোল গোল 


রঃ ইহাদের সংর়ণে ক্ষত 


বৈজ্ঞানিক অভিধান 


বিষান্ত হয়! ওল্ঠব্রণ (78155106185 ) 
এই শ্রেণীর রোগবাঁজ দ্বারা আক্রমণের 
ফল। বর্তমানে সাল্ফা ও আ্যান্টি- 
বায়োটিক শ্রেণীর ওুষধ ব্যবহারে এই 
রোগবাঁজ সংক্রমণ হইতে 1বপদাশঙকা 
নাই বাঁললেই চলে৷ 
স্ট্রেপ্টোমাইসিন 
(চিাকৎসা-বদ্যা ) 

ছন্রাক হইতে নিৎকাশিত আ্যান্টি- 
বায়োটিক ওষধ বিশেষ । ইহা প্রয়োগে 
যক্ষ্মায় ও মন্ভিচ্কের বিল্লীর প্রদাহে 
(Meningitis ) বিশেষ উপকার হয় । 
স্ট্রেস 90655 পীড়ন সনিলজ 
(পদার্থ-ব্যা ) 

কোন কঠিন বস্তুর উপর শান্তি- 
প্রয়োগে যদি উহার আকারে বিকৃতি 
ঘটে বা ঘটার সম্ভাবনা থাকে, তাহা 
হইলে ওঁ শান্তিকে পাঁড়ন বলে৷ 
স্নেই)ক 5॥এke সর্প‘ (বাংলা ও 
হিন্দী ) ( প্ৰাণি-বিদ্যা ) 

সরাঁস্‌প বিশেষ । ইহাদের পা 
নাই, অনেকগুলি পঞ্জরাদ্ছি আছে, 
তাহার সাহায্যে ইহারা বুকে হাঁটিয়া 
অগ্রসর হয়৷ ইহাদের রন্ত শীতল 
কাজেই মানুষের সংস্পশেঁ আসিলে 
অস্বাভাবিক ঠাণ্ডা বোধ হয়। ইহারা 
আমষাশী এবং ইহাদের অনেক 


streptomycin 


নিং সা 


প্রজাতির চোয়ালে বিষগ্রন্থ আছে। 
যাহাদের বিষগ্রাঞ্থ থাকে তাহাদের 
সামনের দুইটি দাঁত ফাঁপা থাকে, উহার 
দ্বারাই শিকারের গায়ে ফুটা কাঁরয়া 
বিষ ঢালিয়া দেয় । কিন্তু বেশীর ভাগ 
সাপই বিষধর নয়। ইহারা পনীষন্ত 
ডিম পাড়ে, উহা ফুটিয়া ছানা বাহির 
হয়। শীতকালে ইহাদের অনেক 
প্রজাতি নিদ্রাচ্ছন্ন হইয়া গহবরে কাটায় ৷ 
এই সময় ইহাদের প্রাণধারণের জন্য 


খাদোর প্রয়োজন থাকে না? 
দ্নেইল্‌ 98911 শামুক সী'লা 
(প্রাণ-বিদ্যা ) 


উদর পদ (৪৪500১০৭ ) শ্রেণীর 
এক: কদ্বোজ। পেচালো খোলা 
ইহাদের বৈশিষ্টা । স্ঘলে, জলে, নোনা- 
জলে ইহাদের হাজার হাজার প্রজাতি 
পৃথিবী-্পৃষ্ঠে বিচরণ করে। ইহারা 
চলিবার সময় একপ্রকার হড়হড়ে লালা 
নিঃসৃত করিয়া যাইবার পথ মসৃণ 
করিয়া লয়। অনেক মন7য্যজাতি 
প্রাচীন কালে ইহাদের খাদ্য হিসাবে 
ব্যবহার কারত। 
স্নেল, Snell, George, (১৯০৩--) 

আমেরিকায় যযন্তরাষ্ট্রের পর্ব 
উপকূলে মাসাচিউসেট্স অঙ্গরাজ্যে 
জন্ম । ১৯৩০ সালে হার্ভার্ড বিশ্ব- 
বিদ্যালয় হইতে ডক্টরেট পান। 
অনাক্রম্যতা (Immunity ) যে কোষ 
অন্তর্গত জীনগনলির প্রভাবে নিধরিত 
হয়, : সেই সম্বন্ধে ব্যাখ্যা করার 
জনা ১৯৮০ সালে যযুন্তভাবে নোবেল 
পুরস্কার পান । 
স্নো ৪7০দ তুষার ভিন (আবহ-বিদ্যা ) 

স্কটিকাকার জল ৷ মেঘের জলীয় 


6৩৩ 
বাঙ্পকণা আত শৈত্যে জাময়া তুষার 
হয়। প:থিবাঁর গ্থছল্ভাগের প্রায় এক-. 
তৃতীয়াংশে ৷ কোন-না-কোন_. সময়ে 
তুষারপাত হয়। তুষার-স্ফটিকগুলি 
বর্ণহীন কিন্তু আত সূক্ষম কণা হইতে 
আলোক প্রতিফলিত হয় বাঁলয়া সাদা 
দেখায় । তুষার-স্ফাঁটকের. আলোক- 


চিত্র গ্রহণ করিয়া দেখা গিয়াছে যে ' 


ইহাদের অসংখ্য আকার, কোনটি 
কোনটির সাঁহত মেলে না, যাঁদও মূলতঃ 
সবগুলি বাণ্মিতি ( Hexagonal ) | 
স্পঞ্জ 9998০ (প্রাণ-বিদ্যা ) 

নিদ্নশ্রেণীর বহুকোষী প্রাণী 
বিশেষ । অনেকগুলি ছিদ্রাবাশষ্ট 
পান্লাকার থালর ন্যায় ইহাদের দেহ ৷ 
ইহারা সমুদ্রের তলদেশে আটকাইয়া 
থাকে বা জলে ভাগিয়া বেড়ায়? 
পৃথিবীর সকল সমুদ্রে ইহাদের পাওয়া 
যায়। ইহাদের সঁছদ্র মৃতদেহগুলি 
তরল পদার্থ শোষণের জনা মানুষের 
ব্যবহারে আসে, তাই ইহাদের সংগ্রহ 
করা এক শিল্প। 
স্পন্টেলাস কম্‌বাস্‌শন Spontaneous 
Combustion জ্রতঃদহন (বাংলা ও 
হিন্দী ) (রসায়ন-বিদ্যা ) 

কয়লা, তৈল, খড় ইত্যাদি দাহ্য 
পদার্থের স্বতঃ জবলিয়া ওঠা । : এই 
ঘটনা অনেক সময় এত ধারে ধারে হয় 
যে তাপ ও আলো গোচর হয় না? 
ব্যাকৃটিরিয়া বিশেষের সাহায্যে জারণ 
ক্রিয়া দ্বারা এইরূপ দহন সম্ভব হয় 
বলিয়া ধারণা । 
স্প্যাজম 999৮. আক্ষেপ আনাম 
(চাকৎসা-ীবদ্যা ) 

পেশীর দীর্ঘকালব্যাপী অনৈসার্গক 


৫৩৪ 


সঙ্কোচন। ইহা কেন্দ্রীয় নাভ'তন্মের 
আতীরত্ত উদ্দীপনা জনিত অনোচ্ছিক 
প্রাতবর্ত (Involuntary reflex ) 
বলা যাইতে পারে। দৈহিক বা 
মানসিক রোগ দুই-ই ইহার উৎস হইতে 
পারে। পেটে এইরূপ আক্ষেপ হইলে 
বুঝতে হইবে উহা কোন অবাঞ্ছিত 
, বস্তুকে বাহির করিবার চেষ্টা সঞ্জাত। 
গেটের এরূপ ব্যথাকে  শৃলবাথা 
( Colic pain ) বলে । 
দ্্যালেশন  5॥৭llai০॥  নিন্রহন 
( পদাৰ্থ-বিদ্য ) 

পারমাণবিক বিভাজনে পরমাণুর 
নিউক্লিয়াস প্রায় সমান দুইভাগে বিভন্ত 
হয়, কিন্তু সাইক্লোন যন্দ্জাত বেগবান 
কয়েকটি ছোট ছোট টুক্রায় ভাঙ্গিয়া 


spinal cord 


৩১ ভাগ করা হইয়াছে । ইহার প্রত্যেক 
ভাগের সাঁহত এক জোড়া সুযুদ্না 
নার্জভ আছে। ইহার মধ্যে গলার জনা 
৮ জোড়া, বক্ষের জন্য ১২ জোড়া, 
নিতম্বের জন্য ৫ জোড়া, শরিকাস্ছির 
জন্য ৫ জোড়া ও অননবিকাস্থির জন্য 


বৈজ্ঞানিক অভিধান 


কতকগুলি সাদা তন্তুর আকারে 
জড়িত থাকে । ইহাদের কাজ মান্ভিক 
হইতে সংবেদনের পরিবহন. করা ও 
মান্তচ্কে পেণীছিয়া দেওয়া । 

স্পাইনাল কলম 5pinal column 
মেরুদণ্ড [বাংলা ও হিন্দী ] ( শারীর, 


গুলিকে কশের;কা (Vertebra) বলে, 
ইহারা এমন ভাবে একটির সাহত আর 
একটি নিপুণভাবে যুক্ত যে সমাষ্ট 
একটি কঠিন দণ্ডের মত মনে হয়, অথচ 
নমনীয়তা থাকে । গলার জন্য থাট, 
বক্ষের জন্য পঞ্জর সংশ্লিষ্ট ১২টি আর. 
নিতম্বের জন্য ৫টি কশের;কা আছে। 
কশেরূকা সকলের ফাঁপা স্থান দিয়া 
সুষমম্নাকাণ্ড মস্তিৎ্ক পর্যন্ত গিয়াছে। 
উহাকে বাহিরের আঘাত হইতে রক্ষা 
করা মেরুদণ্ডের একটি প্রধান কাজ। 
স্পাইনাল পাংকচার_ 8171091 puncture 
(চিকৎসা-বিদ্যা ) 

মেরুদণ্ডের তৃতীয় ও. চতুর্থ কশে- 
রুকার মধ্য হইতে ফাঁপা-সূচী দ্বারা এ 
স্থানের তরল পদার্থ পিচকারির মত 
টানিয়া বাহির করা হয় । রোগ নির্ণয়ের 
জন্য বামান্রাতীরন্ত চাপ কমানোর জনা 
এই ব্যবস্থা করা হয় |. অবেদন বস্তু 
( Anaesthetics ) প্রবেশ করানোর 
জন্যও এঁ প্রকার স:চী ভেদ করা হয়। 
স্পাইরাল 5391 সাঁপল [বাংলা ও 
হিন্দী] (গণিত) 

কোন বিন্দু কোন অক্ষকে পাঁরক্রমা 
কাঁরতে করিতে যাঁদ অক্ষের সমান্তরাল 


বৈজ্ঞানিক অভিধান 


ভাবে অগ্রসর হয় ত বন্দি যে রেখা 
অঙ্কিত করে। কোন স্থির বিন্দুর 
চতুদকে আবর্তনকারা বিন্দুর ব্যাসার্ধ 
যদ সুনিয়ত ভাবে বাড়িতে বা কমিতে 
থাকে তাহা হইলে এ বিন্দ?ও এইরূপ 
চিন্ত অণ্কিত কাঁরবে । 
স্পা্মাটোজুন spermatozoon “Gd; 
[ বাংলা ও হিন্দী ] (শারাঁর-বৃত্ত ) 
পুংজনন কোষ ৷ পুরুষ প্রাণীর 
শুক্রাশয়ে (Testes ) যে তরল বস্তু 
জমা থাকে তাহাতে অনেকগঢ়লি শুক্কাণয 
থাকে । ইহারা স্বাধীন ভারে চলা- 
ফেরা করিতে পারে । ইহাদের প্রত্যেকের 
একটি মাথা, মধ্যভাগ ও একটি লেজ 
থাকে । মানুষের শুক্রাণু এক ইপ্চির 
পণাচশ ভাগের এক ভাগ দীর্ঘ এবং 
একবার সাধারণ শঢক্রস্খলনে প্রায় কয়েক 
কোটি শুক্রাণু থাকে | ইহার যে কোন 
একটির সহিত যে কোন একটি পরিণত 
স্লী ডিদ্বের সংযোগ ঘাঁটিলেই গভধান 


হইতে পারে | 
সপার্মাসোট spermaceti (প্রাণ- 
বিদ্যা ) . 

এক জাতীয় তিমির মন্তক হইতে 


নিষ্কাশিত সাদা চর্বির মত বস্তু 
বাতি ও অন্যান্য বস্তু তৈয়ারীতে 
ব্যবহৃত হয়। 
স্পিনথারস্কোপ spinthariscope 
জামামাা ভা (পদার্থবিদ্যা ) 
তেজাক্কিয় বস্তু হইতে যে আলফা 
কণা নির্গত হয় তাহা দৃশ্যমান করার 
জন্য ক্রুক্‌স উদ্ভাবিত যন্ত্র । কণাগুলি 
একটি প্রতিপ্রভ ( Fluorescent ) 
পদরি উপর পড়িয়া চিক্‌ চিক্‌ করিয়া 
উঠে। উহাদিগকে গণনা করিয়া আলফা 


E৩৫ 


কণার সংখ্যা হিসাব করা যায়। 
সিপরাকৃল 51586 ভ্রাল্ল্দ্র (প্রাণি 
বিদ্যা ) 

কাঁটদের পাম্বদেশে শ্বাস-প্রশ্বাস 
গ্রহণ বনের জন্য যে ক্ষুদ্র রন্ম্ থাকে। 
মাকড়সা ও তামদেরও শ্বাস্রপ্পর 
থাকে। 
স্পিপিস 5০৫5 প্রজাত জানি 
(জীববদ্যা ) 

জীবেদের শ্রেণী বিভাগের একক । 
ইহাদের একটি প্রধান বৈশিষ্ট্য যে এক 
প্রজাতির প্রত্যেক পুরুষ ও স্ত্রী ওই 
প্রজাতির সন্তান উৎপাদন কাঁরতে 
পারে, যাহারা বংশগত গুণে জনক- 


জননীর অনুরুপ । 

স্পেকদ্রাম Spectrum বর্ণাল 

ন্প্ষিল ( পদার্থ-বিদ্যা ) 
আলোককে কোন প্রিজম বা 


অববর্তন ঝাঁঝারর ( Diffraction 
৪rating ) মধ্য দিয়া অপসৃত কাঁরলে 
উহার যে বিচ্ছ্‌রণ ঘটে তাহাতে উহার 
তরঙ্গগৃলি ' দৈর্ঘ্য অনুসারে সঙ্জিত 
হইয়া যায়। এই প্রসারিত বর্ণমালাকে 
বর্ণালি বলা হয়। কোন খাতুকে যাঁদ 
এত তথ্য করা যায় যে উহা হইতে সাদা 
আলোক নির্গত হয়, তাহা হইলে সেই 
রাশ্মর বর্ণালিতে সাতটি রঙ পর পর 
সাজানো ( লাল, কমলালেবু, হলদে, 
সবুজ, নীল, বেগুন ও ভায়োলেট এই 
ক্রমে ) একটি নিরবাচ্ছন্ন পটি পাওয়া 
যাইবে ৷ কোন মৌলপদার্থকে জবালিলে 
যে আলোকরা*ম নির্গত হয় তাহার 
বর্ণালিতে কয়েকটি বিশেষ বিশেষ রঙের 
উজ্জ্বল রেখা থাকে, মধ্যবর্তী দ্থান 
অন্ধকার | ইহাকে রেখা বর্ণালি (Line 


৫৩৬ 


spectrum ) বলে । আবার প্রথমোক্ত 
সাদা রশ্মির সামনে যদি দ্বিতীয় রশ্মি 
রাখা যায় তাহা হইলে যে বর্ণাঁল 
পাওয়া যাইবে তাহাতে নিরবচ্ছিন্ন বর্ণ 
পাঁটর উপর. দ্বিতীয় ক্ষেত্রে যেখানে 
উদ্জহল' রেখাসমূহ ছিল, সেইখানে 
কৃষ্ণবর্ণ রেখা দেখা যাইবে । এইরূপ 
বর্ণালিকে শোষণ বণাঁলি ( Absorp- 
tion spectrum ) বলে । সর্ধরশ্মির 
বর্ণালি এই শ্রেণীর, উহার কৃষ্ণ রেখা- 
গ্যীলকে ফ্লোনহফার রেখা ( Fraun- 
hofer lines ) বলে । বর্তমানে দৃশ্য 
আলোক রশ্মি ছাড়া অবলোহত 
( Infra 15৫), আতিবেগনুনী (Ultra- 
violet ) বা একস রাশমদের বিচ্ছুরণ 
জনিত বর্ণালিরও চর্চা করা হয় ৷ 
গ্পৈকট্রাম আ্যানালাসিন Spectrum 
‘Analysis বণ'ল {বিশ্লেষণ লঘাক্িমীম 
“নিহত (রসায়নশীবদ্যা ) 

. কোন বস্তুকে তাপপ্রয়োগে ভাস্বর 
করিয়া বা বিদ্যাং-স্ফুরণের সাহায্যে 
গ্যাসীভূত করিয়া উহার বর্ণাল বিচার 
করিয়া রাসায়ীনক সংযুতি নির্ধারণ 
করা: ইহার! দ্বারা অতি ৫১৯১৫ 
চা সন্ধান পাওয়া যার 


বৈজ্ঞানক অভিধান 


একটি বায়শূন্য নলে আনোডের 
উপর ইলেকট্রন আঘাতজনিত যে 
একস রশ্মি নির্গত হয় তাহাকে 
কেলাসের সাহায্যে অপসৃত করিয়া ষে 
বর্ণালি পাওয়া যায় তাহাকে একস 
রশ্মি বর্ণালি বলে। উহা 
প্রত্যেক মৌলের বিশিষ্ট রেখার সমজ্টি। 
এই রেখাগনলি হইতে উহার পরমাণু 
অক জানা যায় । 
স্পেকত্রোগ্রাক ( Spectrograph ) 
বর্ণাল-লিখ্‌ লঙাক্গন উ্ী 
(পদার্থবিদ্যা ) 

বর্ণালি বাঁক্ষণযন্তের এমন একটি 
সংস্করণ যাহাতে বর্ণালিকে লেনংসের 
সাহায্যে না দেখিয়া উহাকে ফোটো- 
গ্রাফর : ফলকে বা. ফিলমের উপর 
ফেলিয়া স্থায়ী চিত্র সংগ্রহ করা যায় । 
স্পেক্‌ট্রোস্কোপ বর্ণালি বাক্ষণ 
ন্াক্ম-হুহাঁ (পদার্থ বিদ্যা ) 

বর্ণালি প্রস্তুত ও পরীক্ষা করার 
যন্ত্র। ইহাতে একটি মধ্যস্থ গোলাকার 
মৈজের চারিদিকে ঘুরতে পারে এমন 
দুইটি অনচ্ছ পদার্থের চোঙা আছে। 
প্রথম চোঙাটির এক দিক বন্ধ, এবং যে 
পাত দিয়া উহা বন্ধ তাহা “আত সক্ষন- 


বৈজ্ঞানিক অভিধান ৫৩৭ 


ভাবে কাটা ৷. এ মিহি ফাঁকের মধ্য 
দয়া বিশ্লেষ্য আলোক চোঙার মধ্যে 
ঢোকে। চোঙার অপর পারে একটি 
লেন্সের মধ্য দিয়া বিশ্লেষ্য রশ্মি 
সমান্তরাল হইয়া বাহির হইয়া মধ্যদ্থ 
মেজের উপর রাক্ষত প্রজম বা অববর্তন 
ঝশঝরির ( Diffraction grating ) 
উপর পাঁড়রা অপসৃত হয়। দ্বিতীয় 
চোঙাটি- একটি দুরবাঁন ৷ : উহাকে 
ঘ্ববাইয়া এমন স্থানে আনিতে হয় 
যাহাতে অপসৃত রশ্মি উহার অক্ষের 
সহিত সমান্তরাল ভাবে দ্বিতীয় 
চোঙায় ঢোকে ৷ এখন এ দ্বিতীয় চোঙা 
দিয়া বর্ণালি দেখা যায় ও পরীক্ষা করা 
যায়। ইহা অবশ্য ম্‌ল অঙ্গগুলির 
সরলতম বর্ণনা, ব্যবহারিক ক্ষেত্রে 
উহার নানা প্রকার যান্নিক উন্নতির 
চেষ্টা করা হয় । যোগ্য বিজ্ঞানীর হাতে 
এই যন্রটির গুরুত্ব অপরিসীম ৷ 
স্পোসাফক্‌. গ্র্যাভিটি Specific 
ঠা আপেক্ষিক গুরুত্ব [ বাংলা 
ও হিন্দ ] (পদাৰ্থবিদ্যা ) 

কোন বস্তুর ঘনত্বের সাহত জলের 
ঘনত্বের অনঃপাত। মেট্রিক পদ্ধতিতে 
জলের ঘনত্ব একক বলিয়া বস্তুর ঘনত্ব 
ও আপোক্ষিক গুরুত্ব একই সংখ্যা দ্বারা 
প্রকাশ করা যায়। 
স্পোসাফক্‌ হাট Specific Heat 
আপোঁক্ষক তাপ নিহিচ্ত তচ্লা 
(পদার্থ বিদ্যা ) 

বস্তুর তাপ ধারকত্বের ( Capacity 
for Heat ) পাঁরমাপ সূচক সংখ্যা ৷ 
এক গ্রাম জলের উষ্ণতা এক ডিগ্রী সেঃ 
বাড়াইতে যে তাপের প্রয়োজন হয়, 
তাহার অনুপাত দ্বারা এই সংখ্যা 


নিরূপণ করা হয়। 
স্পেমান Spemann, Hans (১৮৬৯- 
১৯১৪১) 

জার্মান ভুণতত্বাবদ ৷ ভূণ বিকাশ- 
এর সময় যে বস্তু দ্বারা কোষের বৃদ্ধি 
ও বিভেদ হয় তাহা নির্ণয় করার জন্য 
অতি মূল্যবান গবেষণা করেন। ১৯৩৫ 
সালে নোবেল পুরস্কার পান । 
স্পেস্টাইম কান্টানউয়াম Spacetime 
continuum দেশকাল পসন্তাত 
হিন্দ-ক্কান্ু জানত্সন্ধ (পদার্থবিদ্যা ) 

আপেক্ষিকতা বাদ ( Relativity 
theory) চর্চায় ব্যবহৃত শব্দ ৷ আইন্‌- 
স্টাইনের একটি মূল সিদ্ধান্ত এই যে, 
দেশের তিন মান্রা ( Three dimensi- 
9081 8128০) হইতে কালকে গ্বতন্্র ' 
করিয়া দেখা চলে না। উহাকে চতুর্থ 
মাৰা (Fourth Dimension ) 
হিসাবে গণনার সামিল কাঁরতে হইবে । 
প্রত্যেক ঘটনা চতুর্মাত্রিক সন্ততির 
বিশেষ এক অবাস্থিত মান ৷ 
দ্পেস্‌--এক্‌স্‌প্লোরেশন Space 
Exploration ( জ্যোভষ-বিদ্যা ) 

মহাশুন্য ' পরিভ্রমণ । বিংশ 
শতাব্দীতে বিজ্ঞানের যুগান্তকারণ 
প্রগতির নিদর্শন ৷ পৃথিবীর আঁভকর্ষ 
যেখান পর্যন্ত সমস্ত পদার্থ কে আকর্ষণ 
করিয়া ভূপ্‌ষ্ঠে পাঁতত করতে পারে 
সেই সাঁমা পার হইয়া যাওয়াকে 
মহাশুন্য অভিযান বলে । রুশীয়েরা 
ও আমোঁরকানরা এমন কয়েকটি 
কৃত্রিম উপগ্রহ শুন্যে পাঠাইয়াছে 
যাহাদের ভূপন্ঠ হইতে নিয়ন্ত্রণ করিয়া 
না নামাইলে তাহারা বহু দিন ধাঁরয়া 
পাঁথবীকে শূন্যে থাকিয়া পরিক্রমা 


৫৩৮ 
করিতে থাকিবে । এই প্রকার কৃত্রিম 
উপগ্রহ হইতে চন্দ্রপৃ্ঠের তথ্যাদি সংগ্রহ 
করা হইতেছে । চন্দুপ্‌ষ্ঠে মানুষ 


অবতরণ করিয়াছে । তথ্যসম্ধানী বিমান 
শক, বৃহস্পাঁত ও মঙ্গল গ্রহের দিকেও 
ছ;টিয়াছে। 
স্পোর 9008৪. রেপ নীজান 
( উদ্ভিদ-বিদ্যা ) 

উদ্ভিদ বিশেষের. অযৌন জননের 
ক্ষুদ্র অঙ্গ । ইহারা এত ছোট যে খালি 
চোখে দেখা যায় না। এই সকল 
রেণ? হইতে পূর্ণাঙ্গ পাদপের উৎপান্ত 
হয়। ফান ফানজাই প্রভৃতি শ্রেণীর 
উদ্ভিদেরা ইহার মাধ্যমেই জনন-কার্য* 
করে। এই সকল রেণু বাতাসে 
ভাসিয়া এক স্থান হইতে আর এক স্থানে 
বাহিত হয় ও অনুকূল ক্ষেত্র পাইলে 
বাড়িতে থাকে । 
প্পিং 9018 প্রশ্রব জীল (ভূগোল ) 

ভূপষ্ঠে নৈসৰ্গিক জলস্রোত। 
সাধারণতঃ এক স্থানের শোষিত জল- 
রাশি চাপে পড়িয়া অন্য আর এক 
স্থানের মাটির ফাটল দিয়া বাহির হয়। 
কখনও কখনও. জল যদ খুব গভীর 
স্থান হইতে নির্গত হয় তাহা হইলে 
উহা উষ্ণ হয়। জলে যদি অলৈব 
খান বনু দ্রবীভূত থাকে তাহা হইলে 
এ প্রকার প্রস্রবণের জল চিকিৎসায় 
ব্যবহৃত হয়। 
স্পিং. 


Spring 


বৈজ্ঞানিক অভিধান 


প্রচলিত ৷ 
স্প্রেন ৪$prain 
(চিকিৎসা-বিদ্যা ) 

অস্থির বন্ধনী (Ligaments ) 
ছি'ড়য়া যাওয়া বা আঘাত লাগা । 
সন্ধিন্থানে যন্ত্রণা ও ফুলিয়া ওঠা ইহার 
লক্ষণ । মচকানোর সঙ্গে সঙ্গে শৈত্য 
প্রয়োগ করিলে উপশম হয়, কিন্তু 
একবার ফুলিয়া উঠিলে সে'ক দেওয়া বা 
তাপ প্রয়োগ দরকার । আহত সন্ধি- 
স্থলকে সম্পূর্ণ বিশ্রাম দিলে ইহা 
আপনিই সারিয়া যায়। 
সপনীন 91990 গ্লীহা (বাংলা ও 
হিন্দী) (শারীর-বৃত্ত) 

বাঁ দিককার পঞ্জরের মধ্যে স্থিত 
প্রায় পাঁচ ই দীর্ঘ আভ্যন্তরীণ 
প্রত্যঙ্গ। রক্তের লোহিত কণা 
উৎপাদন করা (ভ্রূণ অবস্থায়) ও যে 
সব লোহিতকণার. কার্যশক্তি : ন্ট 
হইয়াছে. তাহাদের ধ্বংস করা ইহার 
কাজ।  রোগবীজকে _. প্রতিরোধ 
করার উপযুক্ত বস্তু, বিশেষভাবে রক্তের 
শ্বেত কণিকা দেহে সরবরাহ করাও 
ইহার আর একটি ক্রিয়া । রক্তের 
লোহিত. কণার. ভাণ্ডারও ইহার 
মধ্যে । 
স্মল পক্‌স 5Smএll pox 
নন (চিকিৎসা-বিদ্যা ) 

সংক্রামক রোগ বিশেষ । জবর ও 
সবা্গে গ:টি বাহির হওয়া ইহার প্রধান 
লক্ষণ | গ্টগুলি পাকিলে দেহে অসহ্য 
বেদনা হয়। এক ভাইরাস ইহার কারণ 
ও ইহা প্রায়ই মারাত্মক হয়। কিন্তু 
ইহার প্রতিষেধক হিসাবে যে টিকা 
প্রচালত হইয়াছে তাহার ব্যবহারে ইহা 


মচকানো. মীন 


বসন্ত 


বৈজ্ঞানিক অভিধান 


প্রায় পৃথিবী হইতে লোপ পাইয়াছে। 
স্মেলাটিং 971616078 বিগলন সন্রানত 
(রসায়ন-বিদ্যা) 

ধাতুর আকারক হইতে ধাতু 
নিচ্কাশনের পদ্ধতি বিশেষ । আকারক 
যাঁদ ধাতুর অক্সাইড না হয় ত উহাকে 
পোড়াইয়া অক্সাইড করিয়া লওয়া হয়, 
তারপর কোন [িজারক ও বিগালক 
(flux ) মিশাইয়া খুব বেশী তাপে 
গলানো হয়।. লৌহ নিচ্কাশনে কোক 
কয়লা.বিজারক ও চুনাপাথর বগালক 
রুপে ব্যবহৃত হয়। 
স্লাইড রূল 91106 rule (প্রয়োগ- 
বিদ্যা ) 

গাণিতিক যন্ত্র বিশেষ ॥ ইহার 
মধ্যে একট চতুচ্কোণ গহবরের মধ্যে 
আর একটি ফলক পিছলাইয়া যাইতে 
পারে। বাহিরের 'গহৰরের ভিতরের 
ধারে ও ভিতরের ফলকের দুই ধারে 
সংখ্যাদের লগারিদম জ্ঞাপক সংখ্যা দাগ 
দেওয়া থাকে। এই যন্ত্রের সাহায্যে 
গাণিতিক সংখ্যার গুণ ভাগ সহজে করা 
যায় বলিয়া প্রয়োগাবদগণের ইহা 
অপাঁরহা উপকরণ |. কাঁচ, কাঠ বা 
প্লাস্টিক দ্বারা ইহা তৈয়ার হয় । 
স্লগট 91০ তুষার বর্ষ অ্বন্তিম নুচ্তি 
(আবহ-বিদ্যা) == 

আঁত মিহি জলকণা মিশ্রিত তুষার 
বা শিলাপাত ৷: তুষার বা শিলা নীচে 
গাঁড়তে পড়িতে কোন উষ্ণবায়:-স্রোতের 
মধ্যে পড়িলে আধাঁশক: গলন দ্বারা 
ইহার উৎপত্তি হয়। 
স্লীপ 51৫৫ নিদ্রা (শারীর-বৃত্ত) 

প্রাণীদের সজ্ঞান অবস্থার সাময়িক 
নৈসার্গক বিরাতি। এই: সময়: ইন্দ্রিয় 


৫৩৯ 


বাহিত সংবেদনের সহিত মা্ভিচ্কের 
আদান-প্রদান বন্ধ থাকে।  অহোরারে 
একবার নিদ্রা স্বাভাবিক মানবশিশ 
ভূমিষ্ঠ হওয়ার পর প্রায় চব্বিশ ঘণ্টাই 
ঘুমায় । পারণত বৎসরের মানুষের 
অহোরারে  সাত-আট ঘণ্টা নিদ্রা 
প্রয়োজন ৷  বৃদ্ধদের বিপাকের হার 
কম হওয়াতে এবং ক্রিগ্নাচাঞ্চল্য কাময়া 
যাওয়াতে কম সময় নিদ্রাতেই চলে। 
নিদ্রাবেশ আসিলে চোখ শনু্ক হয় ও 
চোখের পাতা ভার? হইয়া আসে, কোন 
বিষয়ে মনোযোগ দেওয়া কঠিন হয়। 
নাদ্রতাবস্থায় *বাসপ্রশ্বাস মন্ছর কিন্তু 
সুনিয়ত ভাবে হয়| হংস্পন্দন কমিয়া 
যায়, দেহের উষ্ণতাও সামান্য কমে 
এবং কোন কোন অঙ্গ স্ফীত হয় স্বপ্ন 
দেখিলে হৃংস্পন্দন ও রক্তচাপ দুই 
সাময়িক ভাবে বাড়ে। নিদ্রা কেন 
আসে তাহা লইয়া শারারাবদ-গণের 
মধ্যে মতভেদ আছে, কোন সিদ্ধান্তই 
সর্ববাদিসম্মত নয়। 
স্লীপং . 1সকনেস sleeping 
sickness (চিকিৎসা-বিদ্যা ) 
ভাইরাস ঘাঁটত সংক্রামক রোগ- 
বিশেষ। এই রোগের যে আকার 
আফ্রিকায় দেখা যায় তাহার রোগ- 
বীজকে ( Trypanosomes ) স্বতন্ত 
করা গিয়াছে ।.ট্রপান-রেড নামক 
এক প্রকার রঞ্জক প্রয়োগে এই বাঁজ- 
গুলি নষ্ট হয় । এক সময় এই রোগের 
তরুণ অবস্থায় -শতকরা প্রায় পঞ্চাশ 
জনের মৃত্যু হইত এক প্রকার মাছি 
(5০-75০ ) এই রোগ বীজের বাহক । 
স্লেকৃড লাইম 51960 lime কালচুন 
ৃষ্কা ুলা (রসায়নশীবদ্যা) 


68০ 


পাথুরে চুনকে ( Quicklime ) 
জলে ভিজাইয়া প্রস্তুত বস্তু ৷ রাসায়নিক 
নাম ক্যালসিয়াম হাইড্রক্‌সাইড 
(Calcium " Hydroxide; Ca 
(0H, ))। জলে ভিজাইলে এত 
তাপ উৎপন্ন হয় যে জল ফুটিতে থাকে। 
পরে থিতাইয়া গেলে উপরে যে পরিভ্কার 
তরল পদার্থ থাকে তাহাতে অনেক- 
খানি ক্যালসিয়াম হাইড্রক্‌সাইড দু্বী- 
ভূত থাকে, উহাকে চুনের জল বলে, 
কখনও কখনও (বিশেষভাবে শিশ;দের) 
অদ্লদমনের ওষধ হিসাবে ব্যবহৃত হয় । 
1থতানো চুন গুলিয়া বাড়িতে রঙ 
করিতে, কীষিকা্ষে, চামড়া শোধন 
করিতে ও অন্যান্য নানা রাসায়নিক 
শিল্পে ব্যবহৃত হয় । 
স্লেট sate (ভূ-বিদ্যা ) 

এক ধরণের রূপান্তরিত শিলা। 
ইহাকে ভাঙ্গিলে স্তরে স্তরে' ছাড়িয়া 
আসা ইহার একটি বৈশিষ্ট্য । শেল 
(shale ) শিলার আরও ঘন আকার। 
ইহা শীতের দেশে যাড়ির ছাদ 
তৈয়ারাতে ব্যাপক ভাবে ব্যবহৃত হয়'। 


} হ্‌ 
হজাঁকন্‌ Hodgekin, Dorothy 
‘Crawfoot ( S3১০- -) 


ইংরাজ রসায়ন-বিজ্ঞানী। মিশরের 


বানের নিকট গবেষণা করেন। 
স্ফটিক তত্বই ( Crystallography ) 
গৰেষণা হক্ষেত্ৰ । একসরে 


বৈজ্ঞানিক অভিধান 


বিশ্লেষণ দ্বারা গুরুত্বপূর্ণ জৈব রাসা- 
য়ানক যৌগ পদার্থ সমুহের গঠনপ্রকাতি 
নিধরিণ তাঁহার বিশেষ কৃতি । তিনি 
১৯৩৩ সালে প্রোটিনের এক্‌স রশ্মি 
চিত্ৰগ্ৰহণ কায়া উহার সংযুতির অনেক 
সমস্যা স্পম্ট করেন। তিনি ভিটামিন 
8:৪9 লইয়া বহ্যুদিন ব্যাপী গবেষণায় 
রত আছেন। ১৯৬০ সাল হইতে 
[তান লন্ডনের রয়াল সোসাইটির 
গবেষণা অধ্যাপক । ১৯৬৪. সালে 
তিনি নোবেল পুরস্কার লাভ করেন। 
বিজ্ঞানী মহিলাদের মধ্যে উহার আগে 
মার মারি কুরি ও তাঁহার কন্যা আইরিন 
এই সম্মানের অধিকারিণী হন । 
হুজাঁকনস  ভডাঁজজ Hodgkin's 
Disease ( চিকিৎসা-ীবিদ্যা ) 

লাঁসকাগ্রান্হির অস্বাভাবিক স্ফীতি। 
গলা ও দেহের সমস্ত সণ্ধিচ্থলে স্ফীত 
অব্দ দেখা দেয়। প্লীহাও বর্ধিত 
হয়। ইহা এক প্রকারের ক্যানসার 
এবং বিলম্বে হইলেও অধিকাংশ ক্ষেত্রেই 
শেষ পর্যন্ত মারাত্মক হয় ৷ 
হমলোগাস homol০৪০॥৪ সমসংস্থ 
জমজাল (জীব-বিদ্যা) 

কোন প্রাণী বা উদ্ভিদের অঙ্গ- 
প্রত্যঙ্গের তুলনা করিলে একই উদ্দেশ্যে 
ব্যবহৃত অঙ্গ-প্রত্যঙ্গকৈ সমসংস্থ বলে৷ 
অবশ্য অনেক সময় এই সাদ্‌শ্যগুলি 
শুধু ভুণাবস্থায়ই ধরা পড়ে, যেমন 
পাখীর পা ও: কচ্ছপের পা সমসংস্থ 
প্রত্যঙ্গ যাঁদও উহাদের ব্যবহার সম্পৃণ' 
ভিন্ন । আভিব্যন্তিবাদের প্রতিষ্ঠায় 
এই প্রকার প্রত্যঙ্গের আস্তিত্ব খুব গ:রত্ব- 
পূর্ণ বালিয়া জীবাবদ্গণের বিশেষ 
গবেষণার বিষয় ৷ 


বৈজ্ঞানিক অভিধান 


হর্ন 10028 শক [বাংলা ও হিন্দী ] 
(প্রাণিবিদ্যা) 

গবাদি পশনুর মন্তি্ক হইতে নির্গত 
হাড়ের মত শল্ত : প্রত্যঙ্গ। ইহা 
সাধারণতঃ অস্ত্র হিসাবে ব্যবহৃত হয় । 
শৃঙ্গী জন্তুদের ক্ষঃরও এ ধরণের বদ্তু 
দ্বারা নির্মিতি। গণ্ডারের শ্‌ঙ্গ কিন্তু 
অন্য উপাদানে গঠিত, উহা পঞীভূত 


চামড়ার স্তর । 
হাংমীল 


হর্মোন hormone 
(জাব-বিদ্যা ) 

জাবদেহে প্রত্যঙ্গ বা গ্রন্হি-নিঃসূত 
রস।. ইহারা রক্ত-স্রোতে মিশিয়া 
অন্য অঙ্গ-প্রত্যঙ্গকে প্রভাবিত করে। 
স্বাস্থ্য, বৃদ্ধি ইত্যাদি হমেনি সকলের 
যথাযথ ক্ষরণের উপর নির্ভার করে। 
ইহাদের অনেকের.'রাসায়নিক সংযত 
নিধরিণ: করা সম্ভব. হইয়াছে, এবং 
পৃথক করা, এমন কি সংখ্লেষিত করাও 
সম্ভব হইয়াছে । অন্ন্যাশয় (Panc- 
183 )-হইতে নিৰ্গত ইনসুলিন ও 
আ্যাড্রনাল গ্রন্ি নিঃসৃত কর্টিসোন 
ইহাদের সুপরিচিত উদাহরণ.। উদ্ভিদ 
দেহেও নানা প্রকারের হম্মোনের ক্রিয়া 
দেখা বায় ॥. মন;ষ্যদেহে এত রকমের 
হমেনি ক্রিয়া করে যে উহাদের ক্রিয়ার 
চাঁ শারীরবৃত্ের একটি : ক্রমবর্ধমান 
শাখা। 
হসেল Herschell, Sir William 
(১৭৩৮-১৮২২ ) 

ইংরাজ জ্যোতির্বিজ্ঞানী ৷ - তিনি 
জামন্ীর হানোভারে- জামনি পিতা- 
মাতার. ঘরে : জন্মগ্রহণ. করেন। 
১৪. বৎসর বয়সে বাদক. রূপে 
সরকার! বাদ্যবূন্দে যোগদান করেন 


৫৪১ 


স্বাস্থ্যোন্নতির জন্য ও সপ্তবর্ষব্যাপী 
যুদ্ধের জন্য [তান ইংলন্ডে চলিয়া 
আসিয়া বাদক হইয়াই জীবিকা অজ'ন 
রূরিতে থাকেন ৷ ১৭৬৬ সালে তিনি বাথ 
শহরের বাদ্যবৃন্দের ভার পান । এই 
সময় তান জ্যোতিষে আকৃষ্ট হন এবং 
নিজ হস্তে বার বার চেষ্টার পর ১৭৮১ 
সালে বারো ফুট ছিদ্র ( Aperture ) 
যুক্ত এক দ:ঃরবীন নিমা্ণ করিতে সক্ষম 
হন, এবং উহা ব্যবহার করিয়াই ইউ- 
রেনাস গ্রহটি আবিচকার করেন । ইহাতে 
তিনি জ্যোতির্বিদ বলিয়া খ্যাত হন ও 
ইংলন্ডের রাজকীয় জ্যোতিষী নিযুক্ত 
হন। তিনি শনিগ্রহের ষষ্ঠ ও সপ্তম 
উপগ্রহও আঁবহ্কার করেন ও শান- 
গ্রহের সম্পারক্রমাকাল সঠিক. ভাবে 
নিরূপণ করেন। সমস্ত সৌরজগৎ যে 
শদুন্যে এক বিশেষ পথে চলিয়াছে, ইহা 
তিনি প্রথম ধারণা : করেন।. তান 
প্রায় ৮৩০টি যুগ্ম তারা ( Double 
star) ও ২৫০০ নীহারিকার অস্তিত্ব 
আ'বচ্কার করেন।. কেহ কেহ তাঁহাকে 
নাক্ষত্রিক জ্যোতীর্কজ্ঞানের জনক 
বলিয়া উল্লেখ করেন। ) 
হর্স. পাওয়ার Horse Power 
আশ্ৰ , অহলহান্ি (পদার্থ বন্যা ) 
ক্মশন্তি মাপ্বার ইংলন্ডে প্রচলিত 
একক ৷. যে. কমাঁ বা যন্ত্র মিনিটে 
৩৩০০০ ফুট পাউন্ড কম“কারিতে পারে 
তাহাই ইহার মান । বৈদ্যুতিক শক্তি 
পরিমাপের ব্যবহৃত এককের তুলনায় 
১ আশ্ব = ৭৪৬ ওয়াট, এক কলো- 
ওয়াট = ১৩৪ আশ্ব । 
হর্স“ ল্যাটিটিউড horse latitude হাল 
অধ্ধাহা; ( ভূগোল) 


&৪২ 


ভূ-বিষুবরেখার দুই পাশে প্রায় 
৩০° অক্ষাংশে উচ্চ চাপয্ন্ত স্থান ৷ 
এখানকার বায়ন অপেক্ষাকৃত শান্ত। 
ইহার উত্তরে বা দক্ষিণে পশ্চিমাবায়্‌ 
মেরু অভিমুখে প্রবাহিত হয়, আর এক 
দিকে বিষূবরেখার দিকে আয়ন বায়; 
{ Trade winds ) প্রবাহিত হয় । 
হরাইজ্‌ন H০ri7০৷ দিগন্ত ছ্বিনিল 
( জ্যোতিষ ) 

(১) যে গোলাকার রেখায় আকাশ 
ও পাঁথবীকে মিলিত হইতে দেখা 
যায়। ইহা জ্যোঁতাঁব'দ্যায় সামান্য 
বিশিষ্ট অথে ব্যবহৃত হয়। 

(২) ভূবিদ্যায় একই প্রকারের 
জীবা*ম দ্বারা চিহ্নত পালল শিলার 
অবক্ষেপকেও এই শব্দ দ্বারা বর্ণনা 
করা হয়। 
হল Hall, Charles Martin 
( ১৮৬৩-১৯১৪ ) 

আমেরিকায় টমসনে জন্ম, ও 
বার্লিন কলেজে শিক্ষা । অল্প বয়স 
হইতেই আযালামানয়াম ধাতুর দ্বারা 
আকৃষ্ট হন। সে সময় উহা দংজ্প্রাপ্য 
ও দঃম্ঃল্য ছিল। উহাকে সুলভ ও 
 সহজপ্রাপ্য করার জন্য গবেষণা করিয়া 
তড়িত বিশ্লেষণ ( electrolysis ) 


ব্যবহার সম্ভব হইয়াছে । 
হলডেন Haldane, John. B. 9. 
(১৮১২-১৯৬৪) ইংরাজ বিজ্ঞানী ৷ 


বৈজ্ঞানিক আঁভধান 


অক্সূফোর্ডে জন্ম, এটন ও অক্‌্স্‌ঁ 
ফোর্ডে শিক্ষা । প্রথম মহাযুদ্ধের পর 
জীবশীবজ্ঞানে আকৃষ্ট হন ও কেদ্ব্িজে 
প্রজন তত্ব ( Genetics) সম্বন্ধে 
অধ্যাপনা ও গবেষণা করেন। পরে 
লন্ডন বিশ্ববিদ্যালয়ে জাবামতির 
(Biometry ) অধ্যাপক হন। বহু 
জনপ্রিয় জাঁবাবদ্যা সংক্রান্ত পুস্তকের 
রচায়তা । চিঁকৎসায় ও অপ্ন্রোপচারে 
উচ্চচাপের অক্‌সিজেনের প্রয়োগ 
সম্বন্ধীয় চচয়ি পাঁথকৃৎ। জীব-বিজ্ঞানে 
ক্লোমোসোমের মানচিত্র নিমাণে তাঁহার 
উল্লেখযোগ্য অবদান আছে। ১৯৫৭ 
সালে তানি ভারতে বাস কাঁরতে আরম্ভ 
করেন এবং এদেশের নাগরিকত্ব গ্রহণ 
করেন। জীবনের শেষ দিনগুলিতে 
তিনি ওটড়িষ্যা সররারের জাবমাত 
গরবেষণাগ্বারের সঞ্চালক ছিলেন । 
হলাময়াম [70171 (রসায়ন-বিদ্যা) 
বিরল মৃত্তিক শ্রেণীর ( Rare- 
earths ) ধাতব মৌল ৷ (চিহ্ন Ho, 
প্রমাণ; অঙ্ক ৬৭, প্রমাণন্ভার 
১৬৪'৯৪, আপেক্ষিক গুরুত্ব ৮৭৬। 
ভৌত ও রাসায়নিক ধর্মে অন্যান্য বিরল 
মৃত্তিক ধাতুর অনুরূপ। ইহার 
অক্সাইডকে হলমিয়া বলে । 
হলদীসনেন্গান Hallucination মায়া, 


( Tlusion ), 


আই্ঘত্ব নাই এমন বচ্তু গোচর হইতেছে 


এইরূপ ধারণা । মনোরোগ . বিদ্যায় 
ইহাকে চি্তভ্রংশী বাতুলতার (Schizo- 
25019 ) লক্ষণ বাঁলয়া ধরা হয়। 


বৈজ্ঞানিক অভিধান 


অত্যধিক অবসাদ হইতেও এইরুপ ভ্রম 
হওয়া আশ্চর্যনয়। মরুভূমিতে মরী- 
চিকার কল্পনা অনেক পাঁথককে ভ্রান্ত 


হ্যানিম্যান Hahnemann, Samuel 
(১৭৫৫-১৮৪৩ ) জার্মান চিকিংসক। 

কোন ভেষজ প্রয়োগে শরাঁরে যে 
সমস্ত লক্ষণ দেখা দেয়, শরীরে রোগ 
জানিত সেই সকল লক্ষণ প্রকাশ পাইলে 
এ) ভেষজের কণা মাত্র সেবনে রোগের 
উপশম হয় এই সিদ্ধান্তে পেশীছিয়া 
তান হোমিওপ্যাথি নামক 'চাকৎসা- 
পদ্ধতির স্থাপনা করেন । 
হ্যাফনিয়াম Hafnium 
বিদ্যা) 

ধাতব মৌল । চিহ্ন মচ পরমাণু 
অঙ্ক ৭২, পরমাণু ভার ১৭৮৫০, 
গলনাঙক ২২২৭” সে, স্ফুটনাঙ্ক ৩২০০" 
সে, আপেক্ষিক গুরুত্ব ১২১ হইতে 
১৩০৩ । হা প্রসার্য ( Ductile )। 
ইহা সর্বদা জার্কনিয়াগের আকরিকের 
মধ্যে পাওয়া যায় এবং ইহা রাসায়নিক 
ধর্মে জার্কনিয়ামের একেবারে অনুরূপ । 
ইহা তপ্ত অবস্থায় হাইড্রোজেন গ্যাস 
শোষণ করে। টাংস্টেন তন্তু নিমণি 
শিল্পে ইহার ব্যবহার আছে । 
হ্যাবিট্যাট Habitat বসতি এহাল, 
লিনাজত্ান (জাঁব-বিদ্যা ) 

কোন প্রাণী বা উদ্ভিদের নৈসার্গক 
আবাসভূমি । প্রত্যেক প্রজাতির 
স্বাভাবিক প্রয়োজনের সঙ্গে তাহার 
বসতি প্রতিবেশের সঙ্গত থাকে। এবং 
প্রত্যেক বসতিতে কি ধরণের জীব 


( রসায়ন- 


৫৪৩ 
নৈসার্গকভাবে থাকিতে পারে তাহারও 
একটা সীমা আছে।  বসাতীদগকে 


প্রধান চারি ভাগে ভাগ করা যায়, (১) 
স্থল (২) সমদ্্র ও তাহার উপকূল (৩) 
স্থির জল ও তাহার সন্নিবিষ্ট স্থান 
(হুদ, জলা বিল ইত্যাদি) (৪) আলোনা 
জল (নদী ইত্যাদি)। ইহাদিগকে 
আবার জলবায়; ভেদে শাখা-প্রশাখায় 
ভাগ করা যায়। পাখী ও মাছের 
কয়েক শ্রেণী রতুভেদে তাহাদের 
বসতি পাঁরবর্তন করে। কোন কোন 
ক্ষেত্রে প্রতিবেশ ধাঁরে ধীরে বদলাইলে 
এ চ্ছানবাসী জীবেরাও নূতন প্রতি- 
বেশের সহিত খাপ খাওয়াইয়া লইতে 
সক্ষম হয় । 
হ্যালোজেনজ 118102076 ( রসায়ন- 
বিদ্যা) 

ফ্লুওরিন, ক্লোরিন, ব্রোমিন ও 
আয়োডিন নামক সদৃশ অধাতব মৌল- 
গুলির সমষ্টিগত নাম | ইহারা সকলেই 
একযোজশী ( Monovalent) এবং 
ধাতুদের যোগে লবণ উৎপন্ন করে । এ 
লবণ দ্রবে ইহারা সর্বদা নেগেটিভ 
আধান যোগে বিরাজ করে। এ চারিটি 
মৌলের যৌগ লবণগনুলি: সমদূদ্রজলে 
পাওয়া যায় বাঁলয়া ইহাদের নাম 
হ্যালোজেন্স। ইহারা রাসায়নিক ধর্মে 
অত্যন্ত সক্রিয় । 


হাইজাীন hygiene জ্বাদ্থ্যাবদ্যা 
ভ্রাম্্র নিস্নাল J 
স্বাস্থ্য বজায় রাখার উপায় নির্ধারণ 


শারীর-বিজ্ঞানের যে শাখার বিষয় । 
ইহার একটি বিশিষ্ট উপশাখা নিজদ্ব 
চ্বাস্থ্যবিদ্যা ( personal Hygiene )1 
ব্যান্তগত পরিচ্ছন্নতা, খোলা হাওয়া 


68৪ বৈজ্ঞানিক অভিধান 


সেবন, কাপড়চোপড় পাঁরৎ্কার রাখা, 
নিজের বার্জত বস্তুর লোপসাধন 
ইত্যাদি ইহার অন্তত ৷ 
হাইগ্রোমেদ্রি [05610700665 
আনবালিলি_( পদার্থ-বিদ্যা) 
বায়ুমণ্ডলের আদ্রতার সমীক্ষা । 
বায়ূমণ্ডলের আপেক্ষিক. আর্দুতা 
(Relative Humidity ) মাপ ইহার 
বিশেষ চর্চার বস্তু । ইহার জন্য যে 
গৈত্যে কোন একটি চকচকে ধাতুর 
পাতের উপর শিশিরবিন্দু দেখা দেয় 
তাহা মাপিবার প্রয়োজন হয় । উহাকে 
শিশিরাওক _ ( Dewpoint ) বলে । 
একাঁট ধাতুনার্ত নলের মধ্যে কোন 
উদ্বায়ী তরল পদার্থ রাখিয়া তাহার 
মধ্য দিয়া বায়; চালাইয়া কৃত্রিম উপায়ে 
শৈত্য জন্মানো হয়, যে মহরতে 
ধাতুনিমিতি নলের বহিভ্ণগ' ঘামিয়া 
উঠে, তাপমান যন্ব্ সাহায্যে তাহা 
লিখিয়া লওয়া হয়। ইহা ছাড়া 
শক ও. ভিজা থামণমটার ( dry 
‘and wet. bulb thermometer ) 


দিয়াও ইহা সহজে করা যায় (সাইক্রো- 
মিটার) 


[ইগ্রোচ্কোপিক বস্তু hygroscopic 
$3006 জলাকষাৰন্তু পরা যা 
(পদার্থবিদ্যা) 
কতকগন্ীল রাসায়নিক যৌগ, যাহা 
আদ্র বায়; হইতে জল শোষণ করিয়া 
হয় দ্ব হয়, নয় অন্য জলঘটিত যৌগ 
উৎপন্ন করে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড 
ও. ফসফরাস. পেন্টক্‌সাইড ইহার 
উদাহরণ । প্রথমটি জল শোষণ করিয়া 
দ্রব হয়, আর দ্বিতীয়টি জলশোষণ 
কারয়া ফসফরিক আ্যাসিড হয়। 


হাইড্রাজল মলক hydroxy] radical 
(রসায়ন-বিদ্যা ) 

একটি হাইড্রোজেন পরমাণ; ও একটি 
অক্‌সিজেন পরমাণন যোগে যে এক- 
যোজা মুলক হয়। ইহা সমস্ত ক্ষারের 
ক্ষারত্বের কারণ ও অপরিহার্য উপাদান। 
জলের অণু বিশ্লিষ্ট হইয়া হাইড্রোজেন 
আয়ন ও হাইড্রক্‌সিল আয়ন হয় বলিয়া 
ইহা সর্বদা জলে বর্তমান থাকে। 
হাইড্রালক্‌স hydraulics গদক 
নন হু'লীলিমহী 

যন্তাবদ্যার যে শাখায় জলগতি বিদ্যা 
( Hydrodynamics )-কে ব্যবহারিক 
শিল্পে প্রয়োগ করা হয়, যেমন 
হাইড্রালক প্রেস, লিফট ইত্যাদি । 
হাইড্রা 15৫5 ( প্রাণি-বিদ্যা ) 

বহকোষী প্রাণী গোষ্ঠা মেটাজোয়া 
( metazoa )র_ অন্তর্গত সরলতম 
সংগঠনের প্রাণী বিশেষ । : ইহাকে 
স্বাদূজলের পলিপ ( Fresh water 
01). বলে । ইহারা _ পশ্চিম 
ভারতীয় দ্বীপপুঞ্জের পুকুরে ও ছোট 
নদীতে কোন জলজ উদ্ভিদের কাণ্ডে বা 
পাতায়. আটকাইয়া বাস করে৷. ইহাদের 
দেহ বেলনাকার, উহার এক দিকটা 
আশ্রয়স্থান: আঁবড়াইয়া_ থাকে, অপর 
দিকে মুখ কতকগুলি কার্কার 
( Tentacles ) সাহায্যে খাদ্য সংগ্রহ 
করে। ইহারা ক্র প্রাণী ধাঁরয়া আহার 
করে। ইহাদের দেহে নাভতন্র বা 
সংবহন তন্ত্র নাই। ইহাদের একটি 
বৈশিষ্ট্য পুনরুংপাঁতত (Regenerative) 
ক্ষমতা । উহাদের কোন অঙ্গ-প্রত্যঙ্গ যাঁদ 
কাটা যায় তো কাটা অংশগ:লেি হইতে 
আবার নূতন পূর্ণাঙ্গ প্রাণীর উৎপত্তি 


বৈজ্ঞানিক অভিধান 


হয়। অনুকূল আবহাওয়ায় ইহাদের 
প্রজনন অযৌন কোরকোদ্গম 
(Budding) দ্বারা হয়। দেহের 
মাঝামাঝি এক জায়গা ফুলিয়া উঠিয়া 
বড় হইয়া ক্রমশঃ সংযোগস্থল ক্ষীণ 
হইয়া জনক দেহ হইতে খাঁসয়া পড়ে ও 
পূর্ণাঙ্গ প্রাণীতে পারণত হয় । তবে 
আবহাওয়া অনুকুল না হইলে ইহারা 
যৌন উপায়েও জনন ক্রিয়া চালাইতে 
পারে। তখন ইহাদের মুখের নীচে 
শক্রাশয় দেখা দেয় ও যে দিকটা আশ্রয়ে 
আটকাইয়া থাকে: সেখানে ডিম্বাশয় 
গাঁঠিত হয় ॥ কাজেই ইহারা উভলিঙ্গ, 
তবে উভয় লিঙ্গ একই সময়ে পাঁরণত 
হয় না বলিয়া একই দেহে নিষেক 
সাধারণতঃ হয় না। 
হাইড্রেট Hydrate ( রসায়ন-বিদ্যা ) 
কতকগুলি রাসায়নিক  যৌগের 
সহিত সর্বদা নিদি‘্ট সংখ্যক জলের 
অণন-সংশ্লিষ্ট থাকে । ইহাকে কখনও 
কেলাস জল বলা হয়। কিন্তু 
রাসায়নিকদের এক শ্রেণী বিশ্বাস করেন 
যে জলাণুগ্ীল বাকী যৌগের সঙ্গে 
বেশ -ঘানষ্ঠভাবে সংশ্লিষ্ট । জলে 
আযমোনিয়া গ্যাসের দ্রব ইহার একট 
উদাহরণ । উহার সংকেত NH.0H 


বলিয়া লেখা হয় । জৈব যৌগগহীলর 
কার্বহাইড্রেটে কিন্তু জলের হাইড্রোজেন 


পরমাণু ও হাইড্রাক্সল মূলক সরাসরি 
কার্বন পরমাণুর সহিত যুন্ত থাকে 
ইহার প্রমাণ আছে। 
হাইড্রো কার্বন Hydrocarbons 
(রসায়ন-বিদ্যা ) 

শু কার্বন ওহাইড্রোজেন পরমাণ: 


৩৫ 


G8৫ 


দ্বারা গঠিত যোগ । ইহাদের সংখ্যা বহু 
ও বিচিত্র এবং জৈব রসায়নের আদি 
উপকরণ ৷ ইহাদের প্রধান দুই শ্রেণী, 
আযালিফ্যাটিক ও চন্তাকার ( Cyclic ) 
আলিফ্যাটিক শ্রেণী আবার প্যারাফিন, 
অলিফন্‌স, আযপিটিলীনুস ইত্যাদি 
উপশাখায় বিভন্ত । ইহাদের মধ্যে 
কার্বন পরমাণুগহীল এক বা ততোধিক 
যোজ্যতা দ্বারা শূঙ্খলাকারে গঠিত । 
চক্রাকার যৌগগনীলতে কার্বন পরমাণু 
গুলি এক বা ততোধিক বন্ধ অঙ্গ;্রীয়ক 
আকারে গঠিত ৷ “ইহাদের বেনজীন ও 
সাইক্লোপ্যারাফিন এই দুই. প্রধান 
উপশাখা ৷ প্রথম উপশাখাকে আযারো- 
ম্যাটিক হাইড্রোকার্থনও বলে এবং 
এগ্‌লি মানুষের সদাব্যবহৃত: যৌগদের 
মধ্যে পড়ে। 
হাইড্রোক্লোরিক আ্যাসিড hydro- 
chloric acid (রসায়নশীবদ্যা ) 
অজৈব তাঁৱতম অম্লের একটি ৷ 
সংকেত £101. গলনাঙক--১১৪'২" সে, 
স্ফুটনাগক--৮৫'৮" সেঃ । ইহা বিবর্ণ 
কটু গন্ধযুক্ত গ্যাস । আমরা যে লবণ 
খাই (N৭0! ), তাহার সহিত লঘু 
সালফিউরিক আ'্যাসিড যোগে ইহা 
উৎপন্ন হয়। (তামা ছাড়া সমস্ত প্রকার 
ধাতুর সহিত ইহার বিক্রিয়া আছে । 
মানুষের পাকস্থলীতে খাদ্য জীর্ণ করার 
জন্যযে সব রস নিঃসৃত হয়, তাহার 
মধ্যে এই আযাসিড পাওয়া যায়, এবং 
ইহা পযপ্ডি পরিমাণে নিঃসৃত না হইলে 
ঠিক মত হজম হয় না। 
হাইড্রোগ্রাফ hydrography 
অন্ত নগর (ভুগোল) 


৫৪৬ 


ভূপ্‌ষ্ঠের জলের প্রাকৃতিক ভূগোল । 
নদী, হ্দঃ সমদদ্রের গতি, প্রকৃতি, 
তলদেশের আকার, উষ্ণতা, জোয়ার- 
ভাটা ইত্যাদি ইহার চর্চার বিষয়। 
উপক্লের আকার ও তাহার ভাঙ্গা- 
গড়ার চচও ইহার একটি গররাত্বপূ্ণ 
শাখা। 
হাইড্রোজেন hydrogen 
বিদ্যা) 

বর্ণহীন,  গম্ধহীন,  স্বাদহীন 
গ্যাসীয় মৌল | চিহ মু. পরমাণু অঙ্ক ১, 
'পরমাণনুভার ১০০৮০, গলনাঙক-__২৫৯ 
১৪" সে, স্ফুটনাঙ্ক__-২৫২৮০ সে। 
জড়বস্তুর মধ্যে সবাপেক্ষা হালকা । 
ইহা কয়েকটি নৈসার্গক গ্যাসের মধ্যে 
মুক্ত অবস্থায় থাকে, যৌগরুপে ভূপ্‌ষ্ঠে 
ও ভূত্বকে সর্বত্র পাওয়া যায় । ইহা যে 
শুধ্য জলেরই মৌলিক উপাদান তাহাই 
নয়, ইহা সমস্ত জীবদেহের কঠিন বস্তুর 
অপরিহার্য উপাদান ৷ রাসায়নিক ধর্মে 
ইহা অত্যন্ত সক্রিয়, প্রায় অন্য সমস্ত 
মৌলের সঙ্গে ইহার যৌগ পাওয়া যায়৷ 
ইহা দাহ্য এবং দহন দ্বারা জল উৎপন্ন 
হয়। একটি প্রোটন ও একটি ইলেকট্রন 
লইয়া ইহার মূল পরমাণু গঠিত । হাই- 
'ড্রোজেন আয়ন প্রোটন ছাড়া কিছুই 
নয় এবং সমস্ত মৌল পদার্থের 
সাংগঠনিক ভাত । জ্যোতিষাঁরা প্রমাণ 
পাইয়াছেন যে সুর্য ও তারাদের বেশীর 
ভাগই হাইড্রোজেন গ্যাস দ্বারা গঠিত। 
মুল হাইড্রোজেন পরমাণুর দুইটি আই- 
সোটোপ আছে, : একটিতে প্রোটন 
ছাড়া আর একটি নিউট্রন, দ্বিতীয়টিতে 
দুইটি নিউট্রন আছে। একটি নিউরন 


(রসায়ন 


বৈজ্ঞানিক অভিধান 


যুক্ত আইসোটোপকে  ডয়টেরিয়াম 
( Deuterium ) ও দুইটি নিউট্রনযুত্ত 
আইসোটোপকে ট্রাইটিয়াম (Tritium) 
শেষোন্তাট তেজস্ক্রিয় ৷ 


বলে। 
হাইড্রোজেন আয়ন hydrogen ion 
( রসায়ন-বিদ্যা ) 

প্রোটনের অপর নাম। সমস্ত 


আযাসিডের অপরিহার্য উপাদান । কোন 
আানিডের তীব্রতা বা মৃদূতা উহাতে 
হাইড্রোজেন আয়নের সমাহরণের উপর 
নির্ভর করে, উহার মানা Ph চিহ 
দ্বারা প্রকাশ করা হয়। মহাশূন্যে 
ইহাদের অস্তিত্বের প্রমাণ পাওয়া 
গিয়াছে। এরূপ মনে করার কারণ 
ঘটিয়াছে যে আমরা যাহাকে এতদিন 
মহাশুন্য বলিয়া কল্পনা করিয়াছি তাহা 
অত্যন্ত লঘুভাবে প্রোটনদ্বারা পর্ণ । 
হাইড্রোজেন পেরক্‌সাইড hydrogen 
peroxide ( রসায়ন-বিদ্যা ) 

জলের অনুরুপ এক বর্ণহীন তরল 
পদার্থ । সংকেত 17902, গলনাঙ্ক 
২০ সে, স্ফুটনাঙক আনুমানিক ১৫৫" 
সে, আপেক্ষিক  গ্রৃত্ব _ ১'৪৫। 
বিশুদ্ধ তরল গায়ে পড়লে ফোস্কা 
পড়ে ও দাহ্য পদার্থের্‌ সংস্পর্শে 
আসিলে জ্বালাইয়া দেয় । সাধারণতঃ 
ইহার লঘু জলীয় দ্রব  বিরঞ্জক 
( Bleaching agent ) ও বীজনাশক 
হিসাবে ব্যবহৃত হয়। ইহা জারক 
রুপে খুব আদৃত কেননা জারণ ক্রিয়ার 
উপজাত শহুদ্ধ জল মাত্র (119099-৯ 
H,0+0)। কোন কোন রকেটে 
কঠিন হাইড্রোজেন. পেরক্‌সাইড 
জবৰালানী রুপে ব্যবহৃত হয়। . * 


বৈজ্ঞানিক অভিধান ৫৪৭ 


হাইড্রোজেন বোমা Hydrogen bomb 
(রসায়ন-বিদ্যা ) 

পারমাণাবক নিউক্লিয়াস বিভাজন 
(Fission) হইতে যে শক্তি উদ্ভূত 
হয়, আনিয়ন্বিত ভাবে তাহাই বিস্ফোরক 
রুপে ব্যবহার করিয়া পরমাণু বোমা 
তৈয়ার হয়। কিন্তু অত উচ্চ তাপে 
দুইটি লঘ; নিউক্লিয়াসকে যুক্ত করিয়া 
একাঁট অপেক্ষাকৃত ভারা নিউক্রিয়াসকে 
গঠিত করিলেও অনেক শান্ত উদ্বৃত্ত 
হয়। এই পদ্ধাতকে তাপ নিউক্লিয় 
গলন ( Thermo-nuclear fusion ) 
বলে, এবং উহাকে অনিয়ন্িত ভাবে 
ঘটিতে দিলে যে বিস্ফোরণ হয় তাহাই 
হাইড্রোজেন বোমার ভিত্তি । হাইড্রো- 
জেনের দুইটি আইসোটোপ, ডয়- 
টেরিয়ামও ট্রাইটিয়াম সংযোগে 
{হিলিয়াম গঠন বা ট্রাইটিয়াম ও 
{হিলিয়াম যোগে লিথিয়াম গঠন, এই 
দুইটি বিক্রিয়াই হাইড্রোজেন বোমাতে 


ঘটে বলিয়া অনুমান করা হয়। ইহার' 


জন্য যে উষ্ণতা প্রয়োজন তাহা মান্র 
পারমাণাবক বিভাজন দ্বারাই পাওয়া 
সম্ভব তাই বিভাজন বোমা ( Fission 
bomb ) হাইড্রোজেন বোমার অচ্ছেদ্য 
অংশ। 
হাইড্রোজেন সালফাইড Hydrogen 
sulphide (রসায়ন-বিদ্যা ) 

গন্ধক ও হাইড্রোজেনের দ্বৈত 
যৌগ । সংকেত H 5. অতি বিশ্রী 
গন্ধযুক্ত বর্ণহীন গ্যাস। গলনাঙ্ক 
--৮২'৯* সে, স্ফুটনাঙ্ক-__৬০* সে, 
আপোক্ষিক গুরুত্ব (তরল) ০৯৬ । ইহা 
কোন কোন উষ্ণ প্রত্রবণে ও তৈলের 


খনিতে মস্ত অবস্থায় পাওয়া যায়৷ 
ধাতুর যৌগের রাসায়নিক বিশ্লেষণে 
অতিব্যবহ্ৃত ও অপরিহার্য বস্তু। 
অজাণ জানত ওদরিক গ্যাসে ইহার 
বিশ্রী গন্ধ অনেক সময় পাওয়া যায়, 
চলতি ভাষায় উহাকে চৌয়া ঢে'কুর বা 
খই ঢে'কুর বলে। ইহার অপর নাম 
সালফারেটেড হাইড্রোজেন ( Sulphu- 


16650. Hydrogen )1 


হাইড্রোজেনেশান hydrogenation 
হাইড্রোজেন যোগ ন্থানঁড্রীষলীনহযা 
(রসায়ন-বিদ্যা ) 


এক প্রকার বিজারণ ক্রিয়া ( 1e- 
duction) যাহাতে গ্যাসীয় হাই- 
ড্রোজেন সোজাসীজ. কোন যৌগের 
স'হত সংযোগ করা হয়। সাধারণতঃ 
ইহা উচ্চ চাপে ও অনুঘটকের সাহায্যে 
করা হয়। প্রয়োগ শিজ্গে ইহার ভূমিকা 


গুরুত্বপূর্ণ । কয়লা হইতে পেট্রল 
তৈল, মাগারিন, বনস্পতি ঘৃত, 


ডিটাজেন্ট, মিথাইল . আলকোহল 
প্রভৃতি এইভাবে প্রচুর তৈয়ারী হয় । 
ফিসার-ট্রপূস প্রণালী ( Fischer- 
Tropsch process) ইহার একটি 
উদাহরণ । 
হাইড্রোট্রাপজূম Hydrotropism 
জলাবৃঁতি সন্তাসিনণল (উদ্ভিদ-বিদ্যা) 
উদ্ভিদের, বিশেষভাবে তাহাদের 
মুলগর্মলর নৈসার্গক ভাবে জলের 
দিকে গতি। জলের উৎস সহজলভ্য 
না হইলে গাছপালাকে জলের দিকে 
ঝ'ডকিয়া বকুরুপ ধারণ করিতে. দেখা 
যায়। বাক্ষণাগারে ইহা সহজ পরক্ষা 
দ্বারা প্রত্যক্ষ করানো হয়। 


&৪৮ 
হাইড্রোডাইনাসিক্‌স Hydrodynamics 
উদগাঁতাঁবদ্যা ন্যানি নিস্নান (গণিত) 
গতিশীল তরল বস্তুর প্রবাহ 
গণিতের যে শাখায় চর্চা করা হয়। এই 
শাস্ত্রের ব্যবহারিক প্রয়োগকে হাইড্র- 
লিকস: ( মydraulics ) বলে ৷ তরল 
পদার্থ স্থির থাকিলে তাহার মধ্যে যে 
শাঁক্তসাম্য হয় তাহার চর্চাকে হাইড্রো- 
স্টাটিক্‌ুস ( Hydrostatics ) বলে। 
অপারসর স্থান দিয়া গেলে বা হঠাৎ 
স্রোতে যে পারবর্তন হয় তাহাই ওুদ- 
 গ্রাতাবদ্যার বিশেষ চর্চার বিষয় । ইহার 
অনেক সিদ্ধান্ত বর্তমান বায়গাঁত 
বিদ্যায় ( Aerodynamics ) প্রয়োগ 
করিয়া সুফল পাওয়া যাইতেছে । 
হাইড্রোপানক্‌স Hydroponics 
(উাদ্ভদ-বিদ্যা ) 
বিনা জাঁমতে চাষ। উদ্ভিদের 
খাদ্য কতকগুলি রাসায়নিক যৌগের 
আকারে জলে দ্রবীভূত কাঁরয়া সেই জলে 
'অঞ্কুরের শিকড় ডুবাইয়া গাছপালা 
জন্মানোর পদ্ধাতর এই নাম ৷ বিলাত 
বেগুন, শশা প্রভৃতি এই উপায়ে 
বাড়ির ছাতে বা পাকা উঠানে বেশ 
সাফল্যের সহিত ফলানো গিয়াছে । 
hydrophobia 
জলাতঙ্ক অন্যমল্সান্র (চিকিংসা-বিদ্যা) 
কুকুর, শৃগাল প্রভৃতি পশুদের 
ভাইরাস জানত রোগ বিশেষ । অপর 
নাম রাবিজ্‌ ( Rabie$ )। মানুষকে 
রোগাক্রান্ত পশু কামড়াইলে বা উহার 
লালা কোন ক্ষত্থানে 'যুস্ত হইলে 
মানুষও এই রোগ দ্বারা আক্রান্ত হয় 


বৈজ্ঞানিক অভিধান 


এবং উহা প্রায়ই মারাত্মক হয়। জল 
বা তরল পদার্থ দোখলে আতঙ্ক, দ্রুত 
শ্বাস, আলোক সহ্য কারতে না পারা 
ইহার লক্ষণ। এই রোগের নিবারক 
টিকা আবিচ্কার করিয়া ফরাসী বিজ্ঞানী 
পাস্তুর বিশ্ববিখ্যাত হন ও অগণিত 
নর-নারীর কৃতজ্ঞতাভাজন হন । 
হাইড্রোক্লুয়োরিক ত্যাঁসিড Hydr০- 
1801০ Acid ( রসায়নবীবদ্যা ) 

অজৈব তীর আযাসিড। সংকেত 
11 চ,গলনাঙওক--৮৩'৭৭ সে, স্ফুটনাঙ্ক 
১৯:৪ সে। হাইড্রোক্লোরিক আ্যাসিডের 
অনঃরূপ কিন্তু উহার অপেক্ষাও সাব্রয়। 
কাচকে ক্ষয় করে বাঁলিয়া ইহা কাচপান্রে 
সংগ্রহ করা বা রাখা যায় না। ইহা 
গায়ে লাগিলে অত্যন্ত বিপজ্জনক 
ঘা হয়। ইহার জলীয় দ্রব কাঁচের 
গায়ে দাগ কাটা বা লেখার জন্য 
ব্যবহার হয়। 
হাইড্রোমিটার hydrometer ঘনত্বমাপক 
লনললত্বলাঘী ( পদার্থ-বিদ্যা ) 

তরল পদার্থের ঘনত্ব মাপিবার জন্য 
গায়ে পরিমাপ সুচক দাগ কাটা ফাঁপা 
কাচের যন্ত্র বিশেষ । দ:ধের ঘনত্বমাপক 
ল্যাক্টোমিটার ( Lactometer ) ও 
মোটর গাড়ির ব্যাটারীর আযাসিডের 
ঘনত্ব মাপক যন্ন ইহার সুপরিচিত 
উদাহরণ ৷ 
হাইড্রোলাজিক সাইক্‌ল hydrologic 
cycle [ভূগোল ] 

ভূপষ্ঠ হইতে জলের আবিরাম 
বাজ্পাভবন ও পরে তাহা বৃষ্টি, 
কুয়াসা, তুষারপাত,  শিলাবৃষ্টি 
ইত্যাদির মাধ্যমে ভূতলে প্রত্যাবর্তনকে- 


বৈজ্ঞানিক অভিধান 


জলচক্র বলে । ইহার জন্য শান্ত সূর্ধ- 
কিরণ যোগায় এবং এই চক্র সষ্ঠুভাবে 
না চাললে ভূপ্‌ষ্ঠে জীবের. জীবনযাত্রা 
ব্যাহত হয়। 


হাইড্রোলাসস hydrolysis 
আর্রীবশ্লেষ সলভ নিহনঘা 
[ রসায়ন-বিদ্যা.] 


জলে দ্রবীভূত বস্তুর সহিত জলের 
শবক্রিয়ার ফলে যে বিয়োজন হয়। 
জলের হাইড্রোজেন ও  হাইড্রকাঁসিল 
আয়ন বিয়োজিত যৌগের ভিন্ন ভিন্ন 
অংশে যুক্ত হয়। সাধারণতঃ মদ; 
আযাসিড বা ক্ষারের.  লবণগুলিতেই 
ইহা সহজে হয় । সোডা দ্রবের ক্ষারায় 
গুণ ও ফটাকার দ্রবের আযাস্ড গুণ 
ইহার জন্যই হয়। ইক্ষু শর্করা হইতে 
এই পদ্ধাত দ্বারা দ্রাক্ষা শর্করা ও ফল 
শকরা উৎপন্ন হয় । আমাদের দেহে 
পরিপাক ক্রিয়ায় অনেক ব্যাপারে এই 
পদ্ধাঁতর প্রভাব দেখা যায় । 
হাইড্রোঁস্ফিয়ার 
বারমণ্ডল, অনন্ত [ ভূগোল ] 

ভূপৃজ্ঠের মহাসমদদ্র, সমদদ্র হুদ 
ইত্যাদি জলাধার সমূহের সমণ্টিগত 
নাম! ভূপষ্ঠের শতকরা ৭২ ভাগই 
বারিমণ্ডলের অন্তর্গত । 
হাইড্রোসায়ানিক আ্যাসিড 11570059016 
410 [ রসায়ন-বিদ্যা ] 

মৃদু অজৈব আযাসিড, অপর নাম 
প্রহ্সক আযাসিড। সংকেত 13084, 
গলনাঙ্ক--১৩'৩"সে, স্ফুটনাঙক ২৫৭ 
সে। জলে দ্রাব্য ও দাহ্য ৷ বর্ণহীন 
ও বাদামের গন্ধযুন্ত । ইহা আত তীব্র 
বিষ, কয়েক মিনিটের মধ্যে মৃত্যু 


hydrosphere " 


৫৪8৯ 


ঘটাইতে পারে। তবে ইহার শতকরা 
২ ভাগ জলীয় দুবের কয়েক ফোঁটা 
যন্বণাদায়ক অজীর্ণ রোগে : ও. প্রসবের 
সময় বমনেচ্ছাকে দমন করার জন্য 
উবধার্থে ব্যবহৃত হয় তবে দুই হইতে 
পাঁচ ফোটা মাত্র । ইহার লবণগনুলিও 
তীব্রতম অজৈব বিষ। 
হাইড্রোসফেলাস hydrocephalus 
অন্ত নদান্ত [ চিকিৎসা-বিদ্যা ] 
মনুষ্যের রোগাবশেষ যাহাতে 
করোটির মধ্যে অস্বাভাঁবক পাঁরমাণে 
তরল পদার্থ জমে। ইহা জন্মগতও 
হইতে পারে বা রোগারুমণ. জনিতও 
হইতে পারে। পিতামাতার উপদংশ 
রোগ থাকলে শিশুর জন্মগত রোগ হয় 
আর মাগ্ভত্কে আব বা মেনিঞ্জাইটিস 
হইলেও করোটিতে তরল. পদার্থ 
জমে ৷ ইহার আক্রমণে মাথাটা স্ফীত 
দেখায় ও মন্ভিজ্কের উপর চাপ হইতে 
মান্ত*ক ও হীন্দ্িয়াদির কাজে ব্যাঘাত 
ঘটে। 
হাইপারইাঁস্থানয়া hyperaesthesia 
আঁতবেদন অবিণঁনি হিলা (মনো-বিদ্যা ) 
উদ্দীপনার প্রাতক্রিয়া স্বরূপ স্পর্শ 
বা অন্যান্য ইন্দ্রয়ের আতীরন্ত সংবেদন 
( Sensation )| ইহা সাধারণতঃ 
স্নায়াবক অবসাদ বা দৌর্বল্যের ফল । 
ইন্দিয়ন্থানে ( Sense organs ) 
যথোপযুক্ত বোৌদতার অভাব ইহার 
বিপরীত সংজ্ঞা (Hypo-aesthesia ), 
উহা "চত্তভ্রংশী বাতুলতা ( Schizo- 
phrenia ) হইতেই প্রায় উদ্ভূত হয় । 
অবশ্য কতকগুলি নেশায় অভ্যাস 


৫৫০ 
হইলেও উপরোন্ত দই প্রকার বিকৃতিই 
জন্মিতে পারে । 


হাইপারবোলা 1007790১015 পরাব্ত্ত 
অলিদংনল্ম ( গণিত ) 
ভ্বামর সহিত কোন শঙ্কুর (০০৪০) 
ধারগণীল যে কোণ উৎপন্ন করে তাহার 
অপেক্ষা বৃহত্তর কোণ করিয়া শক্ষুটির 
এক পাশে ছেদ করিলে যে বক্ররেখা 
উৎপন্ন হয়। এই চিত্রের 
উপরিস্থিত প্রত্যেক বন্দ; হইতে নাট 
আর একাঁট বিন্দুর দ;রত্বের সহিত 
একটি নির্দিষ্ট সরল রেখা হইতে 
প্রথমোক্তের দূরত্বের অনুপাত একটি 
স্থির সংখ্যা এবং তাহা একের অপেক্ষা 
বৃহত্তর। নির্দিষ্ট বিন্দুটিকে নাভি 
( Focus ) ও নাদ্ট সরল রেখাকে 
নিয়ামক ( Direcirix ) বলে। 
হাইপো ॥)চ০ ( রসায়ন-বিদ্যা ) 


করার জন্যও ইহা ব্যবহৃত হয়। 
ইহা ছাড়া বাক্ষণাগারে রাসায়নিক 
বিশ্লেষণেও [বকারক হিসাবে ইহা বহু 
ব্যবহৃত ৷ 

হাইপোকন্‌ড্রিয়া  hypochondria 
বীমসম (মনো-বিদ্যা) 


বৈজ্ঞানিক অভিধান 


নিজের স্বাস্থা সম্বন্ধে মাত্রাতিরিক্ত 
সুবোদিতা ( Sensitiveness )। এই 
ধরণের মনোবিকারে আক্রান্ত ব্যক্তি 
সামান্য শারীরক ভ্রাট-িচ্যাতিতেই 
কঠিন রোগাক্রান্ত হইয়াছেন বলিয়া 
উদ্বিগ্ন হন। 
হাইপোডার্‌মক 
( চাকৎসা-বিদ্যা ) 
গায়ের চামড়া ভেদ করিয়া ফাঁপা 
সূচী চুকাইয়া পশিচকারি দিয়া 
দেহাভ্যন্তরে ওুষধ প্রয়োগ পদ্ধাত। 
যে সব ওুষ্ধ মৌখিক সেবনে যথেষ্ট 
ফল হয় না, তাহাদের এই ভাবে 
প্রয়োগ করা হয়। 


হাইপোরাসিস hypothesis প্রকল্প 
সাকুকজ্নলা (মনো-বিদ্যা) 

সম্পূর্ণ প্রমাণ না. পাইলেও 
বিজ্ঞানীরা যে অস্থায়ী সিদ্ধান্তের 
ভিত্তিতে গবেষণা চালান।. যথেষ্ট 
প্রমাণ পাওয়া গেলে প্রকল্প তত্বে 
(Theory ) পরিণত  হয়।.. তত্ব 
আবার বহু দিন টিকিয়া গেলে সূত্রে 
(Law) পৰ্যবসিত হয় । আভোগাদ্রোর 
প্রকল্প রসায়ন বিজ্ঞানের একটি, 
সুপরিচিত দষ্টান্ত। 
হাইপোমেনিয়া hypomania 
জলীচম্াহু (মনোশীবদ্যা ) 

উত্তেজনা-সন্ধানী মনোভাব ৷ 
সমন্ত অস্মীবধাকে অগ্রাহ্য করিয়া সর্বদা 
হৈচৈ করা ও খেয়াল মত চলা । 
মনকে কোন বিষয়ে একাগ্র করার 
ক্ষমতা থাকে না। কেবল মনে হয়, 
জীবন যেন যথেষ্ট সক্রিয় নয়) কাজেই 


hypodermic 


বৈজ্ঞানিক আভধান 


কৃত্রিম ভাবে তাহাকে সচল করার 
চেষ্টা । 
হাইব্রিড 1110 সংকর (বাঃ ও হিঃ) 
(জীব-বিদ্যা ) 

উদ্ভিদ ও প্রাণীর দুইটি বিভিন্ন 
প্রজাতির জনক-জননী হইতে উদ্ভূত 
সন্তাঁতি। অ*ব ও গর্দভের সংকর অ*বতর 
(Mule) একট সপারচিত উদাহরণ । 
সংকর জাব উৎপাদনের উদ্দেশ্য পিতা- 
মাতার 'বাশিন্ট গুণাবলীকে বংশ ধরে 
সমন্বয় করা । বর্তমানে বংশগাঁত 
সম্বন্ধে বৈজ্ঞানিক জ্ঞান সুনার্দঘ্ট 


, হওয়ায় প্রজননকারীরা সংকরায়নের 


দ্বারা ইচ্ছামত গ:ণের আঁধকারা জীব- 
সৃষ্ট করতে সক্ষম হন এবং এই পদ্ধাত 
দ্বারা কৃঁষিবিদ্যা, পশ.পালনাঁবদ্যা, ফল 
উৎপাদনে পাশ্চাত্য জগতে প্রভূত অগ্র- 
গতি সম্ভব হইয়াছে । অস:বিধার কথা 
এই যে বেশীর ভাগ সংকর জাতকই 
বন্ধা হয়। 
হাইমেনপটটেরা 
(প্রাণনবদ্যা ) 
কাঁটের বর্গ বিশেষ ৷ বক্ষদেশের 
সাহত উদরদেশের এক অংশ যডন্ত 
থাকা ইহাদের দৈহিক বৈশিষ্ট্য । 
ইহাদের এক লক্ষের উপর প্রজাতি 
জানা আছে। দৈর্ঘে পাঁচ সোণ্টামটার 
হইতে আধ 'মালিমিটারেরও কম, 
অনেকের পাখা আছে, প্রায় সকলেরই 
পুঞ্াক্ষি (compound eye)i 
ইহাদের জনন বেশীর ভাগ ক্ষেত্রে 
অপু ংজানি (Parthenogenesis) প্রথায় 
ঘটে ।  জাবলালায় সামাজিকতা 
বোধের জন্য এই বর্গের কাঁটেরা 


hymenoptera 


৬৫৯ 


বিখ্যাত। আমাদের আতিপাঁরাচিত 
মাছ, মৌমাছি, বোলতা, পিপীলিকা 
এই বগ্গেরি অন্তর্গত 
হাইসেনবেয়ার্গ Heisenberg Werner 
(১৯০১-১৯৭১ ) 

জার্মান পদার্থাবদ। বিখ্যাত 
অনিশ্চয়তা তত্র (principle of 
indeterminacy ) তিনিই জনক । 
কোন পরমাণ্বেতর জড়কণার একই সঙ্গে 
অবাস্থিতি ও গাঁত নির্ধারণ করা যায় 
না, ইহাই ওঁ তত্বের মর্ম ৷ জড় কাঁণকার 
কণাকার ও তরঙ্গাকার যুগপৎ থাকার 
তত্ব ইহাতে কম্পিত হইয়াছে । ইহা 
বর্তমান জগতে বিজ্ঞান ও দর্শন 
উভয়কেই গভীরভাবে প্রভাবিত 
কাঁরয়াছে। ইহা ছাড়া তান আরও 
অনেক ক্ষেত্রে উল্লেখযোগ্য গবেষণা 
কারয়াছেন ৷ কোয়াণ্টাম -গতিবিদ্যায় 
তন্বীয় বিশ্লেষণ কিয়া ১৯৩২ সালে 
নোবেল পুরস্কার পান। তিনিই প্রথম 
দেখান যে পারমাণবিক নিউক্লিয়াস 
প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত অনুমান 
করিলে উহা বেশ সমাচ্থিত হয়। পর্বে 
মনে" করা" হইত যে “নিউক্লিয়াসে 
প্রোটনের “সহিত ইলেকট্রন আছে। 
তান পারমাণবিক সংগঠনেরও এক 
তব্বের উদ্ভাবক | উহাতে পরমাণ;গণকে 
এক ম্যাক্স (Matrix ) রুপে 


কল্পনা করা হইয়াছে । 
হাওর্থ Haworth, Sir Walter 
Norman ( ১৮৮৩-১৯৫০ ) 


ইংরাজ জীব রসায়নাবদ। ইংলন্ডের 
লাঙকাশায়ারে জন্ম ও ম্যাণ্চেস্টার 
ও গোয়েটঙ্গেন . বিশ্ববিদ্যালয়ে 


66২ 

শিক্ষা । সেপ্ট আনড্রুজ, ডারহাম 
ও বা্মিংহাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা 
, করেন। বামিহামে থাকাকালীন 


কারহাইড্রেট সম্বন্ধে গবেষণার জন্য 
যে রাসায়নিক গোল্ঠী গড়িয়া তোলেন 
তাহা জগাদ্বখ্যাত। বিশেষ করিয়া 
সরলতম_ শকরাদের অঙ্গ;রীয়ক সংগঠন 
ও অনেক জটিল কার্ব হাইড্রেটের 
সাংগঠনিক সংযুক্তি নির্ণয় করা তাঁহার 
কাত। ভিটামিন সি বাআ্যাস্কর্বিক 
আযাসডের সংশ্লেষণও- তাঁহার উল্লেখ- 


যোগ্য অবদান। ১৯৩৭ সালে পল 
সারেরের সাহত তিনি নোবেল 
পদ্ররদ্কারের অংশ পান। 
হাক্সাল Huxley, Thomas 
Henry ( ১২৫-১৮১৫ ) 

ইংরাজ জাববিজ্ঞানী ও বিজ্ঞান- 


শিক্ষক । উভয় ক্ষেত্রেই তাঁহার অসাধারণ 
কৃতিত্ব। বিদ্যালয়ের দরিদ্র শিক্ষকের 
স্চম সন্তান, তিনি বাল্যকালে 
বিশেষ লেখাপড়ার সুযোগ পান নাই । 
কিন্তু পাঠে উৎসাহ থাকায় তিনি স্বয়ং 
শিক্ষিত হন। যৌবনে পদাপণণ করিয়া 
চেয়ারিং ক্রস হাসপাতালে তাঁহার 
অগ্রজ জেমসের সহিত চিকিৎসা-বদ্যায় 
শিক্ষানাবশী শর; করেন ও কুড়ি বংসর 
বয়সে চিকিৎসা পেশায় অনুমতিপত্র 
(license ) লাভ করেন । স্বাধীনভাবে 

পেশা অবলম্বন করার মত 
সঙ্গতি না থাকায় তিনি. নৌবহরে 
চিকিংসকের চাকরি নেন। তাঁহার 
বিদ্যোংসাহ তাঁহার উপরওয়ালাদের 
নজরে আসে ও তিনি জীববিজ্ঞান 
সন্ধানী জাহাজ “র্যাটুল স্নে(ই)কে” 


বৈজ্ঞানিক অভিধান 


অংশী হন। তাহাতে তিনি যে সব 
গবেষণা করেন তাহা এত মূল্যবান যে 
তিনি মাত্র প'চিশ বৎসর বয়সে রয়াল 
সোসাইটির ফেলো নির্বাচিত হ'ন। 
তিনি তখনও নৌবহরের চাকার ছাড়েন 
নাই, কিন্তু তিন বৎসর বাদে যখন 
তাঁহাকে আবার বিদেশে যাইবার 
আদেশ হয়, তখন তানি গবেষণা 
বিঘ্নিত হইবে বলিয়া এ চাকরি 
পরিত্যাগ করেন। ১৮৫৫ সালে তিনি 
রয়াল কলেজ অফ সায়েন্সের জীববিদ্যা 
ও প্রাণাবদ্যার অধ্যাপক নিষ্্ত হন ও 
জীবনের শেষ দিন পর্যন্ত এ পদেই , 
থাকেন। ১৮৫৯ সালে ডারউইনের 
“আরজিন অফ  স্পীসীস”  পদ্তক 
প্রকাশিত হওয়াতে তাঁহার জীবনের 
মোড় ঘুরিয়া যায়। তিনি উহার 
সমর্থনে ডারউইনের অপেক্ষাও উৎসাহী 
হন এবং এ সংক্রান্ত সকল প্রকার 
বাদানদবাদে অংশগ্রহণ ত করেনই, 
উপরন্তু প্রতনজীবাঁবদ্যা (281990060- 
1985) হইতে আভব্যান্তবাদের 
সমর্থনে প্রমাণ সংগ্রহ করার জন্য 
অবশিষ্ট জাঁবন উহার নিবিড় চচায়ি 
কাটান ও উহা হইতে বহ: প্রমাণ 
সংগ্রহ করেন। - বিজ্ঞান. শিক্ষার 
প্রসারেও তিনি একজন পথিকৃৎ 
ছিলেন। ১৮৮৫ সালে তাঁহার ড্বাস্থ্য 
ভাঙ্গিয়া যায় । ই'হ।র পৌর জুলিয়ানও 
(Julian S. Huxley, ১৮৮৭-) 
খ্যাতনামা জাঁবাবিজ্ঞানী এবং জীব- 
বিজ্ঞানের জনপ্রিয় ব্যাখ্যাতা ৷ 
হান Hahn, Otto ( 3৮৭৯-১৯৬৮ ) 
জার্মান পদার্থাবদ | জার্মানীর 


বৈজ্ঞানিক অভিধান, 


'ফ্কাঙ্কফুটঅন-মেন শহরে জন্ম। 
ফোর্ডে'র কাছে এক বৎসর গবেষণা করার 
পর বোর্লনে কাইজার ভিলহেলম 
ইনস্টিটিউটে এমিল ফিণারের সহযোগা 
হন৷ ১৯১২ সালে তেজাস্কিয়তা 
বিভাগের অধ্যাপক পদ লাভ করেন । 
তাঁহার গবেষণাগ্ারেই সে .মাইট- 
.নারের সহযোগিতায় প্রমাণ বিভাজন 
সম্বন্ধে নিউটনের ভূমিকা লইয়া গবেষণা 
হয়। ১৯৩৮ সালে তান স্ট্রেসমানের 
সহযোগিতায় নিউট্রন আঘাতে 
ইউরোনয়াম পরমাণুকে দ্বিধাবিভন্ত 
কাঁরতে সক্ষম হন. তাহা হইতেই 
পারমাণবিক বোমা প্রস্তুত করা সম্ভব 
হয় এবং বর্তমান যুগের পারমাণাবক 
বিক্রিয়ক দ্বারা শীল্ত উৎপাদনের ভত্তি 


স্থাপিত হয় । ১৯৪৫ সালে নোবেল 
পুরস্কার লাভ করেন । 
হাফাঁকন। Haffkine, - W.W. 


‘Russian name, Vladimir Arano- 
vitch Chavkin- ( ৮৬০-১৯৩০ ) 

রুশদেশের অন্তর্গত ওডেশা শহরে 
জন্ম । এ সনেই শিক্ষা ৷ ১৮৮২ 
সালে প্রাকৃতিক বিজ্ঞানে ওখানকার 
বিশ্ববিদ্যালয়ের স্নাতক । পরে 
জেনেভা ও প্যারিসে উচ্চ শিক্ষালাভ 
ও গবেষণা ৷ সেই সময়ে কলেরার টিকা 
আবিৎকার করেন ও তাহার ব্যবহারিক 
প্রয়োগ পরাঁক্ষা করার জন্য ১৮৯৩ 
সালে কলিকাতায়. আগমন ৷ ১৮৯৭ 
সালে বোদবাইতে বিউবোনিক্‌ প্লেগের 
টিকা আবিৎকার ও প্রয়োগ ৷ সেখানে 
শৃচাকৎসাবিদ্যায় প্রাচীনতম গবেষণাগার 


G৫৩ 
তাঁর নামাঙ্কিত । 
হাফ-লাইফ  7191616.. অ আযু 
[পদার্থবিদ্যা ] 


তেজাক্কিয়: বস্তুদের তেজস্ক্য়তার 
মান যত দিনে এক পূব নার্দিঘ্ট সময়ে 
যাহা ছিল তাহার অর্ধেক হয়। ইহা 
প্রত্যেক তেজাপ্কিয়. মৌলের নিজস্ব 
বৈশিষ্ট্য । বিশ্বাবখ্যাত বিজ্ঞানী লর্ড 
রাদারফোড এই ব্যাপার: আঁবচকার 


করেন ও এই নাম গঠন করেন। 
হাবের Haber, Fritz (১৮৬৮ 
১৯৩৪.) 


জার্মান রসায়নবীবজ্ঞানী। ব্রেসলাউ 
শহরে জন্ম, বোর্লন, হাইলেবেয়ার্গ, 


সালটেনবূ্গ _ ও : কাল'স্‌রনহেতে 
শিক্ষা । কার্ল'সরুহেতে প্রথম 
পরে ১৯১১ 


অধ্যাপকের পদ পান, 
সালে ভৌত রসায়নের অধ্যাপক ও 
বোল‘নের  কাইজার ভিল্‌হেলম 
ইনসাঁটটিউটের সণ্ডালক: হন। তান 
গ্যাসীয় বিক্িয়ায় তাপগাতাবদ্যা 
( Thermodynamics ) সম্বন্ধে 
গবেষণা করেন এবং প্রথম মহাযুদ্ধের 
সময়  বায়ব নাইট্রোজেন হইতে 
আ্যামোনিয়া প্রস্তুতের প্রায়োগিকপন্ধাত 
আঁবিৎকার কাঁরয়া জার্মানীর সার প্রদ্তুত 
সমস্যার সমাধান করেন । ইহাতে তান 
দেশকেও উপকৃত করেন, নিজেও স্থায়ী 
যশের অধিকারী হন। না্দ্ট 
পাঁরমাণ হাইড্রোজেন ও. নাইস্রোজেন 
মিশ্রণ উচ্চতাপ ও উষ্ণতায় এক 
অনুঘটকের: উপর দিয়া চালাইলে 
আ্যমোনিয়া গ্যাস উৎপন্ন হয় ; 
ওল*+৪৯ঠাঘানূও এই. সত্ৰ, 


৫৫৪ 


অনুসারে । ইহা তাঁহার সম্মানার্থে 
হাবের প্রণালী নামে খ্যাত এবং 
বর্তমানে অধিকাংশ দেশে এই 
পদ্ধতিতেই আযামোনিয়া ঘটিত সার 
উৎপন্ন হয়। তিন ১৯১৮ সালে 
নোবেল পরদকার পান। 

হামবোল্‌ট Humboldt, Alexander 
Von (১৭৬৯-১৮৫১)  জার্মান- 
বিজ্ঞানী ও পর্যটক । অভিজাত 
বংশে জন্ম হইলেও প্রথম জীবনে 
দরিদ্র ছিলেন। এ সময় তানি খানাবদ্যা 
শিখিয়া সরকারী খান বিভাগে চাকরি 
গ্রহণ করেন। ১৭৯৯ সালে হঠাৎ 
এক আত্মীয়ের মৃত্যুতে প্রভূত অর্থের 
উত্তরাধিকারী হন। ইহার পর সারা 
কোন বাধা থাকে না। তিনি নিজ 
অর্থে এক অভিযান সংগঠন করিয়া 
১৭৯৯ সালে দক্ষিণ আমেরিকায় যান 
এবং পাঁচ বৎসর তাহার সমস্ত অংশে 
বিজ্ঞানীর দৃণ্টি লইয়া পরিভ্রমণ করেন। 
প্যারিসে ফিরিয়া এ অভিযানের যে 
প্রতবেদন' দেন তাহাতেই তিনি 
জগংবিখ্যাত হন। তখন  প্রশিয়ার 
রাজা তাঁহাকে এক সরকার পদ প্রদান 
করেন যাহার বিশেষ কোন কর্তব্য 
ছিল না, উহাতে তাঁহার বিজ্ঞানসেবায় 
কোন বিঘ্ন হওয়ার সম্ভাবনা ছিল 
না। উদ্ভিদের ভৌগোলিক "স্থিতি 
নির্ধারণ করা জীবাবদ্যায় তাঁহার 
সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান। 
ইহা ছাড়া তিনি পৃথবীর চৌম্বক 
ক্ষেত্র সম্বন্ধে যে সব পরীক্ষার 
উদ্ভাবন করেন তাহা আজও ব্যবহৃত 


বৈজ্ঞানিক অভিধান 


হইতেছে ৷ তিনি জল হাওয়া অধ্যয়নের 
জন্য সমতাপরেখার ( Isothermal! 
lines ) উদ্ভাবন করেন। তাঁহার 
কস্‌মস্‌ (Cosmos ) নামক 
পাঁচখণ্ডে প্রকাশিত রচনা এখনও 
আদ্‌ত। তৎকালীন বিজ্ঞানী সমাজে 
তিনি সতাই একজন মহৎ ব্যান্ত 
ছিলেন। 
হায়েনা 17$978 (প্রা্ণীবদ্যা ) 

নেকড়ে বাঘের ন্যায় *বাপদের 
গোত্র বিশেষ । ইহাদের সামনের 
পা দুটি পিছনের পা দুটির অপেক্ষা 
বড়। চোয়াল ও সামনের দাঁত এত 
মজবুত যে স্বচ্ছন্দে হাড় গণু'ড়াইয়া 
ফোলতে পারে! ইহাদের এক ডোরা 
কাটা আর এক চিট ছিট দাগযুক্ত 
চ্মের প্রজাতি আফ্রিকায় পাওয়া যায়। 
ডোরাকাটা শ্রেণী আমোরকায়ও পাওয়া 
যায়। ইহাদের ডাক দুর হইতে 
শুনিলে মনে হয় কেহ উচ্চৈঃস্বরে 
অদ্রহাস্য কারতেছে । 
হার্ট heart হখাপণ্ড লস 
(শারীরবৃত্ত) 

দেহাভান্তরের একটি পেশায় ফাঁপা 
ইন্দ্রিয় । পর্যায়ক্রমে সত্কোচন ও 
প্রসারণ দ্বারা ইহা পাম্পের মত কাজ 
চালাইয়া র্তপ্রোতকে দেহের প্রত্যন্ততম 
অংশ পর্যন্ত পাঠাইতে সক্ষম হয় । ইহা 
চারিটি প্রকোষ্ঠে বিভন্ত, উপরের দুটিকে 
অলিন্দ (Auricle) আর নীচের 
দুটিকে নিলয় ( Ventricle ) বলে | 
হৃৎপিণ্ডের নীচের দিকটা উপরের 
দিকের অপেক্ষা অপ্রশন্ত। ইহা 
বক্ষদেশের সামান্য বাঁদিকে থাকে, 


বৈজ্ঞানিক অভিধান 66৫ 


ভূমির কাছে প্রায় সাড়ে তিন ইণ্চি 
প্রশস্ত ও আড়াই ইণ্ডি পুরু, দৈর্ঘ্য 
প্রায় পাঁচ ইচি। ইহা একটি থলির 
মধ্যে অবস্থিত, এ থালিকে হ্ৃদ্ধরা কলা 
(90102101010 ) বলে। প্রকোম্ঠ- 
গুলির প্রত্যেকটিতে একটি করিয়া 
ভাল্‌ভ আছে যাহা মাত্র এক দিকে 
খোলে, সেই জন্য নিলয়ের রন্ত অলিন্দে 
যাইতে পারে না। মহাশিরা দিয়া 
রন্তু বাহিত হইয়া ডান দিককার 
অলিন্দে জমা হয়, পরে উহা সঙ্কোচনের 
সময় ডান দিককার নিলয়ে যায়। 
পরে প্রমারণের সময় উহা আর 
ফিরতে পারে না । পরবর্তী সঙ্কোচনের 
সময় উহা চাপে বাধ্য হইয়া ফুসফুসের 
ধমনণ দিয়া ফুসফুসে চলিয়া যায়। 
ফুসফুস হইতে শোধিত রন্তু আবার 
বাঁ দিকের অলিন্দে আসিয়া জমিতে 
থাকে ৷ উহা সঙ্কোচনের সময় ভাল্‌ভ 
ঠোঁলয়া বাঁ দিককার নিলয়ে চলিয়া 
যায়, সেখান হইতে পরবর্তী সঙ্কোচনের 
সময় জোরে মহা ধমনীতে সণ্টারিত 
হইয়া সারা দেহে শোধিত রক্তের 
স্রোত প্রবাহিত করে। এই সমস্ত 
চক্রটি শেষ হইতে মানুষের ক্ষেত্রে 
এক সেকেণ্ডের পাঁচ ভাগের চার ভাগ 
সময় লাগে৷ প্রাণীদের হৃদ্‌ঘাতের 
( Heart beat ) সময় ভিন্ন ভিন্ন। 
হাতীদের মিনিটে ২৫ বার, ঘোড়াদের 
৫০ বার, মানুষের ৭০ হইতে নব্বই 
বার, কুকুরদের ১০০ বার, খরগোস- 
দের ১৫০ বার ও ই'দ:রদের আড়াই- 
শো তিনশো বার ৷ পাখাদের হৃদ্‌ঘাত 
শমানটে ১৩৫ হইতে ৬১৫ পর্যন্ত। 


আকার যত ছোট, ঘাতের সংখ্যাও তত 
বেশী । মানুষের ক্ষেত্রেও দেখা যায় 
আকার বাড়ার সঙ্গে সঙ্গে হৃদঘাতের 
সংখ্যা কমিয়া যায়। জন্মের সময় 
শিশুদে মিনিটের ১৪০ বার স্পন্দন 
হয়, ৩ হইতে ৪ বছরে ১২০ বার, & 
হইতে ১২ বংসরে ১০০ বার, ১৩ হইতে 
২১ বৎসরে ৯০ বার, ২১ হইতে ৫০ 
বৎসরে ৭৫ বার। ইহার পর স্পন্দনের 
সংখ্যা কখনও বাড়ে বখনও কমে ৷ 
হার্ট লাইন, Hartline, Haldane 
Keffer (১৯০৩-) 

আমেরিকান চাকংসক। পাসা- 
ডেনায় জন্ম। লাফায়েট কলেজের 
স্নাতক । ১৯২৭ সালে জন্‌স হপাঁকন্স 
বিশ্ববিদ্যালয় হইতে ডক্টর অফ: 
মোঁডাঁসন। ১৯২৬ সাল হইতে ১৯৪২ 
সাল পর্যন্ত পাসাডেনা বিশ্ববিদ্যালয়ে 
শারীর-বৃত্তের সহকারী অধ্যাপক। 
ইতিমধ্যে তিনি চিকিৎসা সংক্রান্ত 
পদার্থাবদ্যার শাখায় লাইপ্‌ংসিক্‌ ও 
ম্যানিখ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ 
করেন। ১৯৪৮ সাল হইতে পাসাডেনা , 
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, পরে ১৯৪৯-৫৩ 
সাল পর্যন্ত জন্‌স হপ্‌কন্‌স বিশব- 
বিদ্যালয়ে ভৌত জীববিদ্যার অধ্যাপক । 
১৯৫৩ সাল হইতে নিউইয়কের 
রকফেলার ইন্‌সিটিটিউটে এ বিষয়ের 
অধ্যাপক । তাঁহার প্রিশ বৎসর 
গবেষণার ফলে চোখে ক করিয়া স্ক্ষা 
তুলনামূলক বৈসাদশ্য ধরা পড়ে এবং 
সেইজন্য দৃশ্য বস্তুর সঠিক ধারণা জন্মে 
তাহা অনেকাংশে পাঁরভ্কার হইয়াছে । 


 আক্ষির নার্ভ একক গুলিতে আলোক- 


৬৫৬ 
সম্পাতে যে বৈদিক স্পন্দন সৃষ্ট হয়, 
তাহার পরিমাপ কারবার এক পদ্ধতি 
তাঁন উদ্ভাবন করেন ও তাহার সঙ্গত 
ব্যাখ্যা দেন। ১৯৬৭ সালে তিনি 
যৃন্তভাবে নোবেল পুরস্কার লাভ 
করেন । 
হার্ড ওয়াটার hard ছ8/০: খর জল 
নূতীং অন্ত (রসায়ন-ীবদ্যা ) 

যে জলে সাবান গুলিলে সহজে 
ফেনা উঠে না। ইহা কতকগুলি ধাতব 
লবণ দ্রবীভূত থাকে বলিয়া হয়, বিশেষ 
কারয়া ক্যালাঁসয়াম ও ম্যাগনেসিয়াম 
লবণ! কোন জল ফুটাইলেই এই 
দোষ নণ্ট হয়, এ জলের অস্থায়ী খরতা 
( Temporary Hardness) আছে 
বলা হয়। ইহা বাইকাবনেট লবণ 
থাকার জন্য হয় ৷ ফুটাইলেও যে জলের 
খরতা যায় না তাহার খরতাকে স্থায়ী 
( Permanent ) বলা হয়। উহাদের 
খরতা প্রশমনের জন্য সোডা বা চুন 
মগানো ও অন্যান্য রাসায়ানক ব্যবস্থা 
'কারতে হয়। ইহা. সালফেট বা 


ক্লোরাইড লবণ সঞ্জাত। খর জলকে 


₹ প্রশমিত না করিয়া বয়লারে ব্যবহার 
কাঁরলে বয়লারের ভিতরে মোটা কঠিন 
সর জামিয়া যায় ও বয়লার ফাটার 
কারণ হয়। 
(পদার্থ-বিদ্যা_) 

কোন বস্তুর উপর আর এক বদ্তুর 
ধারালো প্রান্ত যদি দাগ কাটিতে না 
পারে তাহা হইলে প্রথম বস্তুঁটিকে 
দ্বিতীয় বস্তুর অপেক্ষা কঠিন বলা হয়। 


বৈজ্ঞানিক আভধান 


আপেক্ষিক । মো (1০) নামক 
একজন বিজ্ঞানী কতকগুলি সুপরিচিত 
বস্তুকে কাঠিন্য অনুযায়ী সাজাইয়া 
ছিলেন। উহাকে মো ক্রম বলে। 
হীরক কঠিনতম . পদার্থ বালিয়া 
এই পর্যায়ে তাহার মান ১০ 
ধাঁরয়া কুরুবিন্দের (corundum ) 
৯, পোখরাজ ৮, কোয়ার্জ ৭ সংখ্যা 
দেওয়া হইয়াছে । সংখ্যাগলি শুধু ক্রম 
নিণয়িক অর্থাৎ কোয়ার্জের সংখ্যা 
৭ মানে এ নয় যে উহার কাঠিন্য 
হাঁরকের কাঠিন্যের ১০ ভাগের সাত 
ভাগ । 
হার্নিয়া hernia (চাকৎসা-বিদ্যা ) 

উদর গহররের প্রাচীরের আবরণী 
কলার কোন দুর্বলতা বা ছিদ্রের মধ্যে 
দিয়া অন্তের কোন অংশ যাঁদ বাহির 
হইয়া আসে তাহাকে হার্নিয়া বা 
রাপচার ( Hernia or rupture ) 
বলে৷ ইহা সাধারণতঃ কু'চাকর কাছে 
হয়। কখনও কখনও নাভির কাছেও 
হয়। অস্যোপচার দ্বারা ইহার স্থায়ী 
প্রতিকার সম্ভব । কোন সময়ে যাঁদ 
অন্বের যে অংশ বাঁহর হইয়া আসিয়াছে 
তাহাতে পচন ধরে তাহা হইলে তাহা 
অতি বিপজ্জনক (strangulated 
hernia) সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার 
না কাঁরলে ইহা মারাত্মক হয় । 
হা্বভোরা herbivora হাক্কমঞ্জীনযা 
(প্রাণ-বিদ্যা ) 

যে সকল প্রাণী ঘাস ও গাছের 
লতাপাতা খাইয়া জীবনধারণ করে। 
হরিণ, শূকর ও গবাদি রোমন্থনকারী 
পশু এই শ্রেণীতে পড়ে । 


বৈজ্ঞানিক অভিধান ৫৫৫. 


হার্বোরয়াম herbarium (উদ্ভিদ- 
বিদ্যা) 

যে সংগ্রহশালায় . উদ্ভদকে 
শুকাইয়া রক্ষা করা হয় যাহাতে 
অপাঁরচিত উদ্ভিদের তুলনা করিয়া 
সনান্ত করা সহজ হয়। সংরক্ষিত উদ্ভিদ- 
গুলিকে এই গ্থানে শ্রেণীবদ্ধভাবে 
সাজাইয়া লওয়া হয় এবং উদ্ভিদ 
সম্বন্ধে ইহারা পাঠাগারের কাজ করে । 
হাভে Harvey, William (১৫৭৮- 
৯৬৫৭) 

ইংরাজ  চাঁকৎসক।  সঙ্গতিপন্ন 
পরিবারের সন্তান। তিনি স্কুল ও 
কেম্ব্ৰিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপ- 
নান্তে চার বংসর পাডুয়া বিশ্ববিদ্যা- 
লয়ের চাকংসকের শিক্ষা গ্রহণ করেন । 
পাডুয়াতে সে. সময় ভিসোলিয়াসের 
যুগ । তাঁহার দ্বারা অনুপ্রাণিত হইয়া 
তিনি গবেষণা করিয়া প্রচুর প্রমাণ 
সংগ্রহ করিয়া দেহে রন্তু সঞ্চালনের 
অস্তিত্ব বিজ্ঞানসম্মত ভাবে স্থাপিত 
করেন। এই আবিৎ্কার সে সময় 
যুগান্তকারী । পরে তান ভুণ 
বিজ্ঞানেরও ভিত্তি স্থাপন করেন । প্রথম 
বিষয়ে তাঁহার প্রণীত পদ্তক ১৬২৮ 
সালে প্রকাশিত হয় । ২৬৫১ সালে 
৭৩ বৎস্র বয়সে ভ্রুণবিজ্ঞান সম্বন্ধে 
তাঁহার পঢুন্তক প্রকাশিত হয়*। 
হার্মীনক মোশন (সরল), har- 
monic motion ( simple ) (সরল ) 


দোলগাত ( অব্ত) জানব হানি 


(পদার্থ-বিদ্যা ) 


কোন বস্তুর গত যাঁদ এমন হয় যে, 


কোন বিশেষ মন্হূর্তে উহার ত্বরণ 


( acceleration ) উহা স্থির থাকিলে 
যে বিন্দুতে থাকত ( Position of 
7980) সেখান হইতে উহার দূরত্বের 
সাহত সমান:পাতিক, তাহা হইলে 
উহার গতিকে সরল দোল গাঁত বলে। 
একাট সরল দোলকের ( simple pen- 
017) ) দোলন এই পর্যায়ে পড়ে । 
হার্মেযাফ্রাডাইট hermaphrodite 
উভয় লিঙ্গ [ বাঃ ও হিঃ] 
যে জাবের দেহে প.ং ও স্ত্রী উভয় 
প্রকারের জননোন্দ্য় একই সঙ্গে বিরাজ 
করে। অনেক প্রকারের কে'চো ও 
হাইড্রা নামক প্রাণী ইহার উদাহরণ । 
উদ্ভিদ জগতেও ইহার বহ; উদাহারণ 
আছে। 
হারিকেন hurricane ঝঞ্জা সমসল 


( আবহ-বিদ্যা ) 
গ্রীজ্মমণ্ডলে উদ্ভূত ঘূর্ণিবাত্যা । 
পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ও 


ক্যারাবিয়ান সাগরে ইহাদের ঘন ঘন 
প্রাদুভবি ৷ ঘঢ়ুর্ণ'র কেন্দ্রের চতুর্দকে 
বায়ুর বেগ ঘণ্টায় ৭৫ হইতে ১৫০ 
মাইল পর্যন্ত হয়। উহা ঘণ্টায় প্রায় 
১০ হইতে ৩০ মাইল বেগে সরিয়া যায় । 
গ্রীন্মের শেষে ও হেমন্তের গোড়ায় ইহা 
ঘটার সম্ভাবনা বেশী । বোফোর ক্রম 
অনুযায়ী ( Beaufort Scale ) ৯২ 
অঙ্কের বেশী গতিশীল বয়ন মাত্রকেই 
আবহবিদরা হারিকেন আখ্যা দেন। 
{হিউমাস humus (কৃষ-বিদ্যা ) 
জাব-দেহাবাশিষ্ট পচনজাত বস্তু । 
সমস্ত উর্বর জামতে ইহার স্থিতি লক্ষ্য 
করা যায় এবং কোলয়েড ধর্মে'র জন্য 
মাটিতে পর্যাপ্ত পরিমাণে থাকলে ইহা 


:৫&৮ 


জমির জলধারণ ক্ষমতা বাড়ায়। গাছ- 
পালার পুষ্টির জন্য মাটিতে যে সকল 
জীবাণুর অবাস্থাতি একান্ত আবশ্যক, 
তাহাদের খাদ্য ইহা হইতেই সংগৃহীত 
হয়। বালি ও এখটেল মাটিতে এই 
বঙ্তুটির অভাব ৷ 
হারোফাঁস্ক, Jaroslave Harrow- 
Ski ( S৮৯০- ) 

অধুনা চেকোস্লোভাকিয়ার 
রাজধানী প্রাহা ( Prague ) শহরে 
জন্ম। ১৯২২ সালে এ শহরের 
বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে গবেষণারত 
. অবস্থায় রাসায়নিক পদার্থে সক্ষম 
বিশ্লেষণের ( micro-analysis ) 
জন্য পোলারোগ্রাফ পদ্ধতি উদ্ভাবন 
করেন এবং পরে ইহাকে স্বয়ংক্রিয় 
করিতে সক্ষ্মম হন। ক্রমশঃ ইহা 
রাসায়নিক বিশ্লেষণে আত গুরুত্বপূর্ণ 
স্থান অধিকার করে। ইহার জন্য 
১৯৪৯ সালে রসায়নে নোবেল 
গদরদকার পান । 
হিউাঁমাডাট humidity আদ্রতা 
[ বাংলা ও হিন্দ ] (আবহ-বিদ্যা) 
. বায়দূতে জলীয় বাণ্পের পরিমাণ । 
বায়ুতে শতকরা যতখানি ওজনের 
জলাঁয় বাষ্প থাকে তাহাকে চরম 
আদ্রতা (Absolute humidity ) 
বলে। কোন বিশেষ উষ্ণতায় যতখানি 
জলীয় বাষ্প থাকিলে বায়ু জলীয় বাষ্প 
দ্বারা সংপৃন্ত (Saturated ) হয় 


আর্দ্রতা ( Relative humidity ) 
বলে। মানুষের স্বাস্থ্য, স্বাচ্ছন্দ্য ও 


বৈজ্ঞানিক অভিধান 


ক্রিয়াদক্ষতা ইহার উপর অনেকখানি 
নির্ভর করে। আপেক্ষিক আর্দ্রতা 
একাঁট সীমা আতিক্রম করিলে উহারা 
বাত হয় । 
হিকাপ ॥i০০৷০ হক্কা (বাঃ ও হিঃ) 
( চাকৎসা-বিদ্যা ) 

বাগধন্ত্ ও মধ্যচ্ছদার ( Diaphr- 
৪ ) যুগপৎ আক্ষেপে (30880 ) 
শ্বাসরণ্প্র বন্ধ হইয়া গেলে নিঃ*বাসের 
বায়ু সেখানে প্রতিহত হইয়া একটা 
{বিশিষ্ট শব্দের সৃষ্টি করে, উহাকেই 
হিক্কা বা হে‘চাক বলে। মধ্যচ্ছদার 
নাভগিদীলির উত্তেজনা হইতেই ইহার 
উৎপত্তি । ইহার উপশমের জন্য জানা 
জনাপ্রয় টোটকার ব্যবহার আছে, যেমন 
শীতল জলপান, সাময়িকভাবে নিঃ*বাস 
বন্ধ করা ইত্যাদি । তবে উহা অনেকক্ষণ 
স্থায়ী হইলে চিকংসকগণ দ্বাস 
বায়নতে কার্বন ডাই অক্সাইডের ভাগ 
বাড়াইয়া দেন। 
[হিনশেলউড মinshelwood, 
Cyril Norman (১৮৯৭-১৯৬৭) 

ইংরাজ রসায়নাবদ ৷ লণ্ডনে জন্ম, 
ওয়েস্ট মিনিস্টার স্কুলে ও অক্সফোর্ড 
বিশ্ববিদ্যালয়ে শিক্ষা । ১৯৩৭ সালে 
অক্সফোর্ডে রসায়নের অধ্যাপক হন । 
রাসায়নিক ও ব্যাকৃটিরিয়া ঘটিত 
বিক্রিয়ার গতি সম্বন্ধে গবেষণার জন্য 
বিখ্যাত। প্রতিবেশের রাসায়নিক ও 
ভৌত পরিবর্তনের সাহত ব্যাকৃটিরিয়ার 
ক্রিয়া কি ভাবে প্রভাবিত হয় তাহা 
শ্রমসাধ্য পরীক্ষা দ্বারা তিনি নির্ধারণ 
করেন৷ ১৯৫৬ সালে রূশীয় বিজ্ঞানী 
সেমেনেফের সহিত যুণ্মভাবে তিনি 
নোবেল প7্রস্কার পান। 


Sir 


বৈজ্ঞানিক অভিধান 6৫৯ 


{হপনটিক্‌স hypnotics {নদাকারক 
লিল্রাঘন্ (চাকৎসা-বিদ্যা) 
ঘুমের ওষধ । মন্ভিন্কের উত্তেজনা 
প্রশীমত করিয়া ইহারা নিদ্রার 
আবেশকে সহজ করে। ব্রোমাইড, 
ক্লোরাল  হাইড্রেট।  বারাবাটউরেট 
ইত্যাদ এই শ্রেণীর ওষধের উদাহরণ । 
{হিপনাসস hypnosis  সংবেশন 
ভজ্দীৰল (মনো-বিদ্যা ) 
অনোর মানসক প্রভাবে কৃত্রিম 
নিদ্রার আবেশ ৷ নদ্রাবেশে বাহ্যোন্িয় 
পূর্ণমানায়_ স্থির থাকলেও নাদ্রুত 
ব্যান্তর মন সম্পূর্ণ সংবেশকের প্রভাবে 
থাকে এবং তাঁহার প্ররোচনা মত কাজ 
কারতে সক্ষম ও বাধ্য হয়। এই 
অবস্থায় মনঃসমীক্ষা করিয়া চিকিংসক- 
গণ অনেক প্রকার মানসিক ব্যাধির 
উপশমে সক্ষম হ'ন। -অনিদ্রা, তোত- 
লামি, বদ্ধ স্থানাতঙক ( claustro- 
Phobia ) ইত্যাদ রোগে ইহা বিশেষ 
ফলপ্রদ হইলেও বার বার এইরূপ 
সম্মোহনে মানসিক কাতর সম্ভাবনা 
থাকে । প্রায় প্রত্যেক স্বাভাবিক 
লোককেই এইভাবে কৃত্রিম নিদ্রাবিষ্ট 
করা যায়। এই নিদ্রাবেশ মানসিক 
দুর্বলতার লক্ষণ নয়। 
1হাঁপউারক আ্যাঁসিভ hippuric acid 
(রসায়ন-বদ্যা) 
নিরামষাশী পশুদের ম্‌ত্রে প্রাপ্ত 
জৈব রাসায়নিক আযাসিড। সংকেত 
0 H9 03 N, প্রিজম: আকারে 
কেলাসিত, গলনাঙ্ক ১৮৭” সে, জলে 
দ্রাব্য। মধুমেহ রোগগ্রন্ত মানুষের 
মূৰৰেও ইহা অল্পমাৱায় পাওয়া যায়। 
হিপোক্ধাটিস Hippocrates 


(আনুমানিক খীঃ প্‌ ৪৬০-৩৭৭ ) 

গ্রীক চিকিৎসক, পাশ্চাত্য চিকিৎসা- 
শাস্তের জনক বলিয়া খ্যাত। তিনিই 
প্রথম রোগকে যাদ;বিদ্যার প্রভাব হইতে 
মুক্ত করেন৷ শারীরসংস্ছান ও শারীর- 
বৃত্ত সম্বন্ধে কিছ: না জানিলেও তিনি 
চিকিংসকগণের রোগীকে পরীক্ষার যে 
পদ্ধাত নির্ধারণ করেন, তাহা আজও 
কমবেশী প্রচলিত আছে । তিনি চিকিৎ- 
সকদের হাত ও নখ পারিচ্কার রাখিতে 
ও অস্ব্রোপচারের সময় ফুটন্ত জল 
ব্যবহারের পরামর্শ দেন। এখনও 
পাশ্চাত্য  চাকৎসাশাস্ত্ে শিক্ষিত 
ব্যান্তরা চিকিৎসা পেশা গ্রহণ কারবার 
পূর্বে যে শপথ গ্রহণ করেন, তাহা 
তাঁহার নামে খ্যাত ও তাঁহারই দ্বারা 
প্রণীত বলিয়া প্রচালত ৷ 
{হি পো পো টে মাস hippopotamus 
(প্রাণিবিদ্যা ) 

অতিকায় উভচর প্রাণী বিশেষ । 
সাধারণ বাসস্থান আফ্রিকায় । পরিণত 
বয়সে ইহারা প্রায় ১২ ফুট লদ্বা, চার 
ফুট উচু ও ওজনে চার টনেরও বেশী । 
ইহারা বেশীর ভাগ সময় জলে থাকে 
এবং চার-পাঁচ মিনিট পর্যন্ত জলে 
সম্পূর্ণ ডুবিয়া থাকিতে পারে । পুর্ণ 
ভাবে মুখব্যাদান কারলে মুখের বিষ্তার 
প্রায় তিন-চার ফুট হয় কিন্তু ইহারা 
নিরামিশাষী ও রোমন্থক ৷ 
িবানেশান hibernation শাতস্তম্ভ 
হাীললিল্া (প্রাণি-বিদ্যা ) 

কোন কোন শ্রেণীর প্রাণীর শীত- 
কালে নিশ্চেষ্ট বিশ্রাম গ্রহণের অভ্যাস । 
শীতকালে খাদ্য সংগ্রহ করার অসুবিধা 
ইহারা এইভাবে অতিক্রম করে। 


6৬০ 
টিকটিকি ও ব্যাঙের মত শীতল রন্তযুক্ত 
প্রাণীরা শীতকালে আচ্ছন্ন হইয়া পড়িয়া 
থাকে । . কতকগনীল উষ্ণ রক্তযুত্ত 
স্তন্যপায়ী জীবেরাও এইরূপ করে। 
শরজার;, কয়েক শ্রেণীর কাঠাবড়ালী, 
কয়েক শ্রেণীর বাদ:ড় ইহার মধ্যে পড়ে । 
সম্পূর্ণ‘ নাক্রয় ভাবে থাকাতে ইহাদের 
খাদ্যের প্রয়োজন কমিয়া যায় এবং 
ইহাদের দেহের বৃদ্ধিও স্তাম্ভত হইয়া 


যায়। 
 হিমপরটাসস hemoptysis 
॥ (চিকিৎসাশীবদ্যা ) 
রন্তবাহ সমূহের ক্ষয়জনিত রন্ত 
বমন ৷ সাধারণতঃ ষক্ষয্ারোগের অবস্থা 
বিশেষের দ্যোতক । 
{হিমরয়েড্‌্স haemorrhoids অর্শ 
[ বাংলা ও হিন্দী ] (চিকৎসা-বিদ্যা ) 
মলদ্বারের শিরার স্ফীতি ও সময়ে 
সময়ে তঙ্জনিত প্রদাহ । বৃক বা যকৃতের 
বিকৃতির জন্য সাধারণতঃ এই অবস্থা 
ঘটে। সময়ে সময়ে প্রদাহ এত বাড়ে 
যেরন্তক্ষরণ হয় । ইহার অপর নাম 
পাইলস (piles )। 


হিমরেজ haemorr৮age রক্তস্রাব 


[ বাংলা ও হিন্দী ] ( চিকিংসা-বিদ্যা ) 
দেহের বাহিরে বা ভিতরে কোন 
কারণে _রন্তক্ষরণ হইতে থাকা৷ 
সাধারণতঃ মান্রার্তারন্ত রন্তক্ষরণকেই 
এই নামে আঁভাহিত করা হয়। এই 
অবস্থায় সাধারণতঃ রোগীর শক 
(shock ) হয় সন্তান প্রসবের 
সময় অনেক সময় প্রসীতদের এইরূপ 
ঘটে। আঘাত লাগিয়াও এইরূপ 
হয়। ১ 


বৈজ্ঞানিক অভিধান 


হমোপ্লোবন haemoglobin 


( শারীর-বৃত্ত ) 
রন্তের লোহিত কণিকাগুলির 
সর্বাপেক্ষা সক্রিয় অংশ । ইহাদের 
মধ্যে লৌহঘাঁটত হিমাটিন 
( Haematin ) নামক রঙীন বস্তু 
থাকে, উহাই রন্তকে লালরঙে পাঁরণত 
করে। ইহা অকৃঁসজেনের সহিত এক 
প্রকার যৌগ গঠন করিতে পারে 
এবং এ যৌগ রন্তস্রোতে বাহিত হইয়া 
দেহের সর্বত্র অকৃসিজেন পাঁরবহন 
করিয়া দেহে শন্তি যোগায় ও বর্জ্য 
বস্তুকে দগ্ধ করে। 
{হমোঁফালয়া Haemophilia 
(চাকৎসাবীবদ্যা ) 
কোন কোন ব্যন্তির রক্তে জমাট 
বাঁধার উপকরণের অভাব। কোথাও 
কোন ক্ষতদ্থান হইতে রন্তক্ষরণ 
হইতে থাকলেই উহার মধ্যে এমন 
উপাদান থাকে যাহা দানা বাঁধিয়া রন্ত 
নিগমনের পথ বন্ধ করিয়া দেয় । তাহা 
না থাকিলে সামান্য ক্ষত হইতেও রন্ত- 
স্রাব হইয়া লোকে মারা যাইতে 
পারিত। কোন কোন ব্যন্তির 
বংশগত কারণে রক্তে এই বস্তুগণলের 
অভাব দেখা যায়। এই রোগ সর্বদা 
পুরুষদের মধ্যেই দেখা যায় কিন্তু ইহা 
বংশগাতিতে মেয়েদের মধ্য দিয়া 
সগ্জারত হয়। 
িমোস্ট্যাটিকৃস্‌ ( Haemostatics ) 
( চাঁকৎসা-বিদ্যা ) 
যে সমস্ত ওষধ প্রয়োগে রক্তে 
দানা বাঁধা (০109:008) সহজ হয়৷ 
ইহাদের পাঁচ শ্রেণীতে ভাগ করা হয় 


বৈজ্ঞানিক অভিধান্‌ 


(১) স্টিপৃটিক্স (5ypPtics ) ইহা 
বাহাপ্রয়োগ করা হয় এবং ইহারা 
প্রোটিনের অধরঃক্ষেপ দ্বারা রক্তে তন 
আনয়ন করে (২) থুম্বিন (thrombin) 
ইহা রক্তেরই উপাদান এবং প্রয়োজন 
মত রক্তে স্বাভাবিক ভাবেই সায় হয়, 
যে দেহে উহার কিছু অভাব থাকে 
সেখানে পশ:রন্ত হইতে সংগ্রহ করিয়া 
প্রয়োগ করা হয়। (৩) থুম্ব্লাসূটিক 
( thromboplastics) ইহারা রন্ত- 
কোষের ক্ষয়জনিত বস্তু৷ বাহ্যপ্রয়োগ 
করা হয়, শিরার অভ্যন্তরে কদাচ 
দেওয়া হয় না। (৪) বিধাস্ত পশু 
বিষ ( venoms ) (&) ভিটামিন K, 
ইহাও রক্তের নৈসার্গক উপাদান । 
অভাব বুঝিলে বাহির হইতে রক্তে 
মিশানো হয় । 
হিয়ারং এড Hearing 
স্নতা অহাম 
কানে যে শব্দতরঙ্গ পেশছায় তাহার 
শান্তবৃদ্ধির সহায়ক যন্্। ইহা হয় 
বায়বীয় নয় অপস্থিবাহী। ইহাদের 
প্রধান উপাদান একটি ছোট কৃষ্টাল 
মাইক্রোফোন, অআ্যাম্‌প্লিফায়ার আর 
একটি প্রাপক যন্ত্র, সমগ্র ভাবে ব্যাটারী 
চালিত। প্রথম শ্রেণীর যন্ত্র কানের 
মধ্যে ঢোকানো থাকে, দ্বিতীয় শ্রেণীর 
যন্ত্র কানের পিছনের হাড়ে লাগানো 
থাকে। বাহিরের কানে যেখানে 
সংবেদন (5en5ati0০n) পেশীছাইতে 
অক্ষম হয়, সেখানেই দ্বিতীয় শ্রেণীর 
যন্ত্র প্রয়োজন হয়। 
িলিয়াম Heli৷m ( রসায়ন-বিদ্যা ) 
বর্ণ হান, স্বাদহান, গন্ধহীন গ্যাসীয় 


৩৬ 


Aid 


(চিকিৎসা-বিদ্যা ). 


৫৬১ 


মৌল। চিহ্ন He, পরমাণ? অঙ্ক ২, 
পরমাণু ভার ৪'০০৩, ক্ফুটনাঙক ২৬৯" 
সে। পৃথিবীর বায়ুমণ্ডলে দুই লক্ষ 
ভাগের এক ভাগ হিলিয়াম, আছে। 
খনিজ নৈসাঁগক গ্যাসে প্রচুর পরিমাণে 
হিলিয়াম পাওয়া যায়, অন্য গ্যাস 
তরলীকৃত করিয়া ইহা সংগ্রহ করা হয়। 
হাইড্রোজেন ছাড়া ইহার অপেক্ষা আর 
কোন হালকা বস্তু পৃথিবীতে নাই। 
রাসায়নিক ভাবে সম্পূর্ণ নিক্কিয় বলিয়া 
ইহা বেলঃনে ও বায়ু অপেক্ষা হালকা 
বিমানে ব্যবহৃত হয় । ইহা পৃথবীতে 
আবিক্কারের পূর্বে সূ্য'রশ্মির বণ 
বিশ্লেষণে ইহার বর্ণাল ধরা পড়ে তাই 
ইহার নাম 'হিলিয়াম অর্থাৎ সর্ধ 
সম্ভব । হিলিয়াম রক্তে প্রায় আদ্রাব্য 
বলিয়া ডুবুরীদের *বাসপ্র“বাসের জন্য 
যে বায়; ব্যবহৃত হয় তাহাতে নাইট্রো- 
জেনের পরিবর্তে হিলিয়াম গ্যাস 
অক্‌সিজেনের সহিত মিশানো হয় । 
হসটলাঁজ 171560102/  কলাস্থান 
তলন্ধ নিল (জীব-বিদযা) 

অণ্ুবীক্ষণ সহযোগে জীবদের দেহ- 
কলা পর্যবেক্ষণ করা ও তৎসদ্বন্ধে চর্চা 
জীবাবদ্যর যে শাখার বিষয়। 
নৈসৰ্গিক ও রোগাক্কান্ত উভয় অবস্থারই 
চর্চা ইহাতে হয়। 
{হিস:টিঁরিয়া 15018 ( চাকৎসা- 
বিদ্যা ) 

বায় রোগ বিশেষ যাহাতে 
মানসক উত্তেজনার ফলে নানা প্রকার 
শারীরিক লক্ষণ প্রকাশ পায়, যেমন 
মুছ হাত পায়ের খেচুন, দাঁতে দাঁত 
লাগা, হাসি বা কান্না থামাইতে 


৪৬২ 

. . অক্ষমতা: ইত্যাদি । কখনও কখনও 
আবার এই অবস্থায় হাত পা বা অন্য 
কোন অঙ্গ অবশ হইয়া যায়। 


হিস্‌টোমন্‌ histamine 
বিদ্যা ) 


হিসাটাডন. নামক প্রোটিনের 
'ব্যাক্‌টিরিয়া ঘটিত [বয়োজনের ফলে 
, উদ্ভূত জৈব রাসায়নিক ক্ষার । সংকেত 
J“CIH,Ns ইহা অর্ট (Ergot) 
ও অনেক পশুদের দেহকলায় থাকে। 
আঘাত লাগলে ইহা নিঃসৃত হয়। 
সুচী বিদ্ধ করিয়া দেহে প্রবেশ করাইলে 
কৈশিক নালী (Capillaries )-গুল 
বিস্ফারিত হয় ও রক্তচাপ দ্রুত কমিয়া 
যায়, অর্থাৎ শকের অবস্থা কৃত্রিম ভাবে 
সম্টে হয়। এঁ সময় পাকস্থলীতে পাক 
রসও প্রচুর ক্ষারত হয় । 
হিসটেরোসিস. hysteresis 
্লন্ধীম মহন (পদার্থ-বিদ্যা ) 
কোন. ইস্পাত দণ্ডকে : চুম্বকে 
 গারণত করিয়া পরায় তাহা অপনয়ন 
কারবার চেষ্টা করিলে দেখা যায় যে 
৷ দণ্ডাটর চৌম্বক শত্তিগ্রাহিতা প্রযন্ত- 
শান্তর চেয়ে কম। খানিকটা 
শান্ত তাপের আকারে নষ্ট হয়। এই 
 ফিছযাতকে হিস্টেরৌসস বলে । 
হাট 8৪৪৮ তাপ তজ্লা (পদার্থবিদ্যা) 
শান্তর রূপ বিশেষ। থামমটার 
দ্বারা ইহার তীব্রতা (Intensity ) 
"মাগা হয়।  পদার্থাবদদের মতে জড়- 
. কন্তুর আণাবক গাঁত হইতেই ইহার 
 উৎপাত্ত। তাপ বাড়লে আণাঁবক 
. চগ্চলতা বাড়ে, শীতল হইলে কমে। 
তাপমাত্রার পরম শুন্যে ( Absolute 


( রসায়ন- 


বৈজ্ঞানিক অভিধান 


2.০) পৌশীছাইলে অণুদের এলো- 
মেলো সমন্ত গতি বন্ধ হইয়া যায় কিন্তু 
কিছ; শান্তি তখনও থাকিয়া যায় বলিয়া 
জানা গিয়াছে । ইহাকে কোন কোন 
পদার্থাবদ শুন্য শক্তি ( Zero point 
energy ) আখ্যা দিয়াছেন । 
হীরা Diamond ( খানজ-বিদ্যা ) 

সবপেক্ষা উজ্জবল ও মূল্যবান 
মণি। ইহা সম্পূর্ণ কার্বন মৌল 
দ্বারা গঠিত । আপেক্ষিক গর্ব 
3'52_ এবং আলোক প্রতিসরণ 
2'418। পৃথিবীতে সর্বাপেক্ষা কঠিন 
পদার্থ, কাঠিন্য ১০। 
হুইটস্টোন িজ Wheatstone 
bridge (পদার্থবিদ্যা ) 

রোধ বাক্স ( Resistance Box ), 
গ্যালভ্যানোমিটার ও বিদ্যুৎ ব্যাটারী 
দ্বারা গঠিত বিদদ্যৎ বর্তনী যাহার 
দ্বারা কোন অজ্ঞাত কুণ্ডলীর রোধ 
মাপা যায়। এই যন্তের তত্বীয় 
[ভীত এই যে একই বিদয্যৎ-বিভব 
( potential ) যুক্ত দুই বিন্দুর মধ্যে 
কোন  তীড়ৎপ্রবাহ চলতে পারে 
না৷ ব্যাটারীর এক দিকের তাঁড়দ্‌দ্বার 
দুইটি জ্ঞাত রোধের (resistance ) 
কুণ্ডলীর সহিত যুক্ত করিয়া রোধদ্বয়ের 
অপর দুইটি প্রান্ত একটি গ্যালভানো- 
মিটার প্রান্তদ্বয়ের সঙ্গে যোগ করা 
হয়। ব্যাটারীর অন্য তাঁড়দ্‌দ্বারে যে 
কুণ্ডলীর রোধ মাপা প্রয়োজন তাহার 
এক প্রান্ত ও একটি রোধবাক্সের এক 
প্রান্ত যোগ কাঁরয়া উহাদের অপর 
্রান্তদ্বয় গ্যালভানোমিটারের  সাঁহত 
যোগ করা হয়। ইহা একট সমান্তরাল 


বৈজ্ঞানিক অভিধান 6৬৩ 


বৰ্তনী ( parallel circuit) হয়। 
ইহার যথাস্থানে চাঁব দিয়া প্রবাহ 
চালাইবার ব্যবস্থা থাকে। রোধবাক্স 
উপযোজিত (4৫105) করিয়া মধ্যে 
মধ্যে দেখিতে হয় যে গ্যালভানো- 
মিটারের সূচী ঘ্যারতেছে কিনা । যখন 
দেখা যাইবে যে গ্যালভ্যানোমিটারের 
সমূচী চাব টিপিলেও অনড় তখন রোধ- 
বাক্সের মাধ্যমে কতখানি রোধ প্রয়োগ 
করা হইয়াছে তাহা লিপিবদ্ধ করিতে 
হয়। তত্বীয় ভিত্তিতে প্রথম দুইটি 
রোধের যে অনুপাত, রোধবাক্স দ্বারা 
প্রযুন্ত রোধ ও অজানা রোধের 
অন:পাতও তাহাই, অর্থাৎ উহাদের যাঁদ 
যথাক্রমে R:, Rএ, ও এবং % দ্বারা 
প্রকাশ করা হয় তাহা হইলে 


Ri _ Rs ৮ 
7 অতএব এর মান 
সহজেই পাওয়া যায় ৷ 


হুইল ও আযক্সূল Wheel and 
Axle তক্ষচক্ পুথী জীহ লিমা 
(পদার্থবিদ্যা ) 

যন্ত্রবিশেষ । মানুষ দ্বারা উদ্ভাবিত 
সরলতম যন্ত্র চাঁরাট (১) লিভার 
(lever) (২) কপি ( pulley ) (৩) 
নততল (Inclined plain) (8) চক্র । 
শুধ বলপ্ৰয়োগ কারয়া যে বস্তুকে 
অপসৃত করা যাইবে তাহার অপেক্ষা 
কম বলপ্রয়োগ করিয়া উহাকে অপসূত 
করাই যন্বের কার্য । অক্ষের সহিত 
চক্কাট জোড়া থাকাতে চক্র ব্যাস 
অক্ষের ব্যাসের অপেক্ষা বেশী হওয়াতে 
শুধ অক্ষকে ঠেলিয়া সরাইতে যে বল 
লাগিত চকু ঘুরাইয়া অক্ষটকে সরাইতে 


তাহার অপেক্ষা কম বল লাগিবে। 
কতটা কম লাগিবে তাহা চক্রের ব্যাসের 
সহিত অক্ষের ব্যাসের অনুপাত কাঁষলেই 
পাওয়া যাইবে । কপ হইতে ‘জল 
তুলিবার জন্য যে চরখা ব্যবহার হয় 


তাহা এই যন্ত্রের উদাহরণ 
হুক Hooke, Robert  (১৬৩৫- 
১৭০৩ ) 


হক ইংলন্ডের আইল অফ ওয়াইট 
নামক স্থানে জন্মগ্রহণ করেন । বাল্যে 
অসুস্থতার জন্য লেখাপড়া দেরিতে 
আরম্ভ. করেন। পরে ওয়েসট- 
মিনিস্টার স্কুল ও  অক্সফোর্ডে 
শিক্ষাগ্ৰহণ করেন। অক্‌সফোর্ডে 
স্নাতক হওয়ার পর বয়েল ( Boyle )- 
এর গবেষণায়" সহায়তা করেন, এবং 
গ্যাসের ধর্ম ও বায়বীয় পাম্প সম্বন্ধে 
গবেষণা করেন। তিনিই প্রথম ঘড়ির 
তুলনচক্র ( Balance wheel ) নির্মাণ 
করেন । তিনি উন্নত ধরনের দ:রবীন ও 
অণবাক্ষণপ্রস্তুত করেন এবং অণ/বাক্ষণ 
সাহায্যে ককের পৃষ্ঠ পরীক্ষা করিয়া 
জীবকোষের সন্ধান পান ও তিনিই 
উহাদের সেল (০611) নামকরণ করেন । 
জ্যোতিষেও অনেক ব্যাপার তিনি 
আবিচ্কার করেন। তিনিই প্রথম লক্ষ্য 
করেন যে ঝড়ের আগে ব্যারোমিটারের 
পারদ স্তম্ভের উচ্চতা কময়া যায়। 
১৬৭৭ সালে তিনি রয়েল সোসাইটির 
সম্পাদক নিযুক্ত হন এবংকঠিন পদার্থের 
স্থিতিস্থাপকতা সম্বন্ধে গবেষণা করিয়া 


* ১৬৭৮ সালে এ সম্বন্ধে তাঁহার নামে 


খ্যাত সুত্র ( Hooke’s law ) প্রণয়ন 
করেন। উহার মর্ম এই যে কোন 


৫৬৪ 


বস্তুকে বাহির হইতে শন্তিপ্রয়োগ করিয়া 
. মোচড়াইলে বা চাপিলে যে বিকৃতি দেখা 
যায়, তাহার সহিত বস্তুটি নিজের 
পুববিস্থা ফিরিয়া পাইতে স্বতঃ যে 
শান্তি ব্যবহার করে তাহারা  সমানু- 
পাঁতিক। বিকারক শান্তিতে পাঁড়ন 
(8085) ও তজ্জাঁনত বিকৃতিকে যাঁদ 
টান (5081) বলা হয় তাহা 


. গ্রাণাতক আকার । 
হুক্‌ ওয়ার্ম hook worm ঞ্ধুা ন্কুমি 
'({চাকৎসা-বিদ্যা ) 
.... প্রাণীদের অন্নে জাত একপ্রকার 
“গরজীব প্রাণী । দৈর্ঘে প্রায় আধ 
হা লদবা হয় ও ক্ষ্রান্তের মধ্যে বাস 
করে। ইহাদের নিষিক্ত ডিম মলের 
সহিত শরীরের বাহিরে গিয়া অন্যের 
৷ দেহে সংক্কামিত হয়। দুইটি কার্ধকা 
দ্বারা ইহারা নিজেকে অন্ট্রে গান্রে 
আঢট্‌কাইয়া রাখে বলিয়া ইহাদের এই 
নাম। ইহারা আশ্রয়দাতার রক্ত শোষণ 
করিয়া পুষ্টি সংগ্রহ করে বলিয়া 
উহার রন্তাল্পতা ও সাধারণ দৌব'ল্যের 
লক্ষণ দেখা দেয় । ভারতে ও মিশরে 
এই কাঁমদের উপদ্রব বেশ । 
হীপং কাফ Whooping . Cough 


নু 


বৈজ্ঞানিক অভিধান 


কাশ হয় না বা হইলেও তাহার তীব্রতা 
কম হয়। 
হেকেল Haeckel, Ernst Heinrich 
( ১৮৩৪-১৯১৯ ) 

জামনি জীবাবিজ্ঞানী ও দাৰ্শনিক ৷ 
ভ্রূণ অবস্থায় প্রত্যেক জীব নিজের 
প্রজাতির আভব্যন্তির ইতিহাস নিজের 
বিকাশে পুনরাবাৃত্ত করে ইহাই তাঁহার 
বিখ্যাত পুনরাবৃত্তি তত্ব (Theory of 
Recapitulation )| ডারউইনের 
অভিব্যন্তিবাদের . উৎসাহী সমর্থক 
ছিলেন ও উহার ইউরোপে. ব্যাপক 
প্রচারের কৃতিত্ব তাঁহার! জাবদের 
অঙ্গসংস্থান ( Morphol০৪y) সম্বন্ধে 
তাঁহার মৌলিক রচনা আজও আদৃত। 
হেটেরো জাইগস hetero zygous 
নিমম ঘ্ন্মস ( জাঁব-বিদ্যা ) 

জনক-জননীর নিকট হইতে [বিষম 
গুণের আঁধকারা সন্তান, যেমন ছাই- 
রঙের চক্ষুবিশিল্ট পিতা ও বাদামী 
রঙের চক্ষুবিশিষ্ট মাতার সন্তানে দুই, 
রঙ মিশাইয়া চক্ষটুর রঙ হওয়া । 
হেটেরোডাইন heterodyne অীঁহ্া 
(পদার্থবিদ্যা) 

দুইটি তরঙ্গের দৈর্ঘেয যদি স্বল্প 
ব্যবধান থাকে এবং উহারা যুগপৎ 
কোথাও আপাঁতত হয় তাহা হইলে 
উহাদের লব্ধ ( Resultant ) তরঙ্গের 
এক বিশেষ রুপ হয়, তাহার কম্পাঙ্ক 
প্রথম দুইটি তরঙ্গের কম্পাঙ্কের 
অন্তরের সমান। এইপ্রকার লক্খ 
তরঙ্গকে সঙ্গীতজ্ঞরা স্বরকম্প ( Beas ) 
বলেন। এই তত্বের ভিত্তিতে গাহস্থ্য 
রেডিওপ্রাপক যন্ত্রের উদ্ভাবনা - করা 


বৈজ্ঞানিক অভিধান 


হয়। খুব উচ্চ কম্পাঙকযা্ত ( High 
frequency ) তরঙ্গের সহিত মাঝারি 
কম্পাঙ্কের ( nter mediate 
frequency ) তরঙ্গ মিশাইয়া শ্রবণ- 
যোগ্য কম্পাঙ্কের তরঙ্গ সৃষ্টি করা হয়। 
হেড head মস্তক হাহ 
(প্রাণ-বিদ্যা ) 
মনুষ্যের উচ্চতম অঙ্গ ও অন্যান্য 
প্রাণীদের দেহের সম্মুখতম অংশ। 
এইখানেই মুখ, জ্ঞানেন্দ্রিয় ও মান্ভহ্কের 
অবস্থিতি। ইহার আস্মিগঠিত ফাঁপা 
কাঠামোটিকে করোটি (51911) বলা 
হয়। এই ফাঁপা অংশ জুড়িয়া মান্ভিৎক 
থাকে । করোটির পিছনের দিকে 
একটি ছিদ্র দিয়া মান্তজ্কের সাঁহত 
মেরুনালীর যোগাযোগ আছে । ইহাই 
সুষুদ্নাকাণ্ডের (spinal cord ) 
আধার । মহাধমনী (4078 ) হইতে 
একাট ধমনী সরাসাঁর মান্তণ্কে রন্তস্গ্ালন 
করে আর যে রা মান্ভিত্কের দুষিত রন্ত 
ফুসফুসে লইয়া যায় তাহাকে জংগহলার 
শিরা (jugular vein) বলে। 
মন;ষ্যেতর মেরুদণ্ড প্রাণীদের অনেকের 
মন্তক মানুষের ন্যায় গলার মধ্য দিয়া 
দেহের সাঁহত বাস্ত কিন্তু কতকগুলি 
সরলতর মেরুদণ্ড প্রাণীর গলা নাই, 
মন্তক সরাসাঁর দেহের সহিত যুন্ত ৷ 
হেন Hench, Phillip Showalter 
( ১৮৯৬-১৯৬৫ ) 
আমোঁরকান চিকিৎসক ।. ইনি 
কার্টসোনের ও এসি এইচ (4. C. 
T. 8) নামক হরমোনের দেহের উপর 
প্রভাব সম্বন্ধে গবেষণা কারয়া ১৯৫০ 
সালে ডাঃ কেণ্ডাল ও রাইকস্টাইনের 


৫৬৫ 


সাঁহত একত্রে নোবেল পুরস্কার পান! 
হেনার Henry, Joseph (১৭৯৭- 
১৮৭৮) 

আমোরকান  পদার্থ-বিজ্ঞানী ৷ 
তীঁড়চ্চৌদ্বক যন্বে দ্বতঃ আবেশ (5916 
induction ) আবিচ্কার করেন । এই 
জন্য ইহার পাঁরমাপক অঙ্কের একক 
তাঁহার নামানুসারে খ্যাত৷ এক 
কুণ্ডলীতে প্রতি সেকেন্ডে এক 
আ্যামৃপিয়ার প্রবাহের পারবর্তন হইলে 
ওঁ কুণ্ডলীতে বাঁদ বিরোধী শান্তি 
(Back E. M. চ). এক. ভোল্ট 
হয় তাহা হইলে উহার স্বতঃ-আবেশকে' 
এক হেনার ধরা হয়। ইহা ছাড়া 
বিদ্যুতের প্রয়োগে তাঁহার বহু ক্ষেত্র 
গবেষণা আছে। তিনি তাঁড়ন্চুদ্বক, 
টেলিগ্রাফ, বৈদযাতিক মোটর প্রভাত 
যন্ত্রের উদ্ভাবনা করিয়াছিলেন । 
হেপারন [30817 (রসায়ন-বিদ্যা ) 

যকৃতে প্রাপ্ত এক জৈব রাসায়নিক 
যৌগ ।॥ ইহা এক জাটল কার্বহাই- 
ড্রেটের সালাফউরিক এসটার | ইহার 
বিশিষ্ট ধর্ম এই যে, রক্তের তণ%নকে 
(clotting ) ঠেকাইয়া রাখিতে পারে । 
এক মিলিগ্রাম প্রয়োগে ৫০ ঘন 
সোণ্টমিটার রক্তের দানাবাঁধা ২৪ 
ঘণ্টার জন্য দ্থাগত থাকে । তন 
বিরোধীদের ( Anti-coagulant ) 
মধ্যে সর্বাপেক্ষা সব্রিয়। থচদ্বসিস 
(Thrombosis) এবং এক দেহ হইতে 
অন্য দেহে রন্তু সঞ্টালনে ( Blood 
Transfusion) ইহার প্রয়োগ 
গুরত্বপূর্ণ । যাহার নিকট হইতে রত 
লওয়া হইতেছে তাহার দেহে সুচী বিদ্ধ 


৫৬৬ 


করিয়া প্রয়োগ করিয়া তবে রন্ত 
লওয়া হয়। 
হে ফিভার Hay fever হাল অহ 
(চিকিৎসা-বিদ্যা ) 

চোখ, নাক ও শ্বাসনলার শ্লেম্স- 
বিল্লার প্রদাহ । ঘাস বা কোন কোন 
বৃক্ষের রেণু লাগিয়া এই রোগের 
উৎপত্তি হয়. রেণুগ্লি নিঃশ্বাসের 
সঙ্গে দেহাভ্যন্তরে গেলে দেহে কিছু 
পরিমাণ হিস্‌টেমিন জন্মায় । তাহা 
হইতেই এই রোগের লক্ষণগণীলর 
উৎপাত্ত। গ্রীক্মকালেই ইহার প্রাদুভবি 
বেশী, কখনও কখনও হাঁপানপর লক্ষণও 
প্রকাশ পায়। 
হোঁভ ওয়াটার Heavy 
মাহী নানী (রসায়ন-বিদ্যা) 

জল দুই পরমাণ; হাইড্রোজেন ও 
এক প্রমাণ অক্‌সিজেন যোগে গঠিত। 
হাইড্রোজেন পরমাণুগডলি যদি হাই- 
ড্রোজেনের আইসোটোপ ডয়টেরিয়াম 
দ্বারা গঠিত হয় তাহা হইলে সেই 
জলকে ভারী জল বলে।  আইসো- 
টোপের সংজ্ঞার্থ অনুসারে ভারী জল ও 
সাধারণ জল রাসায়নিক ধর্মে অভিন্ন ৷ 
তবে ভৌত ধর্মে“ পার্থক্য আছে, ইহার 
গলনাঙক ৩৮” সে, স্ফুটনাঙ্ক ১০১'৪২৭ 
সে, আপোক্ষিক গুরুত্ব ১১। সাধারণ 
জলে পাঁচ হাজার ভাগের এক ভাগ ভারী 
জল থাকে। প্রথম দিকের পারমাণবিক 


water 


বিক্রিয়াতে ইহাকে দুত নিউট্রনগণকে 


প্রশমনের কাজে লাগানো হইত ৷ 
হেভোঁস Hevesy, Georg Von 
(3৮৮৫-১৯৬৬ ) 

: হাঙ্গারীজাত বিজ্ঞানী । হাফ্‌সিয়াম 


বৈজ্ঞানিক অভিধান 


নামক মৌলটি তিনিই প্রথমে আবিত্কার 
করিয়া বিখ্যাত হন। পরে তিনি, 
তেজস্ক্রিয় বস্তুকে নিশানা ( Tracer ) 
স্বরূপ ব্যবহার করিয়া জীবদেহে 
রাসায়নিক বিক্রিয়ার সন্ধান করার 
প্রণালী উদ্ভাবন কারয়া জীব- 
বিজ্ঞানের এক নূতন শাখার পথিকৃৎ 
হন। ইনি ১৯৪৩ সালে নোবেল 
পুরস্কার পান। 
হেমপ 19671] শন জল (উদ্ভিদ- 
বিদ্যা ) 

উদ্ভিদ বিশেষ । কানাবিস সাঁটভা 
( Canabis Sativa ) বৈজ্ঞানিক নাম। 
ইহা ভারতে সর্বত্র জন্মায় । পাতাগঢুলি 
কাটা-কাটা হয়। ইহার কাণ্ডকে জলে 
পচাইয়া তাহা হইতে যে তন্তু বাহির 
করা হয় তাহা হইতে দাঁড়, ক্যানভাস 
ইত্যাদি প্রস্তুত হয়। ইহার ফুল হইতে 
গাঁজা ও ভাঙ নামক নেশার জিনিস 
প্রস্তুত হয়। ইহার বাঁজকে পেষণ 
করিয়া যে তৈল নিষ্কাশিত হয় তাহাও 
শিল্পে ব্যবহৃত হয়। 


হেমাটাইট Hematite ( ভূবিদ্যা ) 

লৌহের সর্বাপেক্ষা প্রয়োজনীয় 
আকরিক (০:০) |. ইহা হইতে শতকরা 
প্রায় ৭০. ভাগ লৌহ পাওয়া যায়। 
সংকেত £৪95.। ভারতবর্ষে বহ্যস্থানে। 
ইহার বিস্তৃত খনি আছে। 
হোঁমিগ্লোঁজয়া hemiplegia নহ্বাদান 
€ চিকিৎসা-বিদ্যা ) 

পক্ষাঘাত হইলে দেহের এক দিকের 
হাত, পা ও অন্যান্য অঙ্গ সণ্টালনে 
অক্ষমতা ৷ 


বৈজ্ঞানিক আভধান 


হেগ্লারংস: Hertz, Heinrich Rudolf 
(১৮৫৭-১৮৯৭ ) 

জার্মান পদার্থাবদ। হামবুর্গে 
জন্ম; স্কুলের শিক্ষা শেষ করিয়া 
মিউনিখ বিশ্ববিদ্যালয়ে ইঞ্জনীয়ারং 
পাঁড়তে যান। কিন্তু পদার্থাবদ্যার 
তত্বীয় দিকে আকৃষ্ট হন এবং ১৮৭৮ 
সালে বো্লনে গিয়া হেল্‌মহোলৎসের 
প্রিয় শিষ্য হন। তাঁহার ডক্টরেট 
উপাধির জন্য যে গবেষণা পত্র পেশ 
করেন, তাহাও একটি উল্লেখযোগ্য 
রচনা । ১৮৮০ সালে হেলমহোলৎসের 
সহকারা নিযুক্ত হন। ১৮৮৩ সালে 
ম্যাকসওয়েলের তাঁড়ংচোদ্বক তরঙ্গবাদ 
অধ্যয়ন করতে আরম্ভ করেন ৷ কাল্স- 
রুূহে পালটেকনিকে পদার্থীবদ্যার 
অধ্যাপনা করার সময় তান ১৮৮৫ 
হইতে ১৮৮৯ সালের মধ্যে বেতার তরঙ্গ 
সকলের ভৌতিক অস্তিত্ব বাঁক্ষণাগারে 
প্রত্যক্ষ করেন, তাহারা যে সাধারণ 
আলোকের প্রতিফলন ও প্রাতসরণ সূত্র 
মানা করে তাহার 'তিনি প্রমাণ পান। 
তিনি ইহাও প্রমাণ করেন যে এই তরঙ্গ- 
গলির বেগ আলোকের তরঙ্গের বেগের 
সমান । ১৮৮৯ সালে তিনি বন্‌ [ি*ব- 
বিদ্যালয়ের পদার্থাবদ্যার অধ্যাপক 
হন। সেখানে গ্যাসের মধ্য দিয়া 
বিদাৎক্ষরণ লইয়া গবেষণা করেন এবং 
নলের কাঁচগান্ত হইতে অদৃশ্য রশ্মি 
নির্গত হওয়ার ব্যাপার লক্ষ্য করেন । 
তবে উহারাই যে একস রশ্মি তাহা 
তিনি বুঝতে পারেন নাই । আতি 
অকালে তাঁহার মৃত্যুতে বিজ্ঞান 
জগতের অপুরণীয় ক্ষতি হয় । তান যে 


৫৬৭ 


তীঁড়িৎচোম্বক তরঙ্গকে বাঁক্ষণাগারে 
ধাঁরতে সমর্থ হন তাহার 'ভীত্ততেই 
আজ রেডিও, টোলাভশন, রেডার 
ইত্যাদি যন্তের  উদ্ভাবনা সম্ভব 
হইয়াছে । বেতারতরঙ্গগ্লিকে কেহ 
কেহ হেয়ার্থাস়ান তরঙ্গ (Hertzian) 
বলেন এবং এ তরঙ্গগযীলর কম্পাঙ্কের 


একককে তাঁহার সম্মানার্থে তাঁহার নামে 
চিহ্নত করা হয় । 

হেয়ারৎস, Hertz, Gustav 
(১৮৮৭- ) 


জামনি পদার্থবিজ্ঞানী ৷ উপরোক্ত 
বিজ্ঞানীর ভ্রাতুচ্পুত্র । পরমাণুর উপর 
ইলেকট্রন ঘাতের ফলাফল হইতে 
বোহ্‌রের_ পারমাণাঁবক সংগঠনের 
পরীক্ষামূলক প্রমাণ দেন ও ফ্লাতকের 
সাঁহত যুগ্মভাবে ১৯২৫ সালে নোবেল 
পুরস্কার পান । 
হেয়ারৎসবের্গ 
(১৯০৪-) 

জামানীর হামবু্গ“ শহরে জন্ম, 
ডার্মস্টাডট  গোয়োটংগেন ও ব্রিস্টল 
বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ৷ ১৯৪৯ সালে 
ক্যানাডায় যান সেখানকার জাতীয় 
গবেষণা কাউন্সিলের পদার্থ বিদ্যা 
বিভাগের পারচালকরূপে ৷  অণঢু- 
সমূহের অন্তর্গত ইলেক্‌টনগনলের 
বিন্যাস সম্বন্ধে, বিশেষভাবে হাইড্রো- 
জেন অণুর গঠন ব্যাখ্যা করার জন্য 
১৯৭১ সালে নোবেল প.রসকার পান । 
হোঁরং Her5n9 (প্রাণিবিদ্যা ) 

উত্তর আটলাণ্টিক মহাসাগরবাসী 
একশ্রেণীর মৎস্য । দৈর্ঘ্য সাধারণতঃ 
এক ফুট লম্বা । ইহারা সমদুদ্রেই ডিম 


Herzeberg, G 


৫৬৮ 


পাড়ে। ডম ফুটিলে ইহারা ঝাঁকে 
ঝাঁকে সাঁতার দিয়া বেড়ায় । ইহাদের 
জাল দিয়া ধরা ইউরোপের এক মূল্যবান 
শিল্প । ইহাদের ছোট এক শ্রেণীকে 
সারাদিন ( Sardine ) বলে । 
হোরাঁডাট heredity  বংশগাঁত 
অনূন হিন্সনা (জীবাবদ্যা ) 

জীবের কতকগীল গণ ও ক্রিয়া 
পুরুষানদক্রমে বতাঁনো ৷ এই সব গুণ 
ও ক্রিয়া জননকোষের অন্তর্গত কোমো- 
সোমের মাধ্যমে কিভাবে জনক'জননী 
হইতে সন্তানের মধ্যে সঞ্চারিত হয় 
তাহা আধুনিক জীবাবদণার এক মহান্‌ 
আবিকার। এই আবিধ্কারের পুর্বে 
বংখগাতি-সংক্রান্ত চর্চা কতকটা ভাবা- 
বেগ দ্বারা নিয়ামত হইত। কিন্তু 
মেন্ডেলের বংশগতি স.ত্র ( Mendel’s 
Law of heredity ) পরাক্ষাণ্লক 
ভাবে প্রমাণিত হওয়ার পর ইহার 
বিজ্ঞানসম্মত চর্চা সম্ভব হয়, এবং 
বর্তমানে ইহা এতদুর অগ্রসর হইয়াছে 
যে ক্র প্রাণীদের ক্ষেত্রে প্রজনাবদগণ 
ইচ্ছামত গণের প্রাণী সৃষ্টি করিতে 
সক্ষম । বংগগাঁত চা সমাজবিজ্ঞানেরও 
এক গুরত্বপূর্ণ শাখা । 
হেরোইন ₹70:011 ( চিকিৎসা বিদ্যা ) 
আফিম হইতে জাত ওবধ বিশেষ । 
ইহার রাসায়ানক নাম ডায়ামাঁফ'ন 
(Diamorphin)। সংকেত, 
16551795051 ইহা জলে প্রায় 
অদ্রাব্য, তবে ইহার হাইড্রোক্লোরিক 
আ্যাসিড দ্বারা গঠিত লবণ জলে দ্রাব্য 
এবং উহাই সেবন করানো হয়। উহার 
গলনাত্ক ২৩১" সে। শরীরের উপর 


বৈজ্ঞানিক অভিধান 


ইহার ক্রিয়া মার্ফনেরই মত কিন্তু আরও 
শান্তশালী । সেইজন্য ইহা সেবনের 
অভ্যাস করিলে নেশা যেমন জোর হয়, 
অভ্যাম-দোষও তেমনি প্রবল ও ক্ষতিকর 
হয়। 
হেয়ার 1891 কেশ ( বাঃ ও হিঃ ) 
(প্রাণাবদ্যা ) 

স্তন্যপায়ী  প্রাণীদেহের আবরক 
তন্তু । ইহা কুকুরদের মত সমস্ত দেহের 
ঘন সন্নিবিষ্ট আবরণও হইতে পারে, 
আবার তিমির দেহের মত কয়েক গাছা 
কঠিন কাঁটাতে পর্যবসাঁসত হইতে 
পারে। প্রত্যেক গাছি কেশ একটি 
কোষগঠিত যাম্ট, আসল চর্মে‘র অন্তর্গত 
ফলিক্ল (0111016) নামক এক 
নল হইতে উদ্গত। উহার গোড়ায় 
একটি সামানা ফাঁপা জায়গা আছে 
তাহাকে কেশের পড়কা ( papilla ) 
বলে। উহার মধ্যে কৈশিকা 
( capillaries ) থাকে, তাহা হইতে 
কেশগুলি প্দা্টর ও বৃদ্ধির বস্তু সংগ্রহ 
করে। িড়কার কাছে একটি ছোট 
গ্রন্থির ক্ষরণ দ্বারা কেগাঁটকে তৈলান্ত 
করিয়া রাখে । কেশ সাধারণতঃ দেহের 
উপর পাড়া থাকে, কিন্তু প্রাণী ভয় 
পাইলে উহা খাড়া হইয়া উঠে। এই 
গতি ফলিক্‌লের নীচে অবস্থিত এক 
ছোট পেশী দ্বারা নিয়ন্লিত হয়। প্রাণী- 
দেহের উষ্ণতা বজায় রাখাই ইহাদের 
প্রধান কাজ। কোন কোন ক্ষেত্রে 
প্রাণীর কেশের বর্ণ উহাকে শুর নজর 
এড়াইতে সহায়তা করে । প্রাণীদের 
কেশ খসিয়া গিয়া আবার নূতন কেশ 
গজায়। মানুষের কেশ প্রাত বৎসর ছয় 


বৈজ্ঞানিক আভধান 


ইণ্চি কাঁরয়া বাড়ে বালয়া কোন কোন 
শবিজ্ঞানগ হিসাব কাঁরয়াছেন। কেশের 
কোষে রঙ্গকের (7187)50) স্থলে 
বায়ুর বুদবনূদ ভাঁরলে উহাকে সাদা 
দেখায়, আমরা তাহাকেই পাকা চুল 
বাল। 
হে (ই) ল ৪5! করকা, হিমাশলা 
জীন্তা ন্কংন্ধা (আবহ-াবদ্যা ) 
আকাঁস্মক বড়বৃণ্টির সময় যে সকল 
বরফের কণা বৃষ্টির মত পড়ে। বৃষ্টি 
গাতের সময় পড়ন্ত জলকণাগুল উরর্ব 
গাম’ প্রবল বায়:ল্লোতে বাহিত হইয়া 
অনেক উ'‘চুতে উঠিলে সেখানকার 
শৈত্যে জাময়া বরফ হইয়া যায় এবং 
পাঁড়বার সময় আবার মেঘের মধো 
জলকণার সংস্পর্শে আঁসয়া তুষার 
আন্তরণে আবৃত হয়। কখনও কখনও 
আবার উধধ্থগামী বায়;স্লরোতে পাড়য়া 
পৃবেন্তি ঘটনার পুনরাবৃত্তি হয়। 
আয়তনবৃপ্ধির জন্য বরফের টুকরাগুলি 
যখন এত ভারা হয় যে বায়ুক্তরোতে 
তাহাদের উঠাইতে পারে না, তখন 
তাহারা মাটিতে পাঁড়তে থাকে । বড় 
পাথরের নাঁড়র: ন্যায় টুকরাগঢুলিকে 
পরাঁক্ষা কালে উহার মধ্যে স্তরীভূত 


গঠনের ব্যাপারটি স্পষ্ট দেখা যায়। 
হেল Hale, George Ellery 
( ১৮৬৮-১৯৩৮ ) 


আমেরিকান জ্যোঁতাৰ্বদ ৷ 
স্পেকষ্রো হিলিওস্কোপ নামক যন্দের 
উদ্ভাবন করিয়া তিনি একবণণ“ (0010- 
chromatic) আলোকে সর্ধের চিত্র 
গ্রহণ কয়া অনেক সৌর-সমস্যার 
সমাধান করেন। সৌরমণ্ডলের চৌম্বক 


৫৬৬৯ 


ক্ষেত্র ও ঘঢর্ণি তাহার মধ্যে প্রধান ৷ 
পালোমার মানমান্দরের ২০০ ইণ্ডি 
ব্যাসের দ:রবান (পাথবীর বৃহত্তম ) 
তাঁহার তত্বাবধানে তৈয়ারী হয় বিয়া 
উহাকে অনেক সময় হেল দরবীন বলা 
হয়। 
হেলগহোলতস Helmholtz Hermaun 
Von ( ১৮২১-১৮৯৪ ) 

জার্মান পদার্থাবদ ও জীবাবিদ ৷ 
পট্সডামে জন্ম । পিতা স্কুলের শিক্ষক 
{ছলেন। বাল্যকাল হইতে বিজ্ঞানে 
আকর্ষণ অনুভব. করেন। পিতার 
চশমার কাচ ও একটি অতসী কাচ 
লইয়া খেলার দুরবীন তৈয়ারণী করিয়া 
ফেলেন। প্র্সীয় সৈন্যাবভাগে থাকা- 
কালশন বিজ্ঞান শিক্ষা করেন। ১৮৪২ 
সালে তিনি অণ্যবীক্ষণ দিয়া নার্ভের 
সেলগযীল আবিচ্কার করেন। পরে 
তান বৌল'ন *বশ্বাবদ্যালয়ে শারীর 
সংস্থান বিদ্যার ( Anatomy ) 
অধ্যাপক হন। ২১৮৪৯ সালে 
কোয়েনিংগ্‌সবেয়ার্গে  শারীরবৃত্তের 
(05510108) ) অধ্যাপক হন। সেই 
স্থানে প্রাণীদের চক্ষ; হইতে আলোকের 
প্রীতফলনের গবেষণা কাঁরিতে কাঁরতে 
তিনি চক্ষু ভিতর পরাক্ষা করার জন্য 
অপথালমদ্কোপ (opthalmoscope) 
নামক যে যন্ত্র আঁবজ্কার করেন তাহা 
আজও চক্ষু-চাঁকৎসকদের অপাঁরহার্য 
উপকরণ ৷ ইহার এক বৎসর পর তান 
চক্ষু হইতে কর্ণের দিকে মন দেন এবং 
কর্ণের ভিতরকার অংশের নিখংত বর্ণনা 
ও ক্রিয়ার সম্যক ব্যাখ্যা দেন। তান 
অনুনাদক ( Resonator ) নামক যল্্ 


&৭0 


আবিষ্কার এবং তদ্বারা শব্দ বিশ্লেষণ 
করিয়া সঙ্গীতের আসল ধম“ উদঘাটন 
করেন। তিনি সঙ্গীতের স্বরগ্রামের 
সংস্কার কারয়া বর্তমানে পিয়ানোতে 
ব্যবহৃত  স্বরগ্রামের ( Tempered 
5০819) উদ্ভাবন করেন। ১৮৭১ 
সালে তিনি বেলি‘নে পদার্থীবদ্যার 
অধ্যাপক নিহুক্ত হন। গণিতে ও 
জ্যামিতিতেও তাহার গবেষণা আছে। 
আমাদের চক্ষ: কিভাবে রঙ সম্বন্ধে 
গচেতন হয় তাহারও তিনি এক ব্যাখ্যা 
দেন।. 
হোল Halley, Fdmund (১৬৫৬- 
১৭৪২ ) 

ইংরাজ গণিতবিদ ও জ্যোতিবি । 
শারগ্রহের সংক্রমণ ( Transit ) পর্য- 
বৈক্ষণ করিয়া তিনিই প্রথম গূর্ষের 
লবন ( Parallax ) নির্ধারণ করিতে 
সমর্থ! হন । তিনি একটি বৃহৎ ধূমকেতুর 
কক্ষপথ নির্ণয় করিয়া উহা আবার 
১৮ ফিরিয়া আসিবে ইহা 
1815 করেন। ওই বৃহৎ ধূমকেতু 
তাহার নামে হেলির ধুমকেতু নামে 
পরিচিত হয়। ১৯১০ সালে উহা শেষ 
দিখা যায়, ৭৫ বৎসর বাদে উহা আবার 


ধয়কেতুর কক্ষপথ নির্ণয় করেন। 
নিই প্রথম লক্ষ্য করেন যে সিরিয়াস, 
প্রোসিয়ন ও আকটরাস নক্ষত্ৰগুলি স্থির 
ময়, উহাদেঃও গতি আছে। 
হোলকপ্‌টার helicopter (পদার্থ, 
বিদ্যা ) 
এক শ্রেণীর বিমান । উহার উপরে 


বৈজ্ঞানিক অভিধান 


অননুভূমিক ভাবে ঘূ্ণমান তিনটি পাখার 
(Rotor) সাহায্যে উহা উপরে উঠিতে 
ও চলিতে পারে ৷ ইহার বৈশিষ্ট্যএই যে, 
ইহারা সোজা উঠিতে ও নামিতে পারে 
কাজেই বায়তে উঠিবার ও নামবার 
জন্য জমিতে বেশী জায়গারপ্রয়োজন হয় 
না, তাহা ছাড়া ইহারা বায়ুুতে স্থির 
থাকিতে পারে (1০%)যাহাএরোগ্লেন 
শ্রেণীর বিমান পারে না। তবে 
ইহাদের বেগ ঘণ্টায় ১০০ মাইলের 
বেশী হয় না এবং উধের্কও প্রায় ১৫।১৬ 
হাজার ফুটের উপর উঠিতে পারে না। 
হেলো 11810 তেজগ্িলক সমালঘ্ত 
(জ্যোতষ) 

সূর্য, চন্দ্র প্রভাতি জ্যোতিষ্ককে ঘিরিয়া 
সময়ে সময়ে যে চক্রাকার প্রভা দেখা 
দেয়। চলিত ভাষায় উহাকে সভা 
বলে ৷ বায়ুমণ্ডলের উচ্চন্তরে অবাস্থিত 
সক্ষম তুষারকণার উপর রশ্মির প্রতি- 
ফলন বা প্রতিসরণ দ্বারা এই প্রভার. 
সৃষ্টি হয় বালিয়া বিজ্ঞানগদের ধারণা । 
হোইজেনৃপ Huygens, christiaan 
( ১৬২৯-১৬৯৫ ) 

ওলন্দাজ গাণিতিক ও পদার্থ 

বিজ্ঞানী । তিনি উন্নততর দ;রবীনের 
উদ্ভাবনা দ্বারা শনিগ্রহের অঙ্গুরীয়ক 
ও উপগ্রহ আবিচ্কার করেন ।. তিনিই 
প্রথম দোলক (pendulum ) যুক্ত ঘাড় 
নিমণি করেন। আলোককে  তরঙ্গ- 
রাজি বলিয়া সিদ্ধান্ত করা তাঁহার এক 
গুরুত্বপূর্ণ“ কৃতি। তরঙ্গ মুখ ( wave- 
front ) কিভাবে শন্যে বিস্তৃত হয় সে' 
সম্বন্ধে তাঁহার ধ্রুপদী সিদ্ধান্ত হোই- 
জেনের তত্ব নামে সুপরিচিত । 


বৈজ্ঞানিক আঁভধান ৫৭৯, 


হোভার ক্লাফট: Hover craft 

এক প্রকারের বায়ুযান। ইহার 
নিম্নাংশে ৫০০ চাপে বায়; নিজ্ষমণের 
ব্যবস্থা আছে। ইহাতে যানটি বায়ুর 
গাঁদর উপর ভাঁসিতে থাকে । কাজেই 
ইহার জন্য কোন রাস্তা বা রেল লাগে 
না। সমুদ্রের উপর খুব নাঁচু দিয়া 
উীঁড়ুয়া বায়। 


হোমওপ্যাঁথ Homeopathy 
(াকংসা-বিদ্যা ) 

হ্যানিমান প্রচালত চাকৎসা-পদ্ধাত 
বিশেষ । ইহা পাঁথবার প্রায় সকল 
স্থানে সাধারণে বহ; প্রচালত । 
হোমোজাইগস Homozygous 
(প্রাণ-বিদ্যা ) 


সন্তান যদি জনক-জননীর সদৃশ 
বিশেষত্বের উত্তরাধিকারী হয়, যেমন 
পিতামাতার নীল চোখ থাকলে 
সন্তানের নীল চোখ হওয়া, এই স্থলে 
সন্তানকে হোমো জাইগন বলে। 
ইহার বিপরীত হেটেরোজাইগস । 


( Heterozygous ) | 


হোমো সাপিয়েনস Homo Sapiens 
(প্রাণ-বদ্যা ) 


মনুষ্য প্রজাতির বৈজ্ঞানিক নাম । 
বনমানুষের সাঁহত মানুষের অনেক 
সাদৃশ্য আছে। প্রধান পার্থক্য 
মানুষের মষ্তি কক আয়তনে বড় এবং 
তাহারা সম্পূ্ণ সোজা হইয়া হাঁটতে 
পারে। তাহাদের হাতও বল্লানিমণি ও 
ব্যবহারের যোগ্য । এই সকল গুণ 
মনুষ্য প্রজাতিকে বনমান,ষ, প্রজাতি 
হইতে পৃথক করিয়াছে । 


হোয়াইট লেড White lead সফেদা; 
[বাঃ ও হিঃ] ( রসায়ন-বিদ্যা ) 

সীসক-ঘটিত সাদা বিষান্ত গুড়া ৷ 
ইহা রঙ্গক ( pigment ) হিসাবে বহু 
ব্যবহৃত ৷ সংকেত Pb (OH), PB- 
00৪1. চীনামাটি প্রস্তুতশিল্পে ও 
পহৃটিং প্রস্তুতে ব্যবহৃত হয় । 
হোয়েল Whe {তাম [ বাঃ ও হিঃ] 
(প্রাণ-বিদ্যা ) 

জলচর স্তন্যপায়ী প্রাণী ৷ প্রাণীদের 
মধ্যে আকারে বৃহত্তম । ইহারা বায়ুতে 
নিঃশ্বাস গ্রহণ করে, রন্ত উষ্ণ এবং চর্ম 
প্রায় লোমশন্য ৷ ইহারা প্রায় পনর 
মিনিট অন্তর জলের. উপর. ভাসিয়া 
উঠিয়া *বাসগ্রহণ করে কিন্তু প্রয়োজন 
হইলে ইহারা এক ঘণ্টা অবাধ নিঃ্*বাস 
বন্ধ কারয়া জলে ড্ববিয়া. থাকিতে 
পারে। ইহারা যখন প্রশ্বাস ছাড়ে তখন 
ফোয়ারার মত দেখা যায়। বৃহত্তম 
শ্রেণীর তিমি দৈর্ঘে প্রায় একশত ফুট 
পর্যন্ত হয়। ইহাদের শিকার কাঁরয়া 
চার্ব ও তৈল বাহির করা একটা বড় 
শিল্প । এই তৈলকে হাইড্রোজেন 
সহযোগে শোধন কাঁরয়া সাবান ও 
মাগ্ারন তৈয়ারীতে ব্যবহার করা হয় । 
হোল Holey, Robert ৮৮. 
(১৯২২) 

আমোরকায় জন্ম ও শিক্ষা । ১৯৪২ 
সালে মাকিন য্ত্তরাষ্ট্রের ইলিনোয়া 
বিশ্ববিদ্যালয়ের রসায়ন  শাস্বে 
স্নাতক ও ১৯৪৭ সালে ওখানকার 
কর্ণেল 'ব্্বাবদ্যালয় হইতে জৈব- 
রসায়নে পি. এইচ. ডি উপাধি লাভ । 
পরে নিউইয়র্ক স্টেট: এগ্রিকালচারাল 


6৭২. 
এক্‌সপোরিমেপ্ট স্টেশনে জৈব রসায়নের 
সহকারী অধ্যাপক রূপে যোগ দেন। 
বতমানে তিনি কর্ণেল বিশ্ববিদ্যালরে 
প্রাণ-রসায়নের অধ্যাপক । তিনি জীব- 
কোষের নিউক্লিয়াসের গঠনতত্ব চচ 
করিয়া আর. এন. এ ( Ribonucleic 
Acid )-র গঠনবৈচিন্রয নির্ধারণ করিয়া 
আণবিক জীবাবিদ্যার এক মূল সমস্যার 
সমাধান করেন। ১৯৬৮ সালে যুক্ত- 
ভাবে নোবেল পুরস্কার পান৷ 
হোলোগ্রাফি Holography (পনার্থ- 
বিদ্যা) 

লেসার রশ্মি সহযোগে তোলা 
আধ্বনিকতম ব্রেমাত্রিক ফোটোগ্রাফি। 
ইহাতে লেন্সের ব্যবহার নাই। চে 
ও তাহার পাশে রাখা একট সমতল 
দর্পণের উপর একই লেদার উৎস হইতে 
একই সময় আলোকসম্পাত করা হয়। 
বস্তু ও আয়নাকে এমন ভাবে রাখা হয় 
যে, উভয় হইতে প্রতিফলিত রশ্মি 
পরদ্পরের উপর অধ্যারোপিত হয় এবং 
তার ফলে ব্যতিচার (Interference) 
সৃষ্টি হয়। এই বাতিচারিত আলোক- 
রশ্মিকে ফোটোগ্রাফির ফিলমের উপর 
পাতিত করিয়া তাহাকে বিধিমত স্থায়ী 


করিলে ব্যতিচারিত ছাঁদ ফিল্‌মে ধরা 


পড়ে। ইহার মধ্য দিয়া উপযুক্ত দিক 
হইতে লেসার রা*্মপাত করিলে একই 
সঙ্গে বস্তুর দুটি প্রেমান্রিক প্রাতকৃতি 
পাওয়া যায়, একটি সদ: (1২681) ও 
অপরটিঅসদ[(৮776581)। এই প্রতিকীত- 
গুলি কনতুর পুর্ণাঙ্গ প্রতিফলন বলিয়া 
গ্রীক শব্দ Hl০5 (অর্থাৎ whole 


সমগ্র) হইতে ইহার নাম হোলোগ্রাফ । 
ব্রিটিশ পদার্থাবদ্‌ ডেনিস গ্যাবর এই 
পদ্ধতির উদ্ভাবন করেন।' বর্তমানে 
রঙ্গীন হোলোগ্রাফরও উদ্ভাবন 
হইয়াছে। সম্প্রত শব্দতরঙ্গ সাহায্যে 
হোলোগ্রাফর (Acoustical Holo- 
graphy ) প্রবর্তন হইয়াছে। ইহার 
সাহায্যে যেসব বস্তু দৃশ্য নয়, ফোন 
নিমত্জিত সাবমোরন, তাহারও চিত্র 
গ্রহণ সম্ভব হইয়াছে। 

হোপে Houssay Bernardo Alberto 
(১৮৮৭-১৯৭১ ) 


আর্জেণণ্টনিয় শারার-বিজ্ঞানী । 
পিটুইটারা গ্রন্থির ক্ষরণ মন[ষ্যশরীরে 
কিভাবে ইনসমলনের ব্যবহার নিয়ন্যিত 
করে, সেই সম্বন্ধে গবেষণা করিয়া তিনি 
১৯৪৭ গালে সি. এফ ও জি. টি 
কোর সহিত একনে নোবেল পঢরস্কার 
পান। ১৯৪৫ সালে প্রকাশিত তাঁহার 
পভ্তক “মানবিক  শারীরবৃত্ত” 
(Human physiology) এ বিষয়ে 
ধুপদী রচনা বলিয়া বিবেচিত হয়। 
হোঁপউমান Hauftman Herbert H. 
(১৯১৬ ) 

আমেরিকাবাসা  রসায়নাবদ। 
নিউ ইয়কের বাফেলো শহরের 
মেডিকাল ফাউণ্ডেশানের পরিচালক ৷ 
অণুসকলের শ্রিমান্রিক সংগঠন এক:সরে 
দ্বারা নির্ণয়ের গাণিতিক সত্রগৃলি 
নিধরিণ করার জন্য ১৯৮৪ পালে 
জেরম কালের সাঁহত যুগ্মভাবে 
নোবেল পুরস্কার পান। 


শশী 


বৈজ্ঞানিক অভিধান 6৭৩ 


পরিশিষ্ট ক 
কতকগাঁল নিত্যব্যবহার্য পুৰক 
সংজ্ঞা চিহ্ন | মান 
ইলেকাট্রনের বিদুৎ আধান (Charge) e ৪৮০৩ ৯৫৯০-১০ (E.S.U) 
এ ভর m ৯'১০৭ % ১০-২৮ গ্রাম 
এ ব্যাসার্ধ 2 | ১৮৫৮১০-১৩ সে.মি. 
প্রমাণ উষ্ণতা ও চাপে এক ঘন সেণ্টি- 
টার গ্যাসে অণুসংখ্যা (আভোগাদ্রোর 
সংখ্যা) N ২'৭০৫ % ১০১৯ 
হাইড্রোজেন পরমাণুর ভর Mu | ১৬৬৩ ৮ ১০-২৪ গ্রাম 
ইলেকট্রনের ভরের সাঁহত হাইড্রোজেন 
পরমাণুর ভরের অনুপাত 1770 | ১৮৫০ :৯ 
হাইড্রোজেন অণ;র ব্যাস ২1৪০১৫১০-৮ সেম, 
প্রমাণ উষ্ণতা ও চাপে হাইড্রোজেন 
17 এ লাত৯১৭: bn 
& হাইড্রোজেন অণযুর সংঘর্যাঙক frequency)| 8'6 x ১০৯ 
গ্যাস ধনুক R ৮৩১৪ % ১০" অগণ40* সে 
আলোকের বেগ ০... 1২৯৯৭৮১৫১০১, সেগ্ি./সেকে'ড 
এ নে (১৮৬,৩২৪ মাইল/সেকে'ড 
মহাকর্ষ ধ্রুবক (Gravitation 
constant) G ৬'৬৭০ % ১০-* ঘ.সে.মি/গ্রাম* 
গলাঙ্ক? ধলনুবক h ৬'৬২৩৬৩ x ১০-২অগ “সেকেন্ড 
আভকর্ধজনিত ত্বরণ & ৯৮১'২৭৮ সোম/সেকে'ড* 
vv — —— — = 
পরিশিণ্ট খ পারাশঙ্ট গ 
[শিখার' বর্ণ ও উষ্ণতা প্রাতসরাম্ক 
উৎসের বর্ণ উষ্ণতা (সেলসাস ) | 
ফিকা লালরঙের আগুন ৫১২৬’ | (বায়; সংযোগে, ১৫" সে উষ্ণতায় 
তামাটে লাল ৬০০° 
ঘোর লাল ৯০০, সোডিয়াম ডি রেখায়) 
শ্বেত বৰ্ণ ১১৩০০* 
বার্তকার শিখা ১,৫০০" | কাচ.(ক্রি্ট) ১৬-১৯ 
বুনসেন দাঁপ ৯/৮০০* | হাঁরক ২'৪১৭ 
অক্‌সি-আযাসিটিলন শিক্ষা ৩,০০০* | বরফ ১৩১ 
বৈদযাতিক আর্ক ৩,৫০০* | চুনী ১৭৬ 
সূযপচ্ত ৬,০০০” | মিছার এ ১৫৬ 
মন,ষ্যদেহের স্বাভাবিক উষ্ণতা ৩৬'৯ কার্বন ডাইসালফাইড ১৬৩২ 
শুষ্ক বরফ (051০9, Solid ০০২)--৭৮+ | জল ১৩৩৩ 


তরল বায় --১৯০” | আযলকোহল ১৩৬২ 


6৭৪ বৈজ্ঞানিক অভিধান 
পরিশিষ্ট ঘ পারশিষ্ট ঘ 
IN শব্দসংখ্যা শ্রাব্যতা সীমা 
|) শব্দের বেগ কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য 
মাধ্যম 0° সে উষ্ণতার প্রতি | নিম্ন সীম ২০ চক্র প্রতি সেকেণ্ড ৫৬ ফুট 
101 সেকেন্ডে ফুট | উ্ধ্বসাঁমা ২০,০০০» » ০,০৫৬ ফুট 
১ টু 
০০] / বিদ্যুতের ডাই- ইলেকৃঢ্রিক ধ্রুবক 
পাইন কাষ্ঠ ১০,৯০০ ( Dielectric Constant ) 
ইট ১১,৯৮০ | এবনাইট Rt 
লৌহ ১৬,০০০ | কাচ টি 
প্রবলত! মান ( Loudness Scale ) পাসপেক্‌স (7০525) x৮ 
প্রবলতা (ফন) ফল Cl Ze 
১৩০ অনুভুতির ৭19 
৯২০, হা ১: খাঁট রাবার RiP 
বার ছুতগামী ট্রেনের শব্দ বানান মন Le 
১৫-২ 
(খোলা জানালা) ও Ee 
আযালকোহল ২৭ 
পোর্সীলন ৫ 
পরিশিষ্ট চ 
বৈদ্যঁতক রোধ ( ২০' সে) 


নিকোম (Nichrome) 
কাচ ( পাইরেক্‌স ) 


রোধাঙক তামার 
(মাইক্লোৎহম:) | তুলনায় 
১ SRD 
৯৫৮ ৫৫৬ 
১৬২ ০:১৪ 
১০০ ৫৮ 
১১৫১০২০-1০৬১৫১০-১৯ 
২১০২১) ৯২২১০১০ 


বৈজ্ঞানিক অভিধান ৫৭৫ 
পরিশিষ্ট ছ 
ভূঁবদ্যার সময়-সারাণ 
কল্প ও বংসর ভৌগোলিক অবস্থা উদ্ভিদ কুল প্রাণকুল 
আদম, পর্বত সমূহের ব্যাপক | অতি সরল গঠনের | 
Archeozoic অভ্যুত্থান, অগ্নৎপাত। আলজা । 
ক্যাম্রীয় পূর্ব | অবক্ষেপণ (9৩৫ | সাম্যাদ্রক শৈবাল | কষু্র জোলাঁফিস, স্পঞ্জ 
Pre-cambrian mentation ) পলিপ । ‘ 
৭১,১২,৫০,০০,০০০ | পর্বতক্ষয়, পর্ব তাঠন। 
ক্যান্রীয় __ | সাগর তলদেশের মন্থর | সম্দ্র শৈবালের অমেরদদপ্ডা প্রাণীর সকল 
Cambrian. অবনমন। দ্রো ণী তে | ক্যালাসয়াম ঘটিত বিভাগের পারণতি। 
৪৫,০০,০9.9০০ | বাল;কা ওকদ'ম সণয়। কাঠামোয় অভ্যুখান।  গ্যাপটোলাইট; ট্রাইলো- 
জল উষ্ণ, মরুভূমি বাইট, ৱাকিওপডা, কম্বোজ 
ধরনের স্থলভাগ । ( Mollusc ) 
অভ চ্থলভাগের অবনমন, | ক্যালসিয়াম যুক্ত স্পঞ্জ, প্রবাল, সী আ্চি'ন'স 
Ordovician সমবদ্তলদেশে সমদ্র শৈবাল। স্টার ফিস, ক্িনয়েড্‌স, 
৩৭,৫০,০০,০০০ অগ্ন্যৎপাত। ব্রায়োজোয়া, ব্রাকওপডা, 
সাঁ-দ্নেই)ল! ট্রাইলোরাইট, 
সশাখ গ্র্যাপ্টোলাইট। 
সলিউারয়ান গভীরতর দ্রোণী ও | অস্টরোলয়ার স্থলঙ্গাত প্রাচীর গঠনকার! প্রধাল 
Silirian অবনমন, সঙ্গে সঙ্গে ' | উাঁদ্ভদের প্রাদূর্ভাব। | ক্রিনয়েড, প্রচুরৱ্যাকিওপডা, 
৩৩,৫০,০০,০০০_ ' | অবক্ষেপণ। উষ্ণ চিংড়র মত কম্বোজ, 
আবহাওয়া । সামুদ্রিক বিছা। প্রথম 
Fa 7282০2/:54 মেরুদণ্ড জলচর 
উজান ভূসংক্ষোভ (6৪:0 মস বা কণ্টাকত .. | মেরড প্রাণীর দত অভি- 
Devonian 17709170015) জাত- | পরযুক্ত পাদপ। ফাণ', | ব্যান্ত। ফুসফুস যুক্ত মংস্য। 
৩০,০০,০0,000 | পর্বত শ্রেণী কাপর বাঁজী ফার্ণ ও উভচরের আবিভ'ব। গ্র্যাপ্‌ 
হইয়া লাল বেলে । | হর্সটে (ই) ল। টোলাইটের বিলোপ, 
পাথরের সৃষ্টি । র্যাকিওপডা বত'মান। 
কার্বানফেরাস বিস্তৃত, দ্বচ্ছ, অগভীর] শক্ষী (১০৫৩) ফোরামিনিফেরা, ক্লিনয়েড, 
ব্াকিওপডা ও কদ্বোজ 


Carboniferous 


। স্থলভাগ ও 


বৃক্ষ, বাঁজীফার্ণ। 


সাগর 
২&,০০,০০,০০০ জলভাগ উভয়ই ;উফ। | চুক্ষরী সমর প্রুর। মৎসা, বিশেষতঃ 
শৈবাল। হাঙর প্রচুর। 


৫৭৬ 
পারাশষ্ট ছ 
ভূবিদ্যার সময়-সারণি 
কংগ ও বর্ষ ভৌগোলিক অবস্থা উদ্ভিদকুল প্রাণকুল 
৮৪৮৯৮ াীাাল27777777777-7 
গার্ময়ান উচ্চ পর্বতশ্রেণী, অনেক গোষ্ঠীর হাঙ্গর অব্যাহত, বহঃগ্রকার 
Permian অন্ত্দেশীয় সমুদ্রের | বিলোগ। ফার্ণ' সরীসৃপ, কেহ কেহ স্তন্য- 
২০,৫০,০০,০০০ সংকোচন, প্রথম হিম | ব্যাপক। কোনিফার | পায়ী। বর্তমান কাঁট- 
যুগ। বাদ্ধি। পতঙ্গের আবির্ভাব। 
্রিয়াসিক স্থলভাগ প্রায়ই উদ্ভিদের পক্ষে দঃ; কবচী, বৃশ্চিক, দাঘ' মংস্য, 
Triassic মরুভূমি, উ্ণ, শচ্ক | সময়, কিন্তু কোনিফার, | আঁতকায় উভচর, স্থলচর 
১৭,০০,০০,০০০ আবহাওয়া, শেষের সাইকাড ও ফার্ণদের | সরীসৃপ, আদম স্তন্যপায়ী 
দিকে আর্দ্রতার আভব্যান্তর পথে জীব। 
বৃদ্ধি । অগ্রাত। | 
রি ৪৪1০১০৫১41২ ২২৯ ] 
জুরাসিক ক্ষায়মাণ পর্বত, সাইকাড ফুগ, কিছ; | বড়মাছি, গঙ্গাফড়িং, উই- 
Jurassic স্থলভাগ সমহদ্রগ্রাসে | কিছুতে পোকা, মাঁছ। মিষ্ট 
১৩,৫০,০০,০০০ প্ৰংপসদ্‌শ শঙকু। | জলের শামূক। ব্যাঙ, 
অতিকায় সরীসৃপ, টেরো- 
ড্যাকটিল্‌স কচ্ছপ। খাঁটি 
সতন্যপায়ীর আবির্ভাব । 
1 
কিটেসাস স্থলভাগের সমুদ্র সমুদ্রে প্রচুর সপঞ্জ। আধুনিক মৎস্য জগৎ । 
Cretaceous গ্রাস অব্যাহত ৷ স্থলের প্রথম গাাৎ্পত | হুলভাগে ডাইনোসরদের 
৯,৫০,০০,০০০ পরিবর্তনহাঁন। বক্ষ (বাদাম ও আধিপত্য ।  হন্যপায়ীরা 
/ ম্যাগ্‌নোলয়া অল্পদ্‌ণ্ট । প্রথম অগ্ক- 
Ee জাতীয় )। | গর্ভের আবির্ভাব। 
গেলিওাঁসন সমুদ্রতলদেশ উন্নত, | কোমল পযপত বৃক্ষ | অমেরুদ'্ডাঁ প্রাণীর আধু- 
Paleocene খড়িমাটির সঞ্চয় ও তণ। নিক রূপ । তিমি ও সী- 
৮০। হুলভাগ্ে পারণত । কাউ। স্থলভাগ্ধে ন্তন্যপায়ী 
ie লাভা স্রাব। তা প্রাণিদের প্রাধান্য । 
ইয়োসন. অবনত অববাহিকা | পর্ণ মোচা বৃক্ষের সকলপ্রকার . অমরাজাত 
Eocene .. (Basins of ( Deciduous ) (Placental) ঘন্যপায়ী 
¢,00,00,000 depression) প্রাধান্য । উদ্ভিদ জীব বর্তমান। ক্ষ;ুর যুক্ত 
3881 কুলের বর্তমান রূপ | তৃণভোজী য্থভুক্ত 
৮4 | চতুঙ্পদই বেশী। 
স্থলভাগের উন্নয়ন ত্‌ণভুমির প্রসার, প্রতেক রকম পতঙ্গ। 
fc বেশ ।- আলপস- | বনভূমির অবনাত। বাদুড় । ক্ষুদ্র হস্তী । অশ্ব, 
..:৪২০,০০,০০০ পর্বতমালার বিড়াল ও কুকুরদের প্ব- 
অভ্যুত্থান । | পুরুষের প্রাদনর্ভাব। 
মাইয়োসিন হিমালয় ও আল | উত্তর, আমেরিকায় | পিপীলিকা, ত্‌সে তূসে 
Miocene পর্বতমালা সংগঠিত । | প্রোর ত্‌ণভূমি মাছি, ইয়ারউইগ । উভচর 
- ২১৫০,০০,০০০ সংগঠিত । পক্ষী । গণ্ডার, বড় হাতী, 
আঁদম বনমানুষ। 


০৯২টি 


সুর্য“ হইতে 
নাম দূরত্ব 
প[থবাঁ-১ 
বধ 080 
শক 01২ 
পৃথিবী ১:০০ 
| মঙ্গল ১৫২ 
ব্‌হদ্পতি | ৫২০ 
শা ৯৫৩ 
ইউরেনাস | ১৯১৬ 
নেপচুন ৩০'০৩ 
প্লুটো ৩৯:৬০ 


পরিশিষ্ট জ 
এহ সম্বন্ধে জ্ঞাতব্য 
সৌর নিজের অক্ষের 
পাক্রমার সময় | উপর আবর্তন 
(বর্ষ) (দিন) 
৮৮ দিন ৮৮ দিন 
২২৫ দিন ২০-৩০ দিন 
৩৬৫'২৬ দিন | ২৩ ঘণ্টা ৫৬ মিঃ 
১:৮৮ বর্ষ | ২৪ ঘণ্টা ৩৭ মিঃ 
১১৮৬ বর্ষ | ৯ ঘণ্টা ৫৫ মিঃ 
২৯'৪৬ বর্ষ | ১০ ঘণ্টা ১৪ মিঃ 
৮৪'০২ বর্ধ | ১০ ঘণ্টা ৪৫ মিঃ 
১৬৪৭৯ বর্ষ | ১৫ ঘণ্টা ৪০ মিঃ 
২৪৮'৪৩ বষ' ক 


বৈজ্ঞানিক অভিধান ৫৭৭ 
পারাশিষ্ট ছ. 
ভুবিদ্ার সময়-সারণি 
কল্প ও বর্ষ ভৌগোলিক উচ্ভিদকুল প্রাণকুল 
Period অবস্থা 
প্নাইয়োসিন মহাদেশ সমূহের | বর্তমান উীদ্ভদকুল। | নরাকৃতি বনমানুষের 
Pliocene বত'মান রূপ | gd -_| প্রাদুর্ভাব বিশেষতঃ 
৮০,0০০,০০০ পরিগ্রহণ। অস্ট্রালোপিথেকাস। 
| ( Australopithecus ) 
পলাইস্টোমিন হিম যুগ । | উত্তর ভাগের বহ যন্ত্রী মানব, যেমন 
| Pleistocene দাক্ষিণ পিথেক্যান্ছপাস.. (Pithe- 
€,00,000 দিকে অপসরণ। canthropus), _ বর্তমান 
যুগের গৃহপালিত পশুদের 
পুবপরুষগণ। 
সাম্প্রাতিক Recent বরফের সঙ্কোচন। কার্ষত বৃক্ষের মানব-Homo Sapiens 
আবির্ভাব। 


ব্যাস ভর 
(মাইল) (প্াথবা-১) 
৮ 
৩,১০০ ০-০৩৭ 
৭,৭0০ ০৮১০ 
৭.৯০০ ১:০ 
4385 }* রঃ 
৪,২০০ ০'১০৯ 
৮৯,০০০) 
৮৪,০০০ } ৩১৭'০০| 
৭৫,০০০ }* ৯৫'০০ 
৬৮,০০০ 
৩২,০০০ ১৪' ৭ 
৩১,০০০ ১৭' ২ 
৭,৭০০? 0:৭ 


* ইহাদের মধ্যভাগ কাণ্তং স্কীত। মধ্যভাগ ও মেরডদ্বয়ের মধ্যকার মাপ দেওয়া হইল) 
র্ষ হইতে পৃিবাঁর দযরত্ব_১৩ ১০৬ মাইল, সূর্য হইতে চন্দেরদর্--২৪ * ১০৪ মাইল, আলোক- 


বর্ষ-_৬৯১০১২ মাইল। 


৩৭ 


Gav 
পরিশিষ্ট ঝ 
তড়িচ্চৌম্বক তরঙ্গ দৈধ্য 
দৈঘ্য দৈর্ঘ্য 
তরঙ্গের সংজ্ঞা (দোরটামটার) তরঙ্গের সংজ্ঞা (লোশ্টামিটার) 
মহাজাগাতিক রশ্মি দীর্ঘতম বিকীরিত তাপ ০০৩২৫ 
( Cosmic rays ) ৩:২-৮২৫১১০-১২ | রেডারে ব্যবহৃত তরঙ্গ 
স্বতম গামা রশ্মি ৭:১১১০-১৭ বিস্তার ১০-১ 
» একস রশ্মি ১1৭১১৫১০-৯ রেডিও তরঙ্গের বিস্তার ৩১১০৬ 
দাঁঘ'তম গামা রশ্মি ১.৩১৯১০-৮ লীডেন জারের --২১৫১০৩ 
হস্বতমা আঁতকোনি রশ্মি | ১.৩৯১০-৬ বিদ্যুৎ ক্ষরণ ৩১৯০৫ 
দীর্ঘতম একস রশ্মি ৭৫১১০-৬ সচরাচর ব্যবহৃত পারব ১ 
দশা বগালির বেগান বিদযপ্রবাহ (4. ০ t 
প্রান্তের হুস্বতম ৪১১০-৫ current ) বাট চক্রের / 
দশ্য বর্ণালর লোহিত ( 60-cycle ) 6 X১০ 


প্রান্তের দাঁঘ,তম 
Roti 


৭৬x১০” ৫ 


৭.৮", 
সু বম ** 


wey 
৩. 


৪৪৬ 
০5 
[নি 
৪০. 
ৎ০-৯% 
Le) 


সই 


৭:৪৮ 
চর 

ET 
৩৪. 


২০% 


0৭.২৮ 
25 
০৩1৯ 

৯০ 


৯৮ 


4205 ৯১৮ 29) ৬৮1৪141৮ 


9 


৫ 


8 


(1U3Iam orwory ) ৮1৪ ৮১11/৩-1115১৫ 


11 5211) 


‘(1equmnu 010703%) ১৮৩ ৮5111-11 Ble J 


(9০এথুন Jo afqeL [e2IpoItad )11518৫117৯1০ 1212 
ভাঁড় 21515115115 


ba 
ইউ নি ০6২ ০ত২ ০০.২০৯ ৎ২.৮০২ 6.৪0২ ৫৭.০০২ ই.৮তৎ 


ঘ্ধ Iw oq ig ৭ IL SH ny 
bab) 0101015 | 808205700 1 1৮৮ 14 1182105 ২4805 obs 
aa ৭ 8A ০৪ oa <A 04 ত্৬ 
9৯,৮২৭ | 6.686 | ২.০২৫ ০,৭৪৭ ২৩.০৪ৎ 98.0 MALS 1942 1 ৪৪.৮০ ৩২৪৭ রি 
1d A 50 গু M ef. JH IDB 5৮৮) | eq 5D 
1155৫115 1152188 11114971845 12421 1126201111২ ৎ৮-৮% 112৮৮ [TN 
Ab ৮৮ Ab ৮ ৪৮ ৪৮ ২৮ an LZ) 


বৈজ্ঞানিক অভিধান 6৮১ 


বিরল-মহৃত্তিকা গোষ্ঠী বা ল্যাল্থানাইড পর্যায় 
( Rare Earths or Lanthanide Series ) 


EES EH 
প্রোমাঁথয়াম | সামারয়াম | ইউরোপিয়াম 
Pm Sm | Eu 
১৪০'১৩ | ১৪০৯২ ১৪৭ ১৫০'৪৩ | ১৫২'০ 
৭১ 
'লিউটেটায়াম 
Gd. Tb Ho Er Lu 
১৫৬.৯ ১৫৯২ | ১৬২৪৬ | ১৬৪'৯৪ | ১৬৭২ ১৬৯'৩ | ১৭৩০৪ ৷ ১৭৪'৯৯ 


র জলের স্ফুটনা্ক 
| » পচ্ঠে( নিম্নতম ) ২০,০০০ | মানুষের দেহ ( গ্বাভাঁবক ) ৩৭ 
|... জ্ধ'পচ্টে ৫,৭০০ | জল ও বরফের মিশ্রণ ০ 
| কার্বন আক (বায়ুতে ) (উচ্চতম ) ৩,৫০০ | লবণ ও , 9 
টাংসটেন বালব (গ্যাস ভারত) ২,৯০০ | পারদের  গলনাঙ্ক ৪০ 
বুনসেন বানরের শিখা ১,৭৫০ | তরল আক্সিজেনের » ১৮৩ 
কয়লার উনান (উচ্চতম ) ১,৫০০ | » হিলিয়ামের » ২৬৮৬ 
পারদের স্ফুটনাগক ৩৫৬৭ | বাঁক্ষণাগারে প্রাপ্ত নিম্মতম উষ্ণতা ২৭৩১৫৬ 


EEN T+ 00-1852. SLIT BRC IE 
__শেষ-_- 


